





Contents 


(পারা ১৮ থেকে পারা ২১ পর্যন্ত) 
(সূরা আন নূর থেকে সূরা আস্‌ সাজদা পর্যন্ত) 


মূল : ইমাম আবুল ফিদা ইসমাঈল ইবনে কাছীর রে) 


অনুবাদ : অধ্যাপক আখতার ফারুক 





Contents 


তাফসীরে ইব্ন কাছীর (অষ্টম খণ্ড) 

ইমাম আবুল ফিদা ইসমাঈল ইব্‌ন কাছীর রে) 
অধ্যাপক মাওলানা আখতার ফারূক 

[ইসলামি প্রকাশনা প্রকল্পের আওতায় প্রকাশিত 
ইফা প্রকাশনা : ২০৪৮/২ 

ইফা গ্রন্থাগার : ২৯৭.১২২৭ 

ISBN : 984-06-0660-3 


প্রথম প্রকাশ : মে ২০০২ 


তৃতীয় সংস্করণ 

এপ্রিল ২০১৪ 

বৈশাখ ১৪২১ 
জমাদিউস সানি ১৪৩৫ 


মহাপরিচালক 
সামীম মোহাম্মদ আফজাল 


প্রকাশক 

আবু হেনা মোস্তাফা কামাল J 
প্রকল্প পরিচালক, ইসলামী প্রকাশনা কার্যক্রম 
ইসলামিক ফাউন্ডেশন 

আগারগীও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন : ৮১৮১৫৩৫ 

প্রচ্ছদ : জসিম উদ্দিন 

মুদ্রণ ও বাধাই 

মোঃ মহিউদ্দীন চৌধুরী 

প্রকল্প র্যবস্থাপক 

ইসলামিক ফাউন্ডেশন প্রেস 

. আগারগাও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন : ৮১৮১৫৩৭ 

মূল্য : ৫৪০.০০ (পাচ শত চল্লিশ) টাকা মাত্র 


TAFSIRE IBNE KASIR (8th Volime) (Commentary on the Holy Quran) : 
Written by Imam Abul Fida Ismil Ibne Kasir (Rh) in Arabic, translated by 
Prof. Akhter Faroog into Bangla and published by Abu Hena Mus 

Project Director, Islamic Publication Project, Islamic Foundation. Aga 
Sher-e-Bangla Nagar, Dhaka-1207. Phone : 8181535 April: 2014 


Website : www islamicfoundation.org.bd 
E-mail : islamicfoundationbd @yahoo.Com 


Price: Tk. 540.00; US Dollar : 22.00 





Contents 


মহাপরিচালকের কথা 


মহাগ্রন্থ আল-কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা)-এর উপর অবতীর্ণ 
এক অনন্য মু'জিযাপূর্ণ আসমানী কিতাব ! আরবী ভাষায় নাধিলকৃত এই মহাগ্রন্থ অত্যন্ত 
তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতষয় ভাষায় মহান রাব্বুল অ'লামীন বিশ্ব ও বিশ্বাতীত তাবৎ জ্ঞানের বিশাল 
ভাণ্ডার বিশ্ব-মানবের সামনে উপস্থাপন করেছেন! মানুষের উহকালীন ও পরকালীন জীবনসম্পৃক্ত 
এমন কোন বিষয় নেই, যা পবিত্র কুরআনে উল্লিখিত হয়নি । বস্তুত আল-কুরআনই সত্য ও 
সঠিক পথে চলার জন্য আল্লাহপ্রদত্ত নির্দেশনা, ইসলামী জীবন ব্যবস্থার মূল ভিত্তি! সুতরাং 
পরিপূর্ণ ইসলামী জীবন গঠন করে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের পূর্ণ 
সন্তুষ্টি অর্জন করতে হলে পবিত্র কুরআনের দিক-নির্দেশনা ও অন্তনিহ্ত বাণী সম্যক অনুধাবন 
এবং সেই মোতাবেক আমল করার কোনোও বিকল্প নেই। 

পবিত্র কুরআনের ভাষা, শব্দচয়ন, বরণনাভঙ্গী ও বাক্য বিন্যাস চৌম্বক বৈশিষ্ট্যসম্পর, 
ইঙ্গিতময় ও ব্যঞ্জনাধ্মী। তাই সাধারণের পক্ষে এর মর্মবাণী ও নির্দেশাবলী পূর্ণভাবে অনুধাবন 
করা সম্ভব হয়ে ওঠে না। এমনকি ইসলামী বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরাও কখনও কুখনও এর 
মর্মবাণী সম্যক উপলব্ধি করতে সক্ষম হন না। এই সমস্যা ও অসুবিধার প্রেক্ষাপটেই পবিত্র 
কুরআনের বিস্তারিত ব্যাখ্যা-বিশ্রেষণ সম্বলিত তাফসীর শাস্ত্রের উন্তব। তাফসীর শান্ত্রবিদগণ 
মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর পবিত্র হাদীসসমূহকে মূল উপাদান হিসেবে গ্রহণ করে 
কুরআন ব্যাখ্যায় নিজ নিজ মেধা, প্রজ্ঞা ও বিশ্লেষণ দক্ষতা প্রয়োগ করেছেন এবং মহাগ্রন্থ 
আল-কুরআনের শিক্ষা ও মর্মবাণীকে সহজবোধ্য করে উপস্থাপন করেছেন। এভাবে বহু 
মুফাসসির পবিত্র কুরআনের শিক্ষাকে বিশ্বব্যাপী সহজবোধ্য করার কাজে অনন্যসাধারণ অবদান 
রেখে গেছেন। এখনও এই মহৎ প্রয়াস অব্যাহত রয়েছে। ] 

তাফসীর গ্রন্থসমূহের অধিকাংশই প্রণীত হয়েছে আরবী ভাষায় । ফলে বাংলাভাষী পাঠক 
সাধারণ এসব তাফসীর গ্রন্থ থেকে উপকৃত হতে পারেন নি। এদেশের সাধারণ মানুষ যাতে 
মাতৃভাষার মাধ্যমে পবিত্র কুরআনের মর্মবাণী অনুধাবন করতে পারেন, সেই লক্ষ্যে ইসলামিক 
ফাউন্ডেশন আরবী ও উর্দু প্রভৃতি ভাষায় প্রকাশিত প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থসমূহ 
[রা ভাষায় অনুবাদ ও প্রকাশের কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো প্রসিদ্ধ তাফসীর 
আমরা অনুবাদ ও প্রকাশ করেছি। 

আরবী ভাষায় রচিত তাফসীর গ্রন্থগুলোর মধ্যে আল্লামা ইসমাঈল ইবনে কাছীর (র) 
প্রণীত “তাফসীরে ইবনে কাছীর' মৌলিকতা, স্বচ্ছতা, আলোচনার গভীরতা এবং পুঙ্খানুপুঙ্ 
বিশ্রেষণ-নৈপুণ্যে ভাস্বর এক অনন্য গ্রন্থ । আল্লামা ইবন কাছীর (র) তার এই গ্রন্থে আল-কুরআনের 
বিভিন্ন ব্যাখ্যামূলক আয়াস এবং মহানবী (সা)-এর হাদীসের আলোকে কুরআন-ব্যাখ্যায় স্বীয় 
মেধা, প্রজ্ঞা ও বিচক্ষণতাকে ব্যবহার করেছেন । এ যাবত প্রকাশিত তাফসীর গ্রন্থগুলোর মধ্যে 


Contents 


[ চার | 


আর কোন গ্রন্থেই তাফসীর ইব্‌ন কাছীর-এর অনুরূপ এত বিপুল সংখ্যক হাদীস সর্বিবেশ্তি 
করা হয়নি । ফলে তার এই গ্রন্থখানি সর্বাধিক নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ হিসেবে মুসলিম বিশ্বে 
প্রসিদ্ধি অর্জন করেছে। এই গ্রন্থ সম্পর্কে আল্লামা সুযুতী (র) বলেছেন, ‘এ ধরনের তাফসীর 
গ্রন্থ এর আগে কেউ রচনা করেন নি।' আল্লামা শাওকানী রে) এই গ্রন্থটিকে ‘সর্বোত্তম তাফসীর 
্রন্থগুলোর অন্যতম বলে মন্তব্য করেছেন! 0 

আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে আমরা এই তাফসীর গ্রন্থের সবগুলো খন্ডের 
বাংলা অনুবাদ বাংলাভাষী পাঠকদের সামনে উপস্থাপন করতে সচেষ্ট আছি! পাঠক চাহিদার 
প্রেক্ষিতে এবার গ্রন্থটির ৮ম খণ্ডের তৃতীয় সংস্করণ প্রকাশ করা হলো! এজন্য আমরা আল্লাহ 
রাব্বুল আলামীনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। 

এই অমূল্য গ্রন্থখানির অনুবাদ, সম্পাদনা এবং প্রকাশণার বিভিন্ন পর্যায়ে জড়িত থেকে যাঁরা 
গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই । 

মহান আল্লাহ আমাদের সকলকে এই তাফসরি গ্রন্থের মাধ্যমে ভালোভাবে কুরআন বোঝা 
এবং সেই অনুযায়ী আমল করার তাওফক দিন। আমীন ! 


সামীম মোহাম্মদ আফজাল 
মহাপরিচালক 
ইসলামিক ফাউন্ডেশন 


Contents 


প্রকাশকের কথা 


আল্লাহ্‌ রাব্বুল আলামীনের অপার অনুগ্রহে ইসলামিক ফাউন্ডেশন আরবী ভাষায় প্রণীত 
বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ “তাফসীরে ইবৃন কাছীর'-এর সকল খণ্ডের অনুবাদ বাংলা ভাষায় 
প্রকাশ করতে সক্ষম হয়েছে। এ জন্য করুণাময় আল্লাহ তাআলার. দরবারে অশেষ শুকরিয়া 
জ্ঞাপন করছি। - 

তাফসীর হলো পবিত্র কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ 
(সা)-এর প্রতি অবতীর্ণ আল-কুরআনের সুগভীর মর্মার্থ, অনুপম শিক্ষা, ভাব-ব্যঞ্জনাময় সাংকেতিক 
তথ্যাবলী এবং নির্দেশসমূহ সাধারণের বোধগম্য করার লক্ষ্যে যুগে যুগে প্রাজ্ঞ তাফসীরবিদগণ 
অসামান্য পরিশ্রম করে গেছেন। তাদের সেই শ্রমের ফলস্বরূপ আরবীসহ অন্যান্য ভাষায় বহু 
সংখ্যক তাফসীর গ্রন্থ রচিত হয়েছে। এসব তাফসীর গ্রন্থ বিদেশী ভাষায় রচিত হওয়ার কারণে 
বাংলাভাষী সাধারণ পাঠকদের পক্ষে কুরআনের যথার্থ শিক্ষা ও মর্মবাণী অনুধাবন করা ছিল 
গ্রন্থসমূহ অনুবাদ ও প্রকাশের যে প্রয়াস অব্যাহত রেখেছে, এই গ্রন্থটি তার অন্যতম ৷ 

আল্লামা ইব্‌ন কাছীর (র) প্রণীত এই অনুপম গ্রন্থটির বিশেষ বৈশিষ্ট্য এই যে, তাফসীরকার 
পুরোপুরি নির্ভরযোগ্য নয়, এমন সনদ ও ব্যাখ্যা-বিশ্লেষণ পরিহার করে পবিত্র কুরআনের 
ব্যাখ্যা করেছেন । শুধু পবিত্র কুরআনের বিশ্লেষণধর্মী আয়াত এবং হাদীসের সুস্পষ্ট দিক-নির্দেশনা 
অবলম্বন করার কারণে আল্লামা ইব্‌ন কাছীরের এ গ্রন্থটি অর্জন করেছে সর্বাধিক নির্ভরযোগ্য 
তাফসীর গ্রন্থের মর্যাদা এবং বিশ্বজোড়া খ্যাতি । 

আমরা এই বিশ্ববিখ্যাত তাফসীর-এর সবক'টি খণ্ডের অনুবাদ বাংলাভাষী পাঠকদের হাতে 
তুলে দিতে পেরে গভীর আনন্দ অনুভব করছি! ব্যাপক পাঠক চাহিদার প্রেক্ষিতে এবার অষ্টম 
খণ্ডের তৃতীয় সংস্করণ প্রকাশ করা হলো । আমরা আশা করি, পূর্বের মতোই এবারও তা পাঠক 
মহলে সমাদৃত হবে। | 

আমরা এই গ্রন্থটি অনুবাদ নির্ভুলভাবে প্রকাশের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। এতদত্তবেও 
যদি কোন ভুল-ত্রুটি কারও চোখে ধরা পড়ে, অনুগ্রহপূর্বক আমাদের জানালে পরবর্তী সংস্করণে 
তা সংশোধনের ব্যবস্থা হবে। 

মহান আল্লাহ আমাদের এই নেক প্রচেষ্টা কবুল করুন| আমীন ! 


আবু হেনা মোস্তফা কামাল 
প্রকল্প পরিচালক 

ইসলামী প্রকাশনা কার্যক্রম 
ইসলামিক ফাউন্ডেশন 


. Contents 


সূচিপত্র 
সূরা আন-নূর 


শরীয়াতের বিধান নির্ধারণের ক্ষমতা মহান আল্লাহ্‌র 
ব্যভিচারী ও ব্যভিচারিনীর দণ্ডবিধান 

যিনার শাস্তিবিধানে দয়া করা যাইবে না 

যিনার শাস্তি প্রকাশ্যে দৃষ্টান্তমূলক হইতে হইবে 

ব্যভিচারীও ব্যভিচারিনী একে অপরের উদ্দেশ্য পূরণ করিতে পারে 

ব্যভিচারী মহিলাকে বিবাহ করা ও সতী মহিলাকে ব্যভিচারী পুরুষের কাছে 
বিবাহ দেওয়া 

সতী নর- নারীর প্রতি যিনার অভিযোগের বিধান 
ব্যভিচারের তোহমতের (লি“আন) বিধান 

মা আয়েশা (রা)-এর প্রতি মিথ্যা অপবাদের ঘটনা ও বিধান 

ধনী ব্যক্তির জন্য কাহাকেও শরয়ী কারণ ব্যতিত দান না করিবার শপথ জায়িয 
নহে 

হযরত আয়েশা সিদ্দীকার ব্যাপারে যাহারা মিথ্যা অভিযোগে অংশগ্রহণ 
করিয়াছিল, তাহাদের প্রতি সতর্কতা 

হযরত আয়েশা (রা) সম্পর্কে যাহারা অপবাদ প্রচারে জড়িত ছিল তাহাদের বিষয় 
ভাল ও সৎলোকদের সম্পর্কে অসাধু মন্তব্য হইতে বিরত থাকিতে হইবে : 
মু'মিন সম্পর্কে কোন খারাপ কথা শুনিবার পর তাহা প্রচার করা যাইবে না 
শাস্তি হইতে রক্ষা পাওয়ার একমাত্র উপায় আল্লাহর রহমত ও দয়া 

শয়তানের নির্দেশিত পথের অনুসরণ করা যাইবে না 


আল্লাহ্‌র অনুগ্রহ ও দয়া না হইলে কেহই কুফর ও শিরক হইতে পবিত্র হইতে . 


পারিত না 
“দান সাদাকাহ করিব না, আত্মীয়তার সম্পর্ক এবং সম্প্রীতি বজায় রখিবে না” 
এমন শপথ করা উচিত নহে 


ঈমানদার নারীর প্রতি অপবাদ দেওয়া গুরুতর অন্যায় এবং এইজন্য কঠিন . 


শাস্তির ঘোষণা 

ন ওঅণীল জা নালা অত তোল সই রা রন 
পক্ষান্তরে ভালো ও উত্তম কথা উত্তম ও পাক -পবিত্র লোকদের মুখ থেকে 
উচ্চারিত হয় 

কতিপয় গুরুত্বপূর্ণ ইসলামী শিষ্টাচার 


২৫-১৭৬ 


২৬ 
২৬ 


৩১ 
৩২ 


৩২ 
৩৭ 
৩৯ 
৪৯ 
৫৫ 


৬৫ 


৬৭ 
৬৯ 


৭১ 


৭২ 


৭৩ 


৭৫ 


৭৯ 
৮৯ 


Contents 


[আট] 
হারামবস্তু হইতে দৃষ্টি অবনত রাখা 
মু'মিন নারীগণ তাহাদের দৃষ্টিকে হারাম হইতে অবনত রাখিবে এবং পর 
পুরুষের প্রতি দৃষ্টি দিবে না 
নারীগণকে তাহাদের লজ্জাস্থানকে অশ্লীলতা হইতে সংরক্ষণ করিতে হইবে 
নারীগণের রূপসজ্জা প্রদর্শন করা হারাম 
নারীদের গ্রীবা ও বক্ষস্থল ঢাকিয়া রাখা ফরয 
নারীদের জন্য যাহাদের সাথে দেখা দেওয়া বৈধ 
মু'মিন নারীগণের চলাফেরার শিষ্টাচার 
মু'মিনগণের সফলতার চাবিকাঠি 
যাহাদের বিবাহের সামর্থ নাই, তাহারা চারিত্রিক পবিত্রতা রক্ষা করিলে আল্লাহ্‌ 
তাহাদিগকে ধনী করিবেন 
দাস-দাসী অর্থের বিনিময়ে আযাদ হইতে চাহিলে তাহাদের সাথে চুক্তিপত্র করা 
যাইতে পারে 
দাসীদেরকে ব্যভিচারে বাধ্য করা নিষিদ্ধ 
জোরজবরদস্তিমূলক সংঘটিত অপরাধ ক্ষমা করা হইবে 
পবিত্র কুরআনে পুববর্তী উম্মাতের ঘটনাবলী বর্ণনার রহস্য 
১০১41 ৩০152152111 “আল্লাহ্‌ তা'আলা আসমানসমূহ ও পৃথিবীর 
২৯১০ 3 sy EY ২১929 4০0৮ ৯১৯২৩, এর ব্যাখ্যা 
শোন ০৮53 £5১ 44 -এর মমার্থ 
মসজিদ নির্মাণ করা, উহাকে পবিত্র রাখা, আবাদ করা ও সন্মান করা ইত্যাদি 
মসজিদ সুসজ্জিত করা ও না করা প্রসঙ্গে 
মসজিদ নির্মাণ নিয়ে গর্ব না করা 
মসজিদে হারানো বস্তু খোজা ক্রয়-বিক্রয় ও কবিতা আবৃত্তি নিষেধ 
মসজিদে গমনের ফযীলত 
স্ত্রীলোকদের তাহাদের ঘরেই নামায পড়া উত্তম 
দুনিয়ার ধন-সম্পদ ও সন্তান -সন্ততি হইতে সাবধান থাকিতে হইবে 
দান সাদাকা করার ফযীলত ' : 
কাফিরদের কর্ম মরুভূমির মরীচিকা সদৃশ 
কাফিরদের অনুসরণকারীদের একটি উপমা 
হিদায়েতের একমাত্র মালিক আল্লাহ্‌ তা'আলা 
আসমান ও যমীনে যাহা কিছু আছে সবই আল্লাহর তাসবীহ্‌ করে 
ইবাদত ও বন্দেগীর একমাত্র মালিক আল্লাহ্‌ 


৯০ 


৯৪ 
৯৫ 
৯৫ 
৯৬ 
৯৮ 
১০২, 
১০৩ 
১০৫ 


১৯০৭ 


১৯০৭ 
১১১ 
১১৪ 
১১৪ 


১৯৫ 
১১৮ 
১২০ 


১২২ 
৯২৩ 


১২৩ 
১২৪ 
১২৬ 
১২০৯ 
১৩০ 
১৩২ 
১৩৪ 
১৩৬ 
১৩৭ 
১৩৭ 
১৩৮ 


Contents 
নয়] 
আকাশে মেঘমালার পরিচালনা, বারিধারা বর্ষণ, শিলা নিক্ষেপ ও বিদ্যুৎ ঝলক 
মুনাফিকদের মুখোস উন্মোচন 
আল্লাহ্‌ ও তাহার রাসূলের ফয়সালা না মানা গুরুতর অপরাধ 
আল্লাহ্‌ ও তাহার রাসূলকেই মীমাংসাকারী হিসাবে মানার মাঝেই রহিয়াছে 
সফলতা 
মিথ্যা শপথ করা এবং মিথ্যা বলাই মুনাফিকদের মজ্জাগত স্বভাব 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর অকুষ্ঠ আনুগত্য করা ফরয 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর অনুপম গুণাবলী সম্পর্কে একটি বর্ণনা 
মু'মিনদের পৃথিবীর প্রতিনিধিত্ব দান এবং বিশাল মুসলিম সাম্রাজ্য গঠন 


মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার মৌল উদ্দেশ্য হইবে মহান আল্লাহ্র সার্বভৌমত্বের : 


সংরক্ষণ 

ইসলামী হুকুমত প্রতিষ্ঠার অপরাপর উদ্দেশ্য 

আত্মীয়-স্বজনের জন্য যে সময়গুলিতে কক্ষে প্রবেশে অনুমতি প্রার্থনা করিতে হয় 
অন্ধ ও খঞ্জ সম্পর্কে বিভিন্ন বিধান 

কোন সমষ্টিগত পরামর্শের জন্য একত্রিত হইলে বিশেষ প্রয়োজনে যাইতে 
হইলে অনুমতি নিতে হইবে 

কোন মজলিসে আসিলে সালাম করিতে হয় এবং যাইবার কালেও সালাম 
করিতে হয় 

হযরত মুহাম্মদ (সা)-কে অত্যন্ত সন্মানের সঙ্গে “ইয়া নবীয়াল্লাহ্‌' “ইয়া 
রাসূলাল্লাহ’ বলিয়া ডাকিতে হইবে এবং তাহাকে ভক্তি ও শ্রদ্ধা করিতে হইবে 
নবী করীম- সো)-এর শানে বেয়াদবী করিলে ঈমান ও আমল বরবাদ হইয়া 
যাইবে 


কোন বিষয়েই রাসূলুল্লাহ্‌ (সা)-এর বিরোধিতার অবকাশ নাই 

কোন বিষয়ে রাসূলুল্লাহ্‌ (সা) বিরোধিতা দণ্ডনীয় অপরাধ 

আসমান ও যমীনের সার্বভৌম মালিক আল্লাহ্‌, তিনি দৃশ্য ও অদৃশ্য সকল কিছুই 
জানেন 

নবী করীম (সা)-এর শানে কে কি করিতেছে, মহান আল্লাহ্‌ তাহা ভাল করিয়া 
জানেন 

সকলকেই সবশেষে মহান আল্লাহ্‌র দরবারে হাযির হইতে হইবে, নিস 
সকল কর্মের রেকর্ড সে হাতে পাইবে ' 

ইব্‌ন কাছীর__২ (৮ম) 


১৩৮ 


১৩৯ 
১৪০ 

১৪২ 

১৪৪ 


১৪৪ 
১৪৬ 
১৪৮ 
১৪৮ 
১৫০ 


১৫৫ 
১৫৭ 
১৫৯ 
১৬২ 
১৬৪ 
১৬৫ 
১৬৭ 


১৬৯ 
১৯৭০ 
১৭১ 
১৭৯ 
১৭২ 
১৭৩ 
১০৩ 


১৭৪ 


১৭৫ 


Contents 


[দশ] 
সূরা আল-ফুরকান 


আল-ফুরকান (কুরআন) মহান আল্লাহই নাযিল করিয়াছেন 
আল-ফুরকান বিশ্ববাসীর জন্য অবতীর্ণ 

পবিত্র কুরআন সম্পর্কে কাফিরদের মুর্খতাপূর্ণ ভিত্তিহীন উক্তিসমূহ 
হযরত মুহাম্মদ (সা) সম্পর্কে কাফিরদের অশোভন উক্তি 


রাসূলুল্লাহ্‌ (সা) সম্পর্কে কাফিরদের অশোভন ও অযৌক্তিক কথাবার্তা এবং 


শত্ৰুতা 
জাহান্নামের বিকট চিৎকার 
সস এবং বাহিনীরাও জাহান মৃত্যুর কামনা করিবে 

রদের প্রতি ঈমান আনার ও চিরশান্তিময় জান্নাত লাভের জন্য উৎসাহ প্রদান 
মুশরিকরা যাহাদের উপাসনা করিত উহারা তাহাদের উপাসনা অস্বীকার করিবে 
পানাহার করা,হাটে বাজারে ব্যবসা-বাণিজ্য করা নবুওয়াতের মর্যাদা বিরোধী নহে 
নবী করীম (সা)-কে বিশাল ধন-সম্পদ না দেওয়ার সূক্ষ্ম রহস্য 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি কাফিরদের চরম শত্রুতা ও বিদ্বেষ 
কাফিরদের মৃত্যু যন্ত্রণা 
মুমিনদের সুখময় মৃত্যু 
কাফির ও মুশরিকদের পরকালীন শাস্তি 
মুমিনদের পরকালীন সুখময় জীবন 


. দ্বারা নিজেদের হাতে কাটিতে থাকিবে ০08 


পবিত্র কুরআনের সাথে কাফিরদের চরম ধৃষ্টতা 
জাহান্নামে কিভাবে কাফিরদের ফেলা হইবে 


7 ক কক হকের কস 


শাস্তির ঘোষণা, যেমন পূর্ববর্তীদের উপরও ইহয়াছিল 


১:১৪ ও ১১৮৪ এর মর্ম 


১৭৭-২৫৫ 


১৭৮ 
১৭৯ 
১৮০ 
১৮২ 
১৮৩ 


১৮৫ 
১৮৭ 
১৮৯ 
১৮৯ 
১৯০ 
১৯০ 
১৯২ 
১৯৪ 
১৯৫ 
১৯৬ 
১৯৭ 
১৯৭ 
১৯৮ 


২০১ 
২০১ 


২০৪ . 


২০৭ 
২০৮ 
২১০ 
২১২ 


২১৩ 
২১৬ 


Contents 


[এগার] 
মুশরিকদের নিন্দনীয় স্বভাব তাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর দোষচর্চা করে 
কাফিররা চতুষ্পদ জন্তু অপেক্ষাও নিকৃষ্ট 
মহান আল্লাহ্‌র অস্তিত্ব ও পূর্ণ কুদ্রতের প্রমাণ 
রাত ও দিনের সৃষ্টি আল্লাহ্‌র মহান কুদ্রত এবং মানুষের জন্য মহা উপকারী 
মেঘমালা ও বৃষ্টি বর্ষণের মাঝেও মহান আল্লাহ্‌র অস্তিত্বের প্রমাণ বিদ্যমান : 
হযরত মুহাম্মদ (সা) সারা বিশ্ববাসীর জন্য প্রেরিত 
নদী-নালা, সাগর ও মহাসাগর এবং উহাদের সুমিষ্ট ও লবণাক্ত পানিও মাঝেও 
লোনা ও মিষ্টি দুই দরিয়ার মাঝে যে অদৃশ্য অন্তরায়,তাও আল্লাহ্‌র অস্তিত্বের ও 
মুশরিক ও কাফিরদের মূর্খতার উল্লেখ 
হযরত মুহাম্মদ (সা) “বাশীর ও নাধীর” হিসাবে প্রেরিত হইয়াছেন 
মহান আল্লাহ্র সন্তুষ্টির জন্যই তাহার ইবাদত করিতে হইবে এবং তাহার উপরই 
পূর্ণ ভরসা করিতে হইবে 
হযরত মুহাম্মদ (সা)-ই আল্লাহর সম্পর্কে সর্বাপেক্ষা বিজ্ঞ ব্যক্তিতু, সুতরাং 
তাহার থেকেই সব কিছুকে জানিয়া নিতে হইবে 
আসমান-যমীন, চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র ইত্যাদি সৃষ্টি এবং দিবা ও রাত্রি সৃষ্টিতে 
আল্লাহ্‌ তা'আলার খাস বান্দাগণের কতিপয় বিশেষ গুণাবলী 
অপব্যয় ও অপচয় না করা এবং কৃপণতা পরিহার করা মু'মিন বান্দার গুণ 
মহান আল্লাহ্‌র সাথে শরীক করাসহ কতিপয় বড়বড় গুনাহ 
গুনাহ হইতে অবশ্যই তাওবা করিতে হইবে 
০১০৯ LL US -এর ব্যাখ্যা 
তাওবার ফযীলত 
আল্লাহ্‌ তাআলার প্রিয় বান্দাগণের কতিপয় গুণাবলী 
সুসন্তানের জন্য দু'আ করা 
আল্লাহ্‌র প্রিয় বান্দাগণের বিনিময় এবং অবাধ্যদের শাস্তি 


সূরা আশৃ-শু“আরা 


কাফিরদের ঈমান না আনিবার কারণে রাসূলুল্লাহ্‌ (সা) যে মনোঃকষ্ট পাইতেছেন 
তাহার লাঘব 
কাহারো ঈমান আনয়ন অথবা না আনয়ন সম্পূর্ণ মহান আল্লাহ্‌র ইখৃতিয়ারে 


২৯৮ 


২১৯ 
২২০ 
২২০ 
২২১ 
২২৩ 
২২৫ 


২২৬ 


২২৭ 


২২৮ 


২২৯ 


২৩০ 


২৩১ 
২৩২ 


২৩৩ 
৩৩৬ 
২৩৯ 
২৪০ 
২৪১ 
২৪৪ 
২৪৪ 
২৪৮ 
২৪৯ 
২৫২ 
২৫৪ 


২৫৭-৩৫০ 


২৫৮ " 
২৫৯ 


Contents 


[বার] 
রাসূলুল্লাহ্‌ সো)-কে অস্বীকারের পরিণতি ভয়াবহ হইবে 
হযরত মুসা (আ) ও স্বৈরাচারী ফির'আউনের কাহিনী 
আল্লাহৃদ্বোহী ফির“আউনের কুফ্রী, অহংকার ও অবাধ্যতার সং 
ফির“আউনের অবাধ্যতা ও বাড়াবাড়ির কাহিনী 
' কুফরের উপর ঈমানের জয় 
কুফরের পরাজয় এবং যাদুকরদের ঈমান গ্রহণ ও শাহাদাত বরণ 
আল্লাহ্‌দ্রোহী ফির'আউনের পরাজয় এবং পরবর্তী ঘটনা 
ফির'আউন ও তাহার বাহিনী পানিতে নিমজ্জিত হইল 
নি সানি ররর 
মহান আল্লাহর কতিপয় গুণাবলী 
হযরত ইব্রাহীম (আ)-এর দু'আসমূহ 
আখিরাতে ঈমান ভিন্ন কোন কিছুই কাজে আসিবে না 
'কাল্ব সালীম'-এর মর্ম 
জান্নাতীগণকে সসম্মানের জান্নাতে প্রেরণ এবং জাহান্নামীদের'উপুড় করিয়া 
জাহান্নামে ফেলিয়া দেওয়ার বিষয় 
কাফিরদের কোন সাহায্যকারী থাকিবে না 
পৃথিবীতে মূর্তিপূজা ও শির্ক আরম্ভ হইবার পর প্রথম রাসূল হইলেন নূহ (আ) 
মুমিনগণ সম্পর্কে কাফিরদের গুরুতর ও অশ্লীল উক্তি 
মু'মিনগণকে তাড়াইয়া দেওয়া কোন নবীর কাজ নহে 
দুর্ভাগা কাওমে নৃহ-এর অবাধ্যতা ও করুণ পরিণতি 
দুরাচারী কাওমে হুদ-এর ঘটনা 
স্মৃতিস্তন্ত নির্মাণ সময় ও অর্থের অপচয় ছাড়া কিছু নহে 
মহান আল্লাহ্‌ আ‘দ জাতিকে তাহাদের প্রতি তাহার প্রদত্ত নিয়ামতসমূহের কথা 
স্মরণ করাইয়া তাহার দীনের প্রতি আহ্বান করিয়াছেন 
আল্লাহ্‌র আহ্বানের জবাবে হুদ জাতি যাহা বলিয়াছিল 
শক্তিশালী আ'‘দ জাতির বিনাশ 
সামুদ জাতির কাহিনী 
সামুদ জাতিকে দেওয়া আল্লাহর নিয়ামতের বর্ণনা 
হযরত সালিহ (আ)-কে সামুদ জাতি যেই ৃষ্টতাপূর্ণ কথা বলিয়াছিল উহার 
বিবরণ 
সামূদ জাতি সমূলে ধ্বংস হইল 
কাওমে লূতের বিবরণ 


হযরত লূত (আ) তাহার কাওমকে অশ্লীল কাজে বাধা দিলে তাহারা যাহা বলিয়া . 
৩১৩ 


ছিল তাহার বর্ণনা ও তাহাদের ভয়াবহ পরিণতি 


২৬০ 
২৬২ 
২৬৬ 
১৬৮ 
২৭১ 
২৭৪ 
২৭৫ 
২৭৯ 
২৮৩ 
২৮৫ 
২৮৭ 
২৯০ 
২৯০ 


২৯২ 
২৯৩ 
২৯৪ 
২৯৫ 
২৯৬ 
২৯৭ 
২৯৯ 


৩০১ 
৩০২ 


৩০৬ 
৩০৭ 


৩০৯ 
৩১০ 
৩১১ 


Contents 


[তের] 
আয়কা বা মাদইয়ান বাসীদের কাহিনী ও হযরত শু“আইব (আ)-কে না মানিবার 
কারণে তাহাদের ধ্বংস হওয়া 

পরিমাপে কম-বেশী না করা এবং পৃথিবীতে ফিত্না ফাসাদ না করা আর 
ছিনতাইর মত অপরাধমূলক কাজ না করা 

আয়কাবাসীরা হযরত শু“আইব (আ)- কে নবী মানিতে অস্বীকার করিল এবং 
তাহার সম্পর্কে গুরুত্ব মন্তব্য করিল 

কাওমে শু'আইবের পরিণতি 

আল-কুরআন অবতরণ সম্পর্কে 

পূর্ববর্তী আসমানী গ্ৰন্থসমূহে রাসূলুল্লাহ (সা)-এর আগমন সম্পর্কিত সুসংবাদ 
ছিলি 

সত্যের প্রতি অস্বীকৃতি ও বিদ্বেষের ভয়াবহ পরিণতি 

কাফিরদের ধন-সম্পদ ও ভোগ-বিলাসের বস্তু তাহাদের কোন কাজে আসিবে'না 
পবিত্র কুরআনের সত্যতার প্রমাণিকতা ও সংরক্ষণের অপূর্ব ব্যবস্থাপনা 
জানানোর নির্দেশ দিলেন এবং তাহাদের প্রতি সদয় হইবার কথা বলিলেন 
রাসূলুল্লাহ্‌ (সা) প্রতি মহান আল্লাহ্র নেক নযর 

রাসুলুল্লাহ (সা)-এর সম্মুখে ও পশ্চাতে সমভাবে দেখা 

রা রস এ 
মিথ্যা ও ভ্রান্ত ধারণার প্রতিবাদ 

মুশরিক, কাফির, নী বা করি এবং তাহাদের অনুসরণকারীরাও উদ 
সাধারণ কবিদের স্বভাব 

ঈমানদার ও সৎকর্মপরায়ণ কবি প্রসঙ্গে 

কবিতার মাধ্যমে আল্লাহ্‌ ও তার রাসূলের প্রশংসা করা, আল্লাহ ও ভীহার বিরোধী 
শক্তির মুণ্ডপাত করা, ইসলামের সৌন্দর্য তুলে ধরা পুণ্যের কাজ 


আল-কুরআন যাহাদের জন্য হেদায়াত ও সুসংবাদবহনকারী 

পরকালে বিশ্বাস না থাকিলে জীবন হয় অশান্তিময় 

হযরত মুসা (আ.)-এর নবুওয়াত ও ফির“আউনের ঘটনা 

খারাপ কাজ করিয়া তাওবার পর ভাল কাজ করিলে মহান আল্লাহ্‌ গুনাহ্‌ ক্ষমা 
করিয়া দেন 

মহান আল্লাহ্‌ হযরত মুসা (আ)-কে মু’জিযা প্রদান করিলেন 


৩১৪ 


৩০৬ 


৩৯৭ 


৩১৮ 
৩২১ 


৩২৩ 


৩২৪ 
৩২৬ 
৩২৭ 
৩২৯ 


৩৩৯ 
৩৪০ 


৩৪১ 
৩৪৩ 
৩৪৩ 
৩৪৬ 


৩৪৮ 
৩৫১-৪৩২ 
৩৫২ 
৩৫২ 


৩৫৪ 


৩৫৬ 
৩৫৭ 


ফির“আউন হযরত মূসা (আ)-এর মু'জিযা সত্য জানিয়াও অহংকার বশত ' 


অস্বীকার করিল 


৩৫৮ 


Contents 


[চৌদ্দ] 
মন্ধার কাফির ও মুশরিকদিগকে মহান আল্লাহ্‌ ফির‘আউন ও তাহার বাহিনীর 
ভয়াবহ পরিণতি হইতে শিক্ষা গ্রহণের আহ্বান জানান 


হযরত দাউদ ও হযরত সুলায়মান (আ) প্রতি মহান আল্লাহ্র বিশেষ নিয়ামত ' 


তীহাদেরকে নবুওয়াত, সাম্রাজ্য ও রাষ্ট্রীয় ক্ষমতা দান করিয়াছেন 

হযরত সুলায়মান (আ) সকল প্রাণী ও পাখির ভাষা জানিতেন 

হযরত সুলায়মান (আ) ও হুদহুদ পাখির ঘটনা 

হুদহুদ পাখি কর্তৃক হযরত সুলায়মান (আ)-কে সাবা রাণী বিলুকীস-এর সংবাদ 
প্রদান 

সাবা জাতি সম্পর্কে হুদহুদ -এর সংবাদের প্রেক্ষিত হযরত সুলায়মান আ)-এর 
. চিঠি প্রেরণ ও তাহার প্রতিক্রিয়া 

বিল্কীস হযরত সুলায়মান (আ) চিঠি পাইয়া যেই ব্যবস্থা নিয়াছিলেন তাহা 
সম্পর্কে বিবরণ 

বিলৃকীসের দূতগণের আগমন 

বিল্কীসের ইসলাম হণ ও পরবর্তী ঘটনা ' 

বিল্কীসের অপূর্ব সিংহাসন অলৌকিকভাবে ইয়ামান হইতে জেরুজালেম 
আনয়ন করা হইল 

বিরাট দান পাইলে আল্লাহ্‌র শুকরিয়া ও বেশী বেশী জ্ঞাপন করিতে হয় 
বিল্কীস অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন 

হযরত সুলায়মান (আ) বিল্কীসের জন্য স্বচ্ছ কাচের প্রাসাদ তৈয়ারী করিয়া 
ছিলেন 


বিলকীসের ইসলাম গ্রহণ 

হযরত সুলায়মান (আ)-এর সিংহাসন ও অলৌকিক ভ্রমণ 

সামুদ জাতি তাহাদের নবীর প্রতি যেই আচরণ করিয়াছিল উহার বিবরণ 

সামূদ জাতির বিশিষ্ট নেতৃবর্গের ষড়যন্ত্র এবং মহান আল্লাহ্‌র কৌশল 

হযরত সালিহ্‌ (আ)- কে হত্যার পরিকল্পনা বিফল হইল, ফলে ষড়যন্ত্রকারীরাই 
ধ্বংস হইল 

কাওমে লূতের অশ্লীল ও নির্লজ্জ কর্মকাণ্ড এবং এ বিষয়ে সতর্কতা আর 
অবশেষে ধ্বংস 

মহান আল্লাহ্র দানের জন্য শুক্রিয়া জ্ঞাপন করা কর্তব্য, তাহার মনোনীত 
বান্দাগণ এই কাজ করিয়া থাকেন 

মহান আল্লাহ্‌ তাহার মহাশক্তি ও একতৃবাদের প্রমাণ দিচ্ছেন 

বিপদে আপদে মহান আল্লাহ্র নিকটই ফরিয়াদ করিতে হইবে এবং আশ্রয় 
প্রার্থনা করিতে হইবে 


৩৫৮ 


৩৫৯ 
৩৬০ 


৩৬৪ 


৩৬৮ 


২৭১. 


৩৭৪ 
৩৭৬ 


৩৭৮ 


৩৮০ 
৩৮২ 
৩৮৩ 
৩৮৩ 


৩৮৪ 
৩৮৫ 
৩৮৫ 
৩৮৯ 
৩৯২ 


৩৯৪ 


৩৯৫ 


৩৯৭ 


৩৯৮ 


8০০ 


৪8০২ 


Contents 


[পনের] | 
মানুষ পৃথিবীতে আল্লাহ্‌র প্রতিনিধি, তিনি সকল মানুষকে একসাথে পৃথিবীতে 
পাঠাননি, এক সাথে পাঠাইলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হইত - 

মহান আল্লাহই সর্বাবস্থায় মানুষের সহায় ও প্রদর্শক, সুতরাং তাহার কোন শরীক 
থাকিতে পারে না 

মানুষের আদি সৃষ্টি এবং মৃত্যুর পর পুনরাবৃত্তি আল্লাহই করিবেন, জীবনোপকরণ 
তিনিই দেন, সুতরাং তাহার কোন শরীক নেই 

আসমান ও যমীনের অদৃশ্য বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ্‌ তা'আলার এবং 
কিয়ামত ও পুনরুথানের জ্ঞানও একমাত্র তাহারই 

কাফিরদের কিয়ামত ও পুনরুথান অস্বীকারের জবাব 

বনী ইসরাঈলের মধ্যেকার বিরোধ ও বিতর্কিত বিষয় সম্পর্কে কুরআন সত্য 
শেষ যামানায় মক্কা হইতে একটি প্রাণী বাহির হইবে, উহা মানুষের সাথে কথা 
বলিবে র 

কিয়ামত দিবস মহান আল্লাহ্‌ তাহার আয়াতকে মিথ্যা প্রতিপন্নকারীদিগকে তাহার 
দরবারে উপস্থিত করিবেন 

আহ্বিয়ায়ে কেরামের আনীত বাণীকে বিশ্বাস করিবার জন্য তাগিদ 
কিয়ামতের ভয়াবহ অবস্থার বিবরণ 

কিয়ামতে সৎ ও অসৎ লোকদের অবস্থা 

একমাত্র আল্লাহ্‌র ইবাদতের নির্দেশ দেওয়ার জন্য নবী (সা)-কে আল্লাহর হুকুম 
পবিত্র মক্কা নগরীর মর্যাদা 

মহান আল্লাহ মানুষের কার্যাবলী সম্পর্কে সম্পূর্ণ অবহিত 


সুরা আল-কাসাস 
সারির নারির যর হয 


দত নি্বতিতের সাত ভরা 
হযরত মূসা (আ)-এর জন্ম, তখনকার পরিস্থিতি ও তাহার প্রতিপালন 


শিশু মূসাকে নদীতে নিক্ষেপ, তাহাকে ফির“আউন ঘরে থাকিবার ব্যবস্থা, নিজ 


জননী কর্তৃক দুধপান ইত্যাদি বিষয় 

হযরত মূসা (আ)-এর শৈশবের বর্ণনার পর তাহার যৌবনের ঘটনা 

কিবৃতীকে হত্যার পর হযরত মুসা (আ) মাদৃইয়ানে চলিয়া গেলেন 

মাদৃইয়ানে হযরত শু“আইব (আ)-এর সহিত হযরত মূসা (আ)-এর সাক্ষাৎ 
এবং সেইখানে অবস্থান 

হযরত শু'আইব (আ) ছাগল চরানোর শর্তে তাহার এক কন্যাকে হযরত মূসা 
(আ) এর সহিত বিবাহ দেয়ার চুক্তি করিলেন | 


৪০৯ 
৪১১ 
৪১৩ 


৪১৫ 
৪১৭ 


৪২৩ 
8২৪ 
8২৫ 
৪২৭ 
৪২৯ 
৪৩০ 
৪৩১ 


৪৩৩-৫২২ 


৪৩৪ 
৪৩৫ 
৪৩৭ 


880 
888 
888 


88৫ 


88৫ 


Contents 


[ষোল| 
হযরত মূসা (আ) আট বছর অথবা দশ বছর মজদূরী করিলেন 
মাদৃইয়ান থেকে হযরত মুসা (আ)-এর প্রস্থানের প্রস্তুতি 
হযরত মুসা (আ)-এর মিসর যাত্রা এবং নবুওয়াত লাভ 
মহান আল্লাহ্‌ কর্তৃক হযরত মূসা (আ)-কে মু'জিযা প্রদান 
হযরত মূসা (আ)-কে মহান আল্লাহ্‌ সীমালংঘনকারী ফির'আউনের নিকট তাহার 
বাণী নিয়ে যাইতে আদেশ দিলেন 
মহান আল্লাহ্‌র দরবারে হযরত মূসা (আ)-এর দু'আ 
হযরত মূসা ও হারন এবং তাহাদের অনুসারীগণকে দুই জাহানের কল্যাণ দান 
হযরত মুসা ও হারূন (আ) ফির'আউনের নিকট তাওহীদ ও আল্লাহর আনুগত্যের 
পয়গাম পৌছাইলেন 
ফির'আউন তাওহীদের দাওয়াত পাইয়া যাহা বলিয়াছিল 
ফির'আউনের কুফরী, অহংকার ও উপাস্য হইবার মিথ্যা দাবী প্রসঙ্গে 
ফির'আউনের কুফরী ও অহংকারের ভয়াবহ পরিণতি 
হযরত মুসা (আ)-কে তাওরাত প্রদান 
তাওরাত নাযিলের পর মহান আল্লাহ্‌ কোন জাতিকে আসমানী ও যমীনী শাস্তি 
দ্বারা ব্যাপকভাবে ধ্বংস করেন নাই 
হযরত মুহাম্মদ (সা)-এর নবুওয়াতের দলীল 
হযরত মুহাম্মদ (সা)-এর প্রতি ঈমান আনার ও তাহার আনুগত্যের যৌক্তিকতা 
এবং কাফির ও মুশরিকদের অমূলক প্রশ্ন 
হযরত মুহাম্মদ (সা)-এর প্রতি অবতারিত আল-কুরআনের মর্যাদা ও পূর্ণাঙ্গতা 
আহলে কিতাবের সত্যিকার আলেমগণ কুরআনের প্রতি বিশ্বাস করেন 
পূর্ববর্তী আসমানী কিতাবের প্রতি যথাযথ ঈমান আনার পর কুরআনের উপরও 
ঈমান আনিলে দ্বিগুণ সাওয়াব 
মূর্খ ও আহম্মক লোকদের সাথে তর্কে জড়াইতে নাই 
হিদায়েতের একমাত্র মালিক আল্লাহ্‌, মক্কাবাসীদের প্রতি মহান আল্লাহ্‌র হুশিয়ারী 
মহান আল্লাহ্‌ পরম ন্যায়পরায়ণ 
আল্লাহ্‌র নেক বান্দাগণের জন্য প্রস্তুত পরকালের স্থায়ী নিয়ামত এবং দুনিয়ার 
সামগ্রীর মধ্যে তুলনা 
কিয়ামত দিবসে কাফির ও মুশরিক এবং দেবতা ও উপাস্যদের করুণ অবস্থা 
আল্লাহ্‌ তা'আলা কবরে এবং কিয়ামত দিবসে বান্দাকে যাহা জিজ্ঞাসা করিবেন 
সৃষ্টি করিবার, না করিবার ক্ষমতা এবং কল্যাণ ও অকল্যাণ মনোনীত করার 
অধিকার একমাত্র আল্লাহ্‌র, এইসব বিষয়ে কাহারো কোন হাত নেই 
নি উন রানার নাগা লামার রান 
'. ক্ষমতা ও একত্বাবাদের বিরাট নির্দশন 


৪৫৬ 
8৫৮ 
৪৬১ 
৪৬২ 


৪৬৪ 
৪৬৫ 
৪৬৬ 


৪৬৭ 
৪৬৮ 
৪৬৯ 
৪৭১ 
৪৭২ 


৪৭৩ 
৪৭৪ 


৪৭৯ 
৪৮১ 
৪৮৪ 


৪৮৫ 
৪৮৬ 
8৯২ 
৪৯২ 


৪৯৪ 
৪৯৬ 
৪৯৯ 


৫০০ 


৫০২ 


Contents 


[সতের] 
আল্লাহ্‌ তা'আলার শরীক স্থির করার বা তুলনা করা ও চরম বোকামী 
কারন -এর গর্ব ও অহংকার 
দুনিয়ার অংশ ভুলিয়া যাওয়া উচিত নয়, সাথে সবাইর হক ও অধিকার অবশ্যই 
কারূনকে সদুপদেশ দেওয়ার প্রেক্ষিতে কারূন যাহা বলিয়াছিল, তাহার উত্তর 
আল্লাহ্‌দ্রোহী ও ইসলাম বিরোধীদের পার্থিব ধন-সম্পদ দেখে উহার আকাঙক্ষা 
করা উচিত নহে 
সম্পদের প্রাচুর্যতা কস্মিনকালেও আল্লাহ্‌ তা'আলার প্রিয়ভাজন হওয়ার দলীল নহে 
যাহারা দুনিয়ায় ওদ্ধত্য প্রকাশ করে না ও বিপর্যয় সৃষ্টি করে না, আখিরাতে 
তাহাদের শুভ পরিণতি, পক্ষান্তরে যাহারা পৃথিবীতে ওদ্ধত্য, বিদ্রোহ ও ফাসাদ 
সৃষ্টি করে তাহাদের অশুভ পরিণতি ্‌ 


সুরা আল-আনকাবৃত 


মু'মিন বান্দাগণকে মহান আল্লাহ্‌ অবশ্যই পরীক্ষা করিবেন 

যাহারা অপকর্ম করে তাহারা যেন মনে না করে যে তাহারা আল্লাহর আওতার 
সৎকর্মশীলদের আমলের পূর্ণ ও উত্তম বিনিময় দেওয়া হইবে 

বান্দার সৎকাজ তাহার নিজের স্বার্থেই করিতে হইবে 

ঈমানদার ও নেক আমলকারীর অপরাধ আল্লাহ্‌ ক্ষমা করিবেন 

তাওহীদের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকিতে হইবে এবং মাতাপিতার সাথে 
সদ্ব্যবহার করিতে হইতে 

কুরাইশ কাফিরদের অযৌক্তিক ও মিথ্যাকথা সম্পর্কে 

কুফর ও গুমরাহীর প্রতি আহবানকারী কাফির নেতাদের শাস্তি 

অন্যের উপর যুলুম, অন্যের মালামাল লুটপাট, অপমান, ইজ্জত হরণ ইত্যাদির 
অবশ্যই বিচার হইবে 

হযরত নূহ (আ)-এর কাওমের বিবরণ 

কাওমে নূহের বিবরণ দ্বারা মহান আল্লাহ্‌ হযরত মুহাম্মদ (সা)-কে সান্তনা 
দিয়াছেন 

হযরত ইব্রাহীম (আ)-এর তীহার কাওমে একমাত্র আল্লাহ্‌র ইবাদত করিতে 
এবং তাহার নিকট রিযিক চাইতে ও তাহাকে ভয় করিতে আহ্বান জানান 
হযরত ইব্রাহীম (আ) কিয়ামত অবশ্যম্ভাবী প্রমাণ করিবার জন্য তাহার 
কাওমকে যাহা বলিয়াছিলেন 

ইব্‌ন কাছীর__ ৩ (৮ম) 


৫০৪ 
৫০৫ 


৫০৬ 
৫০৬ 


৫০৯ 


৫১১ 
৫১৪ 


৫১৬ 


৫২৩-৫৯০ 
৫২৪ 
৫২৫ 
৫২৬ 
৫২৬ 
৫২৬ 
৫২৭ 
৫২৯ 
৫৩২ 


৫৩৩ 


৫৩৪ 
৫৩৫ 


৫৩৬ 


৫৩৯ 


৫৪১ 


Contents 


[আটার| 
হযরত ইব্রাহীমের প্রতি তাহার কাওমের নিষ্ঠুর ও অমানবিক সিদ্ধান্ত এবং 
তাঁহাকে আগুনে নিক্ষেপ 
হযরত ইব্রাহীম (আ) তীহার কাওমকে যাহা বলিয়াছিলেন তাহার বর্ণনা 
কিয়ামতে কাফির ও মুশরিকদের কোন সাহায্যকারী থাকিবে না। কিন্তু 
মুমিনদের অবস্থা হইবে ভিন্নতর 
হযরত ইব্রাহীমের দাওয়াতের ফল 
সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা) হযরত ইব্রাহীমের বংশধর 
হযরত লুত (আ)-এর কাওমের অপকর্ম, অশ্লীলতা, কুফরী, দস্যুবৃত্তি, হত্যা ও 
লুণ্ঠন ইত্যাদির বর্ণনা 
হযরত লূত (আ)-এর কাওমের ধ্বংস হওয়ার সংবাদ 
হযরত শু'আইব (আ) মাদৃইয়ানবাসীদেরকে মহান আল্লাহ্‌র ইবাদত ও 
আখিরাতের শাস্তিকে ভয় করিবার এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি না করিবার নির্দেশ 
দিয়াছিলেন 
অতীতকালে যেই সকল সম্প্রদায় নবী ও রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করিত 
তাহাদের ধ্বংসের বিবরণ 
মুশরিকদের উপাস্যের বাতুলতার উদাহরণ 
আসমান, যমীন ও মানব সৃষ্টির উদ্দেশ্য 
নামাযের বাস্তব ফলাফল 
সালাতের মধ্যে যেসব গুণ থাকা অতীব জরুরী 
1781 111 319 -এর ব্যাখ্যা ও মর্ম 


আহলে কিতাবের মধ্যে যাহারা ইসলাম সম্পর্কে জানিতে চায় তাহাদের সাথে উত্তম 


পদ্ধতিতে তর্ক করিবে এবং বুদ্ধিমত্তা ও সুকৌশল অবলম্বন করিতে হইবে 
কুরআনের প্রতিও ঈমান আনে 

পূর্ববর্তী আসমানী গ্ৰন্থসমূহে রাসূলুল্লাহ্‌ (সা)-এর গুণাবলীর উল্লেখ রহিয়াছে 
এবং তিনি 'উম্মী নবী’ ছিলেন 

পবিত্র কুরআন পূর্ববতীদের কল্পিত কাহিনী নহে, মহান সত্তা আল্লাহ্‌ তাহা অবতীর্ণ 
করিয়াছেন 


পবিত্র কুরআন শব্দগত ও অর্থগত দিক হইতে এক জীবন্ত মু'জিযা 
পবিত্র কুরআন মুগমিনগণের জন্য রহমত ও উপদেশ 

মুশরিকদের মুর্খতা- আল্লাহ্‌র শাস্তি ত্রাঘিত করিবার ব্যস্ততা প্রকাশ 
মু'মিনদিগকে হিজরতের নির্দেশ 

যেখানে থাকুক না কেন প্রত্যেককেই মৃত্যুবরণ করিতে হইবে 


৫8৪8 
৫8৫ 


৫৪৬ 
৫৪৭ 
৫৫০ 
৫৫১ 


৫৫৩ 
৫৫৫ 


৫৫৭ 


৫৫৮ 


৫৬২ 
৫৬৩ 
৫৬৫ 
৫৬৬ 


৫৬৬ 


৫৭০ 


৫৭৯ 


৫৭৩ 
৬৭৩ 
৫৭৫ 
৫৭৭ 
৫৭৯ 
৫৮১ 
৫৮২ 


Contents 

[উনিশ] 
ঈমানদার ও নেক আমলকারীদের জন্য উত্তম প্রতিদান 
প্রতিটি জীবের রিযিকের দায়িত্‌ মহান আল্লাহ্‌র 
মহান আল্লাহই একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য এবং উহার কারণ 
দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী ও অতিতুচ্ছ পক্ষান্তরে, পরকালের জীবনই সত্যিকার 
জীবন ও চিরস্থায়ী 
পবিত্র মক্কা নিরাপদ শহর 
(সা)-কে পবিত্র মক্কা হইতে বাহির করিয়া দিয়াছিল 
আল্লাহ্‌র রাহে জিহাদ করার শুভ পরিণাম 


সূরা রম 


রূম ও পারস্য সমাটদের জয় ও পরাজয় প্রসঙ্গে বিস্তারিত বিবরণ 

ইয়াহুদী ও মুশরিকরাই মুসলমানদের চরম শক্ত 

উর্ধলোকও অধঃলোকের যাবতীয় বস্তুই প্রমাণ করে যে, আল্লাহ্‌ এক ও অদ্বিতীয় 
আম্বিয়ায়ে কিরামের আনীত জীবন বিধান অনুসরণ না করিলে বিপর্যয় অনিবার্য 
মহান আল্লাহই আদি সৃষ্টিকর্তা । তিনি ছাড়া মুশরিকদের দেবদেবী ও উপাস্য 
সবই মিথ্যা ও অসার 

কোন কোন সময় বিশেষভাবে আল্লাহ্‌র পবিত্রতা ঘোষণা করিতে হইবে 
আল্লাহ্‌ তা'আলা মহাশক্তি ও ক্ষমতার অধিকারী যে, তিনি প্ররস্পর বিরোধী ও 
শক্তির অধিকারী হইতে দুইটি বস্তু সৃষ্টি করেন 

মৃতকে পুনজীবিত করার প্রমাণ 

মহান আল্লাহ্‌র অপূর্ব নিদর্শন এই যে, তিনি তোমাদের আদি পিতা আদম 
(আ)-কে মাটি হইতে সৃষ্টি করিয়াছেন এবং আদম হইতে তোমাদের সৃষ্টি 
করিয়াছেন 


মানুষের বিচিত্র বর্ণ ও ভাষার মাঝেও মহান আল্লাহ্‌র একতৃবাদের প্রমাণ 
বিদ্যমান 

দিবাভাগে কর্মব্যস্ততা ও রজনীতে বিশ্রাম, ইহাতে ও আল্লাহ্র একত্ববাদের 
প্রমাণ রহিয়াছে 

আকাশে বিদ্যুতের চমক, আকাশ হইতে বারিবর্ষণ, পৃথিবী ও আকাশকে স্থিতি 
আসমান ও যমীনের সব কিছুই আল্লাহ্‌র মালিকানার অধীন, তিনিই প্রথম বার 
সৃষ্টি করিয়াছেন, দ্বিতীয়বারও তিনিই সৃষ্টি করিবেন 

আসমান ও যমীনে সর্বোচ্চ মর্যাদা মহান আল্লাহ্‌র 


৫৮২ 
৫৮৩ 
৫৮৬ 


৫৮৭, 
৫৮৯ 


৫৮৯ 
৫৯০ 


৫৯১-৬৫৬ 
৫৯২ 
৬০৫ 


৬০৭ 
৬০৭ 


৬১০ 
৬১১ 


৬১২ 
৬৯৩ 


৬১৪ 


৬১৬ 
৬১৬ 
৬১৮. 


৬১৯ 
৬২০ | 


Contents 

[বিশ] 
একটি বিস্ময়কর উপমার সাহায্যে মহান আল্লাহ্‌ তাহার শরীক স্থির করার 
অসারতা বর্ণনা করিয়াছেন 
কাফির ও মুশরিকদের কচিকীচা সন্তানদিগের বিষয় 
আহলে সুন্নাত আল-জাম‘আত-ই সঠিক সত্য দল ও মুক্তিপ্রাপ্ত দল 
শিরক হলো মূলত মহা যুল্ম ও মহান আল্লাহ্‌র নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা 
মু'মিনকে সর্বাবস্থায় আল্লাহ্‌র প্রতি আস্থা ও ভরসা রাখিতে হইবে 
আত্মীয়-স্বজন, মিস্কীন ও মুসাফিরের হক দেওয়ার জন্য নির্দেশ 
অধিক লাভের আশায় দান করা যাইবে না 
১৯০15 11 ০5 5811 94 - এরমর্ম 
কাফির ও মুশরিকদের পরিণতি প্রত্যক্ষ করিবার জন্য মহান আল্লাহ্‌ ভূপৃষ্ঠে ভ্রমণ 
আল্লাহ্‌ তা'আলা তাহার বান্দাগণকে তাহার আনুগত্যে অটল থাকিবার জন্য ও 
সৎকাজে প্রতিযোগিতার জন্য নির্দেশ দিয়াছেন. 
মহান আল্লাহ্‌র অনুগ্রহ - “বৃষ্টির পূর্বে বৃষ্টি বর্ষণের সুসংবাদ দানকারী বায়ু প্রেরণ’ 
মুমিনদের সাহায্য করা আল্লাহ্‌র দায়িত্ব 
মেঘমালা হইতে মহান আল্লাহ্‌ কি উপায়ে বৃষ্টিবর্ষণ করেন 
বিভিন্ন প্রকার বায়ু 
হিদায়েতের পূর্ণাঙ্গ শক্তি ও ক্ষমতা মহান আল্লাহ্‌র 
মৃত ব্যক্তি কি জীবিতের সালাম ও কথা শুনিতে পায়? 
মানব সৃষ্টির বিভিন্ন স্তর ও পরবর্তী কাল 
কাফিরদের মুর্খতা ও বোকামী 
সত্যকে সুস্পষ্টভাবে তুলিয়া ধরার জন্য মহান আল্লাহ্‌ পবিত্র কুরআনে সর্বপ্রকার 
উদাহরণ পেশ করিয়াছেন 


সুরা লুক্মান 


যাহাদের জন্য পবিত্র কুরআনের আয়াত হেদায়েত ও রহমত 

অসৎ লোকদের কার্যকলাপ গানবাদ্য, তবলা-বেহালা দ্বারা আনন্দ স্ফুর্তি করা 
২১০১০ 340 ০3:২০ ১০৯৭: ১০ "পর ব্যাখ্যা ও মর্ম 

যাহারা পরম সৌভাগ্যবান ও তাহাদের প্রাপ্তি 


৬২২ 
৬২৪ 
৬২৬ 
৬২৯ 
৬৩৯ 
৬৩২ 
৬৩৩ 
৬৩৩ 
৬৩৪ 
৬৩৬ 


৬৩৭ 


৬৩৮ 
৬৩৯ 
৬৪০ 
৬৪১ 
৬৪৩ 
৬৪৫ 
৬৪৫ 


৬৫৩ 


৬৫৪ 
৬৫৬ 


৬৫৭-৭০৬ 


৬৫৮ 
৬৫৯ 
৬৫৯ 
৬৬০ 
৬৬১ 
৬৬২ 


Contents 


[একুশ] 


হযরত লুক্মান (রা)-কে ছিলেন? ৬৬৩ 
হযরত লুক্মান (রা)-এর উপদেশ তাহার পুত্রকে ৬৬৮ 
মাতাপিতার প্রতি সদ্ব্যবহার করিতে হইবে ৬৬৯ 
সন্তানকে পূর্ণ দুইবছর দুধ পান করাইতে হইবে ৬৬৯ 
গুরুত্বপূর্ণ কতিপয় বিষয়ে হযরত লুক্মান (রা) তাহার পুত্রকে যে সকল উপদেশ 
দিয়াছেন, সকল মুসলমানকে তাহা মান্য করা অতীব জরুরী ৬৭২ 
অপ্রসিদ্ধি ও নম্রতা সম্পর্কে উপদেশমালা ৬৭৭ 
খ্যাতি সম্পর্কে বর্ণিত হাসীদসমূহ ৬৭৯ 
সৎচরিত্র সম্পর্কে হাদীস সমূহ ৬৮১ 
গর্ব সম্পর্কে হাদীস সমূহ ৬৮৫ 
বান্দাদিগের প্রতি মহান আল্লাহ্‌র প্রদত্ত নিয়ামতসমূহ ৬৮৬ 
মুশরিকরাও জানে যে, “আল্লাহই আসমান ও যমীনের সৃষ্টিকর্তা’ ৬৮৮ 
আল্লাহ তা'আলার গুণাবলী, মহত্ব ও কলেমাসমূহ গণনা করা ও উহার স্বরূপ 
অনুধাবন মানুষের পক্ষে সম্ভব নহে ৬৮৯ 
মহান আল্লাহ্‌ তাহার অসীম কুদ্রতের কথা বলিয়া তাহার একত্র প্রমাণ পেশ 
করিতেছেন ৬৯২ 
বিশাল সমুদ্রে আল্লাহ্‌ তা“আলার নির্দেশেই নৌযানসমূহ চলাচল করে, ইহাও 
তাহার একত্র প্রমাণ ৬৯৪ 
প্রদান করিতেছেন ৬৯৬ 
গাইব-অদৃশ্য সম্পর্কে একমাত্র জ্ঞান আল্লাহ্‌ তা'আলার ৬৯৮ 
হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত হাদীস ৬৯৯ 
হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হাদীস ৭০০ 
হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণিত হাদীস ৭০১ 
বনু আমির গোত্রীয় জনৈক সাহাবী বর্ণিত হাদীস ৭০২ 
কোথায় কাহার মৃত্যু ও কখন মৃত্যু হইবে মহান আল্লাহ্‌ ভিন্ন তাহা কেউ জানে না ৭০৪ 
সূরা আস্-সাজ্দা ৭০৭-৭৩৬ 
পবিত্র কুরআন আল্লাহ্‌র পক্ষ হইতে অবতীর্ণ ইহাতে কোন সন্দেহ নাই ৭০৮ 
আল্লাহ্‌ তা'আলা ব্যতীত কোন অভিভাবক ও সুপারিশকারী নেই ৭০৯ 
কোন দিবসে কি জিনিষ মহান আল্লাহ সৃষ্টি করিয়াছেন? ৭০৯ 
মহান আল্লাহই সকল কিছু পরিচালনা করেন ৭১০ 
মানব সৃষ্টির উপাদান ও নির্যাস ৭১১ 


পুনরুথানকে মুশরিকদের অমূলক ও অবাস্তব ধারণা করার অসারতা . ৭১২ 


Contents 


[বাইশ 


প্রত্যেকের জন্য মৃত্যুর ফিরিশৃতা নিযুক্ত রহিয়াছে 

কিয়ামতে মুশরিকদের অবস্থার বর্ণনা 

একান্ত অনুগতী মুমিনদের কতিপয় গুণাবলী ও তাঁহাদের পুরষ্কার 

সৎলোক ও পাপচারীরা কিয়ামতে কখনো সমান হইবে না 

জাহান্নামীরা জাহান্নাম হইতে বাহির হইলে চাহিলে তাহাদিগকে ফিরাইয়া দেওয়া 
হইবে 


আল্লাহ্‌ ও তাহার রাসূলের অবাধ্যতার কারণে যেই জনপদগুলি ধ্বংস হইয়াছিল 
উহার উদাহরণ 
আল্লাহ্র আযাব ও গযব অবতীর্ণের জন্য কাফিরদের ব্যস্ততা 





৭১৩ 
৭১৫ 
৭১৭ 
৭২৬ 


৭২৭ 
৭২৯ 


৭৩২ 
৭৩৫ 





Contents 





২৮) 5৮ 55697 ॥ 
Sd ৩623 BS PB PIL | 


BANA 
535% 


১০৮৪০০৮১০০৮ bold GG LS শা 
4৮4 ১.2 ৩ 4০১১১০৪৮৮১৫ 


১৫ তা 25 


০০৯ ৪০৬ Loli ১৬১৪১ ৯৯১০৯ 


ঃ (১) ইহা একটি সূরা, ইহা আমি অবতীর্ণ করিয়াছি এবং ইহার 
dias Wit stelhs hE ইহাতে আমি অবতীর্ণ করিয়াছি সুস্পষ্ট 
আয়াতসমূহ যাহাতে তোমরা উপদেশ গ্রহণ কর। (২) ব্যভিচারিণী ও ব্যভিচারী 
* ইহাদিগের প্রত্যেককে একশত কশাঘাত করিবে । আল্লাহ্‌র বিধান কার্যকরীকরণে 
উহাদিগের প্রতি দয়া যেন তোমাদিগকে প্রভাবাৰিত না করে, যদি তোমরা আল্লাহে 
ও পরকালে বিশ্বাসী হও, মু'মিনদিগের একটি দল যেন উহাদিগের শাস্তি প্রত্যক্ষ 
করে। 


ইবৃন কাছীর_- ৪ (৮ম) 


Contents 


২৬ তাফসীরে ইবনে কাছীর 


তাফসীর ঃ “ইহা একটি সূরা যাহা আমি অবতীর্ণ করিয়াছি” ইহা বলিয়া আল্লাহ্‌ 
তা'আলা সূরাটির মর্যাদা প্রকাশ করিয়াছেন। তবে ইহার অর্থ এই নহে যে, অন্যান্য সূরা 
মর্যাদাসম্পন্ন নহে। (০,৪, মুজাহিদ ও কাতাদাহ (র) ইহার অর্থ করিয়াছেন, এই 
সূরার মধ্যে আমি (আল্লাহ্‌) হালাল-হারাম, আদেশ-নিষেধ ও শরীয়াতের দণ্ড বিধান 
বর্ণনা করিয়াছি। ইমাম বুখারী (র) ইহার অর্থ করিয়াছেন, শরীয়াতের নির্দেশ তোমাদের 
প্রতি ও তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি আমি নির্ধারণ করিয়াছি। 

lol ns CYST 

আর আমি এই সূরায় সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করিয়াছি। ৫55 11 যেন 

তোমরা উপদেশ গ্রহণ করিতে পার। অতঃপর ইরশাদ হইয়াছে ৪ 
উন 25০14 ৬৯1১ KK Tall 59119 Col 

“ব্যভিচারিনী ও ব্যভিচারী উভয়কে একশত কষাঘাত কর” । অত্র আয়াতে 
ব্যভিচারের দণ্ডবিধান বর্ণনা করা হইয়াছে। 

এই বিষয়ে উলামায়ে কিরামের মধ্যে মতবিরোধ রহিয়াছে। এবং বিষয়টি অনেকটা 
ব্যাখ্যা সাপেক্ষ । কারণ যেই ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয় সে হয় আদৌ বিবাহ করে নাই । 
অথবা শরীয়াত সম্মত বিবাহ করিয়া তাহার স্ত্রী মিলনও ঘটিয়াছে। এবং সে বালিগ এবং 
আযাদও বটে । যদি সে আদৌ বিবাহ না করিয়া থাকে তবে, সে ক্ষেত্রে তাহার দণ্ড হইল 
একশত কষাঘাত। যেমন আয়াতে ইহা স্পষ্ট । অধিকাংশ উলামায়ে কিরামের মতে 
তাহাকে এক বৎসরের জন্য দেশান্তরিতও করিতে হইবে । কিন্তু ইমাম আযম আবূ 
হানীফা রে) বলেন, দেশাত্তরিত করিবার বিষয়টি ইমাম ও শাসকের বিবেচানাধীন 
থাকিবে । তাহারা তাহাকে দেশান্তরিত করা সমীচীন মনে করিলে করা হইবে নচেৎ নহে । 

অধিকাংশ উলামায়ে কিরাম তাহাদের মতের সমর্থনে যেই দলিল পেশ করেন, তাহা 
হইল, বুখারী ও মুসলিম শরীফে ইমাম যুহরী (র) কর্তৃক হযরত আবু হুরায়রা (রা) 
হইতে ও যায়িদ ইব্‌ন খালিদ জুনাহী (রা) হইতে বর্ণিত, তাহারা বলেন, একবার দুইজন 
গ্রাম্যলোক রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিল, অতঃপর তাহাদের একজন বলিল, আমার 
এই ছেলেটি এই ব্যক্তির বাড়িতে মজদুরী করিত। সে তাহার স্ত্রীর সহিত ব্যভিচার 
করিয়াছে, অতঃপর আমি তাহাকে একশত বক্রী ও একটি বাঁদী ফিদিয়া হিসাবে 
দিয়াছি। কিন্তু পরে আলিমগণের নিকট ফাত্ওয়া জিজ্ঞাসা করিলে, তাহারা বলিলেন, 
আমার ছেলেকে একশত কষাঘাত করিতে হইবে এবং এক বৎসরের জন্য দেশান্তরিত 
করতে হইবে । আর এই লোকটির স্ত্রীকে পাথর নিক্ষেপ করিয়া প্রাণ নাশ করিতে হইবে । 
তখন রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, সেই সত্তার কসম, যাহার হাতে আমার জীবন, আমি 





Contents 


সূরা আন-নূর ২৭ 
তোমাদের মাঝে আল্লাহ্র কিতাব দ্বারা ফায়সালা করিব । তুমি যেই বক্রী ও বাদী 
দিয়াছ, উহা তোমাকে ফেরৎ দেওয়া হইবে এবং তোমার ছেলেকে একশত কষাঘাত করা 
হইবে ও এক বৎসরের জন্য দেশান্তরিত করা হইবে । আর হে উনাইস! তুমি এ 
লোকটির স্ত্রীর নিকট গিয়া জিজ্ঞাসা কর, যদি সে ব্যভিচার স্বীকার করিয়া লয়, তবে 
তাহাকে পাথর নিক্ষেপ কর । অতঃপর উনাইস (রা) তাহার নিকট গিয়া জিজ্ঞাসা করিলে, 
সে স্বীকার করিল এবং উনাইস (রা) পাথর নিক্ষেপ করিয়া তাহার প্রাণ নাশ করিল । এই 
হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, অবিবাহিত পুরুষকে এক বৎসরের জন্য দেশান্তরিত 
করিতে হইবে এবং একশত কোড়া লাগাইতে হইবে । আর যদি সে বিবাহিত হয় এবং 
বালিগ ও আযাদ হয়, হীতাহিত জ্ঞানের অধিকারী হয়, পাগল না হয় সে ক্ষেত্রে তাহাকে 
পাথর নিক্ষেপ করিয়া প্রাণ নাশ.করিতে হইবে । যেমন ইমাম মালিক (র) বলেন, ইব্‌ন 
শিহাব (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত, একবার হযরত উমর (রা) খুৎবা 
দানকালে আল্লাহ্‌র প্রশংসা করিয়া বলিলেন, হে লোক সকল! আল্লাহ্‌ তা'আলা হযরত 
মুহাম্মদ (সো)-কে সত্যের সহিত প্রেরণ করিয়াছেন ও তাহার প্রতি কিতাব অবতীর্ণ 
করিয়াছেন, তাহার প্রতি প্রেরিত কিতাবের মধ্যে “পাথর নিক্ষেপ করা’ সম্পর্কিত 
আয়াতও ছিল । আমরা উহা পাঠ করিয়াছি এবং উহা সংরক্ষণ করিয়াছি । রাসূলুল্লাহ্‌ (সা) 
পাথর নিক্ষেপ করিয়া প্রাণনাশ করিয়াছেন এবং আমরাও উহা করিয়াছি। কিন্তু এখন ভয় 
হইতেছে যে, কালক্ষেপণের সাথেসাথে মানুষ বলিয়া বসে, “আমরা তো আল্লাহ্‌র 
কিতাবে পাথর নিক্ষেপ করিয়া প্রাণনাশের কোন আয়াত পাই না।” তাহা হইলে তাহারা 
আল্লাহ্র প্রেরিত একটি ফরয ত্যাগ করিয়া গুমরাহ্‌ হইয়া যাইবে । বিবাহিত বালিগ, 
আযাদ ও জ্ঞান সম্পণ্র কোন ব্যক্তি পুরুষ হউক কিংবা স্ত্রী ব্যভিচার করিলে তাহাকে 
পাথর নিক্ষেপ করিয়া প্রাণনাশ করিতে হইবে । ইহা আল্লাহ্র কিতাবেরই একটি নির্দেশ। 
তবে শর্ত হইল ইহার দলিল-প্রমাণ, কিংবা গর্ভধারণ অথবা স্বীকারোক্তি থাকিতে হইবে । 
ইমাম বুখারী ও মুসলিম, মালিক (র) হইতে বহু দীর্ঘ হাদীস বর্ণনা করিয়াছেন। কিন্তু 
আমরা এখানে কেবল প্রয়োজনীয় অংশ উল্লেখ করিয়াছি । 

ইমাম আহমাদ রে), হুসাইম (র), ..... আবদুর রহমান ইব্‌ন আওফ (রো) হইতে 
বর্ণিত। একবার হযরত উমর (রা) ভাষণ দানকালে বলিলেন, তোমরা মনে রাখিও, কিছু 
লোক এমনও আছে, যাহারা এই কথা বলে যে, আল্লাহ্র কিতাবে পাথর নিক্ষেপ করিয়া 
জীবননাশের কোন নির্দেশ নাই। আছে শুধু কোড়া মারিবার নির্দেশ । অথচ, রাসূলুল্লাহ্‌ 
(সা) পাথর মারিয়াছেন এবং আমরা তাহার পরে পাথর মারিয়া ব্যভিচারীর প্রাণনাশ 
করিয়াছি। যদি কোন কথকের এই কথা বলিবার আশংকা না থাকিত যে, উমর (রা) 
আল্লাহ্‌র কিতাবের বৃদ্ধি করিয়াছেন, “তবে আমি পাথর নিক্ষেপ করিয়া প্রাণনাশ করা 


Contents 


২৮ তাফসীরে ইবনে কাছীর 


সম্পর্কিত আয়াতকে কিতাবে ঠিক তদ্রপ লিখিয়া দিতাম যেমন তাহা অবতীর্ণ 
হইয়াছিল” ৷ ইমাম নাসাঈ (র) হাদীসটি উবায়দুল্লাহ ইবৃন আবদুল্লাহ্‌ (র) হইত অত্র 
সূত্রে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমাদ (র) বলেন, হুসাইম রে) ..... ইব্‌ন আব্বাস 
(রা) হইতে বর্ণিত । একবার হযরত উমর ফারূক (রা) ভাষণ দানকালে ‘রজম’ (পাথর 
নিক্ষেপ করা) সম্পর্কে আলোচনা করিলেন। তিনি বলিলেন, আমরা অবশ্যই রজম 
করিব। কারণ ইহাও আল্লাহ্র একটি দণ্ড বিধান । মনে রাখিবে রাসূলুল্লাহ্‌ (সা) 'রজম' 
করিয়াছেন এবং তাহার ইন্তিকালের পরে আমরা ‘রজম’ করিয়াছি। যদি কিছু লোকের 
এই কথা বলিবার ভয় না হইত যে, উমর (রা) আল্লাহ্র কিতাবের বৃদ্ধি করিয়াছেন, তবে 
কুরআনের এক কোণে ইহা লিখিয়া দিতাম । উমর ইবনুল খাত্তাব, আবদুর রহমান ইব্‌ন 
আওফ (রা) এবং অমুক অমুক ইহার সাক্ষী যে, রাসূলুল্লাহ্‌ সো) “রজম' করিয়াছেন এবং 
তাহার ইন্তিকালের পরে আমরাও “রজম' করিয়াছি । মনে রাখিবে অচিরেই এমন কিছু 
লোক আত্মপ্রকাশ করিবে যাহারা “রজম', শাফা“আত ও কবর আযাবকে অস্বীকার করিবে 
এবং দোযখে বিদগ্ধ হইবার পর কিছু লোককে দোযখ হইতে বাহির করা হইবে ইহাও 
অস্বীকার করিবে। 

ইমাম আহমাদ (র) ইয়াহইয়া আল-কাত্তান (র) ..... হযরত উমর ফারূক (রা) 
হইতে বর্ণনা করেন, “সাধারণত “রজম' সম্পর্কিত আয়াতকে অস্বীকার করিয়া তোমরা 
ধ্বংস হইও না”। ইমাম তিরমিযী রে) সাঈদের মাধ্যমে হযরত উমর ফারূক (রা) 
হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন এবং উহাকে বিশুদ্ধ বলিয়া মন্তব্য করিয়াছেন । 

হাফিয আবু ইয়ালা মুসিলী (র) বলেন, উবায়দুল্লাহ্‌ ইবন উমর আল-কাওয়ারিরী (র) 
রহ কাসীর ইব্‌ন সাল্ত (র) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা মারওয়ানের 
নিকট ছিলাম, তথায় যায়িদ (রা) ও ছিলেন। যায়িদ ইব্‌ন সাবিত (রা) বলিলেন, আমরা 
পড়িতাম ঃ 

ECL ECS 0 ২৯25 ভা 

“বিবাহিত পুরুষ ও বিবাহিত নারী ব্যভিচার করিলে তোমরা তাহাদিগকে অবশ্যই 
‘রজম’ করিবে ।” তখন মারওয়ান বলিলেন, তবে আমি উহা কুরআনে লিপিবদ্ধ করিব? 
তিনি বলিলেন, হযরত উমর (রা)-এর জীবদ্দশায় একবার আমরা এই আলোচনা 
করিয়াছিলাম, তখন হযরত উমর ফারুক রো) বলিলেন, আমি তোমাদের এই সমস্যার 
সমাধান করিয়া দিতেছি । আমরা বলিলাম, “কিভাবে সমাধান করিবেন?” তিনি বলিলেন, 
একবার রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট এক ব্যক্তি আসিল। তখন অন্যান্য আলোচনার 
সহিত রজমের আলোচনাও হইল। লোকটি বলিল, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে 
রজমের আয়াতটি লিখিয়া দিন। তিনি বলিলেন, এখন আর আমি উহা লিখিয়া দিতে 
পারি না। অথবা অনুরূপ অন্য কিছু বলিলেন। 


Contents 


সূরা আন-নূর ২৯ 

ইমাম নাসাঈ রে) মুহাম্মদ ইব্‌ন মুসাম্ন রে) ..... যায়িদ ইব্‌ন সাবিত (রা) হইতে 

অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। উন্লেখিতসূত্র সমূহে বর্ণিত হাদীস একটি অপরটির 

সমর্থক এবং প্রত্যেকটি হাদীসই ইহা প্রমাণ করে যে, রজমের আয়াত পূর্বে কুরআনে 

লিখিত ছিল, কিন্তু পরে উহার তিলাওয়াত মানসূখ হইয়াছে। কিন্তু উহার হুকুম বহাল 
রহিয়াছে। 


রাসূলুল্লাহ্‌ সো) বাড়ীর চাকরের সহিত যেই স্ত্রীলোকটি ব্যভিচার করিয়াছিল তাহাকে 
‘রজম’ করিতে নির্দেশ দিয়াছিলেন এবং মায়েয রো)ও গামেদিয়াকে (মহিলা) রজম 
করিয়াছিলেন। কিন্তু এই সকল ঘটনাসমূহের কোন একটিতেও ইহার উল্লেখ নাই যে 
রাসূলুল্লাহ্‌ (সা) রজমের পূর্বে কাহাকেও কোড়া লাগাইয়াছেন। বরং বিভিন্ন সূত্রে যাহা 
বর্ণিত উহা দ্বারা ইহাই জানা যায় যে, রাসূলুল্লাহ্‌ (সা) শুধু রজম করিয়াছেন। কোন 
ঘটনাতেই কোড়া লাগাইবার উল্লেখ নাই। 

অধিকাংশ উলামায়ে কিরাম,মাযহাব ইহাই এবং ইমাম আযম আবূ হানীফা, মালিক 
ও শাফিঈ (র) এই মতই পোষণ করেন। অবশ্য ইমাম আহমাদ রে) বলেন, বিবাহিত 
আযাদ ও জ্ঞান সম্পন্ন ব্যভিচারী ব্যক্তিকে কুরআনে নির্দেশ অনুসারে কোড়া লাগাইতে 
হইবে এবং হাদীসের নির্দেশ অনুসারে তাহাকে রজমও করিতে হইবে । অর্থাৎ উভয় 
শাস্তি তাহাকে ভোগ করিতে হইবে। প্রমাণ হিসাবে তিনি বলেন, হযরত আলী (রা) 
হইতে বর্ণিত। একবার তাহার নিকট “সাররাহা' নান্নী একজন বিবাহিতা মহিলাকে 
ব্যভিচারের দায়ে উপস্থিত করা হইল। বৃহস্পতিবার তাহাকে কোড়া মারা হইল এবং 
শুক্রবারে তাহাকে রজম করা হইল । অতঃপর তিনি বলিলেন, আল্লাহ্‌র কিতাবের নির্দেশ 
অনুসারে তো তাহাকে কোড়া মারা হইয়াছে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সুন্নাত অনুসারে 
মাজাহ্‌ ও ইমাম মুসলিম (র) বর্ণনা করেন। কাতাদাহ্‌ রে) ..... উবাদাহ্‌ ইব্‌ন সামিত 
(রা) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 

৯১113 Le ০৯ ০১৪5 i ple 

“তোমরা আমার নিকট শরীয়াতের হুকুম শিক্ষা গ্রহণ কর, আমার নিকট হইতে 
শরীয়াতের হুকুম শিক্ষা গ্রহণ কর। আল্লাহ্‌ তাহাদের জন্য হুকুম নাযিল করিয়াছেন, 
কোড়া লাগাইতে হইবে এবং এক বৎসরের জন্য দেশান্তরিত করিতে হইবে । আর 
কোড়া লাগাইতে হইবে এবং রজমও করিতে হইবে” । 


Contents 


৩০ তাফসীরে ইবনে কাছীর 


4101১১১121৮ 4১55 9 

“আল্লাহ্র হুকুম কায়েম করিবার বেলায় যেন বিন্দু পরিমাণ দয়াও তোমাদেরকে 
মধ্যে পাইয়া না বসে”। এখানে সেই দয়া যাহা কোন হাকিম ও শাসককে দণ্ডবিধান 
কায়েম করিতে বাধা প্রদান করে, উহাই নিষধ করা হইয়াছে। স্বাভাবিক দয়া নিষিদ্ধ 
নহে। মুজাহিদ রে) বলেন, 4111১ 1০ এর অর্থ ১১৬৯] ২০৮81 ও অৰ্থাৎ 
দণ্তবিধান কায়েম করিতে শাসকগণের অন্তরে যেন দয়া না আসে আর বিধান যেন নিষ্ক্রিয় 
হইয়া না পড়ে। সাঈদ ইব্‌ন জুবাইর ও আতা ইব্‌ন আবু রাবাহ (র) হইতে অনুরূপ 
ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। হাদিসে বর্ণিত “তোমরা একে অপরের হদ (দণ্ড ও শাস্তি) ক্ষমা 
করিয়া দাও। অবশ্য আমার নিকট দণ্ড উপযোগী ঘটনা আসিলে অনিবার্ধভাবে উহার 
শাস্তি ভোগ করিতে হইবে” । 

অন্য এক হাদীসে বর্ণিত ৪ 1১০ 4৯১ 1১১ ১০১%। ৪782 ৭৭ 
(০০ ১2533113০০8 “দণ্ডবিধান কায়েম করা দুনিয়াবাসীর জন্য চল্লিশ দিন পর্যন্ত 
বৃষ্টি বর্ষণ অপেক্ষা উত্তম ৷” 

কেহ কেহ আলোচ্য আয়াতের ব্যাখ্যা এইরূপ করিয়াছেন, “দয়া করিয়া শাস্তি হাল্কা 
করিও না এবং কঠিন প্রহারও করিও না যে, হাডিড ভাংগিয়া যায় বরং মধ্যম ধরনের 
শাস্তি দিবে । আমির শাবী এবং আতাও অনুরূপ ব্যাখ্যা প্রদান করিয়াছেন। 

সাইদ ইব্‌ন আবূ আরুবাহ্‌ ..... মুহাম্মদ ইব্ন সুলায়মান (র) হইতে বর্ণনা 
করিয়াছেন, তুহ্‌মত প্রদানকারীকে উহার কাপড় না খুলিয়া কোড়া লাগাইতে হইবে । আর 
ব্যভিচারীকে কোড়া লাগাইতে হইবে কাপড় খুলিয়া । অতঃপর তিনি 4১৯5 4১ 
4111 ১১১ (০৪9 পাঠ করিলেন। 

ইব্‌ন আবু হাতিম রে) বলেন, আমর ইব্ন ওবায়দুল্লাহ আওফী (র) ..... ইব্‌ন উমর 
(রা) হইতে এবং আবু মুলায়কাহ্‌ উবায়দুল্লাহ্‌ ইব্‌ন আবদুল্লাহ্‌ (র) ইব্‌ন উমর (রা) 
হইতে বর্ণিত যে, হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা)-এর একটি বাদী ব্যভিচার করিলে 
তিনি তাহার দুই পায়ে কোড়া লাগাইলেন। নাফি (র) বলেন, আমার ধারণা তাহার 
নিগার বানা রা রি আমি তখন এই আয়াত পাঠ করিলাম ৪ 


dl ০১১ হি (এ 55, 
তখন ইব্‌ন উমর রো) বলিলেন, বৎস! তুমি কি মনে কর, কোড়া লাগাইতে আমি 
চার কার রা কা আহ রা সা খা 
নির্দেশ দেন নাই। আর তাহার শরীরের চামড়া. মাথায় তুলিতেও হুকুম করেন নাই। 
অবশ্য আমি তাহাকে বেদনাদায়ক কোড়াই মারিয়াছি। 
| - ৯১১ 75519, 4110 ১৬৮৪০ ৪ ০] 
যদি আল্লাহ্‌ ও পরকালের প্রতি তোমাদের ঈমান থাকে তবে ব্যভিচারীর প্রতি দণ্ড 
বিধান কায়েম কর এবং তাহাকে কঠিন শাস্তি দাও। কিন্তু কঠিনও যেন এমন না হয় যে, 


Contents 


সূরা আন-নূর ৩১ 
তাহার হাড্ডি ভাংগিয়া যায়। মুসনাদ গ্রন্থে জনৈক সাহাবী (রা) হইত বর্ণিত, তিনি 
জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! ছাগল যবেহ করিতে আমার অন্তরে দয়ার সঞ্চার 
হয়। তখন রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন ৪,51 11১ ৪ ০119 ইহাতে তোমার সাওয়াব 
হইবে। মি 

১১০১৭] ০৭ ib Clie আজও 

“আর তাহাদের শাস্তিকালে যেন মুমিনদের একটি দল উপস্থিত থাকে 1” মানুষের 
সম্মুখে ব্যভিচারী পুরুষ ও নারীকে শাস্তি দিলে ইহা একপ্রকার অশ্লীল কাজ হইতে বিরত 
রাখার পক্ষে কার্যকরী হয়। হাসান (র) আলোচ্য আয়াতের ব্যাখ্যা করিয়াছেন, 
“তাহাদের শাস্তি যেন প্রকাশ্যভাবে সংঘটিত হয়।” আলী ইবৃন তালহা (রে) হযরত ইব্‌ন 
আব্বাস রো) হইতে বর্ণিত, 4&5 দ্বারা একজন ও একাধিক লোক বুঝান হইয়াছে। 
মুজাহিদ (র) বলেন, এক হইতে এক হাজার পর্যন্ত 455৮ শব্দের প্রয়োগ হয়। 
ইকরিমাহ্ও অনুরূপ মন্তব্য করিয়াছেন। আহমাদ (র) বলেন, একজনের উপর “23 
শব্দ বলা যায়। ৃ 

আতা (র) বলেন, {45১ বলিতে কমপক্ষে দুইজন বুঝায় । ইস্হাক ইব্‌ন রাহওয়ায়ে 
ও সাইদ ইব্‌ন জুবাইরও অনুরূপ মত প্রকাশ করিয়াছেন । যুহরী (র) বলেন, ই 
বলিতে তিনজন কিংবা তিনের অধিক বুঝায় । ইব্‌ন ওহব (র) বলেন, ইমাম মালিক (র) 
হইতে বর্ণনা করিয়াছেন, আলোচ্য আয়াতের 445. দ্বারা চার ব্যক্তি কিংবা চারের অধিক 
বুঝান হইয়াছে । কারণ ব্যভিচারের জন্য কমপক্ষে চারজন স্বাক্ষী জরুরী । ইমাম শাফিঈ 
ও অনুরূপ মন্তব্য করিয়াছেন । রাবীআহ্‌ রে) বলেন, পাচজন। হাসান বাসরী (র) বলেন, 
দশজন । কাতাদাহ্‌ রে) বলেন, আল্লাহ্‌ ব্যভিচারীদের শাস্তির সময় মুমিনদের একটি 
দলকে উপস্থিত থাকিবার নির্দেশ দিয়াছেন যেন, তাহারা উপদেশ গ্রহণ করিতে পারে । 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ... আলকামা (র) হইতে বর্ণিত, তিনি 
বলেন, আল্লাহ্‌ যে মুমিনদের একটি দলকে ব্যাভিচারীর শাস্তিকালে উপস্থিত থাকিতে 
নির্দেশ দিয়াছেন ইহা এইজন্য নহে যে, তাহারা অধিক লাঞ্চিত হউক বরং এই কারণে যে 
মুমিনগণ তাহাদের তাওবা ও রহমতের জন্য দু'আ করেন। 


৫ to dd Lr BIA AEA ০2 dd 8 ৮ 
১1 (৮০5০৯ ১ 42119 4521 ASD NITES sl) 
রা | - & 8, সার্ট পা । 7 ৮৯7৫৮ 2 & শর চা 
১ ১০৪৭ ৯৬ ৬১১০ ৮৪ এ ০০০ 9 ০১ 
অনুবাদ £ (৩) ব্যভিচারী ব্যভিচারিনী অথবা মুশরিক নারীকে ব্যতিত বিবাহ 


করে না এবং ব্যভিচারিনী তাহাকে ব্যভিচারী অথবা মুশরিক ব্যতীত কেহ বিবাহ 
করে না, মু’মিনদিগের জন্য ইহা নিষিদ্ধ করা হইয়াছে । 


Contents 


৩২ তাফসীরে ইবনে কাছীর 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, ব্যভিচারী পুরুষ কেবল এই প্রকার 
নারী দ্বারা তাহার ব্যভিচারের উদ্দেশ্য সফল করিতে পারে যে চরিত্রহীনা ও ব্যভিচারিনী 
কিংবা মুশরিক যে ব্যভিচারকে কোন পাপ ও অপরাধ বলে মনে করে না। 

বীর? y। (4১ ৭9115 

“অনুরূপভাবে কোন ব্যভিচারিণী নারীও তাহার ব্যভিচারের উদ্দেশ্য কেবল ব্যভিচার 
পুরুষ দ্বারা লাভ করিতে পারে”। 4,০১5! অথবা কোন মুশরিক দ্বারা যে উহা অপরাধ 
বলিয়া মনে করে না। 

সুফিয়ান সাওরী (র) ..... হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে আলোচ্য আয়াতের 
তাফসীর সম্পর্কে বলেন, এখানে 04৭4 দ্বারা ব্যভিচার বুঝান হইয়াছে। অর্থাৎ কোন 
ব্যভিচারিণী মহিলার সহিত কোন ব্যভিচারী পুরুষ কিংবা মুশরিকই ব্যভিচার করিতে 
পারে । রিওয়ায়েতের সূত্র বিশুদ্ধ । হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে অরো একাধিক সূত্রে 
যাহ্হাক, মাকহুল, মুকাতিল ইবৃন হাইয়ান (র) এবং আরো অনেক হইতে অনুরূপ ব্যাখ্যা 
বর্ণিত আছে। | 

১১১০১৭] ০ ৩15 89২9 “ব্যভিচারী মহিলাকে বিবাহ করা ও সতী রমনীকে 
ব্যভিচারী পুরুষের সহিত বিবাহ দেওয়া মু'মিনদের প্রতি হারাম করা হইয়াছে” । আবৃ 
দাউদ তায়ালিসী (র) ..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াতের এই 
ব্যাখ্যা করিয়াছেন, “আল্লাহ্‌ তা'আলা মুমিনদের প্রতি ব্যভিচারকে হারাম করিয়াছেন। 
কাতাদাহ্‌ ও মুকাতিল ইব্‌ন হাইয়ান (র) বলেন, আল্লাহ্‌ তা'আলা মুমিনদের উপর 
01001 15১4০ % এর অনুরূপ । ্‌ | 
| এই আয়াত দ্বারা ইমাম আহমাদ (র) প্রমাণ করেন, কোন পাক-পবিত্র পুরুষের 
পক্ষে কোন ব্যভিচারিণী স্ত্রীলোককে বিবাহ করা যায়িয নাই । যাবৎ না সে তাওবা করে। 
অবশ্য তাওবা করিলে বিবাহ বিশুদ্ধ হইবে । অনুরূপভাবে কোন সতী স্ত্রী লোকের পক্ষে 
কোন ব্যভিচারী পুরুষকে বিবাহ করা যায়িয নহে, যাবৎ না সে তাওবা করে । কারণ 
আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন ৪ ৮০০] = 1১ ১৯5 “ইহা মুমিনদের 
উপর হারাম করা হইয়াছে” । 


Contents 


সূরা আন-নূর ৩৩ 
ইমাম আহমাদ (র) বলেন, আরিস (র) .... হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) 
হইতে বর্ণিত । তিনি বলেন, একদা এক মু'মিন ব্যক্তি উম্মে মাহযুল নামক একজন 
ব্যভিচারিণী স্ত্রী লোককে বিবাহ করিবার জন্য রাসূলুল্লাহ্‌ সো)-এর নিকট অনুমিত প্রার্থনা 
করিল, তখন রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে এই আয়াত পাঠ করিয়া শোনাইলেন ৪ 
917 211৯৫ 3 CNG 4৬০৭ SLT Yl রকি ০9 
ball ৮5 এ1১ 1০৯ এ ০৯০ 
“ব্যভিচারী ব্যক্তি কেবল ব্যভিচারিণী কিংবা মুশরিক স্ত্রী লোককে বিবাহ করে এবং 
ব্যভিচারিণী ও মুশরিক স্ত্রী লোক কেবল ব্যভিচারী কিংবা মুশরিক পুরুষকে বিবাহ করে 
এবং মুমিনদের উপর ইহা হারাম করা হইয়াছে” । 
ইমাম নাসাঈ (র) বলেন, আমর ইব্‌ন আদী (র) ..... আবদুল্লাহ্‌ ইবৃন আমৃর (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, একবার উন্মে মাহযূল নাম একজন স্ত্রী লোককে একজন 
সাহাবী বিবাহ করিতে ইচ্ছা করিলে,এই আয়াত অবতীর্ণ হয়। 
ইমাম তিরমিযী (র) বলেন, আবৃদ ইবৃন হুমাইদ (র) ..... আমর ইব্‌ন শু“'আইব, 
তাহার আব্বা হইতে এবং তিনি তাহার দাদা হইতে বর্ণিত। তিনি বলেন, মারসাদ ইব্‌ন 
আবূ মারসাদ নামক এক ব্যক্তি মক্কায় বাস করিত। সে মক্কা হইতে মুসলমান 
কয়েদীদিগকে মদীনায় নিয়া আসিত। মক্কায় এক ব্যভিচারিণী স্ত্রীলোক ছিল । যাহার নাম 
ছিল ‘আনাক’ ৷ মারসাদ -এর সহিত তাহার বন্ধুত্ব ছিল। একবার মারসাদ একজন 
কয়েদীকে মক্কা হইতে মদীনায় নিয়া আসিবে বলিয়া ওয়াদা করিয়াছিল । মারসাদ বলেন, 
অতএব আমি তাহাকে আনিবার জন্য মক্কার একটি কারাগারের প্রাচীরের নিচে 
পৌছিলাম। জ্যোৎসা রাত ছিল । এমন সময় আনাক আসিয়া আমাকে দেখিতে পাইল । 
সে আমাকে চিনিতে পারিয়া জিজ্ঞাসা করিল, মারসাদ! আমি বলিলাম, হা, মারসাদ। সে 
আমাকে স্বাগত জানাইয়া বলিল, আস রাত্রে আমার কাছেই অবস্থান করিবে । আমি 
বলিলাম, আনাক! আল্লাহ ব্যভিচারকে হারাম করিয়াছেন। তখন সে আমার প্রতি 
রাগান্বিত হইয়া চিৎকার করিয়া মক্কাবাসীগণকে আমার আগমন বার্তা পৌছাইয়া দিল । 
সে বলিল, হে মক্কার লোকেরা! এই মারসাদ তোমাদের কয়েদীদিগকে গোপনে লইয়া 
যায় তাহার চিৎকার শুনিয়া আট ব্যক্তি আমার পশ্চাতে ছুটিল। আমি নিরুপায় হইয়া 
একটি বাগানে প্রবেশ করিয়া একটি গুহায় আশ্রয় গ্রহণ করিলাম । তাহারাও ভিতরে 
প্রবেশ করিল । এবং আমার মাথা বরাবর উপরে দাঁড়াইয়া পেশাব করিয়া দিল । তাহাদের 
পেশাব আমার মাথার উপরেই পড়িল। কিন্তু আল্লাহ্র কুদরত আমাকে তাহারা দেখিতে 
পাইল না। মারসাদ বলেন, অতঃপর তাহারা নিরাশ হইয়া চলিয়া গেল এবং আমি 
ইব্‌ন কাছীর__€ (৮ম) 


Contents 


৩৪ তাফসীরে ইবনে কাছীর 


আমার প্রতিশ্রুতি রক্ষার্থে এ কয়েদীকে উঠাইয়া লইলাম। লোকটি ছিল অত্যধিক ভারী ! 
তাহাকে উঠাইয়া লওয়া ছিল অত্যন্ত কঠিন। অতএব আমি কোন রকম তাহাকে লইয়া 
একটি ইযখির বনে প্রবেশ করিলাম এবং তাহার সকল বাধন খুলিয়া ফেলিলাম। এই 
ব্যাপারে সেও আমাকে সাহায্য করিল । অতঃপর তাহাকে লইয়া আমি মদীনায় 
পৌছালাম। আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর খেদমতে উপস্থিত হইয়া বলিলাম, ইয়া 
রাসূলাল্লাহ! আমি কি আনাককে বিবাহ করিব? এইরূপ আমি দুইবার জিজ্ঞাসা করিলাম । 
কিন্তু তিনি আমার প্রশ্নের কোন জওয়াব দিলেন না। এমন কি এই আয়াত নাযিল হইল ৪ 


3101) | ৮4৯ LSM 4০০ LST মি দেন ২১ 
-১১১০১৭]। ০5 ৫১ 7১৯০ ১৪০ 
ইমাম তিরমিযী রে) বলেন, হাদীসটি হাসান গারীব। এই সূত্র ছাড়া অন্য কোন সূত্রে 
আমরা এই হাদীসটি জানি না। ইমাম আবূ দাউদ ও নাসাঈ (র) তাহাদের সুনান গ্রন্থে 
নিকাহ অধ্যায়ে উবায়দুল্লাহ্‌ ইব্‌ন আখ্নাস রে) হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা 
করিয়াছেন । | 
ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ..... নি উঠানোর টি দির 
বর্ণিত। তিনি বলেন, MUTE রা UR 


2/70 


-এছিত CECE) SACS Y 

“কোড়াঘাত প্রাপ্ত ব্যভিচারী কেবল তাহার মত স্ত্রী লোককে বিবাহ করে’ । ইমাম 
আবু দাউদ (র) তাহার সুনান গ্রন্থে মুসাদ্দাদ ও আবৃ মামার (র) আবদুল্লাহ্‌ ইবৃন আমর 
(র) হইতে এবং তাহারা আবদুল ওয়ারিস টি রর গা রাস হা বলা 
করিশছেন। 

ইমাম আহমাদ (র) বলেন, ইয়াকুব (র) ..... হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, তিন ব্যক্তি কিয়ামত 
‘ দিবসে বেহেশতে প্রবেশ করিবে না, আর আল্লাহ্‌ তাহাদের প্রতি দৃষ্টিপাতও করিবেন না। 
করে এবং দাইউস। আরো তিন ব্যক্তি এমন যাহাদের প্রতি আল্লাহ্‌ তা'আলা দৃষ্টিপাত 
করিবেন না । যেই ব্যক্তি পিতামাতার অনুগত নহে । যেই ব্যক্তি মদ্য পানে অভ্যস্থ । আর 
যেই ব্যক্তি দান করিয়া খোটা দেয়। ইমাম নাসাঈ (র) আবদুল্লাহ্‌ ইব্‌ন ইয়াসার (র* 
হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। 


ইমাম আহমাদ (র) বলেন, ইয়াকুব (রে) ..... হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন, আল্লাহ্‌ তা'আলা তিন 


Contents 


সুরা আন-নূর ৩৫ 
ব্যক্তির উপর বেহেশত হারাম করিয়াছেন- যেই ব্যক্তি মদ্য পানে অভ্যস্থ, যেই ব্যক্তি 
করে । 

আবু দাউদ তয়ালিসী (র) তাহার মুসনাদ গ্রন্থ উল্লেখ করিয়াছেন, শু“বা (র) .:... 
আম্মার ইব্‌ন ইয়াসির রো) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ 
করিয়াছেন ৪ 5,৯১১ ২211 45 25 দাইউস কখনও বেহেশৃতে প্রবেশ করিবে না। 
অত্র হাদীস পূর্ববর্তী সকল হাদীস সমূহের সমর্থন করে। 

ইমাম ইব্‌ন মাজাহ (র) বলেন, হিশাম ইব্‌ন আম্মার (র) ..... হযরত আনাস (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা-কে ইরশাদ করিতে শুনিয়াছি $ 


weed 


A 9১০55৮52405 as 0 ৪৪01 50 ৯০ 

“যেই পাক পবিত্র হইয়া আল্লাহ্‌র সহিত সাক্ষাৎ লাভ করিতে ইচ্ছা করে সে যেন 
আযাদ মহিলা বিবাহ করে” । হাদীসটির সনদে কিছু দুর্বলতা রহিয়াছে । 

ইমাম আবূ নসর ইসমাঈল ইব্‌ন হাম্মাদ আল-জাওহারী (র) তাহার কিতাব “আল 
সিহাহ্‌ ফিল-লুগাত” এ উল্লেখ করিয়াছেন, ‘দাউস’ বলা হয় বে-গায়রাত ও মানসন্ত্বম 
বোধশূণ্য ব্যক্তিকে ৷ 

ইমাম নাসাঈ (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন ইসমাইল ইব্‌ন উলাইয়াহ্‌ রে) ..... হযরত 
আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রো) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর নিকট আসিয়া বলিল, আমার স্ত্রী আমার অতি প্রিয়, কিন্তু সে সকলের সহিত 
কাম চরিতার্থ করে । রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, তুমি তাহাকে তালাক দাও । সে বলিল, 
তাহাকে ত্যাগ করিয়া আমি ধৈর্যধারণ করিতে পারিব না। তখন রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন, আচ্ছা তবে তুমি উহাকে উপভোগ কর । ইমাম নাসাঈ (র) হাদীসটি বর্ণনা 
করিয়া বলেন, ইহা বিশুদ্ধ সূত্রে বর্ণিত নহে। আবদুল কারীম নামক রাবী হাদীস বর্ণনায় 
নির্ভরযোগ্য নহে। হারূন তাহা অপেক্ষা অধিক নির্ভরযোগ্য । কিন্তু তাহার বর্ণিত হাদীস 
মুরসাল। তবুও তাহার বর্ণিত হাদীস আবদুল কারীমের বর্ণিত হাদীস অপেক্ষা অধিক 
বিশুদ্ধ। ইব্‌ন কাসীর রে) বলেন, আবদুল কারীমই ইব্‌ন আবুল মুখারিক নামে পরিচিত । 
তিনি বাসরার অধিবাসী ও তাবিঈ। কিন্তু তিনি হাদীস শাস্ত্রে দুর্বল । হারূন ইব্‌ন রাইহান 
যিনি একজন তাবিঈও নির্ভযোগ্য রাবী, তাহার বিরোধিতা করিয়াছেন। হারুন ইব্‌ন 
রাইয়ানের বর্ণিত মুরসাল হাদীসই অধিক গ্রহণযোগ্য । যেমন ইমাম নাসাঈ (র) মন্তব্য 
করিয়াছেন । কিন্তু ইমাম নাসাঈ (র) তালাক অধ্যায়ে ইসহাক ইবৃন রাহওয়ায় (র) ..... 


Contents 


৩৬ তাফসীরে ইবনে কাছীর 


হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে হাদীসটি মুসনাদ পদ্ধতিতে বর্ণনা করিয়াছেন। ইহার 
রাবীগণের মধ্যে ইমাম মুসলিম রে) আরোপিত সকল শর্তসমূহ পাওয়া যায়। কিন্তু তবুও 
ইমাম নাসাঈ (র) উহার মারফৃ হওয়া ভুল বলিয়াছেন এবং মুরসালরূপে বর্ণিত হাদীসটি 
বিশুদ্ধ বলিয়া বলিয়া মন্তব্য কর্য়াছেন। 

ইমাম আবু দাউদ (র) ..... ইব্‌ন আব্বাস (রা)-এর মাধ্যমে নবী করীম (সা) হইতে 
হাদীসটি বর্ণনা করিয়াছেন। এই সূত্র ভাল। ইমাম নাসাঈও বর্ণনা করিয়াছেন। 
মুহাদ্দিসগণ এই হাদীস সম্পর্কে মতপার্থক্য করিয়াছেন। যেমন ইমাম নাসাঈ (র) 
হাদীসকে যাঈফ বলিয়াছেন এবং ইমাম আহমাদ (র) মুনকার বলিয়াছেন। 

ইব্‌ন কুতায়বা (র) বলেন, হাদীসে বিদ্যমান ১০3 +; ০১০১ এর অর্থ হইল, স্ত্রী 
লোকটি সকলকেই দান করিত। বস্তুত সে বহু দানশীলা স্ত্রী লোক ছিল। এবং ইমাম 
নাসাঈ (র) তাহার সুনান গ্রন্থে কাহারো এই মত বলিয়া বর্ণনা করিয়াছেন। কিন্তু এই 
ব্যাখ্যার প্রতিবাদ করিয়া বলা হয় যে, যদি হাদীসাংশের অর্থ ইহাই হইত, তবে ১০ ১ 
১4৭১5 ১৪ বলা হইত। কেহ কেহ হাদীসের অর্থ ইহাও করিয়াছেন যে, সেই 
স্ত্রীলোকটি চরিত্র এইরূপ মনে হইত যে, সে যেই কোন লোকের সহিত অপকর্ম করিতে 
প্রস্তুত । অর্থ ইহা নহে যে, সে এইরূপ করিত। কারণ স্ত্রী লোকটি যদি সত্যিসত্যি 
ব্যভিচারিণী হইত, তবে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে উপভোগ করিতে অনুমতি দিতেন না। 
কিন্তু তাহার চরিত্র যখন ব্যভিচারের প্রতি ঝৌকা ছিল এই কারণে প্রথম তো তিনি 
তাহাকে ত্যাগ করিতে নির্দেশ দিলেন । কিন্তু পরক্ষণে যখন তিনি জানিতে পারিলেন, যে 
লোকটি তাহাকে ত্যাগ করিয়া ধৈর্যধারণ করিতে পারিবে না, কারণ সে তাহাকে 
অত্যধিক ভালবাসে । অতএব তিনি তাহাকে ভোগ করিতে অনুমতি দিলেন। যেহেতু স্ত্রী 
লোকটির সহিত তাহার ভালবাসা মিশ্রিত এবং স্ত্রী লোকটির ব্যাভিচারে লিপ্ত হওয়াটা 
অনিশ্চিত । অতএব কেবল সন্দেহের কারণে তাহাকে ত্যাগ করিয়া একটি নিশ্চিত ক্ষতির 
সম্মুখীন হওয়া সংগত নহে । 

উলামায়ে কিরাম বলেন, যখন কোন ব্যভিচারিণী তাওবা করে তখন তাহাকে বিবাহ 
করা জায়িয। যেমন ইমাম আবু মুহাম্মদ ইবন আবূ হাতিম (র) বলেন, আবূ সাঈদ 
আল-আশাজ্জ (র) ..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত যে, এক ব্যক্তি তাহার 
তাহাকে তাওবা করিবার তাওফীক দান করিয়াছেন, এখন আমি তাহাকে বিবাহ করিতে 
চাই। আমার এই ইচ্ছা জানিতে পারিয়া কিছু লোক আমাকে বলিল, “ব্যভিচারী ব্যক্তি 
কেবল ব্যভিচারিণী কিংবা মুশরিক স্ত্রী লোককে বিবাহ করে”। তখন হযরত ইব্‌ন 
আব্বাস (রা) বলিলেন, “আয়াতের অর্থ উহা নহে, যাহা তাহারা বলিয়াছে। এখন তুমি 
তাহাকে বিবাহ করিতে পার। ইহাতে যদি কোন গুনাহ হয় তবে উহা আমারই হইবে” । 


Contents 


সূরা আন-নুর ৩৭ 

উলামায়ে কিরামের আর একটি দল দাবী করিয়াছেন যে, আয়াত মানসূখ হইয়া 
গিয়াছে। ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আবূ সাঈদ আসাজ্জ (র) .... সাইয়েদ ইব্‌ন 
মুসাইয়্যেব (র) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার তাহার নিকট %1 ০. ০১ 51 
Kis 31 LN উল্লেখ করা হইলে তিনি বলিলেন, ১৩১০ 50251.1৮-55 দারা 
ইহা মানসূখ হইয়া গিয়াছে। 

ইমাম শাফিঈ (র)ও অনুরূপ মত প্রকাশ করিয়াছেন। আবূ উবাইদ কাসিম ইব্‌ন 
ফাল্লাস (রে) “ ১:.১1৩ 11 * কিতাবে সাঈদ ইব্‌ন মাসাইয়্যেব (র) হইতে উহা 
মানসুখ হওয়া বর্ণনা করিয়াছেন । 


ই ০ ১০:০৮ ৯.৮ & ০9৬৮ ৪ টে 4 Ld ৮ এটি $ চো 9: ৬ Yr 
dt ৪১198 পপ ১১৪ ০২০৭5 -৫ 


র্‌ (94 19: ১১ ৯ (CEES SAC 


১ 9. 38 ৮৮ 2 ৫ 


' ১৯৬ AS ১, 


09-১1-0৮১০ 5০1৮2 ৮৮-9। ১0 
ATA 
MDI 
অনুবাদ £ (8) যাহারা সাধ্বী রমনীর প্রতি অপবাদ আরোপ করে এবং চারিজন 
সাক্ষী উপস্থিত করে না, তাহাদিগের আশিটি কষাঘাত করিবে এবং কখনও 
তাহাদিগের সাক্ষ্য গ্রহণ করিবে না। ইহারাই তো সত্যত্যাগী। (৫) তবে যদি ইহার 
উহারা তাওবা করে ও নিজদিগকে সংশোধন করে আল্লাহ তো ক্ষমাশীল পরম 
দয়ালু । 
তাফসীর ৪ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা সতী রমনীর প্রতি ব্যভিচারের 
অভিযোগ আরোপকারীর শাস্তির হুকুম উল্লেখ করিয়াছেন। যদি কেহ কোন পাক পবিত্র 
পুরুষের প্রতিও অনুরূপ অভিযোগ আরোপ করে এবং উহার জন্য সাক্ষী উপস্থিত করিতে 
সক্ষম না হয়, তবে তাহার জন্যও একটি শাস্তির বিধান রহিয়াছে । এই বিষয়ে উলামায়ে 
কিরামের মধ্যে কোন মতবিরোধ নাই । 
অবশ্য অভিযোগকারী যদি সাক্ষী উপস্থিত করিতে পারে, তবে সে দণ্ডনীয় হইবে না। 
দণ্ডনীয় হইবে কেবল তখন যখন যে সাক্ষী পেশ করিতে না পারে । ইরশাদ হইয়াছে ঃ 


Contents 


৩৮ . তাফসীরে ইবনে কাছীর 
SELES উড 55 LS a এও pS ৮2519001711 
SALE 1 CLT Vl 2855 

“সতী রমণী কিংবা পাক-পবিত্র পুরুষের প্রতি ব্যভিচারের অভিযোগ করিয়া যাহারা 
চারজন উপযুক্ত সাক্ষী উপস্থিত করিতে ব্যর্থ হয়, তবে তাহাদিগকে আশিটি করিয়া 
বেত্রাঘাত লাগাও আর কখনও তাহাদের সাক্ষী গ্রহণ করিও না। আর তাহারা হইল 
ফাসিক।” 

অত্র আয়াতে আল্লাহ্‌ তা“আলা ব্যভিচারের অভিযোগকারী ব্যক্তি যে সাক্ষী পেশ 
করিতে ব্যর্থ, তাহার জন্য তিনটি বিধান ওয়াজিব করিয়া দিয়াছেন। (১) তাহাকে 
আশিটি কোড়া মারিতে হইবে । (২) কখনও তাহার সাক্ষী গ্রহণ করা হইবে না। (৩) 
সে আল্লাহ্‌ ও মানুষের নিকট ফাসিক। 

অতঃপর ইরশাদ হইয়াছে 81£-1:19 5111) xs ১০1৮5 ০১১11 মি 

“কিন্তু যাহারা তাওবা করে এবং নিজেদের সংশোধন করে” । 

উলামায়ে কিরাম এই আয়াতাংশের ব্যাখ্যায় মতবিরোধ করিয়াছেন। অর্থাৎ যাহারা 
তাওবা করিবে এবং নিজেদের সংশোধন করিবে, ইহাতে কি তাহারা সৎলোকদের 
অন্তর্ভুক্ত হইয়া তাহারা সাক্ষ্যদানেরও উপযুক্ত হইবে? না তাহারা কেবল ফাসিক উপাধি 
হইতে মুক্ত হইবে, কিন্তু তাহাদের সাক্ষ্য কখনও গ্রহণ করা হইবে না। অবশ্য ইহাতে 
কাহারো কোন দ্বিমত নাই যে, অভিযোগকারীকে সর্বাবস্থায় কোড়া মারিতে হইবে । চাই 
সে তাওবা করুক কিংবা না করুক। 


ইমাম মালিক, আহমাদ ও শাফিঈ (র) বলেন, অভিযোগকারী তাওবা করিলে 
তাহার সাক্ষ্য গ্রহণ করা হইবে এবং সে ফিস্ক হইতেও মুক্ত হইবে। সাঈদ ইব্‌ন 
মুসাইয়্যেব এবং সালফের একটি দলও এই অভিমত ব্যক্ত করিয়াছেন। ইমাম আযম 
আবূ হানীফা (র) বলেন, অভিযোগকারী তাওবা করিলে কেবল সে ফিস্ক হইতে মুক্ত 
হইবে ৷ কিন্তু ইহার পরও কখনও তাহার সাক্ষ্য গ্রহণ করা যাইবে না। কাষী ইব্রাহীম 
নাখুঈ, সাঈদ ইব্‌ন জুবাইর, মাকহুল, আবদুর রহমান ইবৃন যায়িদ ইব্‌ন জাবির রে) ও 
এই অভিমত পোষণ করেন। শাবী ও যাহ্হাক রে) বলেন, ব্যভিচারের অভিযোগকারী 
তাওবা করিলেও তাহার সাক্ষ্য গ্রহণ করা যাইবে না। অবশ্য সে যদি ইহা স্বীকার করে 
যে সে সম্পূর্ণ ভিন্তিহীনভাবে এইরূপ মিথ্যা অভিযোগ করিয়াছিল এবং পরে তাওবাও 
করে, তবে তাহার সাক্ষ্য গ্রহণযোগ্য হইবে । 


Contents 


সূরা চা ৩৯ 
রি 2 |] পার্ট € পর্ণ শার্ট শার্ট & পি পার্ট & 
০১৬১০ ১৮৯০ “5 ০ ০১০ ‘1 


2 


by All ০১৮ £5 সি LS ১. 


৩৯ ৬৫ 
০৫১৬৩ ০৩৬ ls ANE ৩ ০০ 9 


০৮ ৪ এলি 


40 4), ০১১৮৪-১ &) ৬১০ ৩ coli) es 5,12 ‘A 


সপ পট টিটি 
শর্ত ৪ ts ৩ 


: ০০৬৩) ০৭ 
৫৪০০০ ৩৮০ ৩ als এ As এ lds *৭ 

ও 5586৮157265 
A> 1548 094৮১945৩৫৬ 40৪১ 95১ 
অনুবাদ ঃ (৬) এবং যাহারা নিজদিগের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ 
নিজেরা ব্যতীত তাহাদিগের কোন সাক্ষী নাই, তাহাদিগের প্রত্যেকের সাক্ষ্য এই 
হইবে যে, সে আল্লাহ্র নামে চারিবার শপথ করিয়া বলিবে যে, সে অবশ্যই 
সত্যবাদী । (৭) এবং পঞ্চমবারে বলিবে, সে মিথ্যাবাদী হইলে তাহার উপর নামিয়া 
আসিবে আল্লাহ্র লা*নত । (৮) তবে স্ত্রীর শান্তি রহিত হইবে, যদি সে চারিবার 
আল্লাহ্র নামে শপথ করিয়া সাক্ষ্য দেয় যে, তাহার স্বামীই মিথ্যাবাদী, (৯) এবং 
পঞ্চমবারে বলে, তাহার স্বামী সত্যবাদী হইলে, তাহার নিজের উপর নামিয়া আসিবে 
আল্লাহ্র গযব । (১০) তোমাদিগের প্রতি আল্লাহ্র অনুগ্রহ ও দয়া না থাকিলে 

তোমাদিগেরকেই অব্যাহতি পাইতে না এবং আল্লাহ্‌ তাওবা গ্রহণকারী, প্রজ্ঞাময় । 
তাফসীর ঃ উল্লেখিত আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলা স্ত্রীর প্রতি ব্যভিচারের অপবাদ 
আরোপকারী ব্যক্তি চারজন সাক্ষী উপস্থিত করিতে ব্যর্থ অক্ষম হইলে লি“আন-এর বিধান 
বর্ণনা করিয়াছেন । অর্থাৎ বিচারকের সম্মুখে উপস্থিত হইয়া চারবার শপথ করিয়া বলিবে 
যে, সে তাহার স্ত্রী সম্পর্কে যে অপবাদ আরোপ করিয়াছে, উহাতে নিশ্চয় সে সত্যবাদী । 
০3012 245 1 এ 41 এ 01 Lally 


“আর পঞ্চমবারে সে বলিবে, যদি সে মিথ্যা অপবাদ আরোপ করিয়া থাকে, তবে 
তাহার উপর আল্লাহ্র লা'নত ও অভিশাপ যেন অবতীর্ণ হয়।” এইরূপ শপথ করিয়া 


Contents 


80 তাফসীরে ইবনে কাছীর 


বলিবার সাথে সাথেই ইমাম শাফিঈ রে) এবং আরো বহু উলামায়ে কিরামের মতে 
তাহাদের মধ্যে বিবহা বিচ্ছেদ ঘটিয়া যাইবে । এবং সর্বকালের জন্য এ স্ত্রীলোকটি তাহার 
উপর হারাম হইয়া যাইবে । পুরুষ লোকটি তাহার মোহর দিয়া দিবে এবং স্ত্রী লোকটিকে 
ব্যভিচারের শাস্তি ভোগ করিতে হইবে । অবশ্য যদি স্ত্রী লোকটিও পুরুষ লোকটির মত 
চারবার আল্লাহ্‌র কসম খাইয়া বলে যে,ব্যভিচারের অপবাদে পুরুষ লোকটি মিথ্যাবাদী 
এবং পঞ্চমবার বলিবে, ০৯৪,11০ 94 ১] ৮৫05 4111 152 0 “যদি এ 
পুরুষ লোকটি সত্যবাদী হয়, তবে তাহার উপর যেন আল্লাহ্র গযব অবতীর্ণ হয়”। 
কেবল এইভাবে তাহার শাস্তি রহিত হইতে পারে। 


ইরশাদ হইয়াছে $ 

তরী < 411) ১০৫, ₹)1 ১৫০ 1 21511 Ue 0545 
১০৮11 ১ 95১ | (5401 255 Ll 

“আর ওঁ স্ত্রী লোকটি হইতে কেবল ইহাই ব্যভিচারের শান্তি রহিত করিতে পারে যে, 
সেও আল্লাহ্র নামে শপথ করিয়া চারবার বলিবে নিশ্চয় এ পুরুষ লোকটি মিথ্যাবাদী 
এবং পঞ্চমবারে বলিবে যে, যদি সে সত্যবাদী হয় তবে যেন তাহার উপর (স্ত্রী লোকটির 
উপর) আল্লাহ্‌র গযব নামিয়া আসে” । 

এখানে আল্লাহ্‌ তা'আলা স্ত্রী লোকটির উপর গযব অবতীর্ণ হইবার কথা উল্লেখ 
করিয়াছেন। ইহার তাৎপর্য হইল, সাধারণত কোন স্বামী তাহার স্ত্রীকে লাঞ্চিত করিতে 
চায় না এবং ব্যভিচারের অপবাদে তাহাকে অভিযুক্ত করিতে ইচ্ছক হয় না। সাধারণত 
স্বামী তাহার অভিযোগে সত্যবাদী হইয়া থাকে। এই কারণে তাহাকে মাযুর মনে করা 
' হয়। এই কারণে স্ত্রী লোকটির দ্বারা পঞ্চমবার এই শপথ করান হইয়াছে যে, যদি তাহার 
স্বামী সত্যবাদী হয়, তবে যেন তাহার প্রতি আল্লাহ্‌র গযব অবতীর্ণ হয়। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা শরীয়াতের বিধান অবতীর্ণ করিবার মাধ্যমে মানুষকে 
অসুবিধা হইতে রক্ষা করিয়াছেন। উহার উল্লেখ করিয়া বলেন, 4111 11০ 31 
2১১5 আর তোমাদের প্রতি যদি আল্লাহ্র অনুগ্রহ ও রহমত না থাকিত, তবে 
তোমরা বড়ই ক্ষতিগ্রস্ত হইতে এবং অসুবিধার সম্মুখীন হইতে 17:৫4: 93 2111 
“আর আল্লাহ্‌ তা'আলা বড়ই তাওবা কবুলকারী ও প্রজ্ঞাময়” ৷ তিনি শপথ করিবার পরও 
যদি কেউ তাওবা করে তবুও তিনি উহা গ্রহণ করিয়া থাকেন । আর তিনি বান্দাদের প্রতি 
শরীয়াতের সেই বিধান অবতীর্ণ করিয়াছেন, সেই বিষয়ে তিনি বড়ই হিক্মতওয়ালা । 

আলোচ্য আয়।তটি কোন সাহাবী সম্পর্কে অবতীর্ণ হইয়াছে সে বিষয়ে ইমাম 
আহমাদ (র) বলেন, ইয়ামীদ রে) ..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত ৪ 


Contents 


সূরা আন-নূর ৪১ 


Ea Ld ad ক 


1421 SUS pA IES 95 উকি ০০১৯৪ 
যখন অবতীর্ণ হইল তখন আনসারদের সরদার হযরত সা'দ ইব্‌ন উবাদা (রা) 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিলেন, হে আল্লাহ্র “আয়াতটি কি এইরূপই অবতীর্ণ । তখন 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হে আনসারগণ! তোমরা কি শুনিতেছ না যে, তোমাদের 
সরদার কি বলিতেছেন? আনসারগণ বলিলেন, হে আল্লাহ্র রাসূল! আপনি তাহাকে 
ভ€সণা করিবেন না। তিনি বড়ই গয়রতওয়ালা লোক । আপনি তাহাকে ক্ষমা করিয়া 
দিন। আল্লাহ্‌র কসম! তিনি কখনও কুমারী ব্যতীত বিবাহ করেন নাই । আর যেই স্ত্রী 
লোককে তিনি তালাক দিয়াছেন, তাহাকে অন্য কেহ বিবাহ করিবার মত দুঃসাহসও 
করিতে পারে না। ইহাই হইল তাহার মর্যাদার অবস্থা । তখন হযরত সা'দ (রা) 
বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার বিশ্বাস যে, ইহা সত্য এবং আল্লাহ্‌র পক্ষ হইতেই 
অবতীর্ণ হইয়াছে । কিন্তু আমার বিস্ময় হইতেছে যে, যদি আমি কোন ব্যক্তিকে কোন স্ত্রী 
লোকের সহিত অপকর্মে লিপ্ত দেখি, তবে কি আমি তাহাকে কিছুই করিতে পরিব না? 
যাবৎ না আমি চারজন সাক্ষী উপস্থিত করি । এই অবস্থায় আমার চারজন সাক্ষী উপস্থিত 
করিতে তো সে তাহার কাজ করিয়া চলিয়া যাইবে । এই কথার অল্প কিছুক্ষণ পরই 
হযরত হিলাল ইব্‌ন উমাইয়াহ্‌ (রা) তথায় উপস্থিত হইলেন। তিনি ছিলেন, সেই 
তিনজনের একজন যাহাদের তাওবা কবুল হইয়াছিল। একদিন তিনি এশার সালাতের 
সময় স্বীয় যমীন হইতে ঘরে ফিরিলেন। ঘরে ফিরিয়া তিনি দেখিলেন যে, একজন ভিন্ন 
পুরুষ তাহার স্ত্রীর সহিত অপকর্মে লিপ্ত। তিনি স্বচক্ষে তাহাকে এই অবস্থায় দেখিলেন 
এবং তাহাদের কথাবার্তা শুনিলেন। তখন তিনি আর কিছুই করিলেন না। কিন্তু ভোর 
হইতেই তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে উপস্থিত হইয়া সবিস্তারে ঘটনা শুনাইলেন। 
ইহাতে রাসূলুল্লাহ্‌ (সা) খুব ব্যথিত হইলেন এবং তাহার নিকট আনসারগণ জমা হইয়া 
বলিলেন, সা“দ ইব্‌ন উবাদা (রো) যাহা কিছু বলিয়াছেন, উহার বিপদ আমরা এখনও 
কাটাইয়া উঠিতে পারি নাই। এখন তো রাসূলুল্লাহ্‌ (সা) হিলালকে কোড়া মারিবেন। 
চিরতরে তাহার সাক্ষ্য বাতিল ঘোষণা করিবেন। তখন হিলাল (রা) বলিলেন, আল্লাহ্র 
কসম! আমি আশা করি আল্লাহ্‌ আমার জন্য কোন উপায় করিয়া দিবেন। অতঃপর 
তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! আমার ঘটনায় আপনি বড়ই ব্যথিত হইয়াছেন, 
কিন্তু আল্লাহ্‌ জানেন যে, আমি যাহা কিছু বলিয়াছি, উহাতে আমি সত্যবাদী । রাবী 
বলেন, আল্লাহ্র কসম! তখন রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে কোড়া মারিবার ইচ্ছাই 
করিয়াছিলেন। এমন সময় তাহার উপর অহী অবতীর্ণ হইল । রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপর 
যখন অহী অবতীর্ণ হইত, তখন সাহাবায়ে কেরাম তাহার চেহারা দেখিয়া বুঝিয়া 
ফেলিতেন। অতএব তাহারা নীরব রহিলেন। এমন কি তাহার অহী সম্পন্ন হইল । এবং 
ইব্‌ন কাছীর__৬ (৮ম) 


Contents 


৪২ তাফসীরে ইবনে কাছীর 


oe er“ OO প্রত 


et রর 

অবতীর্ণ হইল । অবতরণ শেষ হইলে রাসূলুল্লাহ্‌ (সা) হযরত হিলাল (রা)-কে 

বলিলেন £ 
1০৯০ (৯ ৩0 201 0৯ 0৬০ a 

“হে হিলাল, তুমি সুসংবাদ গ্রহণ কর। আল্লাহ্‌ তা'আলা তোমার জন্য উপায় করিয়া 
দিয়াছেন।” তখন হিলাল (রা) বলিলেন, আমার প্রতিপালকের পক্ষ হইতে আমি এইরূপ 
আশাই করিতেছিলাম । 

অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হিলালের স্ত্রীকে ডাকিয়া আন। তাহাকে ডাকিয়া 
আনা হইল । তখন রাসূলুল্লাহ্‌ সো) তাহাদের উভয়কে নসীহত করিলেন এবং 
তাহাদিগকে সতর্ক করিয়া দিলেন যে, দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তি অপেক্ষা 
অধিকতর কঠিন। হিলাল (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আমি তাহার প্রতি যে 
অভিযোগ আরোপ করিয়াছি, উহা সত্যই কিন্ত স্ত্রী লোকটি বলিল, সে মিথ্যা বলিয়াছে। 
তখন রাসূলুল্লাহ্‌ (সো) বলিলেন, (২৫১১১ 1-০% “তাহাদের উভয়েরমাঝে লি“আন 
অনুষ্ঠিত কর” । হিলালকে বলা হইল, তুমি আল্লাহ্র নামে চারবার শপথ কর যে, তাহার 
প্রতি যেই অপবাদ তুমি আরোপ করিয়াছ, উহাতে তুমি সত্যবাদী । অতঃপর তিনি 
চারবার শপথ করিলেন। পঞ্চমবারের পূর্বে তাহাকে বলা হইল, “হে হিলাল! তুমি 
আল্লাহকে ভয় কর। দুনিয়ার শান্তি পরকালে শাস্তি অপেক্ষা অধিক সহজ । তুমি 
মিথ্যাবাদী হইলে, এইবার কিন্তু অবশ্যই তুমি শাস্তিরযোগ্য হইবে । তখন তিনি বলিলেন, 
আল্লাহ্‌র কসম! আল্লাহ্‌ আমাকে অন্য শাস্তি হইতেও রক্ষা করিবেন, যেমন তিনি আমাকে 
কোড়ার শাস্তি হইতে রক্ষা করিয়াছেন। 

অতএব তিনি পঞ্চমবারে আল্লাহ্র শপথ করিয়া বলিলেন, যদি সে মিথ্যাবাদী হয় 
তবে যেন তাহার উপর আল্লাহর লা“নত অবতীর্ণ হয়। অতঃপর স্ত্রীলোকটিকেও বলা 
হইল সে যেন আল্লাহ্র নামে চারবার শপথ করিয়া বলে, তাহার স্বামী মিথ্যা কথা 
বলিয়াছে। সে অনুরূপ শপথ করিলে, পঞ্চমবারে তাহাকেও বলা হইল, তুমি আল্লাহ্‌কে 
ভয় কর, কারণ দুনিয়ার শাস্তি পরকালের শাস্তি অপেক্ষা অধিক সহজ । আর এইবারই 
তোমার জন্য শাস্তি অবধারিত হইবে । সে তখন কিছুক্ষণ চুপ করিয়া রহিল এবং অপরাধ 
স্বীকার করিবে বলিয়া মনে হইল । তখন সে বলিল, আল্লাহ্র কসম আমি কাওমকে 
লাঞ্চিত করিব না। 

অতএব সে পঞ্চমবারে আল্লাহর নামে শপথ করিয়া বলিল, “যদি তাহার স্বামী 
সত্যবাদী হয়, তবে যেন তাহার উপর আল্লাহ্র গযব অবতীর্ণ হয়” । অতঃপর রাসুলুল্লাহ 


Contents 


সূরা আন-নূর ৪৩ 

(সা) উভয়ের মাঝে বিবাহ বিচ্ছেদ করিয়া দিলেন এবং এই নির্দেশও দান করিলেন 
ছেলেটিকে তাহার পিতার দিকে সম্বন্ধিত করা হইবে না । আর তাহাকে হারামজাদাও 
বলা যাইবে না । যে কেহ এ স্ত্রী লোকটিকে ব্যভিচারিনী বলিবে কিংবা তাহার সন্তানকে 
হারামজাদা বলিবে, তাহাকে কোড়া মারা হইবে । রাসূলুল্লাহ্‌ (সা) এ স্ত্রী লোকটি সম্পর্কে 
এ হুকুম শুনাইয়া দিলেন যে, তাহার জন্য বাসস্থান ও আহারের কোন ব্যবস্থা করা হইবে 
না। কারণ তাহাদের মাঝে তালাক কিংবা স্বামীর মৃত্যু ছাড়াই বিচ্ছেদ ঘটিয়াছে। 
অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, যদি স্ত্রী লোকটি একটি সুন্দর ও মোটাগোছা বিশিষ্ট 
সন্তান প্রসব করে তবে সে হিলালের সন্তান হইবে । আর যদি কাল কুৎসিত ও পাত্লা 
গোছা হয় তবে সে অভিযুক্ত ব্যক্তির সন্তান হইবে । সন্তান প্রসবের পর দেখা গেল, সে 
কাল কুৎসিত ও পাত্লা গোছা বিশিষ্ট ভূমিষ্ট হইয়াছে। তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, 
যদি শপথের এই পদ্ধতির উপর হুকুম নির্ভরশীল না হইত, তবে অনিবার্ষভাবে এ স্ত্রী 
লোকটিকে দণ্ডিত করিতাম। 

ইকরিমাহ রে) বলেন, পরবর্তীকালে এ সন্তানটি বড় হইয়া মিসরের শাসক 
হইয়াছিলেন। এবং তাহাকে তাহার মায়ের সন্তান বলিয়াই ডাকা হইত । পিতার দিকে 
সম্বন্ধিত করা হইত না। ইমাম আবূ দাউদ (র) ..... ইয়াধিদ ইবৃন হারূন (র) হইতে অত্র 
সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন । বুখারী, মুসলিম ও তিরমিযী এবং অন্যান্য হাদীস গ্রন্থ 
সমূহে একাধিক সূত্রে হাদীসটি বর্ণিত হইয়াছে। 

ইমাম বুখারী (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন বাশৃশার (র) ..... ইব্‌ন আববাস (রা) হইতে 
বর্ণিত যে, হিলাল ইব্‌ন উমাইয়া (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত হইয়া শরীক 
ইব্‌ন সাহাম নামক এক ব্যক্তির সহিত ব্যভিচারের অভিযোগে তাহার স্ত্রীকে অভিযুক্ত 
করিয়াছিলেন। তখন রাসূলুল্লাহ্‌ (সো) তাহাকে বলিলেন 8 এ] ১৫% * ৪.১ "1 ৮১41 
“হয় তুমি ইহার প্রমাণ পেশ করিবে, না হয় তোমার পীঠে বেত্রাঘাত পড়িবে” । হিলাল 
(রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! যদি কেহ তাহার স্ত্রীর সহিত কাহাকে ব্যভিচারে 
দেখিয়াও কি সে সাক্ষী খুঁজিতে যাইবে? কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) এই কথাই বলিতে 
লাগিলেন, হয় তুমি প্রমাণ পেশ কর, না হয় তুমি বেত্রাঘাতের জন্য প্রস্তুত হও । তখন 
হিলাল (রা) বলিলেন, যে সেই সত্তার কসম যিনি আপনাকে রাসূল হিসাবে প্রেরণ 
করিয়াছেন । আমি নিশ্চয়ই সত্য কথা বলিয়াছি। আল্লাহ্‌ তা'আলা অবশ্যই এমন কিছু 
অবতীর্ণ করিবেন, যাহা আমার গীঠকে বেত্রাঘাত হইতে রক্ষা করিবে । অতঃপর হযরত 
জীব্রাঈল (আ) এই আয়াত সহ অবতীর্ণ হইলেন ঃ 


৩2০ পতি 


পা 6 ক পা পাটি “0 ০5০০ প ০0 ঠন 
- all ০৮০] 49] Se SE OE Fei lsh ০১০১ rly 


Contents 


88 তাফসীরে ইবনে কাছীর 


EEE OC EOE রা En 
আসিলেন, তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন ঃ ০৯০১১৫1৮৪০৯ « sll ds 
৫,215 (৫০ “আল্লাহ্‌ তা'আলা অবশ্যই ইহা জানেন যে, OE RE 
একজন মিথ্যাবাদী । অতএব তোমাদের মধ্যে কেউ কি তাওবা করিবে” স্ত্রী লোকটিও 
আসিল এবং আল্লাহর নামে শপথ করিল । পঞ্চমবারের সময় উপস্থিত সকলে তাহাকে 
থামাইয়া দিয়া বলিলেন, এইবারের শপথে কিন্তু তোমার একটি ফায়সালা নির্ধারিত 
হইবে। হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, তখন স্ত্রী লোকটি থামিয়া গেল এবং আমরা 
ধারণা করিলাম, হয়ত সে তাহার অপরাধ স্বীকার করিবে । কিন্তু সে বলিল, আল্লাহ্‌র 
কসম আমি আমার কাওমকে অপদস্ত করিব না। আর পঞ্চম শপথ করিয়া নিল। তখন 
রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, তোমরা দেখিবে সে যদি সুন্দর চক্ষু বিশিষ্ট ভরা উরু বিশিষ্ট 
এবং পাতলা গোছা বিশিষ্ট সন্তান প্রসব করে সন্তানটি শরীক ইব্‌ন সাহম-এর হইবে। 
পরে দেখা গেল সন্তানটি অনুরূপ হইয়াছে । অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, শপথের 
এই পদ্ধতি যদি হুকুম নির্ভরশীল না হইত তবে অবশ্যই এই স্ত্রী লোকটিকে আমি কোড়া 
মারিতাম। অত্র সুত্রে কেবল ইমাম বুখারী (রে) হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আহমাদ ইব্‌ন মানসুর রে) ..... হযরত ইব্‌ন আব্বাস 
(রা) হইতে বর্ণিত, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে উপস্থিত হইয়া 
তাহার স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ করিল । রাসূলুল্লাহ্‌ (সা) ইহাতে ব্যথিত 
হইলেন। কিন্তু সে বারবার তার অভিযোগ পেশ করিতে লাগিল। অবশেষে অবতীর্ণ 
হইল £ &11.... +₹৯1331 ০১০১৪ ০৪১9 আয়াত অবতীর্ণ হইবার পর রাসূলুল্লাহ 
রা এবং বলিলেন আল্লাহ্‌ তা'আলা তোমাদের সম্পর্কে আয়াত 
অবতীর্ণ করিয়াছেন। প্রথম পুরুষটিকে ডাকিয়া তাহাকে আল্লাহ্র নামে শপথ করিতে 
বলিলেন, সে বারবার আল্লাহ্র শপথ করিয়া বলিল, সে তাহার অপবাদে সত্যবাদী । 
ইহার পর রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে থামাইয়া নসীহত করিলেন যে, আল্লাহ্র লা‘নত 
অপেক্ষা সকল শাস্তিই সহজ । অতএব যাহা বলিবে ভাবনা চিন্তা করিয়াই বলিবে। কিন্তু 
লোকটি এইবার শপথ করিয়া বলিল যে, সে যদি মিথ্যা অপবাদ করিয়া থাকে তবে যেন 
তাহার উপর আল্লাহ্র লা'নত অবতীর্ণ হয়। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) স্ত্রী লোকটিকে 
ডাকিয়া তাহার সন্মুখে আয়াত পাঠ করিলেন। সেও আল্লাহ্র নামে শপথ করিয়া বলিল 
যে, পুরুষটি তাহার প্রতি মিথ্যা অপবাদ আরোপ করিয়াছে । অতঃপর রাসূলুল্লাহ্‌ তাহাকে 
থামাইয়া দিয়া বলিলেন, “দেখ আল্লাহ্র গযব অপেক্ষা সকল শাস্তিই তোমার জন্য গ্রহণ 
করা সহজ ।” কিন্তু সে ইহার পরও পঞ্চমবার বলিল, “যদি পুরুষটি সত্যবাদী হয় 
তাহলে, যেন তাহার উপর আল্লাহ্‌র গযব অবতীর্ণ হয়।” তখন রাসূলুল্লাহ্‌ (সা) 


Contents 


সূরা আন-নূর ৪৫ 
কারব।” তিনি আরো বলিলেন, যদি স্ত্রী লোকটি এইরূপ এইরূপ গুণ.বিশিষ্ট সন্তান প্রসব 
করে তবে তাহার হুকুম এইরূপ হইবে । অতঃপর দেখা গেল যে, স্ত্রী লোকটির ব্যভিচারে 
অভিযুক্ত পুরুষটির সাদৃশ্য সন্তান ভূমিষ্ট হইয়াছে। 

ইমাম আহমাদ (র) বলেন, ইয়াহইয়া ইবৃন সাঈদ (র) ..... সাইদ ইব্‌ন জুবাইর 
(রা) হইতে বর্ণিত। একবার আমাকে লি'আনকারী পুরুষ-স্ত্রী সম্পর্কে প্রশ্ন করা হইল, 
তাহাদের মাঝে কি বিচ্ছেদ ঘটাইয়া দেওয়া হইবে? এই প্রশ্নটি করা হইয়াছিল, আবদুল্লাহ্‌ 
ইব্ন যুবাইর-এর শাসনামলে । আমি কিন্তু প্রশ্নটির কোন জওয়াবই দিতে পারিলাম না। 
অতএব আমি হযরত আবদুল্লাহ্‌ ইবৃন উমর (রা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিলাম, 
সুবহানাল্লাহ! সর্বপ্রথম ইহা সম্পর্কে অমুকের পুত্র অমুক জিজ্ঞাসা করিয়াছিল । লোকটি 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ্‌! আচ্ছা যদি কোন লোক তাহার 
স্ত্রীকে অশ্লীল কাজে লিপ্ত দেখে তবে সে উহা মুখে উচ্চারণ করিলেও মারাত্মক কথা 
উচ্চারণ করিবে এবং নীরব থাকিলেও একটি মারাত্মক বিষয় সম্পর্কে নীরব থাকিবে । 
রাসূলুল্লাহ্‌ সো) তাহার এই কথা শুনিয়া কোন উত্তর করিলেন না। লোকটি পুনরায় 
একবার আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ! যেই বিষয়টি সম্পর্কে আমি আপনাকে জিজ্ঞাসা 
করিয়াছিলাম । ঘটনাটি আমারই ঘটিয়াছে। তখন আল্লাহ্‌ তা'আলা এই আয়াত অবতীর্ণ 
করিলেন £ 


90502205515 ১৫৯13১1০৬১১ ১৪৩] 
-৯৪১০০৭। ১ 
আয়াতটি অবতীর্ণ হইলে সর্বপ্রথম পুরুষকে নসীহত করিলেন এবং তাহাকে 
বলিলেন, দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তি অপেক্ষা অধিক সহজ । লোকটি বলিল, সেই 
সত্তার কসম, যিনি আপনাকে রাসূল হিসাবে প্রেরণ করিয়াছেন, আমি মিথ্যাবাদী নই। 
ইহার পর রাসূলুল্লাহ্‌ (সা) স্ত্রী লোকটিকেও নসীহত করিলেন, এবং তাহাকে বলিলেন, 
দুনিয়ার শাস্তি পরকালের শাস্তি অপেক্ষা অধিক সহজ । কিন্তু স্ত্রী লোকটি বলিল, সেই 
সত্তার কসম! যিনি আপনাকে রাসূল করিয়া প্রেরণ করিয়াছেন, এ পুরুষ লোকটি 
মিথ্যাবাদী । ইহার পর তিনি পুরুষটিকে শপথ করিতে বলিলেন। সে আল্লাহ্‌র নামে 
চারবার শপথ করিয়া বলিল, সে সত্যবাদী । এবং পঞ্চমবারে বলিল, সে যদি মিথ্যাবাদী 
হয় তবে যেন তাহার উপর আল্লাহ্‌ লা'নত অবতীর্ণ হইবে । ইহার পর স্ত্রী লোকটি 


Contents 


৪৬ তাফসীরে ইবনে কাছীর 


হইতেও শপথ গ্রহণ করা হইল । সেও আল্লাহ্র নামে চারবার শপথ করিয়া বলিল, 
পুরুষটি মিথ্যাবাদী । আর পঞ্চমবারে বলিল, সে যদি সত্যবাদী হয়, তবে যেন তাহার 
উপর আল্লাহ্র গযব অবতীর্ণ হয়। ইহার পর রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদের মাঝে বিচ্ছেদ 
করিয়া দিলেন। ইমাম নাসাঈ রে) আবদুল মালিকের সূত্রে তাফসীর অধ্যায়ে এবং বুখারী 
ও মুসলিম (র) সাঈদ ইবৃন জুবাইর (র)-এর মাধ্যমে হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 
হাদীসটি বর্ণনা করিয়াছেন । 

ইমাম আহমাদ (র) বলেন, ইয়াহইয়া ইব্ন হাম্মাদ (র) ..... হযরত আবদুল্লাহ্‌ (রা) 
হইতে বর্ণিত। একবার আমরা শুক্রবার বিকালে মসজিদে বসিয়াছিলাম, এমন সময় 
একজন আনসারী সাহাবী বলিলেন, যদি আমাদের কেহ তাহার স্ত্রীর সহিত কাহাকেও 
ব্যভিচারে লিপ্ত দেখিয়া তাহাকে হত্যা করে তবে তো তোমরা তাহাকে হত্যা করিবে, 
আর যদি মুখে প্রকাশ করে তবে তাহাকে কোড়া মারিবে আর যদি সব কিছু সহ্য করিয়া 
নীরব থাকে তবে মারাত্মক বিষয়ের উপর ক্রোধ চাপিয়া নীরব থাকিবে । আল্লাহ্র কসম 
যদি ভোর পর্যন্ত নিরাপদে থাকি তবে অবশ্যই এই বিষয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা 
করিব। অতঃপর ভোরে রাসূলুল্লাহ্‌ সো)-কে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ! যদি কেহ 
কোন ব্যক্তিকে তাহার স্ত্রীর সহিত ব্যভিচারে লিপ্ত দেখিয়া তাহাকে হত্যা করে তবে তো 
আপনারা তাহাকে হত্যা করবেন। আর যদি তাহার প্রতি অপবাদ আরোপ করে, তবে 
তাহাকে কোড়া মারিবেন। আর যদি নীরব থাকে তবে ক্রোধ চাপিয়া নীরব থাকিবে । সে 
তখন দু'আ করিল, “হে আল্লাহ্‌! আপনি ইহার ফায়সালা অবতীর্ণ করুন|” রাবী বলেন, 
অতঃপর লি'আনের আয়াত অবতীর্ণ হইল । এ ব্যক্তিই সর্বপ্রথম এ বিপদে পতিত 
হইয়াছিল । 

ইমাম আহমাদ (র) আরো বলেন, আবূ কামিল (র) ..... সাহল ইব্‌ন সাদ (রা) 
হইতে বর্ণিত, তিনি বলেন, একবার উয়াইমির (রা) আসিম ইব্‌ন আদী (রা)-এর নিকট 
আসিয়া বলিল, তুমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা কর। আচ্ছা বলুন তো দেখি, যদি কেহ 
তাহার স্ত্রীর সহিত অপকর্মে লিপ্ত দেখে তবে কি সে তাহাকে হত্যা করিলে তাহাকেও 
হত্যা করা হইবে না, সে আর কি করিবে! আসিম (রো) রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা 
করিলে, তিনি উহা অপসন্দ করিলেন। রাবী বলেন, অতঃপর উআইমির (রা) আসিম 
(রা)-এর সহিত সাক্ষাৎ করিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি করিয়াছ? তিনি বলিলেন, 
আমি কিছুই করিতে পারি নাই । তুমি কখনও আমার জন্য কল্যাণ বহণ করিয়া আন না। 
আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলে, তিনি উহা অপসন্দ করেন তখন উদ্মাইমির 
(রো) বলিলেন, আল্লাহ্র কসম আমি নিজেই রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া জিজ্ঞাসা 
করিব । তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া দেখিলেন, এই বিষয় সম্পর্কে আয়াত 


Contents 


সুরা আন-নূর ৪৭ 
অবতীর্ণ হইয়াছে। রাসূলুল্লাহ্‌ সো) উভয়কে ডাকিলেন এবং উভয়ের মাঝে লি“আন 
সংঘটিত করিলেন । উ“আইমির রো) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! যদি আমি এ স্ত্রী 


* লোকটিকে সংগে লইয়া যাই তবে তাহার প্রতি আমার মিথ্যা আরোপ করাই প্রমাণিত 


হইবে। 

রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে হুকুম করিলেন, পূর্বেই তাহাকে 
বিচ্ছেদ করিয়া দিল। তখন হইতে উহা দুই লি'আনকারীর নিয়ম হিসাবে প্রচলিত 
হইয়াছে। রাসূলুল্লাহ্‌ (সা) তখন বলিলেন, এ স্ত্রী লোকটির প্রতি লক্ষ্য রাখিবে, যদি সে 
ভারী উরু বিশিষ্ট বড়বড় চক্ষু বিশিষ্ট এবং অতিশয় কাল কুৎসিত সন্তান প্রসব করে তবে 
সে তো এ লোকটি সত্য বলিয়াছে। আর যদি লাল বর্ণের অতিশয় ক্ষুদ্রাকার সন্তান 
প্রসব করে, তবে লোকটি মিথ্যাবাদী । অতঃপর স্ত্রী লোকটি প্রথম গুণ বিশিষ্ট সন্তান 
প্রসব করিল। ইমাম বুখারী ও মুসলিম (রে) তাহাদের সহীহ গ্রন্থদ্বয়ে হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। তিরমিযী (র) ব্যতীত সিহাহ্‌ সিত্তার অন্যান্য গ্রন্থসমূহেও ইহা বর্ণিত। 

ইমাম বুখারী (র) ইমাম যুহরী (র) হইতে বিভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। 
তিনি বলেন, সুলায়মান ইব্‌ন দাউদ (র) ..... সাহল ইব্ন সা'দ (রা) হইতে বর্ণিত। 
একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ্‌! 
যদি কোন ব্যক্তি তাহার স্ত্রীর সহিত কাহাকেও অপকর্মে লিপ্ত দেখিয়া তাহাক হত্যা করে 
তবে কি আপনারা তাহাকে হত্যা করিবেন না, সে কি করিবে? অতঃপর আল্লাহ্‌ তা'আলা 
তাহাদের সম্পর্কে লি'আনের আয়াত অবতীর্ণ করিলেন। তখন রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে 
বলিলেন ৪ ০1511 ৪১ ০৯৪ (১৪ ৪ “তোমার ও তোমার স্ত্রী সম্পর্কে ফায়সালা 
অবতীর্ণ হইয়াছে” । রাবী বলেন, অতঃপর তাহারা উভয়ে লি“আন করিল এবং আমি 
তখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত ছিলাম । আর লি'আন সংঘটিত হইবার পরে 
তাহাদের মাঝে বিচ্ছেদ ঘটাইয়া দিলেন এবং তখন হইতে ইহা লি“আনের পদ্ধতি হিসাবে 
প্রচলিত হইল । স্ত্রী লোকটি গর্ভবতী ছিল। পুরুষ লোকটি তাহার গর্ভের সন্তানকে 
অস্বীকার করিল। অতএব সন্তান প্রসবের পর প্রসবিত সন্তানকে স্ত্রী লোকটির প্রতি 
1/ e977 হার 5000ত কার 
বলিয়া বিধান করা হইল । 

হাফিয আবূ বকর বায্যার (র) বলেন, ইস্হাক ইব্ন যায়িফ (র) ..... হযরত 
হুযায়ফা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) হযরত আবূ বকর 
(রা)-কে বলিলেন, যদি তুমি উন্মে রমানের সহিত কোন লোককে দেখ তবে তুমি তাহার 
সহিত কেমন ব্যবহার করিবে? তিনি বলিলেন, আল্লাহ্র কসম, আমি তাহার সহিত বড়ই 
খারাপ ব্যবহার করিব। হযরত উমর (রা)-কে জিজ্ঞাসা করিলেন, তুমি কেমন ব্যবহার 


Contents 


৪৮ তাফসীরে ইবনে কাছীর 


করিবে? তিনি বলিলেন, আমিও তাহার সহিত বড়ই খারাপ ব্যবহার করিব। এমন 
পরিস্থিতিতে যে নীরব থাকে সে একজন ইতর ও অসভ্য লোক । তাহার প্রতি আল্লাহ্‌র 
লানত। রাবী বলেন, তখন অবতীর্ণ হইল ৪ 

2680121৭০61 ০৫৪ 5৯133] ৩৩০০৪ ১৪, 

হাদীসটি বর্ণনা করিয়া আবূ বকর বায্যার (র) বলেন, ইউনুস ইব্‌ন আবু ইস্হাক 
(র) নযর ইব্‌ন শুমাইল ব্যতীত আর কেহ মুরসালরূপে হাদীসটি বর্ণনা করেন নাই।” 
অতঃপর আবু বকর বায্যার (র) সাওরী (র) হইতে আবু ইস্হাকের মাধ্যমে যায়িদ ইব্‌ন 
বাত্তী (র) হইতে মুরসালরূপে বর্ণনা করিয়াছেন। 

হাফেয আবু ইয়ালা রে) বলেন, মুসলিম ইব্ন আবু মুসলিম জরমী রে) ..... হযরত 
আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণিত। ইসলামে সর্বপ্রথম লি“আন সংঘটিত হইয়াছে 
তখন, যখন হিলাল ইব্‌ন উমাইয়া (রা) তাহার স্ত্রীর সহিত শরীক ইব্‌ন সাহ্মাকে 
ব্যভিচারের অপবাদে অভিযুক্ত করিয়াছিলেন। তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট যখন 
ইহার অভিযোগ করিলেন, তখন তিনি বলিলেন, চারজন সাক্ষী উপস্থিত কর, নচেৎ 
তোমার পীঠে বেত্রাঘাত পড়িবে । তখন তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আল্লাহ্‌ 
তা“আলা জানেন যে, আমি সত্যবাদী এবং নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা এমন অহী আপনার 
প্রতি অবতীর্ণ করিবেন, যাহা আমার পীঠকে শাস্তি হইতে রক্ষা করিবে । অতঃপর এই 
আয়াত অবতীর্ণ হইল £ 

22911671901 ০১০১৪ 02301 

তখন রাসূলুল্লাহ্‌ সো) তাহাকে ডাকিয়া বলিলেন, তুমি আল্লাহ্র নামে শপথ কর যে, 
তুমি যেই অপবাদ আরোপ করিয়াছ, উহাতে তুমি সত্যবাদী । অতঃপর তিনি চারবার 
আল্লাহ্র নামে অনুরূপ শপথ করিলেন । পঞ্চমবারে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে বলিলেন ৪ 
তুমি স্ত্রী লোকটির প্রতি ব্যভিচারের যেই অপবাদ আরোপ করিয়াছ, যদি তুমি উহাতে 
মিথ্যাবাদী হও তবে যেন তোমার উপর আল্লাহ্র লা'নত অবতীর্ণ হয়। তিনি এবারও 
অনুরূপ বলিলেন। ইহার পর রাসূলুল্লাহ্‌ (সা) স্ত্রীলোকটিকে ডাকিলেন এবং তাহাকে 
বলিলেন ঃ তুমি দাড়াইয়া যাও এবং আল্লাহ্র নামে শপথ করিয়া বল, তোমার উপর 
ব্যভিচারের যে অপবাদ আরোপ করা হইয়াছে, উহাতে সে মিথ্যাবাদী । স্ত্রীলোকটি 
চারবার এরূপ বলিল । অতঃপর পঞ্চমবারে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে বলিলেন £ তোমার 
প্রতি ব্যভিচারের অভিযোগে সে যদি সত্যবাদী হয় তবে যেন তোমার উপর আল্লাহ্র 
গযব অবতীর্ণ হয়। রাবী বলেন, চতুর্থ কিংবা পঞ্চমবারে স্ত্রীলোকটি নীরব হইয়া গেল 
এবং উপস্থিত সকলেই ভাবিল, হয়ত সে তাহার অপরাধ স্বীকার করিয়া লইবে। কিন্তু 
কিছুক্ষণ পরেই সে বলিয়া উঠিল, আমি আমার কাওমকে কখনও অপদস্ত করিব না। 


Contents 


সূরা আন-নূর ৪৯ 
অতএব সে তাহার কথার উপর অটল রহিল। এবং রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদের মাঝে 
বিচ্ছেদ করিয়া দিলেন। তিনি বলিলেন, তোমরা দেখিবে, যদি স্ত্রী লোকটি বক্রচুল এবং 
পাতলা গোছা বিশিষ্ট সন্তান প্রসব করে সে শরীক ইব্‌ন সাহমা-এর সন্তান হইবে । আর 
যদি সাদা হয় সোজা চুল ও ছোট চক্ষু বিশিষ্ট সন্তান প্রসব করে তবে হিলাল ইব্‌ন 
উমাইয়া (রা)-এর সন্তান হইবে । কিন্তু পরে দেখা গেল বক্রচুল ও পাত্লা গোছা বিশিষ্ট 
সন্তান প্রসব করিয়াছে। তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, আল্লাহ্‌ তা'আলা তাহাদের 
সম্পর্কে তাহার কিতাবে যেই হুকুম দিয়াছেন, উহা না হইলে আমি স্ত্রী লোকটিকে 
_ অবশ্যই বেত্রাঘাত করিতাম। 


রড 2 SE ০৮৮5 পাতি ও চে 


EL SS ARLES Su SE Lh ৩ ১11 


AA + পর 
শশা Lt i CSC ১৫০ 


é ৫ (৮4 


3৮০০০ 4১465 55 853 

অনুবাদ ৪ (১১) যাহারা এই অপবাদ রটনা করিয়াছে তাহারা তো তোমাদিগেরই 
একটি দল; ইহাকে তোমরা তোমাদিগের জন্য অনিষ্টকর মনে করিও না; বরং ইহা 
পাপকর্মের ফল এবং উহাদিগের মধ্যে যে এই ব্যাপারে প্রধান ভূমিকা গ্রহণ করিয়াছে 
তাহার জন্য আছে কঠিন শাস্তি । | 

তাফসীর ঃ এই আয়াত হইতে দশটি আয়াত উম্মুল মু'মিনীন হযরত'আয়েশা রো) 
সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। আয়াত কয়টি অবতীর্ণ হইয়াছিল তখন, যখন মুনাফিকরা 
তাহার প্রতি মিথ্যা অপবাদ আরোপ করিয়াছিল । মহান আল্লাহ্‌ তাহার রাসূলের ইয্যতের 
গন্য গা 

হি আইন পিকে ১৩15 

“যাহারা অপবাদের তুফান উঠাইয়াছে, এর । আর 
তাহাদের গুরু ছিল আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই ইব্‌ন সালুল। এই ব্যক্তি ছিল মুনাফিকদের 
সরদার । সেই সর্বপ্রথম এই অপবাদ রটনা করিয়া অন্যান্যকে প্ররোচনা করিয়াছে। এমন 
কিছু সাদাসিদা মুসলমানের অন্তরে ইহা ঢুকাইয়াছে, ফলে তাহাদের মুখ দিয়াও এই 
অপবাদ উচ্চারিত হইয়াছে। হযরত আয়েশা (রা) প্রায় একমাস যাবৎ এ সকল লোকের 
অপবাদের দুর্বিসহ যন্ত্রণা ভোগ করিতে থাকেন। অবশেষে এই আয়াত অবতীর্ণ হয়। 
ইব্‌ন কাছীর_-৭ (৮ম) 


Contents 


৫০ তাফসীরে ইবনে কাছীর 


হাদীস শরীফে ঘটনাটির পূর্ণ বিবরণ রহিয়াছে । ইমাম আহমাদ (র) বলেন, আবদুর 
রাজ্জাক (র) ..... সাঈদ ইব্‌ন মুসাইয়্যেব উরওয়া ইব্ন যুবাইর, আলকামাহ্‌ ইব্‌ন 
ওয়াক্কাস ও উবাইদুন্নাহ্‌ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন উৎবাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত। 
তাহারা বলেন, হযরত আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন সফরে যাইবার ইচ্ছা 
করিতেন, তখন তাহার কোন স্ত্রীকে সংগে লইয়া যাইতেন। উহা নির্ধারণ করিবার জন্য 
লটারী করিতেন, লটারীতে যাহার নাম আসিত, তাহাকেই তিনি সফর সংগিনী 
করিতেন। 

হযরত আয়েশা (রা) বলেন, একবার এক যুদ্ধে যাত্রার পূর্বে তিনি আমাদের মধ্যে 
লটারী করিলেন। উহাতে আমার নাম আসিল । অতএব আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সফর 
সংগিনী হইলাম। ঘটনাটি ঘটিয়াছিল পর্দার হুকুম অবতীর্ণ হইবার পরে । আমি আমার 
হওদার মধ্যে বসিয়া থাকিতাম এবং কাফিলা কোন মনযিলে অবতরণ করিলে আমার 
হাওদাকেও তথায় নামাইয়া লওয়া হইত। রাসূলুল্লাহ্‌ (সা) যখন যুদ্ধ হইতে অবসর 
হইলেন এবং প্রত্যাবর্তনের পথে মদীনার প্রায় নিকটবর্তী এক মনযিলে অবতরণ 
করিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) এ মনযিল হইতে রাত্র বেলায়ই রওয়ানা হইবার নির্দেশ 
দিলেন। আমি তখন শৌচকার্ষের জন্য জিহাদী কাফিলার অবস্থানস্থল হইতে দূরে 
গিয়াছিলাম । শৌচকার্য শেষ করিয়া যখন ফিরিয়া আসিলাম, তখন আমার বুকে হাত 
দিয়া দেখি আমার হারটি নাই। আমি খুঁজতে বাহির হইলাম, কিন্তু ফিরিয়া আসিতে 
বিলম্ব হইল। এদিকে যাহারা আমার হাওদা বহন করিয়া উটের পিঠে উঠাইত, তাহারা 
আসিয়া হাওদাটি আমার উটের উপর উঠাইয়া দিল। তাহারা ধারণা করিয়াছিল আমি 
উহার মধ্যেই অবস্থান করিয়া আছি। যেহেতু এ সময় মহিলারা অত্যধিক সাধারণ খাবার 
খাইয়া জীবন ধারণ করিত এবং এই কারণেই তাহারা অত্যধিক হাল্কা পাত্লা ছিল। 
আমিও তখন অল্প বয়স্কা এবং হাল্কা পাত্লা ছিলাম । অতএব আমি যে হাওদার মধ্যে 
ছিলাম না ইহা তাহারা বুঝিতেই পারে নাই । অতঃপর তাহারা আমার উট লইয়া রওয়ানা 
হইয়া গেল। এইদিকে হারটি খুঁজিয়া পাইতে আমার অনেক বিলম্ব হইয়া গেল। হারটি 
পাওয়ার পরে আমার হাওদা বহনকারীদের স্থানে আসিয়া দেখি সেখানে কেহ নাই। 
অতএব যেই স্থানের পূর্বে আমি ছিলাম সেইখানে অপেক্ষায় রহিলাম ৷ আমার ধারণা ছিল 
পরবর্তীতে তাহারা যখন আমাকে হাওদায় দেখিতে পাইবে না, তখন তাহারা আমাকে 
খুঁজিতে এইখানেই আসিবে । 

আমি আমার মনযিলে বসিয়া ছিলাম, হঠাৎ আমি নিদ্রায় আক্রান্ত হইলাম এবং তথায় 
নিদ্রিতাবস্থায় রহিলাম। অকস্মাৎ সাফওয়ান ইব্‌ন মু‘আত্তাল সুলামী রো) যিনি 
সেনাবাহিনীর পিছনে ছিলেন এবং শেষ রাত্রে রওয়ানা হইয়াছিলেন, তিনি আমার 


Contents 


সূরা আন-নূর ৫১ 
অবস্থানস্থলে আসিয়া একটি মানবদেহ দেখিতে পাইলেন। যেহেতু তিনি আমাকে পর্দার 
হুকুমের পূর্বে দেখিয়াছেন, অতএব নিদ্রিত মানবদেহটির প্রতি লক্ষ্য করিয়া আমাকে 
চিনিয়া ফেলিলেন। আমাকে তিনি চিনিতে পারিয়াই “ইন্না-লিল্লাহ্‌' পড়িলেন। তাহার এই 
শব্দে আমি জাগ্রত হইলাম এবং চাদর দ্বারা আমার চেহারা ঢাকিলাম। আল্লাহ্র কসম! 
তিনি আমার সহিত একটি কথাও বলেন নাই। তিনি তখনই তাহার উটটি বসাইয়া 
দিলেন এবং আমি উটের উপর উঠিয়া বসিলাম । তিনি উটের নেকাব ধরিয়া দ্রুত অগ্রসর 
হইলেন। এমন কি আমরা দ্বি-প্রহরে ইসলামী লশৃকরের সহিত আসিয়া মিলিত হইলাম! 
কেবল এই ঘটনার উপর ভিত্তি করিয়া যাহার ধ্বংস হইবার ছিল তাহারা ধ্বংস হইল । 
এবং এই ব্যাপারে সর্বাপেক্ষা বড় অংশ যাহার ছিল সে হইল আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই ইব্‌ন 
সালুল। অতঃপর আমরা মদীনায় আগমন করিলাম এবং একমাস যাবৎ আমি রোগাক্রান্ত 
রহিলাম। এইদিকে অন্যান্য লোক অপবাদকারীদের অপবাদ সম্পর্কে নানা কথায় লিপ্ত 
রহিল । অথচ আমি সে সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত থাকিলাম। কিন্তু পূর্বে আমি রাসূলুল্লাহ্‌ 
(সা)-যেই স্নেহ মমতা ও প্রীতি দ্বারা প্রীত হইতাম, এইবার উহাতে পার্থক্য পরিলক্ষিত 
হওয়ায়, আমাকে পীড়া দিতে লাগিল। কিন্তু ইহার কারণ যে কি ছিল, উহা আমি 
জানিতাম না। 

রাসূলুল্লাহ্‌ (সা) আমার নিকট প্রবেশ করিয়া আমার অবস্থা সম্পর্কে অন্যের নিকট 
জিজ্ঞাসা করিতেন বটে, কিন্তু উহাতে ভালবাসার সেই আমেজ অনুপস্থিত ছিল 
অত্যধিক দুর্বল হইবার পর একবার আমি রান্রকালে মিস্তাহ-এর আম্মার সহিত 
শৌচকাজে বাহির হইলাম । তখন পর্যন্ত ঘরে কোন শৌচাগার ছিল না। স্ত্রীলোকের 
কেবল রাত্রিবেলার প্রয়োজনে বাহির হইত ৷ ঘরের নিকট শৌচাগার নির্মাণকে তখন 
পর্যন্ত অপসন্দনীয় মনে করা হইত। ঘর হইতে দূরে গিয়া প্রয়োজন পূর্ণ করাই আরবের 
পূর্বেকার নিয়ম ছিল। আমিও মিস্তাহ-এর আম্মা চলিতে লাগিলাম। তিনি আবূ রুহ্ম 
ইব্‌ন মুত্তালিব ইব্‌ন আব্দে মুত্তালিব ইব্‌ন আবৃদ মানাফের কন্যা ছিলেন এবং তাহার 
আম্মা সখ্র ইব্‌ন আমির-এর কন্যা হযরত আবূ বকরের খালা ছিলেন। আমি যখন 
আমার প্রয়োজন সারিয়া ঘরে ফিরিতেছিলাম । তখন মিস্তাহ্‌-এর আম্মার পাও তাহার 
চাদরে জড়াইয়া গেল এবং তিনি পড়িয়া গেলেন। ইহাতে তিনি ক্ষুদ্ধ হইয়া বলিয়া 
উঠিলেন, মিস্তাহ্‌ ধ্বংস হউক । আমি বলিলাম আপনি এমন লোককে গালি দিলেন, 
যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করিয়াছেন । তখন তিনি আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, আরে 
তুমি কি জান যে, সে কিরূপ ভয়ানক কথা বলিয়াছে? 
. হযরত আয়েশা রো) বলেন, অতঃপর তিনি অপবাদকারীদের পূর্ণ ঘটনা আমাকে 

জানাইয়া দিলেন। ইহাতে আমার রোগ আরো বৃদ্ধি পাইল। আমি যখন ঘরে ফিরিলাম 
রাসূলুল্লাহ্‌ (সা) তখন ঘরে প্রবেশ করিয়া সালাম করিলেন এবং আমার অবস্থা কি 


Contents 


৫২ তাফসীরে ইবনে কাছীর 


জিজ্ঞাসা করিলেন । আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আমার আব্বা-আম্মার নিকট 
যাইবার অনুমতি প্রার্থনা করিলাম । আমার উদ্দেশ্য ছিল তাহাদের নিকট হইতে সঠিক 
তথ্য সংগ্রহ করা । রাসুলুল্লাহ সো) আমাকে অনুমতি দিলেন। আমি আমার 
আব্বা-আম্মার ঘরে ফিরিয়া আম্মার নিকট জিজ্ঞাসা করিলাম । আম্মা, লোকে এইসব কি 
বলিতেছে এবং কেনই বা বলিতেছে? তিনি আমাকে সান্তনা দিয়া বলিলেন, মা, তুমি 
ধৈর্যধারণ কর। যদি স্ত্রীলোক সুন্দরী হয় এবং স্বামী তাহাকে অধিক ভালবাসেন এবং 
তাহার আরো সতীনও থাকে তবে সে ক্ষেত্রে তাহার সম্পর্কে এই ধরনের অপবাদ 
ছড়াইয়া পড়া একটা স্বাভাবিক ব্যাপার । 

হযরত আয়েশা রো) বলেন, ইহা শুনিয়া আমি বলিলাম, সুবহানাল্লাহ! মানুষ এমন 
অপবাদও করিতেছে! সেইদিন সারারাত্র আমি কীদিয়া কীদিয়া অশ্রু প্রবাহিত করিয়া 
কাটাইয়া দিলাম । আমার অশ্রুধারা আর বন্ধ হইল না। আর মুহুূর্তক্ষণের জন্যও আমার 
ঘুম আসিল না। এইভাবে রাত্র শেষ হইল এবং সকাল বেলাও আমি কাদিতে লাগিলাম । 
হযরত আয়েশা (রো) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) হযরত আলী রো) ও উমাইয়া ইব্‌ন যায়িদ 
(রা)-কে ডাকিয়া আমার সম্পর্কে জিজ্ঞাসা করিলেন এবং তাহার স্ত্রীকে ত্যাগ করা 
সম্পর্কে পরামর্শ করিলেন। উসামাহ (রা)-তো রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্ত্রীর সতীত্ব সম্পর্কে 
যাহা জানিত স্পষ্টই বলিয়া দিল। সে বলিল, হে আল্লাহ্‌র রাসূল! আপনার স্ত্রীর পবিত্রতা 
ব্যতীত আমরা আর কিছুই জানি না। হযরত আলী (রা) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌ (সা)! 
স্ত্রীলোকের কি কোন অভাব আছে? তিনি ছাড়া আরো তো বহু স্ত্রীলোক রহিয়াছে । আপনি 
তাহার বাদীর নিকট জিজ্ঞাসা করুন। সে সত্য কথা বলিবে। 

হযরত আয়েশা (রা) বলেন, অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বারীরাহ্‌ (রা) ডাকিয়া 
জিজ্ঞাসা করিলেন, হে বারীরাহ্‌! তুমি কি আয়েশ রো)-এর চালচলনকে সন্দেহজনক কিছু 
দেখিতে পাইয়াছ? বারিরাহ্‌ বলিল, ইয়া রাসূলাল্লাহ! সেই সত্তার কসম, যিনি আপনাকে 
সত্য নবী করিয়া প্রেরণ করিয়াছেন, আমি তীহার প্রতি সন্দেহ করিতে পারি এমন কিছুই 
কখনও দেখি নাই, শুধু এতটুকু যে, তিনি তিনি অল্পবয়স্ক মেয়ে, অনেক সময় আটা 
রাখিয়া ঘুমাইয়া পড়েন এবং ছাগল আসিয়া উহা খাইয়া ফেলে । ঘটনার সত্যতার যখন 
কোন প্রমাণ পাওয়া গেল না, তখন রাসূলুল্লাহ্‌ (সা) একটি সমাবেশে দণ্ডায়মান হইয়া 
বলিলেন, তোমাদের মধ্যে এমন কেহ আছে যে, আমাকে এই ব্যক্তির কষ্ট হইতে রক্ষা 
করিবে? যে সারা জীবন আমাকে কষ্ট দিয়াছে এবং অবশেষে আমার স্ত্রীর ব্যাপারেও কষ্ট 
. দিতে ছাড়ে নাই। আল্লাহ্র কসম আমার স্ত্রীর পবিত্রতা ও সতীত্বের ব্যাপারে আমার 
কোন সন্দেহ নাই। তাহাকে পবিত্র ও সংমতি বলিয়াই আমি জানি । যেই ব্যক্তির সহিত 
তাহারা অপবাদে জড়িত করিয়াছে তাহাকেও আমি একজন সৎলোক মনে করি । আমার 


Contents 


সূরা আন-নূর ৫৩ 
সঙ্গ ব্যতীত সে কখনও আমার ঘরে প্রবেশ করে নাই । ইহা শ্রবণ করিয়া হযরত সা'দ 
ইব্‌ন মু'আয (রা) দাড়াইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ! আমি ইহার জন্য প্রস্তুত । যেই 
ব্যক্তি আপনাকে কষ্ট দিয়াছে, যদি সে “'আওস' বংশীয়ও হয় তবে আমরা তাহাকে হত্যা 
করিব। আর যদি 'খাযরাজ' বংশীয় হয় তবে তাহার ব্যাপারে আপনার যে কোন আদেশ 
পালন করিব । 

হযরত আয়েশা (রা) বলেন, এমন সময় খাযরাজ বংশীয় সরদার হযরত সাদ ইব্‌ন 
উবাদাহ (রা) দণ্ডায়মান হইয়া বলিলেন, তুমি ভুল বলিয়াছ, আল্লাহূর কসম! তুমি 
তাহাকে হত্যা করিতে পরিবে না আর তাহাকে হত্যা করিবার শক্তিও তোমার নাই । সে 
যদি তোমার বংশের হইত, তবে তাহাকে হত্যা করিবার কথা তুমি বলিতে পরিতে না। 
হযরত আয়েশা (রা) বলেন, সাদ ইব্‌ন উবাদাহ্‌ (রা) একজন নেক্কার লোক ছিলেন । 
কিন্তু তাৎক্ষণিকভাবে বংশীয় মর্যাদাবোধ তাহাকে পাইয়া বসিয়াছিল। 

অতঃপর হযরত উসাইদ ইব্‌ন হুযাইর (রা) যিনি হযরত সা'দ ইব্‌ন মু'আয (রা)-এর 
ভ্রাতুস্পুত্র ছিলেন৷ তিনি হযরত সা'দ ইব্‌ন উবাদাহ (রা)-কে উদ্দেশ্য করিয়া বলিলেন, 
তুমি ভুল করিয়াছ, আল্লাহ্র কসম আমরা অবশ্যই তাহাকে হত্যা করিব। তুমি একজন 
মুনাফিক এবং মুনাফিকের পক্ষপাতিত্ব করিতেছ। তখন আউস ও খাযরাজ দুই গোত্রের 
মধ্যে পরস্পর বিরোধ সৃষ্টি হইল এবং তাহারা একে অপরের বিরুদ্ধে লড়াই করিবার 
উপক্রম হইল । অথচ রাসূলুল্লাহ্‌ (সা) মিম্বরের উপর উপবিষ্ট রহিয়াছেন, তিনি বারবার 
তাহাদিগকে নীরব করিতে চেষ্টা করিলেন, অবশেষে তাহারা থামিয়া গেল এবং রাসূলুল্লাহ্‌ 
(সা) নীরব হইলেন । 

হযরত আয়েশা (রা) বলেন, সেইদিন সারাক্ষণ আমি কীদিতে রহিলাম। 
মুহূর্তকালের জন্যও আমার অশ্রুধারা বন্ধ হইল না। আর পলকের জন্য আমার ঘুমও 
আসিল না। আমার আব্বা ও অন্যান্যরা ধারণা করিলেন যে, আমার বিরামহীন ক্রন্দন 
আমার জীবন বিনাশ করিয়া দবে। হযরত আয়েশা রো) বলেন, একদা আমার 
আব্বা-আম্মা আমার নিকট বসিয়া ছিলেন, আর আমি তখন ক্রন্দন করিতেছিলাম । এমন 
সময় একজন আনসারী স্ত্রীলোক ঘরে প্রবেশ করিবার জন্য অনুমতি প্রার্থনা করিল । 
অনুমতি পাইয়া সে ঘরে প্রবেশ করিল এবং সেও আমার সহিত ক্রন্দনে শরীক হইল । 
আমরা সকলেই এই এক করুণ পরিবেশ সৃষ্টি করিয়াছিলাম, এমন সময় রাসূলুল্লাহ্‌ (সা) 
আমাদের নিকট আসিয়া উপস্থিত হইলেন এবং সালাম করিয়া বসিয়া পড়িলেন। 

হযরত আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) এই অপবাদের ঝড়-তুফানের পরে 
ইহার পূর্বে আর কখনও আমার নিকট আর বসেন নাই। এবং এক মাস যাবৎ আমার 
সম্পর্কে কোন আয়াতও অবতীর্ণ হয় নাই । হযরত আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 


Contents 


৫৪. তাফসীরে ইবনে কাছীর 


হাম্দ ও সানা পাঠ করিয়া বলিলেন, হে আয়েশা! তোমার সম্পর্কে আমার নিকট এইরূপ 
এইরূপ কথা পৌছিয়াছে, যদি তুমি এই অপবাদ হইতে মুক্ত হও, তবে আল্লাহ্‌ তা'আলা 
সত্ত্রই তোমাকে উহা হইতে মুক্ত করিবেন । আর যদি তুমি কোন প্রকার অপরাধ করিয়া 
থাক, আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা কর এবং তাওবা কর। কারণ বান্দা যখন অপরাধ 
স্বীকার করে আল্লাহ্‌ তাহার তাওবা কবুল করেন! 

হযরত আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) যখন তাহার বক্তব্য শেষ করিলেন, 
তখন আমার চক্ষু হইতে অশ্রু শুষ্ক হইয়া গেল এবং এক ফোটা আছে বলিয়াও অনুভব 
করিতে পরিলাম না। আমি আমার আব্বাকে বলিলাম, আমার পক্ষ হইতে আপনি ইহার 
জওয়াব দিন। তিনি বলিলেন, আল্লাহ্র কসম! আমি রাসূলুল্লাহ্‌ সো)-কে আমি কি 
জওয়াব দিব আমি জানি না। তখন আমার আম্মাকে বলিলাম, আপনি ইহার উত্তর দিন। 
তিনিও বলিলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-কে ইহার কি উত্তর দিব, উহা আমি জানি না। হযরত 
আয়েশা (রা) বলেন, আমি অতি অল্প বয়স্কা মেয়ে, বেশী কুরআনও পড়ি নাই, তবুও 
আমি বলিলাম আল্লাহ্‌র কসম, অপবাদের ঘটনা শুনিয়া উহা আপনাদের অন্তরে বদ্ধমূল 
হইয়াছে। এবং উহা আপনারা বিশ্বাসও করিয়াছেন। এই পরিস্থিতিতে যদি আমি বলি 
যে, আমি উহা হইতে সম্পূর্ণরূপে মুক্ত এবং আল্লাহ্‌ জানেন সত্যই আমি উহা হইতে মুক্ত 
কিন্তু আপনারা আমাকে বিশ্বাস করিবেন না। আর যদি আমি বলি, আমি এই অপরাধে 
জড়িত অথচ, আল্লাহ্‌ জানেন আমি উহা হইতে মুক্ত, কিন্তু তবুও আপনারা উহা বিশ্বাস 
করিবেন। আল্লাহ্‌র কসম! আমি আপনাদের ও আমার জন্য হযরত ইউসুফ (আ)-এর 
এই বক্তব্য ব্যতীত আর কোন উদাহরণ খুঁজিয়া পাইতেছি না। 

ILA 515 90০০1 401905৭৯১০০ 

“উত্তমরূপে ধৈর্যধারণ করাই শ্রেয় এবং তোমরা যাহা কিছু বলিতেছ উহার জন্য 
আল্লাহ্‌র নিকটই সাহায্য প্রার্থনা করিতেছি।” হযরত আয়েশা (রা) বলেন, এই কথা 
বলিয়া আমি স্থান ত্যাগ করিলাম এবং আমার বিছানায় শুইয়া পড়িলাম। তিনি বলিলেন, 
আল্লাহ্‌র কসম, আমার বিশ্বাস ছিল যে, কথিত অপবাদ হইতে আমি মুক্ত এবং অবশ্যই 
আল্লাহ্‌ তা'আলা আমাকে এই অপবাদ হইত মুক্ত করিবেন। কিন্তু আমার ইহা ধারণাও 
ছিল না যে, আমার সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা কোন আয়াত অবতীর্ণ করিবেন। আমি তো 
একজন তুচ্ছ ব্যক্তি, আমার শানে এমন কোন আয়াত কি অবতীর্ণ হইতে পারে যাহা 
নিয়মিতভাবে তিলাওয়াত করা হইবে । আমার আশা ছিল, হয়ত বা রাসূলুল্লাহ্‌ (সা)-কে 
এই সম্পর্কে স্বপ্ন দেখান হইবে এবং স্বপ্নের মাধ্যমে আল্লাহ্‌ তা'আলা আমাকে অপবাদ 
মুক্ত করিবেন । 


হযরত আয়েশা (রা) বলেন, আল্লাহ্র কমম রাসূলুল্লাহ্‌ (সা) তখন পর্যন্ত সেই স্থান 
. ত্যাগ করেন নাই এবং ঘরের অন্য কোন লোকও বাহির হয় নাই, এমন সময় আল্লাহ্‌ 


Contents 
সূরা আন-নূর ৫৫ 
তাহার নবী (সা)-এর উপর অহী অবতীর্ণ করিলেন । তিনি ঘামাইয়া গেলেন। এইরূপ 
সময় তাহার এইরূপ অবস্থাই হইয়া থাকে এবং কঠিন শীতের সময়ও অহীর কঠিন চাপে 
ঘাম মুক্তার মত হইয়া ঝরিতে থাকে । হযরত আয়েশা (রা) বলেন, অহী শেষ হইলে 
রাসূলুল্লাহ্‌ (সা) হাসিতে লাগিলেন এবং সর্বপ্রথম যেই কথা তিনি আমাকে বলিলেন, উহা 
হইল ঃ 
11 4৮ 55155 55 দি 25০০০ ৩০০ 
“হে আয়েশা (রা)! তুমি সুসংবাদ গ্রহণ কর। আল্লাহ্‌ তা'আলা তোমাকে অপবাদ 
মুক্ত করিয়াছেন।” হযরত আয়েশা রো) বলেন, তখন আমার আম্মা আমাকে বলিলেন, 
“হে আয়েশা (রা)! তুমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সম্মুখে গিয়া দাড়াও । আমি বলিলাম, 
আল্লাহ্র কসম! আমি তাহার সম্মুখে গিয়া দাড়াইব না, তাহার প্রতি কোন কৃতজ্ঞতাও 
প্রকাশ করিব না। আমি তো কেবল আল্লাহ্র প্রশংসা করিব, তিনি আমাকে অপবাদ 
মুক্তির সনদ হিসাবে আয়াত অবতীর্ণ করিয়াছেন। উহা হইল ৪ ১81 
১৫১০24254১৪ হইতে দশ আয়াত। 
আল্লাহ্‌ তা'আলা যখন আমার অপবাদ মুক্তির সনদ হিসাবে আয়াত অবতীর্ণ 
করিলেন, তখন হযরত আবূ বকর (রা) মিসতাহ্‌ ইব্ন আসদাহ্‌কে আর কখনও দান না 
করার জন্য কসম খাইলেন। তিনি তাহাকে পূর্বে আত্মীয়তা ও তাহার দরিদ্রের কারণে 
দান করিতেন। হযরত আয়েশা (রা) বলেন, তাহার কসম খাইবার পর আল্লাহ্‌ তা'আলা 
এই আয়াত নাযিল করিলেন ঃ 
০৮ ঠা। ৪10৮ 77004 ৮1149 LY 
TRE CEE Oe CET TEE ERY UE 
4০০55405120 20 ৯ 
“তোমাদের মধ্য হইতে তোমাদের যাহারা মর্যাদার ও স্বচ্চলতার অধিকারী তাহারা 
যেন তাহাদের আত্মীয় স্বজনদিগকে দান না করিবার শপথ না করে, তোমরা কি ইহা 
পসন্দ কর না যে আল্লাহ্‌ তোমাদিগকে ক্ষমা করিয়া দেন। অবশ্যই আল্লাহ্‌ বড়ই 
ক্ষমাকারী ও অতীব দয়ালু ।” (সূরা নূর 8 ২২) আয়াত অবতীর্ণ হইবার পর হযরত আবু 
বকর (রা) বলিলেন, হা, আল্লাহ্র কসম, আল্লাহ্‌ আমাকে ক্ষমা করিয়া দেন, ইহা 
অবশ্যই আমি পসন্দ করি। অতঃপর তিনি পুনরায় দান করিতে শুরু করিলেন । এবং 
তিনি বলিলেন, আল্লাহ্র কসম কখনও আমি উহাকে দান করা বন্ধ করিব না। 


হযরত আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) তাহার স্ত্রীর হযরত যয়নব বিনতে 
জাহশ (রা)-কেও আমার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করিলেন । তিনি জিজ্ঞাসা করিলেন, হে 


Contents 


৫৬ তাফসীরে ইবনে কাছীর 


যয়নব! তুমি আয়েশার চরিত্র সম্বন্ধে কি জান? তিনি বলিলেন, আমার কর্ণ ও চক্ষুকে 
আমি হিফাযত করিতে চাই। তাল্লাহ্র কসম! তাহার সম্বন্ধে ভাল ব্যতীত খারাপ কিছুই 
আমি জানি না। হযরত আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্ত্রীগণের মধ্যে যয়নাব 
(রা)-ই রূপেও সৌন্দর্যে আমার সমকক্ষ ছিলেন। কিন্তু আল্লাহ্‌ তা'আলা তাহাকে 
পরহেযগারীর কারণে হিফাযত করিয়াছেন। কিন্তু তাহার ভগ্নি হাসানা বিনতে জাহশ 
অপবাদকারীদের অন্তর্ভুক্ত ছিল। ইব্‌ন শিহাব রে) বলেন, উল্লেখিত রাবীগণ হইতে ইহাই 
আমাদের নিকট বর্ণিত হইয়াছে । ইমাম বুখারী ও মুসলিম (র) তাহাদের গ্রন্থদ্বয়ের মধ্যে 
ইমাম যুহরী রে) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন ইব্‌ন ইস্হাকও যুহরী (র) হইতে 
অনুরূপ বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, ইয়াহইয়া ইব্‌ন আব্বাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন 
জুবাইর (র) তাহার আব্বার মাধ্যমে হযরত আয়েশা (রা) হইতে আবদুল্লাহ ইব্‌ন আবু 
বকর ইব্‌ন আম্র ইবৃন হাযিম আনসারী আম্রা (র) হইতে তিনি আয়েশা (রা) হইতে 
পূর্ব বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করিয়াছেন । অতঃপর ইমাম বুখারী রে) বলেন, আবু 
উসামাহ্‌ (র) হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, আমার সম্পর্কে 
অপবাদের তুফান উঠিলে একদিন রাসূলুল্লাহ (সা) খুৎবা দানের উদ্দেশ্যে দন্ডায়মান 
হইলেন এবং শাহাদাত পাঠ করিয়া আল্লাহ্‌র যথোপযুক্ত হামৃদ ও প্রশংসা করিলেন । 

অতঃপর তিনি বলিলেন ঃ হে মুসলিমগণ! তোমরা আমাকে এই সকল লোক সম্পর্কে 
পরামর্শ দাও যাহারা আমার স্ত্রী সম্পর্কে অপবাদের তুফান উঠাইয়াছে। আল্লাহ্র কসম 
আমার স্ত্রীর চরিত্র সম্পর্কে আমি ভাল ছাড়া কিছুই জানি না। আমার স্ত্রীর চরিত্রের কোন 
পংকিলতা আছে বলিয়া আমার জানা নাই। আর যাহার সহিত এই অপবাদে তাহারা 
অভিযুক্ত করিয়াছে, আল্লাহর কসম! তাহার চরিত্রে আমি কখনও কোন পংকিলতা দেখি 
নাই। সে কখনও আমার অনুপস্থিতিতে আমর ঘরে প্রবেশ করে নাই । আমার সংগেই সে 
সফরেও রহিয়াছে । রাসূলুল্লাহ্‌ (সা)-এর এই কথার পর হযরত সা'দ ইব্‌ন মু'আয (রা) 
দণ্ডায়মান হইয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আমদিগকে আপনি অনুমতি দান করুন, 
আমরা তাহাদের গর্দান উড়াইয়া দেই। ইহা শুনিয়া খাযরাজ গোত্রের এক ব্যক্তি দাঁড়াইয়া 
হযরত মু'আযকে উদ্দেশ্য করিয়া বলিল, তুমি মিথ্যা বলিয়াছ, আল্লাহ্‌র কসম যদি 
তাহারা আওস বংশীয় হইত তবে এমন কথা তুমি কখনও বলিতে না। 

এইরূপ বাদ প্রতিবাদে তাহাদের মধ্যে যুদ্ধ বাধিবার উপক্রম হইল । এ দিন 
সন্ধ্যাবেলা আমি বিশেষ প্রয়োজনে বাহিরে গেলাম আমার সাথে ছিলেন মিস্তাহ্‌-এর 
আম্মা। হঠাৎ তিনি হোচট খাইয়া পড়িয়া গেলেন এবং তীহার মুখে উচ্চারিত হইল, 
মিস্তাহ্‌ -এর নাশ হউক। তখন আমি বলিলাম, হে মিস্তাহ্‌ -এর আম্মা! মিস্তাহ্‌ তো 
আপনার পুত্র। অতঃপর তিনি নীরব রহিলেন। তিনি পুনরায় হোচট খাইলেন। তখন 


Contents 


সূরা আন-নূর ৫৭, 
তিনি পূর্বের ন্যায় বাক্য উচ্চারণ করিলেন । আমি তখনও বলিলাম, আপনি নিজ পুত্রকে 
গালি দিতেছেন। অতঃপর তৃতীয়বারও তিনি হোচট খাইয়া পড়িয়া গেলেন। এবারও 
তিনি পূর্বের ন্যায় বলিলেন, মিস্তাহ্‌ -এর নাশ হউক । এবারও আমি তাহাকে ধমক 
দিলাম । তখন তিনি বলিলেন, আল্লাহ্‌র কসম! আমি তাহাকে কেবল তোমার ব্যাপারে 
গালি দিতেছি। 

আমি জিজ্ঞাসা করিলাম, আমার কোন ব্যাপারে আপনি তাহাকে গালি দিতেছেন? 
তখন তিনি আমাকে অপবাদের কথা বিস্তারিত খুলিয়া বলিলেন । আমি জিজ্ঞাসা করিলাম 
সত্যই কি সে এইরূপ অপবাদ আরোপ করিয়াছে? তিনি বলিলেন, হী ইহা শ্রবণ করিয়া 
আমি ঘরে ফিরিতেই জ্বরে আক্রান্ত হইলাম এবং রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিলাম আমাকে 
আমার পিতার বাড়ীতে পাঠাইয়া দিন। তিনি আমার সহিত একটি গোলাম পাঠাইয়া 
দিলেন। আমি আমার আব্বার বাড়িতে পৌছিয়া দেখিলাম, আমার আম্মা উম্মে রমান 
ঘরের নিচ তলায় এবং আমার আব্বা হযরত আবু বকর (রা) ঘরের উপর তলায় কুরআন 
তিলাওয়াত করিতেছেন 

আমাকে দেখিয়া আমার আম্মা উম্মে রমান জিজ্ঞাসা করিলেন, রেটি তুমি এখন কি 
কারণে আসিয়াছ? আমি তাহাকে বিস্তারিত সংবাদ জানাইলাম। আমি দেখিলাম এই 
সংবাদে আমার যতটুকু কষ্ট হইয়াছে, তাহাদের তদ্রুপ কষ্ট হয় নাই। আমাকে তিনি 
বলিলেন, মা তুমি মনে কষ্ট নিও না, কোন পুরুষের কোন সুন্দরী স্ত্রী থাকিলে তাহার যদি 
আরো একাধিক স্ত্রী থাকে, তবে সে ক্ষেত্রে সে তাহাদের হিংসার পাত্রী হইয়া পড়ে এবং 
তাহার সম্পর্কে নানা প্রকার কথা উঠে। আমি জিজ্ঞাসা করিলাম, এই বিষয় সম্পর্কে 
আব্বাও কি অবগত হইয়াছেন? তিনি বলিলেন, হা, তখন আর আমি আমার অশ্রু 
সামলাইতে পারিলাম না । বারীধারার ন্যায় আমার অশ্রু ঝরিতে লাগিল । 

আমার আব্বা কুরআন পাঠ করিতেছিলেন, তিনি সেই অবস্থায় উপর হইতেই আমার 
শব্দ শুনিতে পাইলেন। অতঃপর তিনি উপর হইতে নামিলেন। আম্মার নিকট ক্রন্দনের 
কারণ জিজ্ঞাসা করিলেন । তিনি কারণ উল্লেখ করিলে তাহার চক্ষুদ্বয় ও স্বজল হইয়া 
উঠিল । তখন তিনি আমাকে কসম খাইয়া বলিলেন, মা তুমি তোমার ঘরে ফিরিয়া যাও। 
অতএব আমি ঘরে ফিরিয়া গেলাম। রাসূলুল্লাহ্‌ (সা) আমার ঘরে আসিয়া আমার 
সেবিকার নিকট আমার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। সে বলিল, হে আল্লাহ্র 
রাসূল! আল্লাহ্‌র কসম! আমি তাহার কোন দোষ জানি না। অবশ্য তিনি নিদ্রা কাতর 
_ মহিলা, অনেক সময় তিনি খমীর রাখিয়া ঘুমাইয়া পড়িতেন এবং ছাগল আসিয়া উহা 
খাইয়া ফেলিত। তাহার এই উত্তর শুনিয়া জনৈক ব্যক্তি তাহাকে ধমক দিয়া বলিল, 
' রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট স্পষ্টভাবে সত্য সত্য বল। তখন সে বলিল, সুবাহানাল্রাহ্‌! 
ইব্‌ন কাছীর__৮ (৮ম) 


Contents 


৫৮ তাফসীরে ইবনে কাছীর 


আমি তাহার সম্পর্কে কোন দোষ জানি না। একজন স্বর্ণকার যেমন খালেস ও নির্ভেজাল 
সম্পর্কে জানেন, আমিও তাহার সম্পর্কে তেমনই জানি। এই অপবাদে যেই লোকটিকে 
অভিযুক্ত করা হইয়াছিল, তাহার নিকট যখন এই সংবাদ পৌছিল, তখন সে বলিল 
সুবাহানাল্লাহ্‌! আল্লাহ্র কসম আমি কখনও কোন মহিলার কাপড় খুলি নাই। 

হযরত আয়েশা রো) বলেন, পরবর্তীকালে এই লোকটি এক জিহাদে শহীদ হইয়া 
যান। হযরত আয়েশা (রা) বলেন, একবার আমার আব্বাআম্মা আমার নিকট আসিলেন, 
তখন রাসূলুল্লাহ্‌ সো) ও আসরের সালাত পড়িয়া আমার ঘরে প্রবেশ করিলেন । আমার 
আব্বাআম্মী আমার ডাইনে ও বামে বসিয়াছিলেন। রাসূলুল্লাহ্‌ সো) হাম্দ ও প্রশংসা 
করিয়া বলিলেন, হে আয়েশা! যদি তুমি কোন প্রকার অপরাধে জড়িত হইয়া থাক, তবে 
আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা কর ও তাওবা কর। আল্লাহ্‌ তাহার বান্দাগণের তাওবা কবুল 
করিয়া থাকেন। 

হযরত আয়েশা (রা) বলেন, তখন একজন আনসারী মহিলা আসিয়া দরজার নিকট 
বসিয়াছিল, আমি বলিলাম, এই মহিলার সম্মুখে এইরূপ বথা বলিতে কি আপনার লজ্জা 
হয় না? অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) নসীহত করিলেন, আমি তখন আমার আব্বার প্রতি 
লক্ষ্য করিয়া বলিলাম, আপনি রাসূলুল্লাহ্‌ সো)-কে জওয়াব দিন। তিনি বলিলেন, আমি 
কি বলিব? আমার আম্মার দিকে ফিরিয়া বলিলাম, আপনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জওয়াব 
দিন। তিনিও বলিলেন, আমি কি বলিব? আমি যখন দেখিলাম তাহারা কোনই জওয়াব 
দিলেন না, তখন আমি আল্লাহ্‌র হাম্দ ও প্রশংসা করিলাম, আল্লাহ্‌র কসম! যদি আমি 
বলি যে, আমি কোনই অপরাধ করি নাই এবং আল্লাহ্‌ জানেন যে, আমি যাহা বলিয়াছি 
উহাতে আমি সত্যবাদী, তবে উহা আমার পক্ষে উপকারী হইবে না। কারণ কথিত 
অপরাধটি আপনাদের অন্তরে বদ্ধমূল হই । আর যদি আমি বলি, আমি অপরাধে জড়িত, 
অথচ, আল্লাহ্‌ জানেন আমি সম্পূর্ণরূপে অপরাধ মুক্ত, তখন আপনারা উহা বিশ্বাস 
করিবেন না। 

আল্লাহ্র কসম আমার ও আপনাদের জন্য হযরত ইউসুফ (আ)-এর আব্বার 
উদাহরণ ব্যতীত আর কোন উদাহরণ খুঁজিয়া পাইতেছি না। এই মুহূর্তে আমি হযরত 
ইয়াকুব আ)-এর শান উল্লেখ করিতে চাহিলাম, কিন্তু উহা আমার স্মরণে আসিল না। 
মহা চিন্তিত হইয়া তিনি বলিয়াছিলেন ৪ 

- ৬৯০৪৭ ভর || 211191১৯০৮8 

তখনই আল্লাহ্‌ তা'আলা তাহার রাসূলের উপর অহী নাযিল করিলেন, আমরা 
সকলেই নীরব হইয়া গেলাম । অহী শেষে তিনি মাথা উঠাইলে আমি তাহার মুখমগ্ডলে 
খুশির চিহ্ন দেখিতে পাইলাম । তিনি তাহার ললাট মুছিতে মুছিতে বলিলেন ৪ 


৫2128 গা ৩ বত: টা) ১৩৭ 


Contents 


সূরা আন-নূর ৫৯ 
“হে আয়েশা! তুমি সুসংবাদ গ্রহণ কর, আল্লাহ্‌ তা'আলা তোমার অপবাদ মুক্তির 
জন্য আয়াত নায়িল করিয়াছেন।” হযরত আয়েশা (রা) বলেন, আমি তখন অত্যধিক 
রাগানিত হইয়াছিলাম। আমার আব্বাও আমাকে বলিলেন, আয়েশা! তুমি রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর সম্মুখে গিয়া দণ্ডায়মান হও। আমি বলিলাম, আল্লাহ্‌র কসম! আমি তাহার 
সম্মুখে দণ্ডায়মান হইব না। আমি তাহার কৃতার্থও হইব না। এবং আপনাদেরও কৃতার্থ 
হইব না। আমি তো কেবল সেই মহান আল্লাহ্‌র প্রতি কৃতার্থ হইব এবং তাহারই প্রশংসা 
করিব, যিনি আমার অপবাদ মুক্তির সনদ নাযিল করিয়াছেন। তিনি আমাকে যেই কথা 
বলিয়াছেন, আপনারা উহা অস্বীকার করেন নাই । আর উহার প্রতিবাদও করেন নাই। 
রাবী বলেন, হযরত আয়েশা (রা) বলিলেন, আল্লাহ্‌ তা'আলা হযরত যয়নাব বিন্তে 
জাহ্‌শ (রা)-কে তাহার দ্বিনের অসিলায় হিফাযত করিয়াছেন । আমার সম্বন্ধে তিনি কোন 
দোষারোপ করেন নাই বরং ভাল মন্তব্যই করিয়াছেন । কিন্তু তাহার ভগ্নি আমার দোষটা 
করিয়া ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইয়াছে । আরো যাহারা দোষচর্চা করিয়াছিল, তাহারা 
হইল- মিসতাহ্‌, হাস্সান ইবৃন সাবিত এবং মুনাফিক সরদার আবদুল্লাহ্‌ ইবৃন উবাই 
ইব্‌ন সালুল। এই ব্যক্তিই লোক একত্রিত করিয়া দোষচর্চা করিত এবং সেই ব্যক্তি এবং 
হাস্নাহ এই ব্যাপারে সর্বাপেক্ষা বেশী অংশগ্রহণ করিয়াছিল । হযরত আয়েশা (রো) 
বলেন, এই ঘটনার পরে হয়রত আবূ বকর (রা) আল্লাহ্র নামে শপথ করিলেন, তিনি 
আর কখনও মিস্তাহকে দান করিবেন না । অতএব এই আয়াত অবতীর্ণ হইল ঃ 


২61... : ২৮৮194১47৯৮ 15191 EC 53 
আবু বকর (রো) যিনি বড়ই মর্যাদার অধিকারী তিনি যেন তাহার আত্মীয় মিস্হাতকে 
সী বাটা ও যব! 


565৩4 


“2৯১ ১৯০ 11115 ২ 5111 18০ ১1 ১১৯৯১ yl 
“তোমরা ইহা ভালবাস না যে আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে ক্ষমা করিয়া দিবেন। 
আল্লাহ্‌ বড়ই ক্ষমাকারী ও মেহেরবান” । 
তখন হযরত আবু বকর (রা) বলিলেন ঃ 
CIS TESS BHO, 4115 sts 
“আল্লাহ্র কসম হে আমাদের প্রতিপালক! অবশ্যই আমরা আপনার ক্ষমাদানকে 
ভালবাসি ৷” ইহার পর হযরত আবূ বকর (রা) মিস্তাহকে পূর্বের ন্যায় দান করতে 
আরম্ভ করিলেন। ইমাম বুখারী (র) ও এই সুত্রে আবু উসামা মুহাম্মদ ইব্‌ন উসামাহ রে) 
তাহার তাফসীরে সুফিয়ান ইবৃন অয়াকী (র)-এর সুত্রে আবু উসামা রে) হইতে অনুরূপ 
আরো দীর্ঘ হাদীস বর্ণনা করিয়াছেন। ইবৃন আবূ হাতিম (র) আবূ সাঈদ আল-আসাজ্জ 
এর সূত্রে আবু উসামাহ (রা) হইতে ইহার আংশিক বর্ণনা করিয়াছেন । 


Contents 


৬০ তাফসীরে ইবনে কাছীর 


ইমাম আহমাদ (র) বলেন, হুসাইম (র) ..... হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত, 
তিনি বলেন, আসমান হইতে যখন আমার অপবাদ মুক্তির সনদ হিসাবে অহী নাযিল 
হইল । তখন রাসূলুল্লাহ্‌ (সা) আমার নিকট আসিয়া উহার সুসংবাদ দান করিলেন । আমি 
তখন বলিলাম, আমি ইহার জন্য মহান আল্লাহ্‌র প্রতি কৃতার্থ আপনার প্রতি নহি। ইমাম 
আহমাদ রে) বলেন, ইবৃন আবূ আদী (র) ..... হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত, তিনি 
বলেন, আসমান হইতে যখন আমার প্রতি অপবাদের মুক্তির ফরমান নাযিল হইল, তখন 
রাসূলুল্লাহ্‌ (সা) দণ্ডায়মান হইয়া উহা উল্লেখ করিলেন এবং আয়াত তিলাওয়াত 
করিলেন। এবং দুইজন পুরুষ ও একজন শ্ত্রীলোককে কোড়া মারিবার জন্য হুকুম 
করিলেন। অতএব তাহাদিগকে কোড়া মারা হইল । সুনান গ্রন্থের ইমামগণও হাদীসটি 
বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান। ইমাম আবু দাউদ (র) 
দোষ চর্চাকারীদের নাম হাস্সান ইবন সাবিত, মিস্তাহ ইব্‌ন উসাদাহ ও হাস্নাহ বিনতে 
জাহশ উল্লেখ করিয়াছেন । সিহাহ, সুনান এবং মুসনাদ গ্রন্থ সমূহের উম্মুল মুমিনীন 
হযরত আয়েশা (রা) হইতে বিভিন্ন সূত্রে এইরূপ বর্ণিত হইয়াছে। ঘটনাটি উম্মুল 
মু'মিনীন হযরত আয়েশা (রা)-এর আম্মা হযরত উম্মে রমান (রা) হইতেও বর্ণিত 
হইয়াছে । ইমাম আহমাদ (রে) বলেন, আলী ইব্‌ন আসীম (র) ..... উম্মে রমান রো) 
হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আয়েশার (রা) নিকট উপস্থিত ছিলাম । এমন 
ধ্বংস করেন। আয়েশা (রা) জিজ্ঞাসা করিলেন, আপনি কেন এমন বদৃদু'আ করিতেছেন? 
সে বলিল, সে দোষ চর্চাকারীদের একজন । আয়েশা (রা) জিজ্ঞাসা করিলেন । কোন 
দোষ? মহিলাটি বলিল, তোমার সম্পর্কে এইরূপ দোষ । 

আয়েশা (রা) জিজ্ঞাসা করিলেন, ইহা কি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কর্ণগোচর হইয়াছে? 
সে বলিল, হ্যা। আয়েশা জিজ্ঞাসা করিলেন, আমার আব্বা হযরত আবূ বকর (রা)-ও কি 
ইহা শুনিয়াছেন? সে বলিল, হ্যা। ইহা শুনিয়া হযরত আয়েশা (রা) বেহুশ হইয়া 
পড়িলেন। যখন তাহার জ্ঞান ফিরিল, তখন ভীষণ জুরে আক্রান্ত । হযরত উম্মে রুমান 
(রা) বলেন, আমি উঠিয়া তাহাকে চাদর দিয়া ঢাকিয়া দিলাম । অতঃপর রাসূলুল্লাহ্‌ সো) 
আগমন করিলেন । তিনি জিজ্ঞাসা করিলেন, সে কেমন? আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্‌! 
সে জুরে আক্রান্ত হইয়াছে । তিনি বলিলেন, সম্ভবত অপবাদের চাপ সামলাইতে না 
পারিয়া এইরূপ হইয়াছে। 

অতঃপর আয়েশা রো) সোজা হইয়া বসিলেন, এবং বলিলেন, আল্লাহ্‌র কসম, আমি 
যদি আল্লাহ্র নামে শপথ করিয়া অপবাদ অস্বীকার করি, তবে আপনারা উহা বিশ্বাস 
করিবেন না। অতএব আমার ও আপনাদের উদাহরণ হইল হযরত ইয়াকুব (আ) ও 


Contents 


সূরা আন-নূর ৬১ 

তীহার পুত্রগণের ন্যায়। যখন তিনি 175,112 LL 
১.5 বলিয়াছিলেন। উম্মে রূমান (রা) বলেন, ইহার পর রাসূলুল্লাহ্‌ (সা) বাহির 
হইলেন এবং তাহার উপর অহী অবতীর্ণ হইল। অতঃপর তিনি ফিরিয়া আসিলেন, আবূ 
বকরও তাহার সংগে ছিলেন। তিনি ভিতরে প্রবেশ করিয়া বলিলেন, হে আয়েশা! আল্লাহ্‌ 
তা'আলা তোমার অপবাদ মুক্তির জন্য আয়াত নাযিল করিয়াছেন। তখন আয়েশা 
বললেন, ইহাতে আমি আল্লাহ্‌র সমীপে কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনার প্রতি নহে। 

হযরত আবূ বকর (রা) বলিলেন, হে আয়েশা (রা)! তুমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে 
এইরূপ বলিতেছ? তিনি বলিলেন, হ্যা, আমি তাহাকেই বলিতেছি। যাহারা আয়েশা 
(রা)-এর এই দোষচর্চায় শরীক ছিল, তাহাদের মধ্য এমন এক ব্যক্তিও ছিল, যাহার ভরণ 
পোষণের দায়িত্ব হযরত আবূ বকর রো) গ্রহণ করিয়াছিলেন । কিন্তু এই ঘটার পর তিনি 
শপথ করিয়া বলিলেন যে, তিনি আর তাহার দায়িত্ব গ্রহণ করিবেন না। তখন অবতীর্ণ 
হইল £ 

2231 ২2019 +4৮5০৯৯]1 19121 এও ও 

ইহার পর হযরত আবূ বকর (রা) বলিলেন, আবশ্যই আমরা আপনার ক্ষমাদানকে 
পসন্দ করি, হে আমাদের প্রতিপালক! অতঃপর তিনি পুনরায় মিস্তাহকে সাহায্য দান 
করিতে শুরু করিলেন । 

হুসাইনের সূত্রে কেবল ইমাম বুখারী (রে) হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম 
(র) করেন নাই । ইমাম বুখারী রে) ..... হুসাইন হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন । 
আবু আওয়ানা -এর রিওয়ায়েত দ্বারা বুঝা যায় যে, মাসরূক নিজেরই উম্মে রুমান (রা) 
হইতে শুনিয়া হাদীসটি বর্ণনা করিয়াছেন । কিন্তু উলামায়ে কিরামের একটি দল, বিশেষত 
খতীব বাগদাদী উহা অস্বীকার করিয়াছেন। কারণ এতিহাসিকগণ উল্লেখ করিয়াছেন যে, 
হযরত উম্মে রূমান রো) রাসূলুল্লাহ্‌ (সা)-এর জীবদ্ধশায় ইন্তিকাল করিয়াছেন। খতীব 
বাগদাদী বলেন, মাসরূক রর) মুরসালরূপে বর্ণনা করিতেন । 

তিনি বলিতেন ১১ 1. কিন্তু ভুলবশত কেহ কেহ উহাকে এ, মনে 
করিয়া রিওয়ায়েতটি মুত্তাসিল ধারণা করিয়াছেন। অথচ, উহা হইল মুরসাল । ইমাম 
বুখারী (র) অনুরূপ বর্ণনা করিয়াছেন, কিন্তু তাহার নিকট সূত্রের দোষ ধরা পড়েনি। কেহ 
কেহ বলেন, মাসরুক (র) আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে তিনিও উম্মে রূমান রো) 
হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন । 

- 355০0 39১11 ১. 

“যাহারা মিথ্যা অপবাদের তুফান উঠাইয়াছে”। “4 ’ অর্থ মিথ্যা ও ভিত্তিহীন 

অপবাদ । ১০:০6 “ রাহা মার | 


Contents 


৬২ তাফসীরে ইবনে কাছীর 


৫ 1১: ১৮০০৪ ১১ হে আবু বকরের পরিবার পরিজন! তোমরা উহাকে নিজেদের 
জন্য মঙ্গলকর মনে করিও না। ৮৫-১ ৯ বরং উহা তোমাদের জন্য দুনিয়া ও 
আখিরাতের জন্য মঙ্গলকর। অর্থাৎ পৃথিবীতে তোমাদের সত্যতা প্রমাণিত হইবে এবং 
পরকালে তোমাদের মর্যাদা বুলন্দ হইবে । পবিত্র কুরআনেই হযরত আয়েশা (রা)-এর 
দোষমুক্তির সনদ অবতীর্ণ হইয়াছে $ 

- 431৯ ০০০ 43 4242 022০০ JEU ধস Y 


“পবিত্র কুরআনে যেই আয়াত অবতীর্ণ হইয়াছে উহার অগ্র-পশ্চাতে কোন বাতিল 
আসিতে পারে না। উহাকে কোনভাবেই বাতিল স্পর্শ করিতে পারে না” । 

হযরত আয়েশা (রা) যখন মৃত্যুর মুখোমুখী হন, তখন হযরত ইব্‌ন আব্বাস (রা) 
তাহাকে বলিলেন £ “হে আয়েশা (রা)! আপনি আনন্দিত হউন, আপনি রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর বিবি, তিনি আপনাকে এমনি ভালবাসিতেন যে আপনার পরে তিনি অন্য কোন 
কুমারী স্ত্রী বিবাহ করেন নাই । এবং আসমান হইতে আল্লাহ্‌ তা'আলা আপনার অপবাদ 
মুক্তির সনদ অবতীর্ণ করিয়াছেন । 

ইব্‌ন জরীর (র) তাহার তাফসীরে উসমান ওয়াসিতী রে) ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন 
জাহ্‌শ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার হযরত আয়েশা (রা) ও হযরত যয়নব 
(রা) পরস্পর গর্ব প্রকাশ করিলেন। হযরত যয়নাব (রা) বলিলেন, আল্লাহ্‌ তাআলা 
আসমান হইতেই রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত আমাকে বিবাহ দিয়াছেন। তখন হযরত 
আয়েশা (রা) বলিলেন, সাফওয়ান ইব্‌ন মুয়াত্তাল আমাকে তাহার সাওয়ারীর উপর বহন 
করিয়া আনিলেন, কিছু লোক যখন আমাকে মিথ্যা অপবাদে অভিযুক্ত করিয়াছিল। 
তখন আল্লাহ্‌ তা'আলা আসমান হইতে অহী অবতীর্ণ করিয়া আমাকে অপবাদ মুক্ত 
করিয়াছিলেন । তখন হররত যয়নাব (রা) তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে আয়েশা! যখন 
এ উটের উপর তুমি আরোহণ করিয়াছিলে, তখন কি বলিয়াছিলে? তিনি বলিলেন ৪ 

49 (5৩ > “আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম 
কার্যনির্বাহী ।” তখন তিনি বলিলেন, তুমি মুমিনদের কলেমাই উচ্চারণ করিয়াছিলে । 

উই ০ ০৮০১০৪১৭৪০০ এ এই বিষয়ে যাহারা মুখ খুলিয়াছে এবং 
হযরত আয়েশাকে অপবাদে অভিযুক্ত করিয়াছে, তাহাদের প্রত্যেকের জন্য তাহাদের 
lil LL রোদ 

১৬১, 8590 “আর যেই ব্যক্তি সর্বপ্রথম অপবাদ আরোপ 
করিয়াছে” কেহ কেহ বলেন, ইহার অর্থ হইল, যেই ব্যক্তি মানুষ একত্রিত করিয়া 
তাহাদের মধ্যে এই অপবাদ ছড়াইত ও প্রচার করিত ১৮ ০০1১০] “তাহার 
জন্য রহিয়াছে, কঠিন শাস্তি” । 


Contents 


সূরা আন-নূর ৬৩ 

অধিকাংশ উলামায়ে কিরামের মতে এ ব্যক্তি হইল আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই ইব্ন 
সালুল। মুজাহিদ এবং আরো অনেকে এই মন্তব্য করিয়াছেন। অবশ্য কেহ কেহ বলেন, 
এ ব্যক্তি হইল, হাস্সান ইব্‌ন সাবিত রো) এই মতটি অতিশয় দুর্বল মত। যেহেতু 
বুখারী শরীফে এই ধরনের একটি রিওয়ায়েত বর্ণিত হইয়াছে । একই কারণে আমরা 
মতটি এখানে উল্লেখ করিয়াছি । নচেৎ সাহাবায়ে কিরামের যেই মর্যাদা ও ফযীলত 
রহিয়াছে, উহার প্রেক্ষিতে এই মতটি কোন গুরুত্ রাখে না। বিশেষত হযরত হাসসান 
(রা) তাহার কবিতার মাধ্যমে কাফির ও মুশরিকদের আরোপিত অপবাদ ও গালমন্দের 
প্রতিবাদ করিতেন। তাহার সম্পর্কে রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছিলেন ঃ 

১1৮০ 02১ 9৫৯০১ “হে হাস্সান! তুমি তাহাদের গালির প্রতিবাদে গালি দিও 
হযরত জিব্রাল (আ) তোমার সাহায্যকারী” । 

আ'“মাশ রে) বলেন, আবু য্যুহা (র)-এর সুত্রে মাসরূক (র) হইতে বর্ণিত। তিনি 
বলেন, একবার আমি হযরত আয়েশা (রা)-এর খিদমতে উপস্থিত ছিলাম ৷ এমন সময় 
হযরত হাস্সান (রা) আগমন করিলেন। তখন হযরত আয়েশা (রা) আমাকে তাহার 
জন্য তাকিয়া ঠিক করিয়া দিতে হুকুম করিলেন । তিনি বাহির হইয়া গেলে আমি হযরত 
আয়েশা (রো)-কে বললাম, হাস্সান আপনার নিকটও আসেন এবং আপনি তাহার প্রতি 
দয়ায় নাজির নিগার গার র রানার 
LEE Cle 01655 2৮৫ ৪155 এত, 

তখন তিনি বলিলেন, অন্ধ হওয়া অপেক্ষা অধিক বড় শাস্তি তাহার আর কি হইবে? 
তাহার দৃষ্টিশক্তি লোপ পাইয়াছিল। সম্ভবত আল্লাহ্‌ তা'আলা ইহাই তাহার জন্য বড় শাস্তি 
নির্ধারিত করিয়াছিলেন। অতঃপর তিনি বলিলেন, কাফিরদের পক্ষ হইতে রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে গালি দেওয়া হইত । হাস্সান (রা) উহার জওয়াব দানের জন্য নিযুক্ত ছিলেন। 

অতঃপর এক রিওয়ায়েতে বর্ণিত, হযরত হাস্সান (রা) হযরত আয়েশা রো)-এর 
খিদমতে উপস্থিত হইয়া তাহার প্রশংসামূলক একটি কবিতা আবৃত্তি করিলেন ঃ 

Hl ৯] ০০ ৪1১৪ ৮১৩ * ২23০ ০১৪ Lb ০1১১ ০৮০০৯ 

“তিনি আয়েশা) পৃত পবিত্র সর্বপ্রকার -দোষ হইতে মুক্ত। তাহাকে কোন প্রকার 
অপবাদে অভিযুক্ত করা যায় না। এবং তিনি নিজেও কাহারও প্রতি অপবাদ আরোপ 
করেন না । 

আয়েশা (রা) ইহা শুনিয়া বলিলেন, কিন্তু আপনি তো এমন নহেন। ইব্‌ন জরীর (র) 
বলেন, হাসান ইবৃন কুর'আহ (র) ..... হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত। তিনি: 
বলেন, আমি হাস্সানর)-এর কবিতা অপেক্ষা অধিক উত্তম কবিতা আর কাহারও ভুনি 
নাই । আমি আশা করি তিনি বেহেশ্তবাসী হইবে। 


Contents 


৬৪ তাফসীরে ইবনে কাছীর 


KC MEL EE PTE EOE 

“হে আবু সুফিয়ান! তুমি মুহাম্মদ (সা)-কে গালি দিয়াছ এবং আমি উহার জওয়াব 

দিয়াছি এবং আল্লাহ্র নিকট ইহার পুরস্কারের আমি আশা রাখি” । 
পৃ ১৫:৮০ ৬০৯০ ৯০৬] ক ৬০০০০ 5১1১৩ ০১1 003 

“কারণ আমার আব্বা ও দাদা আমার ইজ্জত মুহাম্মদ (সা)-এর ইজ্জত সম্মানের 

প্রতিরক্ষার বস্তু” । 
৪1581] (০৫ ১১৩ 0৫ ১০১৪ * ৮৮34 laid sts itsl 

“আরে তোমার মত লোক রাসূলুল্লাহ্‌ (সা)-কে গালি দেয় অথচ তুমি কোন প্রকারেই 
তাহার সমকক্ষ নহে। তোমার ন্যায় সকল দুষ্টলোক রাসূলুল্লাহ্‌ (সা)-এর ন্যায় 
সলোকের উপর বিসজীতি” | 

₹১:4|| ১১২৫১ ১ ৪১৯৪ + 42৪ ৮৮৮০২7১৮০০৭ ০৪১০০ 

“আমার জিহ্বা নির্দোষ তেজ-তরবারী সমতুল্য । আর এবং আমার সমুদ্র এত গভীর 
ও প্রশস্ত যে, ডোলের পানি উত্তোলন তাহার পানিকে ময়লাযুক্ত করিতে পারে না”। 
অর্থাৎ আমার প্রিয় রাসূলুল্লাহ (সা)-কে যে যতই গালমন্দ বলুক না, কেন তাহার চরিত্র 
সদা নিফলঙ্ক থাকিবে। 

হযরত আয়েশা (রা)-কে কেহ জিজ্ঞাসা করিল, ইহা কি অনর্থক কথা নহে? তিনি 
বলিলেন, না। অনর্থক হইল উহা যাহা মহিলাদের নিকট বলা হয়। বলা হইল আল্লাহ্‌র 
৮০০৬ 

555 152185০2৮১৫ 195 এ “তাহাদের মধ্য হইতে যে ব্যক্তি 
অপবাদ প্রচারের প্রধান অংশগ্রহণ করিয়াছে তাহার জন্য কঠিন শাস্তি রহিয়াছে”। তিনি 
বলিলেন, তাহার দৃষ্টিশক্তি কি লোপ পায় নাই? তাহার উপর কি তরবারী উদিত হয় 
নাই? অর্থাৎ হযরত সাফওয়ান ইবৃন মু'আত্তাল সুলামী (রা).যখন জানিতে পারিলেন, 
হাস্সান তাহার প্রতি অপবাদ আরোপ করিয়াছে, তখন তিনি তাহাকে তরবারী দ্বারা 
হত্যা করিতে উদ্যত হইয়াছিলেন। 
Lic $ Ps I 
LE ie ০১০ ৩৮৪৭ bas ১১%. 


do গে ৬ A AAG 


£ ৩! ১ 091535 


টী” 


| 


Contents 


সূরা আন-নূর ৬৫ 
মাত এরা রা দানার ০ রি ব্কা যারা রান টানা 
HALL Sb AS SEA Lal ile A S55 

০:25 152 2 8৮৬ ৮ শি 
+ ০৯০৬ ৫৯ 490 ০৩৬ ৬৩১9৬ 

অনুবাদ ঃ (১২) এই কথা শুনিবার পর মু’মিন পুরুষ ও নারীগণ কেন নিজদিগের 
বিষয়ে সতধারণা করে নাই, ইহা তো সুস্পষ্ট অপবাদ ৷ (১৩) তাহারা কেন এই 
ব্যাপারে চারিজন সাক্ষী উপস্থিত করে নাই? যেহেতু তাহারা সাক্ষী উপস্থিত করে 
নাই, সে কারণে তাহারা আল্লাহ্‌র বিধানে মিথ্যাবাদী । 

তাফসীর $ হযরত আয়েশা (রা)-এর কল্পিত ঘটনায় কিছু সংখ্যক মুসলমান ও 
জড়িত হইয়া অপবাদ প্রচারে অংশ গ্রহণ করিয়াছিল। অতএব আল্লাহ্‌ তা'আলা 
তাহাদিগকে সতর্ক করণ ও আদব শিক্ষা দানের উদ্দেশ্যে ইরশাদ করেন ৪ 

il... Usd ৮৮ yaa ২৪ 

হে মু’মিনগণ! উম্মুল মু'মিনীন আয়েশা (রা) সম্পর্কে যখন তোমরা মিথ্যা অপবাদ 
শুনিয়াছ, তখন মু'মিন পুরুষ ও মু'মিন স্ত্রীগণ উহা নিজেদের উপর ধারণা করিল না 
কেন। অর্থাৎ এইরূপ অপকর্ম যেমন তাহাদের দ্বারা সম্ভব নহে, অনুরূপভাবে উম্মুল 
মু'মিনীন হযরত আয়েশা (রা) দ্বারা মোটেই সম্ভব নহে। কেহ কেহ এই মত প্রকাশ 
করিয়াছেন যে, আলোচ্য আয়াত হযরত আবূ আইউব আনসারী (রা) ও তাহার স্ত্রী 
সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। 

ইমাম আহমাদ (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইবৃন ইয়াসার (রা) ..... বনী. 
নাজ্জার গোত্রীয় জনৈক রাবী হইতে বর্ণিত। একবার আবু আইউবকে তাহার স্ত্রী বলিল, 
হে আবু আইউব! হযরত আয়েশা (রা) সম্পর্কে মানুষ কি বলিতেছে? তাহা কি আপনি 
শুনিতেছেন না? তিনি বলিলেন, হ্যা, তবে ইহা সম্পূর্ণ মিথ্যা । আচ্ছা তুমি কি এইরূপ ' 
কাজে লিপ্ত হইতে পার? উম্মে আইউব (রা) বলিলেন, আল্লাহর কসম কখনও না? তখন 
আবু আইউব (রা) বলিলেন, আয়েশা (রা) তো তোমা অপেক্ষা অনেক উত্তম ৷ তাহার 
দ্বারা ইহা কি করিয়া সম্ভব হইতে পারে? রাবী বলেন, অপবাদকারীদের অপবাদ সম্পর্কে ' 
কুরআনের আয়াত হইল তখন সর্ব প্রথম যাহারা অপবাদ প্রচার করিয়াছিল তাদের উল্লেখ 
করা হইয়াছে ঃ 

2 4৯০০2 0৮12 

রি He ODIOE HOY 
একটি দল” । আর তাহারা হইল হাস্সান ও তাহার সাথী সংগী । অতঃপর ইরশাদ 
হইয়াছে ৪ - [1..... Ural ০০০ sya SY 
ইব্‌ন কাছীর__৯ (৮ম) 


Contents 


৬৬ তাফসীরে ইবনে কাছীর 


তোমরা যখন অপবাদ শুনিয়াছিলে, তখন আবু আইউব ও তাহার স্ত্রীর মত অন্যান্য 
. সকল মুমিন পুরুষ ও মু"মিন স্ত্রীগণ ধারণা করিল না কেন? 

মুহাম্মদ ইব্‌ন উমর ওয়াকিদী রে) বলেন, ইব্ন" আবূ হাবীব (র) ..... আবু 
আইউবের আযাদকৃত গোলাম আফলাহ হইতে বর্ণিত। তিনি বলেন, একবার উন্মে 
আইউব (রা) বলিলেন, আয়েশা (রা) সম্পর্কে মানুষ যে অপবাদ প্রচার করিতেছে উহা 
কি আপনিও শুনেন না? তিনি বলিলেন, হাঁ শুনি, তবে উহা সম্পূর্ণ মিথ্যা । হে উম্মে 
আইউব! তুমি কি এই গুরুতর কাজ করিতে পার? তিনি বলিলেন, আল্লাহ্র কসম, না। 
তখন আবু আইউব (রা) বলিলেন, আল্লাহ্‌র কসম! আয়েশা তোমা অপেক্ষা উত্তম। 
তাহার দ্বারা ইহা মোটেই সম্ভব নহে। পবিত্র কুরআনের আয়াত অবতীর্ণ হইলে, আল্লাহ্‌ 
' তাআলা অপবাদকারীদের কথা প্রথম উল্লেখ করিয়া পরে বলেন ঃ 


[১৪ 15113 LS Hl ES ১১৮১০ ১৪ ihn yl 
রিও 6৯4৫5 0 


< ll 

যমন আর আহিব ও তাহার পরও রর টার বিয়াহ 

মিথ্যা বলিয়া মন্তব্য করিয়াছিল, অন্যান্য মু'মিন পুরুষ ও মু'মিন স্ত্রীগণও কেন অনুরূপ 

মন্তব্য করে নাই? আর তাহারা কেহই ইহা বলে নাই যে, ইহা সম্পর্ণ মিথ্যা ও 

_ বানোয়াট । কেহ কেহ বলেন, এ ব্যক্তি হযরত আবূ আইয়ুব রো) ছিল না বরং হযরত 
উবাই ইব্‌ন কা“ব (রা) ছিলেন। 

1 4০ 15৯15 তাহারা কেন ইহা বলিল না, যে ইহা স্পষ্ট মিথ্যা ও 
বানাওয়াট। কারণ, হযরত আয়েশা (রা) সাফওয়ান ইব্‌ন মু'আত্তাল (রা)-এর উদ্ভ্রীর 
উপর আরোহণ করিয়া দ্বিপ্রহরেই সকলের সম্মুখে আসিয়াছিলেন। রাসূলুল্লাহ্‌ সো)ও 
তখন সেখানে উপস্থিত ছিলেন। আল্লাহ্‌ না করুন যদি তাহাদের অন্তরে কোন প্রকার 
দুর্বলতা থাকিত, তবে তাহারা প্রকাশ্যভাবে দিবালোকে সকলের সম্মুখে এইভাবে উপস্থিত 
_ হইতেন না । অতএব ইহা দ্বারা প্রমাণিত হয় যে, অপবাদ আরোপকারীদের অপবাদ স্পষ্ট 

মিথ্যা ও বানোয়াট । অতঃপর ইরশাদ হইয়াছে ৪ 
215 ২5545 % %] তাহারা যেই অপবাদ আরোপ করিয়াছে উহার 
| জন্য তাহারা চারজন সাক্ষী কেন উপস্থিত করিল নাঃ যাহারা তাহাদের অপবাদের 
সত্যতা প্রমাণ করিত। 


0811 15 10 9০ 57154 15214 ২৩ 
“যেহেতু তাহারা সাক্ষী উপস্থিত করে নাই অতএব আল্লাহ্র দরবারে মিথ্যাবাদী ও 
অপরাধী” 


Contents 


সুরা আন-নূর ৬৭ 
dc sacs ৩ ENE 

গস ৩০০০৪৮৭১১১৩ *£ 
(2, Ee A ৪ ! Ww od 


2 শর্ট $ We ডে & 
ASL IE AS RSE S ১10 
Go, dow ৮০৫ (৯:4৫ ১৮ ৭, 


' ৮ AY ০০৪৯) bes bd cautd Daud 


অনুবাদ ঃ (১৪) দুনিয়া ও আখিরাতের তোমাদিগের প্রতি আল্লাহ্‌র অনুগ্রহ ও 
দয়া না থাকিলে, তোমরা যাহাতে লিপ্ত ছিলে তজ্জন্য কঠিন শাস্তি তোমাদিগকে স্পর্শ 
করিত । (১৫) যখন তোমরা মুখেমুখে ইহা ছড়াইতেছিলে এবং এমন বিষয় মুখে 
উচ্চারণ করিতেছিলে যাহার কোন জ্ঞান তোমাদিগের ছিল না এবং তোমরা ইহাকে 
তুচ্ছ গণ্য করিয়াছিলে, যদিও আল্লাহ্র নিকট ইহা ছিল গুরুতর বিষয় । | 

তাফসীর £ হযরত আয়েশা (রা) সম্পর্কে যাহারা অপবাদ প্রচারে জড়িত ছিল 
তাহাদিগকে সম্বন্ধ করিয়া আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ | 


৪১330 1811 155 LEAL এত এ এজ YG 
“আর যদি তোমাদের প্রতি আল্লাহ্র অনুগ্রহ ও রহমত না হইত অর্থাৎ তোমাদের 
ঈমানের কারণে তোমাদের তাওবা কবুল না করিতেন এবং তোমাদের অপরাধ ক্ষমা না 
করিতেন ৪/১৮০ ০১০ ১১১১/০ (৪৮৫০৭ অবশ্যই যেই অপরপাধে 
তোমরা লিপ্ত হইয়াছিলে উহার কারণে তোমাদের কঠিন শাস্তি হইত” । 
আলোচ্য আয়াত এ সকল অপবাদ আরোপকারীদের সম্পর্কে অবতীর্ণ হহাছিল 
যাহারা মু'মিন ছিল। যেমন, মিসতাহ, হাস্সান, হাসনা বিনতে জাহ্‌শ ও অন্যান্যরা । 
আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই ইব্‌ন সালুল এবং তাহার মত আরো যেই সকল মুনাফিক এই 
ঘটনায় জড়িত ছিল আলোচ্য আয়াত তাহাদের সম্পর্কে নহে। কারণ তাহারা মু'মিন ছিল 
না এবং এমন ভাল কাজও করে নাই যাহার কারণে তাহারা কঠিন শাস্তি হইতে রক্ষা 
পাইতে পারে৷ প্রকাশ থাকে যে, যেই কোন গুনাহর উপর কোন শাস্তির কথা উল্লেখ করা 
হইয়াছে এ শাস্তি কেবল তখনই দেওয়া হইবে, যখন এ গুনাহ্‌র কাজে লিপ্ত ব্যক্তি তাওবা 
না করিবে । কিংবা এ গুনাহ্‌্র পরিরর্তে সমপর্যায়ের কিংবা আরো অধিক বেশী মর্যাদার 
কোন নেক কাজ না করিবে । অতএব আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ঃ 


১৫4104১৮৮5১ মুজাহিদ ও সাঈদ ইবন জুবাইর (র) ইহার অর্থ করেন, 
“যখন তোমরা এই অপবাদমূলক কথা একজন হইতে অপরজন শুনিয়া অন্যের নিকট 


Contents 


৬৮ তাফসীরে ইবনে কাছীর 


বর্ণনা করিতেছিলে, সে অর্থাৎ সে অমুক হইতে শুনিয়াছে এবং অমুক অমুক হইতে 
শুনিয়াছে এইভাবে উহা চতুর্দিকে ছড়াইয়া পড়িয়াছে”। কেহ কেহ এখানে আয়াতটি 
এইরূপ পড়িয়াছেন ঃ ১১0১315 ১ বুখারী শরীফে বর্ণিত হযরত আয়েশা 
(রা) ও অনুরূপ পাঠ করিতেন । ইহা )..]| 019 আরবের এই ব্যবহার হইতে লওয়া 
হইয়াছে। অর্থাৎ সে বরাবর তাহার মিথ্যার উপর চলিয়াছে। আরবগণ ইহাও বলিয়া 

থাকেন, ১:৮:.|| :৪ ০১-৪13 অমুক বরাবর ভ্রমণ করিয়া চলিয়াছে। কিন্তু প্রথম 
কির‘আত অধিক প্রসিদ্ধ । অধিকাংশ উলামায়ে কিরামের মত ইহাই। কিন্তু দ্বিতীয় 
কিরাআতটি হযরত আয়েশা (রা) কর্তৃক বর্ণিত। ইবন আবূ হাতিম (র) বলেন, আবু 
সাঈদ আসাজ্জ ..... হরযত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি «১৬৪17 ১ 
পড়িতেন-ইব্ন আবু মুলায়কা (র.) বলেন, হযরত আয়েশা (রা) ইহা সম্পর্কে অন্য লোক 
MAA সিরা 


le al ad Ces Sal ELE 

ভোমরা এমন বিষয় স্পর্ে কথা বল, যাহা তোমরা জান না 11:25 
ৃ Mle alll sie 98 05 (১১৪ যেই গুরুতর অপবাদ তোমরা হাল্কা ও সহজ মনে কর। 
অথচ, আয়েশা (রা) যদি রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্ত্রী নাও হইতেন তবুও তো ইহা এইরূপ 
অপবাদ সহজ ছিল না। অতএব সাইয়্যিদুল আম্বিয়া ও খাতিমুল আম্বিয়া (সা)-এর স্ত্রী 
সম্পর্কে ইহা কিরূপে হাল্কা ও সহজ হইতে পারে? উহা সহজ মোটেই নহে বরং 
'আল্লাহ্র নিকট ইহা গুরুতর । সাইয়্যিদুল আম্বিয়া (সা)-এর স্ত্রীর প্রতি এইরূপ গুরুতর 
অপবাদ আল্লাহ্র জন্য অসহনীয় হইয়াছে । তিনি তো কোন নবীর স্ত্রী সম্পর্কে এইরূপ 
ভিত্তিহীন ও বানোয়াট অপবাদ বরদাশৃত করেন না। সুতরাং সাইয়্যিদুল আম্বিয়া 
(সা)-এর স্ত্রী সম্পর্কে এই অপবাদ কিভাবে বরদাশত করিতে পারেন? কাজেই তিনি 
অহীর মাধ্যমে উহার প্রতিবাদ করিয়াছেন । তাহারা বিষয়টি সহজ ও হাল্কা মনে 
করিলেও আল্লাহ্র নিকট উহা বড়ই কঠিন ও গুরুতর । বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, 
কেহ কেহ কখনও এমন কথা মুখে উচ্চারণ করিয়া বসে যাহাতে আল্লাহ্‌ অত্যধিক 
অসুত্তষ্ট হন এবং উহার কারণে জাহান্নামের মধ্যে আসমান ও যমীনের মাঝের দূরতৃ 
পরিমাণ গভীরে নিক্ষিপ্ত হয়। অথচ সে তাহার উচ্চারিত কথার এই মারাত্মক দিকটি 
সম্পর্কে চিন্তাও করে না। 


ANA Ww At ৩ Dt ৬ ০৯ Ys 222, PS, পর 8 পা ৬ তা 
i Bel SEAL ARLE HG tA 
রে $ রী 90৯৮: 


Contents 


সূরা আন-নূর | ৬৯ 

৬: HFIP 2 
EES fd ns 0011 

‘ 2 21. ৪ ও 8৬০৪ 
ASE AP fs SV ASS AN ros +) 
অনুবাদ £ (১৬) এবং তোমরা যখন উহা শ্রবণ করিলে তখন কেন বলিলে না, “এ 
বিষয়ে বলাবলি করা আমাদিগের উচিত নহে*, আল্লাহ্‌ পবিত্র, মহান! ইহা তো এক 
গুরুতর অপবাদ । (১৭) আল্লাহ্‌ তোমাদিগকে উপদেশও দিতেছেন, যদি তোমরা 
মু'মিন হও, তবে কখনও অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করিও না। (১৮) আল্লাহ্‌ 
তোমাদিগের জন্য তাহার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বিবৃত করেন এবং আল্লাহ্‌ সর্বজ্ঞ, 

প্রজ্ঞাময় । 

তাফসীর ৪ টিনার রান ররর নে নার 
দিয়াছেন। আলোচ্য আয়াতে তিনি দ্বিতীয় হুকুম দিয়াছেন যে, ভাল:ও সৎ লোকদের 


সম্পর্কে যেন তাহারা কোন অসাধু মন্তব্য না করে। যদি তাহাদের অন্তরে এইরূপ ধারণা 
জন্মে তবে উহা যেন মুখে উচ্চারণ না করে। রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ 


9০০2০ 


টিভি 11257105550 42 ০৪০৯ Cae ভে VALS UNS 
sete HEE an WoO সার ONE TMA: 
যাবৎ না সে উহা মুখে উচ্চারণ না করে কিংবা উহা মুতাবিক আমল নাকরে” ৷ ইমাম 
বুখারী ও মুসলিম (র) তাহাদের সহীহ গ্রন্থদ্ধয়ে হাদীসটি বর্ণনা করিয়াছেন । আল্লাহ্‌ 
তাআলা ইরশাদ করেন ৪ 


19714550114 9১52 05 Sli spain SY 

“তোমরা যখন আয়েশা সম্পর্কে অপবাদ শুনিয়াছিলে তখন তোমরা এইরূপ কেন 
বলিলে না যে, এইরূপ গুরুতর কথা আমাদের মুখে উচ্চারণ করা উচিৎ নহে” । 
14052150582 185 ২১০৯ “সুবহানাল্লাহ! ইহা তো বড়ই গুরুতর অপবাদ” । 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্ত্রী সম্পর্কে ইহা অপেক্ষা গুরুতর অপবাদ আর কি হইতে পারে? 
তঃপর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন £ 521 184119১৮550 41174555 
“আল্লাহ্‌ তা'আলা তোমাদিগকে পুনরায় আর কখনও ইহার অনুরূপ আর কোন অপবাদ 
আরোপ করিতে নিষেধ করিতেছেন” | ১০০৯০ 145 ১। যদি তোমরা আল্লাহ্‌র ও 
‘তাহার শরীয়াতের প্রতি বিশ্বাস রাখ এবং তাঁহার রাসূলের প্রতি যদি তোমাদের ভক্তি 
শ্রদ্ধা থাকে, তবে যেন পুনরায় তোমাদের পক্ষ হইতে এইরূপ অপবাদ আরোপের ঘটনা 
না ঘটে। 


Contents 


৭০ তাফসীরে ইবনে কাছীর 


অবশ্য যাহারা কাফির তাহাদের জন্য শরীয়াতের ভিন্ন নির্দেশ রহিয়াছে। 4, 
০.:811450 1411 আর আল্লাহ্‌ তা'আলা তোমাদের জন্য স্পষ্টভাবে শরীয়াতের হুকুম 
সমূহ বর্ণনা করিতেছেন ।?4১+12 1111) মানুষের জন্য যাহা শোভনীয় ও যাহা 
উপকারী আল্লাহ্‌ তাহা জানেন এবং শরীয়াতের নির্দেশ নির্ধারণের বেলায়ও তিনি বড়ই 
হিক্‌মতওয়ালা। 

৬. ০৯৮ 6 ০8৮1৩ ৬ 


৮09 পি ১৮০০০১ ১৮: ১১ রর ১৭ 


$ ৮ ০৪ oy টে 
শার্ট মিন্রারার 
* ১৯০ ১ 
অনুবাদ £ (১৯) যাহারা মু'মিনদিগের মধ্যে অশ্ীলতার প্রসার কামনা করে 
তাহাদিগের জন্য আছে দুনিয়া ও আখিরাতে মর্মভুদ শাস্তি এবং আল্লাহ্‌ জানেন, 
তোমরা জানো না। : | 
তাফসীর ঃ উল্লেখিত আয়াতের আলাহ্‌ তা“আলা তৃতীয় সতর্ক করিয়াছেন। অর্থাৎ 
কোন মু'মিন সম্পর্কে কোন খারাপ কথা শুনিবার পর যদি উহা কাহার অন্তরে বদ্ধমূল হয় 
এবং মুখে উহা উচ্চারণও করিয়া ফেলে, রী নস রিপার হয়ছে দক 
ররর উর 


i 13516115551 52301 ০১ Call ৪55১ ১১৯2 ০০ 21 

“যাহারা ইহা চায় যে, মুমিনদের অশ্লীলতার প্রচার ঘটুক তাহাদের ইহকালে ও 
পরকালে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি হইবে । ইহকালে তাহাদিগকে কোড়া মারা হইবে এবং 
পরকালে শাস্তি অধিক যন্ত্রণাদায়ক” । 

১৮55 2 2৪ 4১, 411 আল্লাহ্‌ জানেন আর তোমরা জান না। অতএব ' 
সকল বিষয় সম্পর্কে তাহার নিকট হইতে দিকনির্দেশনা গ্রহণ করা উচিৎ । 

ইমাম আহমাদ (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন আবূ বকর রে) ..... সাওবান (রা) থেকে 
বর্ণিত। তিনি বলেন, তোমরা আল্লাহ্‌র বান্দাগণকে কষ্ট দিও না, তাহাদিগকে লজ্জা দিও 
না আর তাহাদের গোপন বিষয়ের সন্ধান করিও না। কারণ, যেই ব্যক্তি তাহার কোন, 
মুসলমান ভাইয়ের গোপন বিষয়ের সন্ধান করিবে, আল্লাহ্‌ ও তাহার গোপন বিষয় খুঁজিয়া 
তাহাকে তাহার ঘরেই লাঞ্চিত করিবেন। 


Contents 


সূরা আন-নূর ৭১ 
£3, bE Gh oo Sud AOE EAE 


‘AD ০৯১) RAE তা 


৮-২১ ১৮৭১০, ০5৮৮1৯5531%৭ ১৪৪ BC 1 


Fu ada তা 


০৮১35, Ely : ELEN 49 টি ০৮ 


পা 


Iw oo b A, dd & 


৩০ 1০০ LR CEDAR dy 


সর 


রো ANNE LEAT ৬ ৮৮ 


১০ ৮৫৮৭ lls fs 593) 

অনুবাদ ৪ (২০) তোম জানবার লজিক ল্যান রাকিরে 
তোমাদিগের কেহই অব্যাহতি পাইতে না এবং আল্লাহ্‌ দয়ার্্র ও পরম দয়ালু । (২১) 
হে মুমিনগণ! তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেহ শয়তানের পদাঙ্ক 
অনুসরণ করিলে, শয়তান তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়। আল্লাহ্র 
অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমাদিগের কেহই কখনও পবিত্র হইতে পারিবে না, 
তবে আল্লাহ্‌ যাহাকে ইচ্ছা পবিত্র করিয়া থাকেন এবং আল্লাহ্‌ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, যদি তোমাদের প্রতি আল্লাহ্র অনুগ্রহ 
ও রহমত না হইত এবং তিনি তোমাদের প্রতি করুণাময় এবং মেহেরবান না হইতেন 
তবে তোমরা মারাত্মক শাস্তি হইতে রক্ষা পাইতে না। বরং যেহেতু তিনি তোমাদের প্রতি 
করুণাময় ও দয়ালু অতএব তাহার দান ও করুণা দিয়া তাওবারারীর তাওবা কবুল 
করেন। এবং শরীয়াতের দণ্ডবিধানের মাধ্যমে তোমাদিগকে পবিত্র করেন। অতঃপর 
ইরশাদ করেন ৪ 

৮৫51 ০৮৮১125292০ ১ Cl 
“হে মুমিনগণ! তোমরা শয়তানের নির্দেশিত পথের অনুসরণ করিও না” | 
- ১01 7৯5 045 5 ০৮01 ০৮০ i 52, 

“আর যেই ব্যক্তি শয়তানের নির্দেশিত পথের অনুসরণ করে সে সঠিক পথে চলিতে 
ব্যর্থ হয়, কারণ শয়তান তো সদাসর্বদা অশ্লীল ও মন্দ কাজের জন্য হুকুম করে” । 

আল্লাহ্‌ তা'আলা এই আয়াত দ্বারা অত্যন্ত উত্তম পন্থায় মু'মিনদিগকে সতর্ক 
করিয়াছেন। আলী ইবৃন আবূ তাল্হা (র) হযরত ইব্‌ন আব্বাস (রো) হইতে বর্ণনা 


Contents 


৭২ তাফসীংরে ইবনে কাছীর 


. করিয়াছেন 8 "|| ৩১৯১ অর্থ, “শয়তানের কর্মকাণ্ড” । ইকরিমাহ্‌ (র) বলেন, 
ইহার অর্থ শয়তানের কুমন্ত্রণা ৷ কাতাদাহ্‌ (র) বলেন, ইহার অর্থ সর্বপ্রকার গুনাহের 
কাজ। আবূ মিজ্লায (রা) বলেন, গুনাহ্র মানত করা শয়তানের অনুসরণ করার মধ্যে 
শামিল। মাসরূক (রে) বলেন, একদা. এক ব্যক্তি হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ 
(রা)-কে বলিল, আমি ‘আহার করা’ হারাম করিয়াছি । তখন তিনি বলিলেন 8:১০ 1৯ 
sli ৬০৪১১ “ইহা শয়তনের কুমন্ত্রনা”। তুমি তোমার শপথের কাফ্ফারা দান 
কর। এবং আহার কর । এক ব্যক্তি তাহার সন্তানকে যবাই করিবে বলিয়া মানত করিলে 
ইমাম শা'বী (র) তাহাকে বলিলেন, ইহা শয়তানের কুমন্ত্রণা । এবং তিনি তাহাকে উহার 
পরিবর্তে একটি ভেড়া যবাই করিতে বলিলেন। 

ইব্‌ন আবূ হাতিম রে) বলেন, আমার পিতা .....আবু রাফি রো) থেকে বর্ণিত। 
তিনি বলেন, একবার আমি আমার স্ত্রীর উপর ক্রোধাবিত হইলে, সে বলিল, একদিন সে 
ইয়াহুদী, একদিন সে খ্রিস্টান এবং আমি যদি তাহাকে তালাক না দেই, তবে তাহার সকল 
গোলাম আযাদ হইবে । আমি হযরত আবদুল্লাহ্‌ ইবন উমর (রা)-এর নিকট আসিয়া 
ঘটনার বিবরণ জানাইলে; তিনি বলিলেন ৪ :১(%:5511 ৩০০১১ ১০ 1১৯“ ইহা শয়তানের 
কু-মন্ত্রণা”। যায়নাব বিনতে উম্মে সালামাহও একদিন অনুরূপ বাক্যালাপ করিলে, আমি 
আসিম ইব্‌ন উমর (রা)-এর নিকট আসিয়া জানাইলে তিনিও অনুরূপ মন্তব্য করিলেন । 

আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ঃ | 

ER SP Ce OPEN CEE 

“আল্লাহ্‌ যদি অনুখহ করিয়া তোমাদিগকে তাওবা করিবার তাওফীক দান না 
করিতেন এবং শিরক এবং চরিত্রের অন্যান্য কলুষতা হইতে পবিত্র না করিতেন তবে 
কেহই নিফলুষ হইতে পারিত না” | 

7০০ ৪৫5 9৫15 কিন্তু আল্লাহই যাহাকে ইচ্ছা তাহাকে পবিত্র করেন, 
এবং যাহাকে ইচ্ছা তাহাকে গুমরাহ করেন এবং গুমরাহীর ভয়াবহ ময়দানে ধ্বংস করিয়া 
দেন।?1-€১ ০4119 আর আল্লাহ্‌ তা'আলা তাঁহার বান্দাগণের আলাপ আলোচনা 
শ্রবণ করেন এবং তাহাদের মধ্য হইতে কে হেদায়াত পাওয়ার যোগ্য এবং কে গুমরাহ 
বাসা ET 


81 sl SS 2৮2০ JA) 195 ৩5১35, LA 
1০২১০ ৮৮০০৮৭9০৮০০ 
৯৬ ০০ ৬০০ 
8946১559৮64 সি 
AON TATE 


" মস ১৯০৮ 


Contents 


সূরা আন-নূর ৭৩ 
অনুবাদ ৪6২২) তোমাদিগের মধ্যে যাহারা এশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তাহারা 
যেন শপথ গ্রহণ না করে যে, তাহারা আত্মীয়-স্বজন ও অভাবগ্রস্তকে এবং আল্লাহ্‌র 
রাস্তায় যাহারা গৃহত্যাগ করিয়াছে তাহাদিগকে কিছুই দিবে না, তাহারা যেন 
তাহাদিগকে ক্ষমা করে এবং উহাদিগের দোষ-ক্রুটি উপেক্ষা করে । তোমরা কি চাও 
না যে, আল্লাহ্‌ তোমাদিগকে ক্ষমা করেন? এবং আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু । 
তাফসীর £ আলোচ্য আয়াতে 3 ক্রিয়াটি হ13| ধাতু হইতে নির্গত 
হইয়াছে। অর্থ হইল শপথ করা। /১5|। অর্থ, সামর্থ, সাদাকা ও ইহসান । {2.1 
অর্থ, ধন ও সচ্ছলতা । 
আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 
-২৮০131455 LALIT SCY 
যাহারা সামর্থবান, সদকাদানকারী ও ইহসানকারী তাহারা যেন এই শপথ না করে 
যে, ০১১৯৫০119০৩০৯]19 ২১৪]। ০9115352 01 
_ তাহারা আত্মীয়-স্বজন, দরিদ্রলোক এবং আল্লাহ্র রাহে হিজরাতকারীদেরকে দান 
করিবে না। এবং তাহাদের সহিত সম্প্রীতি বজায় রাখিবে না। আল্লাহ্‌ তা'আলা ইহা দ্বারা 
ও সদ্যবহারের জন্য উৎসাহিত করিয়াছেন এবং তাহাদের পক্ষ হইতে কোন ভুল-ত্রুটি 
হইলে উহা ক্ষমা ও মার্জনা করিতে নির্দেশ দিয়াছেন। ইরশাদ হইয়াছে ৪ 1319 
1?৯১.০: “তাহারা যেন আত্মীয়তার পক্ষ হইতে সংঘটিত ভুল-ত্রুটি ক্ষমা করিয়া 
দেয় এবং মার্জনা করে” । তাহাদের পক্ষ হইতে অবিচার হওয়া সত্তেও আল্লাহ্‌র পক্ষ 
হইতে ইহা বড়ই অনুগ্রহ ও মেহেরবাণী । 
আলোচ্য আয়াত হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর সম্পর্কে তখন অবতীর্ণ 
হইয়াছে, যখন তিনি মিস্তাহ ইবৃন উসাদাহ্‌কে কোন প্রকার দান ও উপকার করিবেন না 
বলিয়া শপথ করিয়াছিলেন । কারণ সেও হযরত আয়েশা (রা)-এর প্রতি দোষারোপ- 
কারীদের একজন ছিল। কিন্তু হযরত আয়েশা (রো) যখন অহীর মাধ্যমে সম্পূর্ণরূপে 
দোষমুক্ত প্রমাণিত হইলে অপবাদকারীদিগকে কোড়া মারা হইল এবং তাহাদের তাওবা 
করিবার পর আল্লাহ্‌ তাহাদিগকে ক্ষমা করিয়া দিলেন । তখন আল্লাহ্‌ তা'আলা হযরত 
আবূ বকর সিদ্দীক (রা)-কে তাহার আত্মীয় হযরত মিস্তাহ (রা)-এর প্রতি সদয় হইবার 
জন্য উৎসাহিত করিলেন। মিস্তাহ্‌ (রা) হযরত আবূ বকর (রা)-এর খালা-এর পুত্র 
ছিলেন। তিনি ছিলেন একজন দরিদ্র মুহাজির । তিনি একেবারেই নিঃস্ব ছিলেন । হযরত 
আবূ বকর সিদ্দীক রো) তাহার যাবতীয় ব্যয়ভার গ্রহণ করিয়াছিলেন। দুর্ভাগ্যবশত 
তিনিও হযরত আয়েশা (রা)-এর প্রতি অপবাদ আরোপকারীদের সহিত শামিল 
হইয়াছিলেন। তাহাকে কোড়া মারা হইয়াছিল এবং তাওবা করিবার পর আল্লাহ্‌ তাআলা 
ইব্‌ন কাছীর__১০ (৮ম) 


Contents 


৭৪ তাফুসীরে ইবনে কাছীর 


তাহার তাওবা কবূল করিয়াছিলেন আত্মীয়-স্বজন ও অন্যান্য দরিদ্রলোকদিগকে দান 
করিবার জন্য হযরত আবূ বকর (রা)-এর বিশেষ খ্যাতি ছিল। যখন আলোচ্য আয়াত 
11 ১8১০ 31 ১9৯581 “তোমরা কি ইহা চাও না যে, আল্লাহ্‌ তোমাদিগকে ক্ষমা : 
করুন”, অবতীর্ণ হইল। তখন আবূ বকর (রা) বলিলেন, হে আমাদের প্রতিপালক! 
অবশ্যই আমরা ইহা চাই। যেই ব্যক্তি যেমন আমল করিবে সে তদ্রুপ বিনিময় লাভ 
করিবে । এই বিধান মতে যেই ব্যক্তি অন্যকে ক্ষমা করিবে এবং মার্জনা করিবে আন্লাহ্‌ও 
তাহাকে ক্ষমা ও মার্জনা করিবেন। 

অতএব হযরত আবূ বকর সিদ্দীক (রা) মিস্তাহকে ক্ষমা করিয়া দিলেন এবং 
পুনরায় পূর্বের ন্যায় তাহার ব্যয়ভার গ্রহণ করিলেন। এবং পূর্বে যেমন তিনি বলিয়াছেন 
আল্লাহ্‌র কসম আমি আর কখনও তাহাকে দান করিব না. এইবার ইহার সম্পূর্ণ বিপরীত 
বলিলেন, আল্লাহর কসম! আমি আর কখনও তাহার প্রতি দান করা বন্ধ করিব না। 
হযরত আবু বকর সিদ্দীক (রা)-কে এই কারণেই ‘সিদ্দীক উপাধিতে ভূষিত করা 
হইয়াছে। 


৪১1৯০, ০১০৯, ua) Et ৮ ০৪ ৬ Sh 
‘ pr A 
LE EA ৮১8৮১? sn 
৬০৮ Sr 


50 ০৬১১৬২১০৮৮০ HE UE D2 Yt 


শর্ট ॥ ৮ $ শর 
+ + 
৬ d 


+ ZL, 2 শার্লি 


59 ৩ ০৮১ ওস্এ ০১ ০১১ ১৩০ ১০ 
এ রা! 


অনুবাদ ঃ (২৩) যাহারা সাধ্বী, সরলমনা ও বিশ্বাসী নারীর প্রতি অপবাদ 
আরোপ করে তাহারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাহাদিগের জন্য আছে 
মহাশাস্তি (২৪) যেইদিন তাহাদিগের বিরুদ্ধে সাক্ষী দিবে তাহাদিগের রসনা, 
_ তাহাদিগের হস্ত ও তাহাদিগের চরণ তাহাদিগের কৃতকর্ম সম্বন্ধে (২৫) সেইদিন 
আল্লাহ্‌ তা“আলা তাহাদিগের প্রাপ্য প্রতিফল পুরাপুরি দিবেন এবং তাহারা জানিবে, 
আল্লাহ্‌ই সত্য স্পষ্ট প্রকাশক । . 


Contents 


সূরা আন-নূর ৭৫ 
তাফসীর £ আলোচ্য আয়াতের আল্লাহ্‌ তা'আলা সেই লোকদিগকে শাস্তির ধমক 
দিয়াছেন, যাহারা তাহাদের ব্যভিচারের অপবাদ সম্পর্কে সম্পূর্ণ অনবহিত। আল্লাহ্‌ 
তা'আলা এখানে সাধারণ ঈমানদার নারীদের প্রতি অপবাদের জন্য কঠিন শাস্তির কথা 
উল্লেখ করিয়াছেন। অতএব নবী করীম (সা)-এর স্ত্রীগণ যাহারা মু'মিনদের আম্মা 
তাহাদের প্রতি অপবাদ আরোপ করিলে যে কঠিন শাস্তি হইবেই তাহা উল্লেখ করিবার 
প্রয়োজন নাই। সমস্ত উলামায়ে কিরাম এই বিষয়ে একমত পোষণ করেন, যে হযরত 
আয়েশা (রা) যাহার প্রতি অপবাদ আরোপ করিবার কারণে এই আয়াত অবতীর্ণ 
হইয়াছে ইহার পরে যেই ব্যক্তি তাহাকে পুনরায় অপবাদ দিবে সে কাফির । আর অবশিষ্ট 
উম্মাহাতুল মু'মিনীনদের, ব্যাপারে দুইটি মত রহিয়াছে। অর্থাৎ সঠিক মত হইল ইহাই 
যে, তাহাদিগকে যেই ব্যক্তি অপবাদে অভিযুক্ত করিবে সে মুমিন নহে। 

৮১২১1 ১4211 "০৪1১5 “সতী ঈমানদার নারীদিগকে যাহারা অপবাদ দেয় 
তাহাদিগকে ইহকাল ও পরকালে লা'নত করা হইতেছে”। কেহ কেহ বলেন, আয়াতটি 
কেবল হযরত আয়েশা (রা)-এর সহিত খাস। ইব্‌ন আবূ হাতিম, (র) বলেন, আবু 
সাঈদ আশাজ্জ (র) ..... হযরত ইব্‌ন আববাস (রা) হইতে বর্ণিত। ১০১০ -১১৭1 | 
3১৯1 ০০১:০/০। কেবল হযরত আয়েশা (রা) সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। সাঈদ 
ইব্‌ন জুবাইর ও মুকাতিল ইব্‌ন হাইয়ান (র) অনুরূপ বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, 
' আহমাদ ইব্‌ন আব্দাহ্‌ যাববী রে) ..... হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, 
আমার প্রতি যে অপবাদ আরোপ করা হইয়াছিল। উহা সম্পর্কে আমি সম্পূর্ণরূপে 
অনবহিত ছিলাম । আমি পরে উহা জানিতে পারিয়াছি। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ 
(সা) আমার নিকট বসাছিলেন। এমন সময় তাহার উপর অহী অবতীর্ণ হইল । তাহার 
উপর যখন অহী অবতীর্ণ হইত, তখন তাহাকে তন্দ্রাগ্রস্তের মত মনে হইত। অহী সম্পন্ন 
হইবার পর স্বীয় মুখমণ্ডল মুছিতে মুছিতে বলিলেন, হে আয়েশা! শুভ সংবাদ গ্রহণ কর। 
তিনি বলেন, আমি তো কেবল আল্লাহ্‌র প্রশংসা করিব এবং তাহার কৃতার্থ হইব আপনার 
নহে । অতঃপর তিনি পাঠ করিলেন £ 

৮65১95১88০6] ০০৯৯০ ১৮০০০ ১23 2 

অত্র আয়াতে ইহার উল্লেখ নাই যে, হুকুমটি কেবল হযরত আয়েশা (রা)-এর সহিত 
খাস। অবশ্য আয়াতটি তাহারই শানে অবতীর্ণ হইয়াছে, কিন্তু ইহাতে উল্লেখিত হুকুম 
তাহার সহিত খাস নহে। ইব্‌ন আব্বাস (রা)-এর বক্তব্যের অর্থ সম্ভবতঃ ইহাই। 

যাহ্হাক, আবৃল জাওয়া ও সালামা ইব্‌ন নাকীত (র) বলেন, উল্লেখিত আয়াত দ্বারা 
. হস বকে হইযাহে। অনান্য লো ইহার অর নহে। 
মানার চুদ রা মালায় রর বানান 


Contents 


ঞ তাফসীরে ইবন কাছীর 


tle SSI ০০৮৯] ০১৯১2 lt 

Or UE 24 Thence ns UE Che Vt 

অপবাদ আরোপ করিয়াছিল । আল্লাহ্‌ তা'আলা তাহাদের উপর অভিশাপ নাযিল 

_ করিয়াছেন, এবং তাহারা তাহার ক্রোধানলে পতিত হইয়াছে। উপরোল্লেখিত আয়াত 
অবতীর্ণ হইবার পর আল্লাহ্‌ তা'আলা এই আয়াত নাযিল করেন £ 


5 & Fee) EY ০০0 ন 040s 94 ক 9 #0 দি. ভন ভিডি তত 0 54" 
4111 ০) বি নু LES Gb IS moa dlrs ০০৭1৪ 
ধান 9 “4303+ 


Ee Ed ১৬৪০ 
অত্র আয়াতে আল্লাহ্‌ তা'আলা অপবাদ আরোপকারীদের জন্য কোড়া মারিবার হুকুম 


নাযিল এবং তাহারা তওবা করিলে যে তিনি উহা কবুল করিবেন সেই বিষয়টি উল্লেখ 
করিয়াছেন । এবং ইহাও উল্লেখ করিয়াছেন যে, এ সকল অপবাদকারীদের সাক্ষ্য কখনও 
গ্রহণ করা যাইবে না। ইব্‌ন জরীর (র) বলেন, কাসিম (র) ..... হযরত ইব্‌ন আব্বাস 
(রা) হইতে একবার তিনি সূরা নূরের তাফসীর বর্ণনা করিতে করিতে যখন ৪ 


-২+৮০৭]। SS asad ০১০০০ ১৪ 9) 
পর্যন্ত পৌছিলেন, তখন তিনি বলিলেন, এই আয়াত হযরত আয়েশা ও রাসূলুল্লাহ 
(সা)-এর অন্যান্য বিবিগণের শানে নাযিল হইয়াছে । তবে আয়াতটির হুকুম অন্যান্য : 
সত্রীলোকদের ব্যাপারে প্রযোজ্য । অবশ্য ইহাতে অপবাদকারীদের জন্য তাওবার উল্লেখ 


নাই । অতঃপর তিনিঃ 


2 9 ঠা 9০৮ শে 


১১১] 31... 08500 HD all ১৬০১৪ il 


-11. রা 1৬৯০৪ এ) ১৬৫ be Toll 
পর্যন্ত পাঠ করিয়া বলিলেন, বাহার তাওবা বিয়াত তৰ নন অবতার 
ংশোধন করিয়া লইয়াছে, তাহাদের তাওবা গ্রহণ করা হইবে। ইহা ছাড়া অন্যান্য 
- অপবাদ্কারীদের জন্য কোন তাওবা নাই । হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর এই সুন্দর 
ব্যাখ্যা শুনিয়া এক ব্যক্তি তাহার মাথায় চুমু খাইবার জন্য দণ্ডায়মান হইল । আবদুর 
রহমান ইব্‌ন যায়িদ ইব্‌ন আসলাম (র) বলেন, আয়াতটি হযরত আয়েশা (রা) এবং এই 
যুগে ও যেই সকল স্ত্রীলোকের প্রতি অনুরূপ অপবাদ আরোপ করা হইবে সকলের জন্য 
প্রযোজ্য । ইব্‌ন জরীরও আয়াতটির হুকুম ব্যাপক বলিয়া মন্তব্য করিয়াছেন.। এই মতের 
সমর্থনকারী আরো রিওয়ায়েত বর্ণিত আছে। ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আহ্মাদ 
ইব্‌ন আবদুর রহমান রে) ..... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, ০১০] ll JEL “তোমরা সাতটি 


Contents 


সূরা আন-নূর j ৭৭ 
ধ্বংসকারী বিষয় হইতে বিরত থাক । তীহাকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্‌! 
সুদ খাওয়া, ইয়াতীমের মাল ভক্ষণ করা, যুদ্ধ হইতে পলায়ন করা এবং সৎ সতী 
অনবহিত মু’মিন স্ত্রীগণের প্রতি অপবাদ আরোপ করা” । ইমাম বুখারী ও মুসলিম, 
সুলায়মান ইবৃন বিলাল রে) হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন । হাফিয আবুল 
কাসিম তাবারানী (র) ..... মুহাম্মদ ইবৃন উমর, আবু খালিদ তায়ী রে). হযরত হুযায়ফা 
(রা) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন ৪ 

“সতী স্ত্রীলোকের প্রতি ব্যভিচারের অপবাদ করিলে একশত বৎসরের নেক আমল 
নষ্ট হইয়া যায়”। 

305 04৫ 0 150 1445 45 305515515 

অত্র আয়াতের ব্যাখ্যা প্রসংগে ইবৃন আবূ হাতিম (র) বলেন, আবু সাঈদ আসাজ্জ 
(রে) ..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, কিয়ামত দিবসে যখন 
' মুশরিকরা ইহা দেখিতে পাইবে যে, কেবল যাহারা সালাত কায়েম করিয়াছিল, তাহারাই 
_বেহেশৃতে প্রবেশ করিবে, তখন তারা বলিবে, আমরা যে দুনিয়ায় শিরক করিতাম, উহা 
অস্বীকার করি। অতঃপর তাহারা অস্বীকার “করিবে । তখন তাহাদের মুখে মোহর 
লাগাইয়া দেওয়া হইবে । এবং তাহাদের হাত ও পা সাক্ষী দিবে এবং. তখন তাহারা 
তাহাদের কৃতকর্মের কিছুই অস্বীকার করিতে পারিবে না। ইবৃন জরীর ও ইব্‌ন আবূ 
হাতিম (র) আরো বলেন, ইউনুস ইব্‌ন আবদুল আ'লা (র) ..... হযরত আবু সাঈদ 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন, “কিয়ামত দিবসে 
কাফির তাহার আমল দ্বারাই পরিচিত হইবে । কিন্তু সে তাহার কুফরকে অস্বীকার করিবে 
এবং বিতর্কে অবতীর্ণ হইবে । তখন তাহাকে বলা হইবে, তোমার প্রতিবেশীরাই তোমার 
বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন তাহারা বলিবে, তাহারা মিথ্যাবাদী । তাহাকে বলা হইবে 
তোমার পরিবার-পরিজনই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে । তখনও সে. বলিবে, তাহারাও 
মিথ্যাবাদী । তখন তাহাকে শপথ করিতে বলা হইবে । তখন সে শপথ করিবে, এই ঘটার 
পর আল্লাহ্‌ তা'আলা তাহাকে বোবা বানাইয়া দিবেন এবং তাহার হাত, জিহ্বা তাহার 
বিরুদ্ধে সাক্ষ্য দিবে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা এইরূপ সকলকে দোযখে নিক্ষেপ 
করিবেন। ইব্‌ন আবু হাতিম রে) আরো বলেন, আবু শায়বা ইব্রাহীম ইব্‌ন আবদুল্লাহ্‌ 
ইব্‌ন আবু শায়বা কৃফী (র) ..... হযরত আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণিত। তিনি 
বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উপস্থিত ছিলাম, এমন সময় তিনি এমনভাবে 


Contents 


৭৮ তাফসীরে ইবনে কাছীর 


হাসিলের যে, তাহার দাত মুবারক দেখা গেল। অতঃপর তিনি বলিলেন 8 ১১১১:1 
1.1 তোমরা কি জানবে যে, আমি কেন হাসিতেছি? আমরা বলিলাম, আল্লাহ্‌ ও 
তীহার রাসূল অধিক ভাল জানেন। তিনি বলিলেন, বান্দা যে তাহার প্রতিপালকের সহিত 
ঝগড়া করিবে, এই কারণে হাসিতেছি। কিয়ামত দিবসে সে বলিবে, হে আমার 
প্রতিপালক! আপনি কি আমাকে যুলুম হইতে বিরত রাখেন নাই? তিনি বলিবেন, হা, 
তখন সে বলিবে, আজ আমার ব্যাপারে কেবল এমন সাক্ষীর কথা গ্রহণ করা হউক, 
যাহাকে আমি সত্য মনে করি। আর সে সাক্ষী কেবল আমি নিজেই। তখন আল্লাহ্‌ 
বলিবেন, আচ্ছা ঠিক আছে, তুমি নিজেই আজ তোমার জন্য সাক্ষী হিসাবে যথেষ্ট ৷ 
অতঃপর তাহার মুখের উপর মোহর লাগাইয়া দেওয়া হইবে। এবং তাহার 
অঙ্গ-প্রত্যঙ্গকে তাহার কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিতভাবে বলিতে হুকুম দেওয়া হইবে। 
ইহার পর তাহার অঙ্গ-প্রত্যঙ্গ তাহার সকল কার্যকলাপ বিস্তারিতভাবে বলিয়া দিবে । 
তখন সে বলিবে, ধ্বংস হইয়া যা, দূর হইয়া যা তোদের জন্যই তো আমি এই ঝগড়ায় 
অবতীর্ণ হইয়াছি। হাদীসটি ইমাম মুসলিম, নাসাঈ উভয়ই সুফিয়ান সাওরী (র) হইতে 
অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন । অতঃপর নাসাঈ রে) বলেন, আশজাঈ ব্যতিত আর কেহ. 
সুফিয়ান সাওরী (র) হইতে ইহা বর্ণনা করেন নাই । হাদীসটি গরীব । 

কাতাদাহ (র) বলেন, তোমার শরীরের অঙ্গগুলোই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 
অতএব তুমি উহাদের প্রতি দৃষ্টি দিবে । আল্লাহ্‌কে প্রকাশ্যে ও গোপনে ভয় কর। কারণ, 
কোন গুপ্ত বস্তুই আলাহ্‌র নিকট গোপন নহে। সকল অন্ধকার তাহার নিকট আলোকিত 
এবং সকল গোপন তীহার নিকট প্রকাশ্য । অতএব যেই ব্যক্তি আল্লাহ্‌র প্রতি. সুধারণা 
পোষণ করিয়া মৃত্যুবরণ করিতে সক্ষম হইবে সে যেন তাহাই করে। আল্লাহ্‌র শক্তি ও 
সামর্থ ব্যতিত কোন শক্তি ও সামর্থ নাই৷ 


০ 55 01 4852 ০০৪ 

EEE HES এট পা রনির রগ 
দান করিবেন” ৷ ইব্‌ন আব্বাস রো) বলেন, ১:১ অর্থ হিসাব-নিকাশ । আরো অনেকেই 
এই অর্থ বর্ণনা করিয়াছেন। অধিকাংশ উলামায়ে কিরামের মতে এখানে ৯ || কে ০: 
এর সিফাত হিসাবে নসখ পড়া হয়। কিন্তু মুজাহিদ «11 শব্দের সিফাত হিসাবে 'রফা' 
সহ পড়েন। 

/১% /০]| 5511 95 2111 201 ১৯০1৮ আর তাহারা জানিতে পারিবে, আল্লাহ্‌র 
ওয়াদা সত্য এবং হিসাব-নিকাশ ও শাস্তি সত্য এবং ইনসাফের উপর প্রতিষ্ঠিত 


Contents 


সূরা আন-নূর ৭৯ 


সা রা & শি হি REE লী পর ৪ তে 
৮. 6. 49 নীল এ 
১০৪ 


অনুবাদ ঃ (২৬) দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা 
নারীর জন্য, সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা 
নারীর জন্য, লোকে যাহা বলে, ইহারা তাহা হইতে পবিত্র । ইহাদিগের জন্য আছে 
ক্ষমা এবং সম্মানজনক জীবিকা । 

তাফসীর £ হযরত ইব্‌ন আব্বাস (রা) উল্লেখিত আয়াতের ব্যাখ্যা করিয়াছেন, 
খারাপ ও অশ্লীল কথা খারাপ ও অশ্লীল লোকদের মুখ হইতেই বাহির হয় এবং মন্দ ও 
অশ্লীল লোকেরা কেবল মন্দ ও অশ্লীল বলিয়া থাকে । অপর পক্ষে ভাল ও উত্তম কথা 
কেবল ভাল ও উত্তম লোকদের মুখ হইতেই বাহির হয় এবং উত্তম ও ভাল লোকগণ 
কেবল ভাল ও উত্তম কথাই বলিয়া থাকেন। মুজাহিদ, আতা, সাঈদ ইব্‌ন জুবাইর, 
শা‘বী, হাসান বাসরী, হাবীব ইবৃন আবু সাবিত (র) অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন । ইব্‌ন 
জরীর (র) ইহা পছন্দ করিয়াছেন। অর্থাৎ তাহারা বলেন, যেই কথা মন্দ ও অশ্লীল উহা 
কেবল মন্দ ও অশ্লীল লোকের মুখ হইতেই বাহির হইবার উপযুক্ত । অপর পক্ষে ভাল 
কথা কেবল ভাল ও পাক-পবিভ্র লোকগণের মুখ হইতে বাহির হইবার যোগ্য । অতএব 
মুনাফিকরা হযরত আয়েশা (রা)-এর প্রতি যেই অপবাদ আরোপ করিয়াছিল উহা কেবল 
কীনা পারেনি সায়া রাজি সানা রা টা রা 
ভাল ও পবিত্র লোকের মুখ হইতে কখনো উচ্চারিত হইতে পারে না। 

আবদুর রহমান ইব্‌ন যায়িদ ইব্‌ন আসলাম রে) বলেন, আলোচ্য আয়াতের অর্থ 
হইল, অপবিত্র ও অশ্লীল স্ত্রীরা কেবল অপবিত্র পুরুষের জন্য উপযোগী । এবং অপবিত্র ও 
অশ্লীল পুরুষরা অনুরূপ অপবিত্র ও অশ্লীল মহিলাদের জন্য উপযোগী । অপরপক্ষে পবিত্র 
নারীগণ কেবল পবিত্র পুরুষগণের জন্য উপযোগী এবং পবিত্র পুরুষগণ ও অনুরূপ পবিত্র 
নারীগণের জন্য উপযোগী । অতএব যদি হযরত আয়েশা (রা) পাক পবিত্র নারী না 
হইতেন তবে আল্লাহ্‌ তা'আলা কখনও পাক-পবিভ্রতার মূর্ত প্রতীক হযরত রাসূলুল্লাহ 
(সা)-এর জন্য তাহাকে স্ত্রীরূপে নির্ধারণ করিতেন না। এই কারণেই আল্লাহ্‌ তা'আলা 
ইরশাদ করিয়াছেন ৪ 


Contents 


৮০ | তাফসীরে ইবনে কাছীর 


১91587165৮০ এ এ সকল মুনাফিক দল তাহাদের প্রতি যেই 
অপবাদ রটাইয়া বেড়াইতেছে তাহারা উহা হইতে সম্পূর্ণ পবিত্র । ১৯-০ ৫4 তাহাদের 
প্রতি এই মিথ্যা অপবাদের কারণে তাহাদের জন্য রহিয়াছে ক্ষমা 4 ১১ এবং 
আল্লাহ্‌র নিকট বেহেশৃতে রহিয়াছে তাহাদের জন্য সম্মানিত রিযিক । 
যেহেতু হযরত আয়েশা (রা) হযরত রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্ত্রী, অতএব তিনি 
বেহেশৃতেও তাহার স্ত্রী থাকিনেন। ইব্‌ন আধু হাতিম (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন মুসলিম 
(র) ..... আছির ইব্‌ন জাবির (র) হইতে বর্ণিত, তিনি আবদুল্লাহ্‌ (সা)-এর নিকট 
আসিয়া বলিলেন, আজ আমি অলীদ ইব্‌ন উকবাহ্‌কে এমন একটি কথা বলিতে শুনিয়াছি 
যাহা আমার খুব পছন্দ হইয়াছে । তখন আবদুল্লাহ্‌ (রা) বলিলেন, যদি মু'মিন ব্যক্তির 
অন্তরে কোন উত্তম কথা নিহিত থাকে তবে উহা তাহাকে অস্থির করিয়া তোলে যাবৎ না, 
সে উহা অন্যকে শুনাইতে পারে সে শান্ত হয় না। কোন ভাল লোক তাহার নিকট হইতে 
উহা শুনিয়া তাহার অন্তরে গাথিয়া লয়। অনুরূপভাবে কোন অসৎ ব্যক্তির অন্তরে অশ্লীল 
ও খারাপ কথাও আসিলে সেও উহা বলিবার জন্য অস্থির হইয়া পড়ে ৷ যাবৎ না সে উহা 
অন্যকে শুনাইতে পারে সে শান্ত হয় না। অতঃপর তাহার নিকটবর্তী কোন লোক উহা 
শুনিয়া তাহার অন্তরে গাথিয়া লয়। অতঃপর হযরত আবদুল্লাহ্‌ রো) এই আয়াত পাঠ 
করিলেন ৪ 


[১ = প ৪ ১৬৯৯১ ১১৯১৪ টা এ 5১87 1 


tt... ETAT নী 
ইমাম আহমাদ (র) ও তাহার UO BOE iE Bates dR 
রাসূলুলাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ 
50562758815 ECR 51155 
EA Lgl SSD ১8 Al ০৪ ১1771 4৮881১৮৮৮৮০ Ml 
11; ১৫ ssi এ, LAL 
“যেই ব্যক্তি জ্ঞান ও হিক্মতের কথা শুনিবার পর কেবল মন্দকথা বলিয়া বেড়ায় 
তাহার উদাহরণ সেই ব্যক্তির মত যে কোন ছাগলের মালিকের নিকট আসিয়া একটি 
ছাগল প্রার্থনা করিল, অতঃপর সে তাহাকে বলিল, যাও এবং তোমার পছন্দমত যে কোন 
একটি লইয়া যাও। ইহার পর সে কোন ছাগল না লইয়া ছাগলের পাহারারত কুকুরের 
কান ধরিয়া লইয়া গেল” । | 
অন্য এক হাদীসে বর্ণিত ৪ Lass ay LS ১50 ULL LE “জ্ঞান ও 
হিক্মতের কথা হইল মু'মিনের হারান বস্তু। সে উহা যেখানেই পায় গ্রহণ করে” 


Contents 


সুরা আন-নুর ৮১ 
৬ - , MAAN 


DA Md শার্ট & 2 25 টি | Pe A ss 4 $ 


১৫ 

' ০১৮০৩ 
প্রত 4৫৮ ws ‘ 4741 21 ৫ দর ৫ 
LASTS ৬৩ ০৮০১৩ 1০০ ৬৫১1১০৮০০০১ TA 
024 6 22৫ 27248 
UGS ৬ 91৮১ Lo AST -৪ 919 


62 bid তার SSA 


* ০৫১ as 


পপ 


| ২৩৬০6 ৩65 2 
LS ৪৮৫-০০৪6৮৫1৮৯৩ SEE RIE rt 
Aah ot 2৮০29 1 LAD 2 
LEE 005৩০454994 def 
অনুবাদ £ (২৭) হে মুমিনগণ! তোমরা নিজদিগের গৃহ ব্যতিত অন্য কাহারও 
গৃহে গৃহবাসীদিগের অনুমতি না লইয়া এবং তাহাদিগকে সালাম না করিয়া প্রবেশ 
করিও না। ইহাই তোমাদিগের জন্য শ্রেয়, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ কর। 
(২৮) যদি তোমরা গৃহে কাহাকেও না পাও তাহা হইলে উহাতে প্রবেশ করিবে না, 
যতক্ষণ না তোমাদিগকে অনুমতি দেওয়া হয়। যদি তোমাদিগকে বলা হয়, ফিরিয়া 
যাও; তবে তোমরা ফিরিয়া যাইবে, ইহাই তোমাদিগের জন্য উত্তম এবং তোমরা 
যাহা কর সে সম্বন্ধে আল্লাহ্‌ সবিশেষ অবহিত । (২৯) যে গৃহে কেহ বাস করে না 
তাহাতে তোমাদিগের জন্য দ্রব্য সামণ্রী থাকিলে সেখানে তোমাদিগের প্রবেশে 
কোন পাপ নাই এবং আল্লাহ্‌ জানেন, যাহা তোমরা প্রকাশ কর এবং যাহা তোমরা 
গোপন কর। 
তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা উল্লেখিত আয়াতসমূহের মাধ্যমে কতগুলো শরীয়াতের 
শিষ্টাচার শিক্ষা দান বরিয়াছেন। আর তাহা হইল কাহারও ঘরে প্রবেশের পূর্বে প্রথম 
অনুমতি গ্রহণ করিবে এবং পরে সালাম দিবে । তিনবার অনুমতি প্রার্থনা করা সমীচীন। 
যদি ইহাতে অনুমতি পাওয়া যায় তবে তো সালাম করিয়া প্রবেশ করিবে । নচেৎ ফিরিয়া 
আসিবে । বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, একবার হযরত আবু মূসা রো) হযরত উমার 


ইন্বন কাছীর_-১১ (৮স) _ 


Contents 


৮২ তাফসীরে ইবনে কাছীর 


(রা)-এর ঘরে প্রবেশ করিবার জন্য অনুমতি প্রার্থনা করিলেন। কিন্তু তিনি অনুমতি না 
পাইয়া ফিরিয়া গেলেন। কিছুক্ষণ পর হযরত উমর (রা) বলিলেন, আমি তো আবু 
মুসাকে অনুমতি প্রার্থনা করিতে শুনিলাম? তাহাকে আসিতে বল। লোকজন তাহাকে 
খুঁজিতে বাহির হইয়া দেখিল, তিনি চলিয়া গিয়াছেন। ইহার পর যখন তিনি পুনরায় 
আসিলেন, তখন হযরত উমর (রা) তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি সেইদিন ফিরিয়া 
গিয়াছিলে কেন? তিনি বলিলেন, আমি তিনবার অনুমতি চাহিয়া ব্যর্থ হইলে ফিরিয়া 
রর 


কাল লি কা 0 


রি een on Tihs eo He ole: 
হযরত উমর (রা) বলিলেন, ইহার পক্ষে তুমি দলীল পেশ কর, নচেৎ তোমাকে আমি 
কঠিন শাস্তি দিব। হযরত উমর (রা)-এর সতর্কবাণী শুনিয়া তিনি আনসার সাহাবাগণের 
একটি দলের নিকট ইহার আলোচনা করিলেন, তাহারা বলিলেন, আমাদের মধ্যে যে 
বয়সে ছোট সেই তোমার পক্ষে সাক্ষ্যদান করিবে । অতঃপর আবু সাঈদ খুদ্রী (রা) 
উঠিয়া গিয়া হাদীস শুনাইলেন। তখন হযরত উমর (রা) বলিলেন, ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত 
থাকার কারণেই আমি এই হাদীস শুনিতে ব্যর্থ হইয়াছি। 

ইমাম আহ্‌মদ (র) বলেন, আবদুর রাজ্জাক (র) হযরত আনাস (রা) কিংবা 
অন্য কোন সাহাবী হইতে বর্ণিত । একবার নবী করীম (সা) হযরত সা'দ ইব্‌ন উবাদা 
(রা)-এর ঘরে অনুমতি চাহিয়া সালাম করিলেন, তিনিও সালামের জবাব দিলেন । কিন্তু 
নবী করীম (সা) উহা শুনিতে পাইলেন না । অতঃপর তিনি পরপর আরও দুইবার সালাম 
করিয়া মোট তিনবার সালাম করিলেন, হযরত সাদ ও প্রত্যেকবারই সালামের জবাব 
দিলেন । কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) ইহা শুনিতে না পাইয়া ফিরিয়া গেলেন। হযরত সা'দ 
(রা) তাহার পিছনে পিছনে ছুঁটিলেন। তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি যেই 
কয়বার সালাম করিয়াছেন, প্রত্যেকবারই আমি উহা শুনিয়াছি এবং প্রত্যেক সালামের 
আমি জবাবও দিয়াছি। কিন্তু আমি উচ্চস্বরে জওয়াব দিয়া আপনার কর্ণ গোচর করি 
নাই । আমার উদ্দেশ্য ছিল, এইভাবে আমি আপনার সালাম ও বরকত অধিক পরিমাণ 
লাভ করিব । 

অতঃপর তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে ঘরে নিলেন এবং তাহার সম্মুখে কিস্মিস পেশ 
করিলেন। উহা আহার করিয়া অবসর হইলে রাসূলুলাহ্‌ (সা) তাহাকে বলিলেন, সৎ 
লোকেরা তোমার সাহায্যে আহার করিয়াছেন, ফিরিশৃতাগণ দু'আ করিয়াছেন এবং সাওম 
পালনকারী তোমার এখানে ইফৃতার করিয়াছেন। ইমাম আবূ দাউদ ও নাসাঈ রে) 
আওযাঈ (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি কায়েস ইব্‌ন সাদ ইব্‌ৃন উবাদা (রা) 


Contents 


ৰ সুরা আন-নূর ৮৩ 
হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) আমাদের বাড়িতে আসিয়া 
'আস্সামু আলাইকুম-ওয়া-রাহ্মাতুল্লাহ্‌* বলিলেন, আমার পিতা সাদ (রা) নিম্নস্বরে 
উহার জবাব দিলেন। কায়েস (র) বলেন, তখন আমি বলিলাম, আপনি কি রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে ঘরে প্রবেশ করিবার অনুমতি দিবেন না? তিনি বলিলেন, আরে রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে আমাদের প্রতি বেশী পরিমাণ সালাম করিতে দাও । 

রাসূলুল্লাহ্‌ (সা) পুনরায় পূর্বের ন্যায় সালাম করিলেন । হযরত সা'দ (রা) ও পূর্বের 
ন্যায় জবাব দিলেন। রাসূলুল্লাহ্‌ সো) আবারও পূর্বের ন্যায় সালাম করিলেন । কিন্তু তিনি 
এবারও জবাব শুনিতে না পাইয়া প্রত্যাবর্তন করিলেন। এবার সা'দ (রা) তাহার পিছনে 
ছুটিলেন। এবং বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! প্রত্যেকবারই আমি আপনার সালামের 
আওয়াজ শ্নিয়াছি এবং উহার জবাবও দিয়াছি। কিন্তু আপনার সালাম অধিক পরিমাণে 
লাভের আশায় নিম্নস্বরে উহার জবাব দিয়াছি। ইহা শুনিয়া রাসূলুলাহ্‌ (সা) তাহার সহিত 
ফিরিয়া আসিলেন। হযরত সাদ (রা) তাহাকে গোলস করিতে বলিলে, তিনি গোসল 
করিলেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে একটি জা“ফরানী রধগের চাদর পরিধান 
করিতে দিলে তিনি উহা পরিধান করিলেন ।। অতঃপর তিনি হাত উঠাইয়া এই দু'আ 
করিলেন ঃ | 

৯৯৮০ ৮০৯০৩ ২9 ০৯7৫1 

“হে আল্লাহ্‌! সাদ এর পরিবার-পর্তিজনের প্রতি আপনি আপনার অনুগ্রহ বর্ষণ 
করুন” কায়েস রে) বলেন, ইহার পর রাসূলুল্লাহ্‌ (সা) কিছু খাবার খাইলেন। তিনি 
যখন প্রত্যাবর্তনের ইচ্ছা করিলেন, তখন হযরত সা'দ (রা) একটি গাধার উপর নরম 
গদি বিছাইয়া তাহার প্রত্যাবর্তনের ব্যবস্থা করিলেন। সা'দ (রা) আমাকে বলিলেন, 
কায়েস! তুমি রাসূলুল্লাহ (সা)-এর সাথে যাও। কায়েস (রা) বলেন, তখন রাসূলুল্লাহ্‌ 
(সা) আমাকে বলিলেন, তুমিও আরোহন কর, কিন্তু আমি আরোহন করিতে অস্বীকার 
করিলাম । তিনি বলিলেন, হয় আরোহন কর নয় ফিরিয়া যাও। তখন আমি ফিরিয়া 
গেলাম । হাদীসটি আরো অধিক সূত্রে বর্ণিত হইয়াছে। ইহা বিশুদ্ধ । 

এখানে ইহা জানিয়া রাখা উচিৎ যে, যেই ব্যক্তি কাহার বাড়ী প্রবেশ করিবার জন্য 
অনুমতি প্রার্থনা করে তাহার উচিৎ সে যেন বাড়ীর দরজার সম্মুখীন হইয়া না দাড়ায় ৷ হয় 

ইমাম আবু দাউদ (র) ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন বিশর (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) যখন কোন কাওমের দরজায় আসিতেন, তখন তিনি দরজায় মুখোমুখী 
হইয়া দাড়াইতেন না। হয় তিনি উহার ডান দিকে দাড়াইতেন, নয় বাম দিকে দাড়াইতেন 
এবং “আস্সালামু আলাইকুম, আস্সালামু আলাইকুম" দুইবার বলিতেন। কারণ সে যুগে ' 
পর্দা লটকানো থাকিত না। হাদীসটি কেবল ইমাম আবূ দাউদ (র) বর্ণনা করিয়াছেন 


Contents 


৮৪ তাফসীরে ইবনে কাছীর 


ইমাম আবু দাউদ (র) আরো বলেন, উসমান ইব্‌ন আবু শায়বা (র) ..... হুযাইল 
(র) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি নবী করীম (সা)-এর দরজার সম্মুখে 
আসিল, দরজায় মুখোমুখী হইয়া অনুমতি প্রার্থনা করিল । তখন নবী করীম (সা) তাহাকে 
বলিলেন, দরজার মুখোমুখী হইয়া দীড়াইও না। অনুমতি প্রার্থনা তো কেবল এই কারণে 
করিতে হয় যেন দৃষ্টি না পড়ে । আবূ দাউদ তায়ালিসী (রে) ..... সা'দ রো) সূত্রে তিনি 
নবী করীম (সা) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন! | 

বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, যদি কোন 
ব্যক্তি অনুমতি ছাড়া ঘরের দিকে উকি মারে এবং তুমি তাহার চোখে পাথর কণা ছুড়িয়া 
মার এবং তাহার চক্ষু ফুড়িয়া দাও তবে ইহাতে তোমার. কোন অপরাধ নাই । 
মুহাদ্দিসগণের একটি জামা'আত শু“বা (র) ..... জাবির রো) হইতে বর্ণিত । তিনি 
বলেন, আমার পিতার যেই ঝণ ছিল উহা পরিশোধ করিবার জন্য সহায়তার ব্যাপারে 
আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর খিদমতে উপস্থিত হইলাম । দরজার নিকট উপস্থিত হইয়া 
অনুমতি প্রার্থনা করিলাম ৷ তিনি জিজ্ঞাসা করিলেন, কে? আমি বলিলাম, আমি । তিনি 
বলিলেন, আমি । ইহা বলিয়া তিনি যেন আমার জবাবকে অপছন্দ করিলেন। কারণ 
এইরূপ শব্দ দ্বারা অনুমৃতি প্রার্থনাকারী কে জানা যায় না, অর্থাৎ সে তাহার নাম কিংবা 
উপনাম না বলে । “আমি” প্রত্যেকেই বলিন্তে পারে । উহা দ্বারা অনুমতি লাভ করা সম্ভব 
নহে। আওফী (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, ১১।১০.০১। অর্থ 
অনুমতি প্রার্থনা করা । আরো অনেকেই এই অর্থ বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন জরীর (র) বলেন, ইবন বাশশার (র) ..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 
বর্ণিত যে, 15:59 lls AS এর 15549155555 ১৯ হওয়া 
উচিৎ। ইহা ভুলে লিখিত হইয়াছে । হুসাইম (র) জা“ফর ইব্‌ন আয়াস, সাঈদ ও হযরত 
ইব্‌ন আববাস রো) হইতে অনুরূপ উল্লেখ করিয়াছেন । হযরত ইব্‌ন আব্বাস (রা) এখানে 
৮০159154252 ৪৯ পাঠ করিতেন । তিনি হযরত উবাই ইব্‌ন কা'ব (রা)-এর 
কিরা'আতের অনুসরণ করিতেন। কিন্তু হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে ইহা গরীব 
রিওয়ায়েত। 

হুসাইম (র) ..... ইব্রাহীম হইতে বর্ণনা করেন, ইব্‌ন মাসউদ (রা)-এর “মুসহাফ'এ 
01930555041 545195155 ৮১৯ রহিয়াছে। হযরত ইব্‌ন আব্বাস (রা) 
,হইতেও এই রিওয়ায়েত বর্ণিত আছে এবং ইব্‌ন জরীর (র) ও ইহা পছন্দ করিয়াছেন! 
ইমাম আহমদ রে) বলেন, রাওহ্‌ (র) ..... কালব্দদাহ ইবৃন হাম্বল (রা) হইতে বর্ণিত, 


Contents 


সূরা আন-নূর ৮৫ 
তিনি বলেন, সাফওয়ান ইবৃন উমাইয়া (রা) ইসলাম গ্রহণ করিবার পর একবার তিনি 
তাহাকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট পাঠাইলেন। রাসূলুল্লাহ্‌ (সা) তখন উপত্যকার 
উচ্চভূমিতের অবস্থান করিতেছিলেন। কালদাহ (র) বলেন, আমি সোজা রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর খিদমতে উপস্থিত হইলাম । সালামও করিলাম না আর অনুমতিও লইলাম না। 
তখন তিনি আমাকে বলিলেন, তুমি ফিরিয়া যাও এবং বল 'আস্সালামু আলাইকুম’, 
আমি কি প্রবেশ করিতে পারি? ইমাম নাসাঈ, আবূ দাউদ ও তিরমিযী ইব্‌ন জুরাইজ 
(র) হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

ইমাম তিরমিযী (র) বলেন, ইহা একটি হাসান ও গরীব হাদীস । কেবল ইব্‌ন 
জুরাইজ (র) হইতেই বর্ণিত আছে বলিয়া আমরা জানি। ইমাম আবু দাউদ (র) 
আবূ বাকর ইব্‌ন আবু শায়বা (র) ..... রিবয়ী রে) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার 
বনু আমির গোত্রীয় একব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর ঘরে প্রবেশ করিবার জন্য অনুমতি 
প্রার্থনা করিল, সে বলিল, আমি কি প্রবেশ করিতে পারি? তখন নবী করীম (সা) তাহার 
'খাদেমকে বলিলেন, এই লোকটির কাছে যাও এবং তাহাকে অনুমতি প্রার্থনার নিয়ম 
শিখাইয়া দাও । তাহাকে বল, প্রথম . তুমি “আসসালামু আলাইকুম’ বল, অতঃপর বল, 
আমি কি প্রবেশ করিতে পারি? লোকটি ইহা শুনিয়া বলিল, 'আস্সালামু আলাইকুম’, 
আমি কি প্রবেশ করিতে পারি? তখন রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে প্রবেশের জন্য অনুমতি 
_দিলেন। 

হুসাইম (র) বলেন, মানসূর (র) ..... আমর ইব্‌ন সাঈদ সাকাফী (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট প্রবেশ করিবার জন্য 
বলিল, “আমি কি প্রবেশ করিতে পারি? তখন রাসূলুল্লাহ্‌ (সা) “রাওয়া' নামক তীহার 
একটি বাদীকে বলিলেন, তাহার নিকট গিয়া প্রথম তাহাকে অনুমতি গ্রহণের নিয়ম শিক্ষা 
দাও। সে অনুমতি গ্রহণের সঠিক নিয়ম জানে না। তাহাকে বল, সে যেন এইরূপ বলে, 
আস্সালামু আলাইকুম, আমি কি প্রবেশ করিতে পারি? লোকটি ইহা শুনিয়া বলিল, 
'আস্সালামু আলাইকুম’, আমি কি প্রবেশ করিতে পারি? তখন তিনি বলিলেন, হা, 
প্রবেশ কর। ইমাম তিরমিযী (র) বলেন, ফযল ইব্‌ন সাব্বাহ রে) ..... জাবির ইব্‌ন 
আবদুল্লাহ্‌ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, “কথা 

অতঃপর ইমাম তিরমিযী রে) বলেন, আম্বাসা (র) একজন দুর্বল রাবী এবং মুহাম্মদ 
ইব্‌ন যাযান এর সনদেও দুর্বলতা রহিয়াছে। হুসাইম (র) মুঘীরাহ্‌ (র)-এর সূত্রে মুজাহিদ 
(র) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার ইব্‌ন উমর (রা) একটি প্রয়োজনে দ্িপ্রহরের 
প্রখর রৌদ্রের তাপে অসহ্য হইয়া একজন কোরাইশী স্ত্রীলোকের তাবুর কাছে আসিয়া 


Contents 


৮৬ তাফসীরে ইবনে কাছীর 


নিরাপদে প্রবেশ কর । তিনি পুনরায় সালাম করিয়া পূর্বের ন্যায় অনুমতি প্রার্থনা 
করিলেন । স্ত্রীলোকটি পূর্বের ন্যায় উত্তর করিল । অথচ তিনি গরমে অসহ্য হইয়া পা 
পাল্টাইয়া পাল্টাইয়া দীড়াইয়া ছিলেন। তিনি বলিলেন, তুমি সোজাভাবে বল, প্রবেশ 
কর । অতঃপর স্ত্রীলোকটি বলিল, প্রবেশ কর। 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আবু সাঈদ আসাজ্জ (র) ..... উন্মে ইয়াস (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি আমার চারজন সঙ্গিনীসহ হযরত আয়েশা 
(রা)-এর কাছে প্রবেশ করিবার জন্য অনুমতি প্রার্থনা করিলাম । আমরা বলিলাম, আমরা 
কি প্রবেশ করিতে পারি? তিনি বলিলেন, না, তোমাদের মধ্যে যে অনুমতি প্রার্থনার নিয়ম 
জানে, তাহাকে অনুমতি লইতে বল। অতঃপর একজন স্ত্রীলোক বলিল,আস্সালামু 
আলাইকুম', আমরা কি প্রবেশ করিতে পারি? তখন তিনি বলিলেন, হা, প্রবেশ কর। 
ইহার পর তিনি এই আয়াত পাঠ করিলেন ঃ 


1১... 5০৮ (83৮26 ০১ 1৮21 [১1১,০২ ৮১1০2 
16151515195, 

হুসাইম (র) বলেন, আশ'আস ইব্‌ন সাওয়াব (র) ..... ইব্‌ন মাসউদ (রা) হইতে 

বর্ণিত, তিনি বলেন £ 
REE Lgl cle 1১১১... siecle 

“তোমার আম্মা ও ভগ্নিদের নিকট প্রবেশ করিতেও তোমরা অনুমতি প্রার্থনা কর” । 

আশ'আস (র) আদী ইব্ন সাবিত (র) হইতে বর্ণনা করেন, একবার একজন 
আনসারী স্ত্রীলোক বলিল, ইয়া রাসূলান্াহ্‌! আমি আমার ঘরে কখনও এমন অবস্থায় 
থাকিব, আমার আম্মা কিংবা সন্তান ইহা দেখুক তাহা আমি পছন্দ করি না, অথচ আমার 
পরিবার ভুক্ত একব্যক্তি সদা-সর্বদা আমার এই অবস্থায়ই আমার নিকট প্রবেশ করে। 
রাবী বলেন, তখন ২311:15%5 2195৭ 5,41 (৫.5 অবতীর্ণ হইল। 

ইব্‌ন জুরাইজ (র) বলেন, আমি আতা ইব্‌ন আবু রাবাহ্‌কে হযরত ইব্‌ন আব্বাস 
(রা) হইতে বর্ণনা করতে শুনিয়াছি তিনি বলেন, তিনটি আয়াত মানুষ অস্বীকার করে। 
মহান আল্লাহ্‌ বলেন ৪ 
| ১458514111০ (০০২19 | “যেই ব্যক্তি সর্বাপেক্ষা অধিক পরহ্যগার সেই 
আল্লাহ্‌র নিকট সর্বাপেক্ষা অধিক সম্মানিত” । অথচ মানুষ মনে করে যাহার ঘর বড় সেই 
সর্বাপেক্ষা সম্মানিত ৷ 


Contents 


সূরা আন-নূর ৮৭ 
তিনি বললেন, শিষ্টাচার তো একেবারেই পরিত্যক্ত হইয়াছে। আতা ইব্‌ন আবূ রাবাহ 
(র) বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, আমার এমন ইয়াতীম ভগ্নিদের নিকট আসিতেও 
কি অনুমতি লইব, যাহারা আমার একই ঘরে বাস করে। তিনি বলিলেন, হা । আবার প্রশ্ন 
করিলাম, কিন্তু তিনি তখনও অস্বীকার করিলেন এবং বলিলেন, তুমি কি তাহাকে উলংগ 
দেখিতে চাও? আমি বলিলাম, না। তিনি বলিলেন, তাহা হইলে তুমি অনুমতি লইয়া 
প্রবেশ কর। আমি আবারও তাহাকে প্রশ্ন করিলে এইবার তিনি আমাকে ধমক দিয়া 
বলিলেন, তুমি কি আল্লাহ্র আদেশের অনুকরণ করিতে চাও না? আমি বলিলাম, জী হা। 
তখন তিনি বলিলেন, তাহা হইলে তুমি অনুমতি গ্রহণ কর । ইব্‌ন জুরাইজ (র) বলেন, 
ইব্‌ন তাউস (র) তাহার পিতা হইতে বর্ণনা করেন তিনি বলেন, যেই সমস্ত স্ত্রীলোক 
আমার জন্য হারাম তাহাদের গোপনস্থান দেখা অপেক্ষা অধিক ঘৃণিত বস্তু আমার অন্য 
আর কিছুই নহে। এবং এই বিষয়ে তিনি অত্যধিক কঠোরতা অবলম্বন করিতেন । ইব্‌ন 
জুয়াইজ (র) বলেন, যুহরী রে) ..... হযরত ইব্‌ন মাস্উ্দ (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন। তিনি বলেন, তোমাদের আম্মাগণের নিকট প্রবেশ করিতেও তোমাদের 
অনুমতি গ্রহণ করা জরুরী । ইব্‌ন জুয়াইজ (র) বলেন, একবার আমি আতা (র)-কে 
জিজ্ঞাসা করিলাম, স্ত্রীর নিকট প্রবেশ করিতেও কি অনুমতি গ্রহণ করিতে হইবে? তিনি 
বলিলেন, না। ইব্‌ন কাসীর রে) বলেন, স্ত্রীর কাছে প্রবেশ করিতে অনুমতি লইতে হইবে 
না এর অর্থ হইল, ইহা ওয়াজিব নহে। অবশ্য আকস্মিকভাবে স্ত্রীর কাছে যাওয়া সমীচীন 
নহে। তাহার নিকট প্রবেশ করিবার পূর্বে তাহাকে অবগত করা উত্তম। কারণ তাহাকে 
অবগত না করিয়া প্রবেশ করিলে অবাঞ্চিত অবস্থায়ও তাহাকে দেখা যাইতে পারে । 

আবু জা“ফর ইবৃন জরীর (র) বলেন, কাসিম (র) ..... আবদুল্লাহ্‌ ইবৃন যায়নাব (রা) 
হইতে বর্ণিত ৷ তিনি বলেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) তাহার প্রয়োজন সারিয়া 
দরজার কাছে আসিতে তিনি গলা পরিষ্কার শব্দ করিয়া থুথু ফেলিতেন। যেন তিনি 
আমাদের কাহাকেও তীহার অপছন্দীয় কাজে লিপ্ত না দেখিতে পান। রিওয়ায়েতটি 
সম্পূর্ণ বিশুদ্ধ। ইব্‌ন আবূ হাতিম (রা) বলেন, আহমাদ ইব্‌ন সিনান ওয়াসিতী (র) 
হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ 
(রা) যখন ঘরে প্রবেশ করিতে ইচ্ছা করিতেন, তখন তিনি অনুমতি চাহিতেন, কথা 
বলিতেন ও উচ্চস্বরে আলাপ করিতেন। মুজাহিদ (র) 1১০০০ এর অর্থ করেন, 
| ১৯ *৯*7 অর্থাৎ গলা পরিস্কার করিবার শব্দ করিবে । 

ইমাম আহমাদ রে) বলেন, যখন কেহ নিজ ঘরে প্রবেশ করিতে যাইবেন, তখন 
তাহার পক্ষে গলা পরিষ্কার করিবার শব্দ করিয়া কিংবা জুতার শব্দ করা উত্তম। এই 
কারণেই বুখারী শরীফে রাসূলুল্লাহ্‌ (সা) হইতে বর্ণিত হইয়াছে, “কোন ব্যক্তি যেন ভ্রমণ 


Contents 


৮৮ তাফসীরে ইবনে কাছীর 


থেকে রাত্রিকালে তাহার স্ত্রীর নিকট গমন না করে।” অন্য এক হাদীসে বর্ণিত, একবার 
রাসূলুল্লাহ্‌ (সা) দিবাকালে মদীনায় আগমন করিলেন এবং উহার পার্শ্বে এক বস্তিতে 
অবতরণ করিলেন। তিনি তাহার সাথীগণকে বলিলেন, বিকাল পর্যন্ত তোমরা সকলেই 
এইখানে অবস্থান কর যেন তোমাদের স্ত্রীগণ পরিষ্কার-পরিচ্ছন্ন হইয়া সাজসজ্জা গ্রহণ 
করিতে পারে। 


ইব্‌ন আবু হাতিম রে) বলেন, আবু বকর ইব্‌ন আবূ শায়বা (র) ..... হযরত আবু 
আইউব (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি জিজ্ঞাসা করিলাম, সালাম কি 
উহা তো বুঝিলাম, কিন্তু কুরআনে উল্লেখিত 5.4১ অর্থ কি? তিনি বলিলেন, ঘরে 
প্রবেশ করিবার পূর্বে তাস্বীহ্‌ পড়া কিংবা তাক্বীর বলা বা তাহ্মীদ বলা এবং গলায় 
শব্দ করা। অতঃপর ঘরের লোকের অনুমতি চাওয়া হাদীসটি গারীব | 


হযরত কাতাদাহ্‌ রে) 1..:12..3 5 এর প্রসংগে বলেন, ইহার অর্থ হইল 
তিনবার অনুমতি প্রার্থনা করা। ইহার পর যদি কেহ অনুমতি প্রাপ্ত না হয় তবে সে যেন 
ফিরিয়া যায় । আর এই তিনবার অনুমতি প্রার্থনার কারণ হইলে, প্রথমবার ঘরের বাসিন্দা 
যেন বুঝিতে পারে কে অনুমতি চাহিতেছে। দ্বিতীয়বার যেন তাহারা সতর্ক হইতে পারে 
এবং তৃতীয়বার ইচ্ছা করিলে অনুমতি দিতে পারে, না হয় ফিরাইয়া দিবে । আর যাহারা 
তোমাকে ঘরে প্রবেশ করিতে অনুমতি দিল না, তাহার দরজার সম্মুখে দাড়াইবে না। 
কারণ অনেক সময় মানুষের নিজস্ব প্রয়োজন ও কর্মব্যস্ততা থাকে যার কারণে তাহারা 
অনুমতি দিতে পারে না। 


মুকাতিল ইব্‌ন হাইয়ান (র) চি ১০ 
(51515151৮55 liad ৮৮৯ ৯৫১৬৭ এর তাফসীর প্রসংগে 
পপ এপ সি 
তাহারা সাক্ষাৎকালে বলিত, “তোমার প্রাত শুভ হউক বা শুভ প্রভাত, তোমার সন্ধ্যা শুভ 
হউক’ । তাহাদের কেহ তাহার কোন সংগীর সহিত সাক্ষাত করিবার সময় কোন অনুমতি . 
গ্রহণ করিত না, আকস্মিকভাবে প্রবেশ করিয়া বলিত আমি আসিয়াছি। সম্ভবত এইরূপ 
প্রবেশ করায় তাহার সংগীর কষ্টও হইত । কখনও এমনও হইত যে, সে তাহার স্ত্রীর 
সহিত মিলনে রহিয়াছে । অতঃপর আল্লাহ্‌ তা'আলা এসকল অভদ্র ও অশালীন নিয়ম 
পরিবর্তন করিয়া শালীনতা ও ভদ্রতা শিক্ষা দিলেন। এবং এই আয়াত অবতীর্ণ করিলেনঃ 
[১.০ AD ESL ME SY Nl 95110 

ES CATAL 
: “হে মুমিনগণ! তোমরা অপরের ঘরে প্রবেশ করিও না যাবৎ না তোমরা অনুমতি 
গ্রহণ কর এবং উহার বাসিন্দাদের প্রতি সালাম না কর”। মুকাতিল (র) এই যে ব্যাখ্যা 


Contents 


সূরা আন-নূর ৮৯ 
দান করিয়াছেন, উহা উত্তম ব্যাখ্যা । এই কারণে ইরশাদ হইয়াছে ৪ ॥4', 5 1১ 
ইহাই তোমাদের জন্য উত্তম । ১,4১5 <5] যেন তোমরা উপদেশ গ্রহণ কর। 


155 [51555 95151 425 1৯511 905 
“যদি তোমরা ঘরে কাহাকেও না পাও তবে তোমরা উহাতে প্রবেশ করিও না যাবৎ 
না তোমরা অনুমতি প্রাপ্ত হও।” কারণ ইহাতে অন্যের মালিকানাধীন বস্তুকে অনুমিত 
ছাড়া ব্যবহার করা হয়। 
১1০৫) 5১1১5319১1 053 
“আর যদি তোমাদিগকে ফিরিয়া যাইতে বলা হয় তবে তোমরা ফিরিয়া যাও। ইহাই 
তোমাদের জন্য উত্তম এবং তোমাদের অন্তরের অধিক পবিত্রতা বাহক” । 


fo ০ 


pale 91550 4419 “আর আল্লাহ্‌ তা'আলা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে 
জ্ঞাত” । 

_ কাতাদাহ্‌ রে) বলেন, জনৈক মুহাজির (রা) বলেন, আমার সারা জীবন আমি এই 
আয়াতের উপর আমল করিবার জন্য চেষ্টা করিয়াছি। কিন্তু আজও আমার সে সুযোগ 
হয় নাই এমন ঘটনা কখনও ঘটে নাই যে, আমি অনুমতি চাহিয়াছি এবং উহার পর 
আমাকে বলা হইয়াছে যে, “তুমি ফিরিয়া যাও” আর আমি আয়াতের নির্দেশ মুতাবিক 
ফিরিয়া আসিব । অথচ এই হুকুম মুতাবিক আমল করিতে আমি আকাংক্ষী ৷ 


e080 #079 ৩55০6 


29455 05819951915 ০100৯845০০৪ 
“যেই ঘর বসবাসের নহে এমন ঘরে প্রবেশ করিতে তোমাদের উপর কোন দোষ 
নাই” । অত্র আয়াত ইহার পরবর্তী আয়াত অপেক্ষা খাস। ইহা দ্বারা বুঝা যায় যে, যেই 
ঘরে কেহ বসবাস করে না উহাতে অনুমতি ছাড়া প্রবেশ করায় কোন দোষ নাই। যেমন 
মেহমানখানা | এখানে প্রথমবার অনুমতি লইয়া প্রবেশ করাই যথেষ্ট । 


ইব্‌ন জুরাইজ (র) বলেন ঃ 53১০১ ০০১১৩৯31৩৭5 ১ দ্বারা যদিও অনুমতি 
ছাড়া সব প্রকার ঘরেই প্রবেশ করা নিষিদ্ধ বুঝা যায়, কিন্তু :31402 ০12 1১41 
দ্বারা ইহার কিছু অংশ মানসুখ হইয়াছে । অর্থাৎ তাফসীরকারগণ বলেন, যেই সকল ঘরে 
এবং মক্কার ঘরসমূহ ইত্যাদি । ইব্‌ন জরীর (রে) এই ব্যাখ্যা পছন্দ করিয়াছেন এবং তিনি 
আরো অন্যান্য মুফাসসির হইতে উহা উদ্ধৃত করিয়াছেন। কিন্তু প্রথম তাফসীর অধিক 
_ গ্রহণযোগ্য । | | 


ইব্‌ন কাছীর-_-১২ (৮ম) 


Contents 


০৯০ তাফসীরে ইবনে কাছীর 


ঙ 


৮ Ba HAR sd 
M3 sks mle ১০৮৪ ৯৮০০5 রা? 
পা Port ds 42, শর 
১৮০০০ -৫৯এএ ০০৮ 2৩১ 

অনুবাদ 8 (৩০) মু'মিনদিগকে বলুন, তাহারা যেন তাহাদিগের দৃষ্টিকে সংযত 
করে এবং তাহাদিগের লজ্জাস্থানের হিফাযত করে, ইহাই তাহাদিগের জন্য উত্তম। 
উহারা যাহা করে আল্লাহ্‌ সে বিষয়ে অবহিত । 

তাফসীর ৪ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা তাহার মু'মিন বান্দাগণকে তাহাদের 
প্রতি হারাম বস্তু হইতে দৃষ্টি অবনত করিতে হুকুম করিয়াছেন। অতএব সেই সকল বস্তুর 
তাহারা দৃষ্টিপাত না করে। বরং উহা হইতে যেন তাহারা দৃষ্টিপাত না করিয়া চলে। 
যেইসব বস্তুর প্রতি দৃষ্টিপাত দেওয়া যায় না যদি উহার কোন একটির প্রতি হঠাৎ দৃষ্টি 
পড়িয় যায় তবে যেন তৎক্ষণাত উহা হইতে দৃষ্টি সরাইয়া লয় । 

ইমাম মুসলিম (র) তাহার সহীহ্‌ গ্রন্থে বলেন, ইউনুস ইব্‌ন উবাইদ রে) ..... জরীর 
ইব্‌ন আবদুল্লাহ্‌ বাজালী (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে আকস্মিক দৃষ্টিপাত করা সম্পর্কে জিজ্ঞাসা করিলাম । তখন তিনি আমাকে সাথে 
সাথেই দৃষ্টি সরাইয়া লইবার হুকুম করিলেন। 

ইমাম আহমাদ (র)ও হুশাইম (র) সুত্রে ইউনুস ইব্‌ন উবাইদ (র) হইতে অত্র সুত্রে 
‘হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আবূ দাউদ, নাসাঈ ও তিরমিযী (র)ও অত্র সূত্রে ইহা 
বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী রে) হাদীসটি সম্পর্কে হাসান সহীহ্‌ বলিয়া মন্তব্য 
দা 
ইমাম আবূ দাউদ রে) বলেন, ইসমাঈল ইবৃন মুসা ফা'যারী (র)..... বুরায়দা রে) হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসুলুরাহ্‌ সো) হযরত আলী রো)-কে বলিলেন: 

৯০৯১ ৫1405 4153 এ 25 5০১০ বানি ভি 0216 

“হে আলী! তুমি এক দৃষ্টির পর আর এক দৃষ্টি করিও না। কারণ রথ দৃষ্টি তোমার 
পক্ষে যায়িয ছিল পরবর্তী দৃষ্টি নহে” । 

ইমাম তিরমিযী রে) শরীক (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। তবে তিনি 
বলেন, ইহা গারীব। শরীক (র) ব্যতিত অন্য সেই বর্ণনা করিয়াছেন বলিয়া আমরা জানি '. 
না। সহীহ্‌ বুখারী শরীফে আবূ সাঈদ রো) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 


Contents 


সূরা আন-নূর ৯১ 
ইরশাদ করিয়াছেন ৪ 03৮11 ৪1০ ০০120572441 “রাস্তাসমূহের উপর বসা 
হইতে তোমরা বিরত থাক” । সাহাবায়ে কিরাম বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! ইহা ছাড়া 
তো আমাদের কোন উপায় নাই। আমরা রাস্তায় বসিয়াই কথাবার্তা বলি। তখন তিনি 
বলিলেন ৪ «3 -১৮11154131531 ৩ | “রাস্তায় না বসিয়া যদি তোমাদের উপায় 
না থাকে তবে তোমরা রাস্তার হক্‌ আদায় কর”। তাহারা জিজ্ঞাসা করিলেন, ইয়া 
রাসূলাল্লাহ্‌! রাস্তার হক্‌ কি? তিনি বলিলেন £ 


০০১1 ০৪১৮০ ১813 PILL 33 SIN ৮৫৩ el ০০৪ 
- ১৫৯]। 

“দৃষ্টি নিচু রাখা, কষ্টদায়ক বস্তু হটাইয়া দেওয়া, সালামের জবাব দেওয়া, সৎকাজের 
নির্দেশ দেওয়া ও অসৎ কাজ হইতে বিরত রাখা” । 

আবুল কাসিম বাগাভী (র) বলেন, তালুত ইব্‌ন আব্বাদ রে) .... আবূ উমামাহ (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সো)-কে বলিতে শুনিয়াছি, তোমরা ছয়টি 
বিষয়ের দায়িত্ব গ্রহণ কর। আমি তোমাদের জন্য বেহেশতের দায়িত্ব গ্রহণ করিব। 
“কথা বলিলে মিথ্য বলিবে না, আমানত রাখা হইলে খিয়ানত করিবে না, ওয়াদা করিলে 
ভংগ করিবে না, তোমাদের চক্ষু নিচু রাখিবে, অন্যায় হইতে হাত বিরত রাখিবে ও 
লঙ্জাস্থানকে সংরক্ষণ করিবে” । সহীহ্‌ বুখারী শরীফে বর্ণিত ৪ 

৯] 2 ওঠা ৯১ 05 045৯৯ ০৪ 5 2 ৬৮ 

“যেই ব্যক্তি তাহার লজ্জাস্থান ও জিহা সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করিবে আমি তাহার 
পক্ষে বেহেশতে প্রবেশ করিবার দায়িত্ব গ্রহণ করিব।” আবদুর রাজ্জাক (র) বলেন, 
মা“মার রে)...... আবদাহ্‌ (র) হইতে বর্ণিত, তিনি বলেন, যাহা দ্বারা নাফরমানী হয়, 
উহা কবীরা গুনাহ। অতঃপর তিনি চক্ষুদ্য়কে উল্লেখ করেন। এবং তিনি 4এ 
৯০৮০2 ৬০০ 1১১১১ ১১৮] পাঠ করিলেন। যেহেতু অবৈধ দৃষ্টি অন্তরকে 
খারাপ করিয়া দেয়। যেমন জনৈক সালফ বলেন £ ০811 11 4. ১4৮11 
“অবৈধ দৃষ্টি একটি বিষাক্ত তীর যাহা অন্তর পর্যন্ত সৌহিয়া যার্ম”। আর এই কারণে 
আল্লাহ্‌ তাআলা যেমন লজ্জাস্থানের সংরক্ষণের জন্য নির্দেশ দিয়াছেন, অনুরূপভাবে 
চক্ষুর হিফাযতের জন্যও নির্দেশ দিয়াছেন। 


আর লজ্জাস্থানের হিফাযত কখনও ব্যভিচার হইতে বিরত থাকিয়া হয়। যেমন 
০৬৮২৯ ১4৯9১] 328013 “যাহারা তাহাদের লজ্জাস্থান সমূহের সংরক্ষণ করে”। 
এর মাধ্যমে হুকুম হইয়াছে, আবার কখনও অবৈধ দৃষ্টি হইতে কখন উহার প্রতি দৃষ্টিপাত 


Contents 


৯২ তাফসীরে ইবনে কাছীর 


করা হইতে বাচিয়া থাকার মাধ্যমে। হাদীস শরীফে বর্ণিত ১০ 81 4১১৬ +৯- 
25512124152 “তুমি তোমার গুপ্তস্থানের হিফাযত কর। অবশ্য 
তোমার স্ত্রী ও বীদী হইতে হিফাযত করিবার প্রয়োজন নাই” । ₹৫] ৯৫1 41১ ” ইহা 
তাহাদের অন্তরে পবিত্রতা রক্ষার্থে অধিক কার্যকর ৷ যেমন বলা হইয়া থাকে ঃ 


Ls ০৬১৪১ 42১০৮০৪৪1১১ 4111 489৬1 ১১৮০১ 4১৪৯ ০৭ 
“যেই তাহার চক্ষু সংরক্ষণ করিবে, আল্লাহ্‌ তা'আলা তাহার অন্তর দৃষ্টিতে নূর সৃষ্টি 
করিয়া দেন।” ইমাম আহমাদ (র) বলেন, আত্তাব (র) ..... আবূ উমামাহ্‌ (রা) হইতে 
বর্ণিত । তিনি বলেন, নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন £ 
401 এটা যি 2৮058 চাস ১৭৯০ ৪1152 ৮5১5৮ 
505১5185908 
“যেই ব্যক্তি কোন স্ত্রী লোকের রূপ সৌন্দর্যের প্রতি দৃষ্টি পড়িবার পর চক্ষু নিচু 
করিয়া লইল, আল্লাহ্‌ তাহার পরিবর্তে তাহাকে ইবাদতের মধ্যে স্বাদ দান করেন।” 
হাদীসটি হযরত ইব্‌ন উমর (রা), হুযায়ফা ও হযরত আয়েশা (রা) হইতে মারফুরূপে 
বর্ণিত আছে। কিন্তু উহার সনদের দুর্বলতা রহিয়াছে। কিন্তু এই ধরনের রিওয়ায়েত 
উৎসাহ প্রদান ও ভীতি প্রদর্শনের জন্য গ্রহণ করা যাইতে পারে। তাবারানী গ্রন্থে 
আবদুল্লাহ্‌ ইবৃন ইয়াধীদ (র)-এর সূত্রে আবূ উমামাহ রো) হইতে মারফু'রূপে বর্ণিত £ 
১41৪1 ৯৫৯৬৯ ০৮৪৮ ০৩৩১৬ ০০৬৯৮ ১৫৮০০ ৩০১৯5] ২৬২ 
-7৯৬৪এ 
“তোমরা স্বীয় দৃষ্টি নিচু রাখিবে, তোমাদের লজ্জাস্থানে হিফাযত করিবে এবং চেহারা 
সোজা রাখিবে, নচেৎ আল্লাহ্‌ তোমাদের চেহারা কালো করিয়া দিবেন” । 
ইমাম তাবারানী রে) বলেন, আহমাদ ইবৃন যুহাইর তাজতুরী (র)....... হযরত 
আবদুল্লাহ্‌ রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন ঃ 
41121 ৮৪৯০ ৭৩০১০ ০১ ৩৯৮৮০ lal ৮৫৭ ০০৮ ১) OH 
- 4248 ০5 ৫০৩১৯ ১৪ 0০৮ 
“অবৈধ দৃষ্টি ইবলীসের বিষাক্ত তীর, যেই ব্যক্তি আল্লাহ্‌র ভয়ে উহা ত্যাগ করিবে, 
রাস রানি সাদি রায়ান রাস ররর 
রবে । 
০৮০১০ ০5 ধু 9 “অবশ্যই আল্লাহ্‌ তা'আলা তাহাদের কর্মকান্ড 
সম্পর্কে অবগত আছেন” । 
40255 Cs Se Ld 


Contents 


সূরা আন-নুর ৯৩ 
“আলাহ্‌ তা‘আলা খেয়ানতকারী চক্ষুকেও জানে এবং অন্তরে যাহা গুপ্ত রহিয়াছে 
উহাও তিনি জানেন” । 
বুখারী শরীফে হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) : 
ইরশাদ করিয়াছেন £ আদম সন্তানের জন্য ব্যভিচারের একটি অংশ লিখিত হইয়াছে, 
যাহা অবশ্যই ঘটিবে। উভয় চক্ষুদ্ধয়ের ব্যভিচার হইল অবৈধ দৃষ্টি, জিহ্বার ব্যভিচার হইল 
ইহার আলোচনা, কর্ণদ্বয়ের ব্যভিচার হইল উহা শ্রবণ করা; দুই হাতের ব্যভিচার হইল 
অবৈধ ধরা, দুই পদের ব্যভিচার হইল হাটিয়া যাওয়া ৷ প্রবৃত্তি উহার আকাংক্ষা করিয়া 
থাকে এবং লজ্জাস্থান উহাকে সত্য প্রমাণিত করে। হাদীসটি ইমাম বুখারী (র) 
তা'লীকরূপে বর্ণনা করিয়াছেন। 
উলামায়ে সালফের অনেকেই দাড়ীহীন ছেলেদের প্রতি দৃষ্টিদানকেও নিষিদ্ধ 
করিয়াছেন। আইন্মায়ে সুফিয়াগণের অনেকেই এ বিষয়ে বহু কঠোরতা অবলম্বন 
করিয়াছেন। ইব্‌ন আবুদ্‌ দুনিয়া (র) বলেন, আবু সাঈদ মাদানী (র) ...:. আবু হুরায়রা 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ 
5250102505৯ (5 হা Pr El, ae YE 
es LA nl Bs Ue Et DLS 
| | 411 ২3 
“কিয়ামত দিবসে সকল চক্ষু হইতে অশ্রু নির্গত হইবে কিন্তু যে চক্ষু আল্লাহ্র 
হারামকৃত বস্তু হইতে অবনত থাকে আর যে চক্ষু আল্লাহ্‌র রাহে জাগ্রত থাকে আর 
আল্লাহ্‌র ভয়ে যে চক্ষু অশ্রুসজল হয় যদিও সেই অশ্রুর পরিমাণ মাছির মাথার সমানই 


হউক না কেন এই সকল চক্ষু অশ্রু সজল হইবে না”। 
GA PP irs Al A & Ls Powe A 
পর ১০9 ৮০৭৬০৯৯৮০৭৮ নী শা 
৫ ++ 24 
cr rE pl rt 
৮০493) ১১ fete ১১ 9° ৩ 
Paco (-/ 4 LOAM to 


3. ) ০৯০ ০৮৫৭ ৬৮ ০৩ ps 
৮5 eis ৩৮৭৮২, sls ১ 5 EE 


Contents 


৯৪ তাফসীরে ইবনে কাছীর 


i শার্ট & শা 


5 ৬৮৯৮ A ০০৮ ৬ ৩৮৮৮ 5 ৩৮৭ 
hn) ESE ৬০৮ 2 ০০ ০৩০০৯ ৬৮৮৮ 


$ সর্ট Fas 


La) ০১৯৮০৮১৫০৯৯ ১4১১ ০৪৮০ 
AI 8 2004 8৫ 
ELS ৮০১ ৩ ৩৮০৭ ৫০4০৪ ০৭০%, ১:০৬ ১, 


PE 1 ৬ or 2 


' ০১১০৭১০০০৩৭) ০৮৮৮৭; রন ২১৭ s 


অনুবাদ ৪ (৩১) মু’মিন নারীদিগকে বল, তাহারা যেন তাহাদিগের দৃষ্টিকে সংযত 
করে ও তাহাদিগের লজ্জাস্থানের হিফাযত করে, তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ 
থাকে তাহা ব্যতিত তাহাদিগের আভরণ প্রদর্শন না করে, তাহাদিগের গ্রীবা ও 
বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে, তাহারা যেন তাহাদিগের স্বামী, 
পিতা, শ্বশূর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, আপন নারীগণ 
তাহাদিগের মালিকাধীন দাসী, পুরুষদিগের মধ্যে যৌন কামনা রহিত পুরুষ এবং 
নারীদিগের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতিত কাহারও নিকট তাহাদিগের 
আভরণ প্রকাশ.না করে, তাহারা যেন তাহাদিগের গোপন আভরণ প্রকাশের উদ্দেশ্যে 
সজোরে পদক্ষেপ না করে। হে মুমিনগণ! তোমরা সকলে আল্লাহ্‌র দিকে 
প্রত্যাবর্তন কর, যাহাতে তোমরা সফলকাম হইতে পার। 

তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা উল্লেখিত আয়াতসমূহে মু'মিন স্ত্রীলোকগণকে তাহাদের 
আত্মমর্ধাদাবোধ সম্পন্ন স্বামীগণকে মানসিক প্রশান্তি দানের জন্য এবং জাহেলী যুগের 
কুপ্রথা হইতে তাহাদিগকে পৃথক করিবার লক্ষ্যে অবৈধ ও হারাম দৃষ্টি হইতে চক্ষু অবনত 
করিবার হুকুম দিয়াছেন। মুকাতিল ইব্‌ন হাইয়ানের বর্ণনানুসারে আয়াতের শানে-নুযূল 
হইল, তিনি বলেন, যাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) বলিয়াছেন, আসমা বিন্ত মারসাদ 
নামক একজন মহিলা বানু হারিসা গোত্রের এক বাড়ীতে বাস করিতেন । স্ত্রীলোকেরা 
তাহাদের প্রথানুসারে পায়ের গহণা, বক্ষ ও চুল খুলিয়া তাহার নিকট উপস্থিত হইত । 
একদিন তিনি বলিলেন, ইহা কি বদাভ্যাস? অতঃপর এই আয়াত অবতীর্ণ হইল ঃ 

০৯১৮ ১০ ০১০৪৫ ৬০০১শা এ 

_ "মুমিন স্ত্রীলোকগণকে বলিয়া দিন, যেন অপর পুরুষগণের প্রতি দৃষ্টিপাত হইতে 
বিরত থাকে”। অনেক উলামায়ে কিরামের মত হইল, স্ত্রীলোকের পক্ষেও অপর পুরুষের 
প্রতি দৃষ্টিপাত করা যায়িষ নহে, চাই কাম উত্তেজনা হউক কিংবা না হউক। তাহারা 


Contents 


সূরা আন-নূর ৯৫ 
অনেকেই এই হাদীস দ্বারাও তাহাদের মতের পক্ষে দলীল পেশ করেন, যাহা ইমাম আবূ 
দাউদ ও তিরমিযী (র) বর্ণনা করিয়াছেন । তাহারা বলেন, যুহরী (রে) ..... উম্মে সালামা 
(রা) হইত বর্ণিত। তিনি বলেন, একবার আমিও মায়মুনা (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট 
উপস্থিত ছিলাম, এমন সময় আবদুল্লাহ্‌ ইব্‌ন উম্মে মাকতৃম (রা) তাহার ঘরে প্রবেশ 
করিলেন। ঘটনাটি ঘটিয়াছে পর্দার আয়াত অবতীর্ণ হইবার পরে। তখন রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিলেন, তোমরা পর্দা কর। আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্‌ (সা)! এই লোকটি 
তো দৃষ্টিহীন! তিনি আমাদিগকে দেখিতে পান না আর চিনিতেও পারেন না। তিনি 
বলিলেনঃ «১1 ১.০ 5] (5521 ১.১১০০1“তোমরাও কি অন্ধ? তোমরা কি তাহাকে 
দেখ না”? হাদীসটি বর্ণনা করিয়া ইমাম তিরমিযী (র) বলেন, ইহা হাসান সহীহ্‌। 

উলামায়ে কিরামের একটি দল বলেন, কাম উত্তেজনা না থাকিলে অপর পুরুষের 
প্রতি দৃষ্টিপাত করা জায়েয আছে। যেমন সহীহ বুখারী শরীফে বর্ণিত, একবার রাসূলুল্লাহ্‌ 
(সা) ঈদের দিনে মসজিদের সম্মুখে হাবশীদের তীর পরিচালনা দেখিতেছিলেন এবং 
হযরত আয়েশা (রা) ও তাহার পিছনে দাঁড়াইয়া উহার দৃশ্য দেখিতেছিল। যেহেতু 
রাসূলুল্লাহ্‌ (সা) তাহার সম্মুখে দণ্ডায়মান ছিলেন, সুতরাং তাহারা হযরত আয়েশা 
(রা)-কে দেখিতে পায়. নাই। হযরত আয়েশা (রা) দেখিয়া যখন ক্লান্ত হইলেন, তখন 
ফিরিয়া গেলেন। 

-১৯৮ ০০০৭, 

সাঈদ ইব্‌ন জুবাইর (র) বলেন, ইহার অর্থ হইল, “এ সকল স্ত্রীলোকগণ যেন 
তাহাদের লজ্জাস্থান সমূহকে অশ্লীলতা হইতে সংরক্ষণ করে”। সুফিয়ান (র) বলেন 
যাহা তাহাদের পক্ষে হালাল নহে, উহা হইতে যেন লজ্জাস্থান সমূহকে সংরক্ষণ করে । 
মুকাতিল (র) বলেন, ব্যভিচার হইতে । আবুল আলীয়া (র) বলেন, পবিত্র কুরআনের 
যেখানেই লজ্জাস্থান হিফাযতের কথা বলা হইয়াছে উহার অর্থ হইল ব্যভিচার হিফাযত 
করা। কিন্তু এর বেলায় এই অর্থ উদ্দেশ্য নহে। ইহার অর্থ হইল স্ত্রীলোকদের শরীরের 
কোন স্থানই অন্য পুরুষকে না দেখান। ° 

is ১15 2 85১29 ০2০৭ 3৩ 

“স্ত্রীলোকগণ যেন তাহাদের কোন রূপ সজ্জা পুরুষের সম্মুখে খুলিয়া না রাখে। 
অবশ্য যাহা ঢাকিয়া রাখা সম্ভব নহে উহা প্রকাশ করিতে পারে” । হযরত ইব্‌ন মাসউদ 
(রা) বলেন, যাহা প্রকাশ না করিয়া উপায় নাই, উহা হইল যেমন যেই চাদর দ্বারা 
আরবের স্ত্রীগণ শরীরকে আবৃত করে এবং পরিহিত কাপড়ের নিম্নের অংশ । হাসান, ইব্‌ন 
সীরীন, আবুল যাওয়া, ইব্রাহীম নাখঈ (র) এবং আরো অনেকে এই মত পোষণ 
করিয়াছেন। আ“মাশ (র).সাঈদ ইব্‌ন জুবাইর (র)-এর মাধ্যমে হযরত ইবৃন আববাস 
(রা) হইতে বর্ণনা করিয়াছেন, স্ত্রীলোকদের পক্ষে যাহা প্রকাশ করা জায়েয আছে উহা 


Contents 


৯৬ তাফসীরে ইবনে কাছীর 


হইল, মুখমণ্ডল ও হস্তদ্বয়ের কজি। ইব্‌ন উমর (রা) আতা, ইকরিমাহ্‌, সাঈদ ইব্‌ন 
জুবাইর, আবুস্‌ সা'ছা, ইব্রাহীম (র) হইতেও অনুরূপ বর্ণিত আছে। এবং ইহা নিষিদ্ধ 
যীনাত এর তাফসীরও হইতে পারে । যেমন আবু ইস্হাক সুবায়ী রে) আবুল আহওয়াস 
(রা)-এর মাধ্যমে আবদুল্লাহ্‌ (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, আয়াতে 
উল্লেখিত “যীনাত' অর্থ কানের বালা, হাড় পায়ের গহণা। এই সূত্রেই অপর এক বর্ণনায় 
আবদৃল্লাহ্‌ (রা) বলেন, যীনাত ও সৌন্দর্য দুই প্রকার । এক প্রকার যীনাত কেবল স্বামী 
দেখিতে পারে । তাহা হইল স্ত্রীলোকের কাপড়ের উপরাংশ। ইমাম যুহরী রে) বলেন, 
যেই সকল লোকের কথা আয়াতের উল্লেখ করা হইয়াছে, তাহাদিগকে কেবল. চুড়ি, 
উড়না, কানের বালা দেখান জায়েয আছে। কিন্তু অন্য লোককে কেবল হাতের আংটি 
দেখাইতে পারে । মালিক (র) ইমাম যুহরী রে) হইতে (4০ ১৫৮15 %। এর ব্যাখ্যা 
বর্ণনা করিয়াছেন, ইহার অর্থ হইল, আংটি ও পায়ের গহনা । তবে এই সম্ভাবনাও আছে 
যে, ইব্‌ন আব্বাস (রা) ও তাহার অনুসারীগণ 14০ 1 এর তাফসীর চেহারা ও 
নীরা কাজত যারা কায়া নিগার রগ থে 
করা যাইতে পারে। 

ইমাম আবূ দাউদ (র) তাহার সুনান গ্রন্থে বলেন, ইয়াকুব ইব্‌ন কা'ব আন্তাকী ও 
মু'আল্লিম ইব্‌ন ফয্ল হাররানী (র) ..... হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত, তিনি 
বলেন, একবার আসমা বিন্তে আবূ বকর (রা) নবী করীম (সা)-এর নিকট আসিলেন। 
তিনি পাত্লা কাপড় পরিহিতা ছিলেন। অতএব রাসূলুয়াহ সো) মুখ ফিরাইয়া লইলেন। 
এবং তিনি বলিলেন ঃ 


EN sels od 58515471151 SALE 

“হে আসমা! মেয়েরা যখন যৌবনে পদার্পণ করে, তখন তাহার এই অংগ ব্যতিত 
অন্য কোন অংগ দেখা জায়েয নহে।” এই বলিয়া তিনি তাহার চেহারা ও দুই হাতের 
কজির প্রতি ইশারা করিলেন। তবে ইমাম আবূ দাউদ ও আবূ হাতিম (র) হাদীসটিকে 
মুরসাল বলিয়া অভিমত প্রকাশ করিয়াছেন। কারণ খালিদ ইব্‌ন দুরাইক (র) হযরত 
আয়েশা (রা) হইতে শুনেন নাই। 

“আর এ সকল স্ত্রীলোক যেন তাহাদের গ্রীবা ও বক্ষস্থলকে তাহাদের উড়না দ্বারা 
আবৃত করে”। এইভাবে জাহেলী যুগে প্রচলিত স্ত্রীলোকদের প্রথার বিরোধিতা হয়। 
তাহারা তাহাদের বক্ষ আবৃত করিত না। এবং পুরুষের সম্মুখে তাহারা খুলিয়া রাখিত। 
অনেক সময় তাহারা স্বীয় গর্দান ও চুল ও খুলিয়া রাখিত এবং কানের লতি সমূহও। 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা মু'মিন শ্ত্রীলোকগণকে তাহাদের রূপ সৌন্দর্য ঢাকিয়া রাখিবার 
হকুম করিয়াছেন। যেমন ইরশাদ হইয়াছে ৪ 


Contents 


সূরা আন-নূর ৯৭ 
১০০ ১৫০1০ Li all EEG TT OCT UL 
9457 Ua 95055 “1 ৪১৭1 US er 
“হে নবী! আপনি আপনার বিবিগণকে, আপনারকন্যাগণকে এবং মু’মিনদের 
স্ত্রীলোকগণকে বলিয়া দিন তাহারা যেন চাদর দ্বারা তাহাদের শরীর আবৃত করে যেন 
তাহাদিগকে সহজে চিনিতে পারা যায়। এবং যেন তাহাদের কষ্ট দেওয়া না হয়” ৷ (সূরা 
আহযাব $ ৫৯) আলোচ্য আয়াতে ইরশাদ হইয়াছে £ 


- ১৪৪৪৯ 1০ ১৯১০৯১০২০৭১ 
“তাহারা যেন তাহাদের উড়না দ্বারা তাহাদের গ্রীবা ও বক্ষস্থল আবৃত করে ।” 
2 অর্থ, উড়না, সাধারণত উহা দ্বারা মাথা ঢাকা হয়। সাঈদ ইব্‌ন জুবাইর (র) 
অত্র আয়াতের তাফসীর প্রসংগে বলেন, স্ত্রীলোকদের পক্ষে তাহীদের উড়না দ্বারা 
তাহাদের বক্ষ বাধিয়া লওয়া উচিত, যেন বক্ষের কোন স্থান দেখা না যায়। ইমাম বুখারী 
(র) বলেন, আহমাদ ইবৃন শাবীর ..... হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত ৪ 


২ ৩৯ ১৯৯১ ৯০০৪৪ 101 Jl all 1... 01119 


Ue ১১৯০১০০৬৮৩০ ০২৪ ill 
“আল্লাহ্‌ তাআলা প্রথম হিজরতকারী স্ত্রীলোকগণের প্রতি রহমত করুন, যখনই এই 
আয়াত ৬৯১৭৯০১ ১২১25 অবতীর্ণ হইল, তখন তাহারা স্বীয় চাদর ফাড়িয়া উড়না 
করিয়া লইল। তিনি আরো বলেন, আবু নু'আইম (র)..... সুফিয়া বিন্ত্‌ শায়বা রে) 
হইতে বর্ণিত তিনি বলেন, হযরত আয়েশা (রা) বলিতেন, যখন ৯১৯১ ১২০০৯] 
১৪,১০৯ ৮৫ অবতীর্ণ হইল, তখন মহিলাগণ তাহাদের চাদরের এক পার্শ্ব ফাড়িয়া 
লইল এবং উহাকে উড়না বানাইয়া লইল। ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আমার 
পিতা..... সুফীয়াহ বিনতে সায়বা (র) হইতে বর্ণিত তিনি বলেন, একবার আমরা হযরত 
আয়েশা রো)-এর নিকট উপস্থিত ছিলাম, তখন তিনি কুরাইশ মহিলাদের আলোচনা 
করিলেন, এবং তাহাদের প্রশংসা করিলেন। অতঃপর তিনি বলিলেন, নিশ্চয়ই কুরাইশী 
মহিলাদের বড় মর্যাদা রহিয়াছে এবং আল্লাহ্র কসম আনসারী মহিলাদের তুলনায় 
আল্লাহ্র কিতাবে অধিক বিশ্বাস স্থাপনকারী এবং অহীর প্রতি অধিক ঈমান আনয়নকারী 
অন্য কোন মহিলা দেখি নাই। যখন সূরা নূর -এর আয়াত ১৯:৮১ ১১১১4 
১$১১৯ (৭০ অবতীর্ণ হইল, তখন তাহাদের স্বামীগণ তাহাদের নিকট আসিয়া উহা 
পাঠ করিলেন। স্ত্রী ও কন্যা এবং ভগ্নির নিকট উহা পাঠ করিতেন, ইহা ছাড়া অন্যান্য : 
আত্মীয়গণের নিকটও পাঠ করিতেন। অতঃপর এই আয়াত শ্রবণ করিবার পর তাহাদের 
ইব্‌ন কাঙ্গীর__১৩ (৮ম) 


Contents 


৯৮ | তাফসীরে ইবনে কাছীর 


প্রত্যেকেই তাহাদের চাদর ফাড়িয়া উড়না প্রস্তুত করিল । এইভাবে তাহার আল্লাহ্‌র 
প্রেরিত হুকুমের প্রতি আনুগত্য প্রকাশ করিল । অতঃপর তাহারা প্রত্যেকেই উড়না মাথায় 
দিয়া ফজরের সালাতে সারিবদ্ধ হইয়া গেল, যেন প্রত্যেকের মাথায় এক একটি ডোল 
রাখিয়াছে। ইমাম আবু দাউদ (র) একাধিক সূত্রে হাদীসটি সুফিয়াহ বিন্তে শায়বা (র) 
হইতে বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জরীর রে) বলেন, ইউনুস (র) ..... হযরত আয়েশা রে) হইতে বর্ণিত। তিনি 
বলেন, “আল্লাহ্‌ তা'আলা প্রথম হিজরতকারী সাহাবায়ে কিরামের স্ত্রীগণের প্রতি রহমত 
করুন। যখন 11 .. : ১৯১৯৮ ৬২১-5, অবতীর্ণ হইল তাহারা তাহাদের চাদর 
সমূহ ফাড়িয়া উড়না প্রস্তুত করিলেন। ইমাম আবূ দাউদ (র) ইব্‌ন ওহবের সূত্রে 
হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

“আর তাহারা যেন তাহাদের রপ সৌন্দর্য তাহাদের স্বামী ব্যতিত অনয কাহারও 
সামনে প্রকাশ না করে”। 

04908 214 নত ও এন ও সত এল তর 2 
- ১০1৪১] 52 31 lal মি 
অত্র আয়াতের যেই সকল লোকের কথা উল্লেখ করা হইয়াছে, তাহারা সকলেই 
স্ত্রীলোকের জন্য হারাম । অর্থাৎ স্বীয় পিতা, পিতামহ, স্বামীর পিতা ও স্বামীর পিতামহ, 
স্বীয় পুত্র সন্তান, স্বামীর পুত্র, আপন ভাইগণ, আপন ভাইয়ের পুত্র ও ভাগ্নেগণ স্ত্রীর জন্য 
হারাম। এই সকল লোক তাহাকে দেখিতে পারে। তবে স্ত্রীলোক ইহাদের সম্মুখে 
সতর্কতা সহকারে আসিবে বেশী সজ্জিত হইয়া নহে। ইব্‌ন মুনির (র) বলেন, মূসা 
ইব্‌ন হারুন রে) ..... ইকরিমাহ্‌ রে) হইতে বর্ণিত, আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াতে 
চাচা ও মামাকে উল্লেখ করেন নাই। কারণ তাহারা তাহাকে দেখিয়া তাহাদের পুত্রদের 
নিকট তাহার বড়দের কথা বর্ণনা করিতে পারে । এই কারণে তাহাদের সম্মুখে উড়না না 
জড়াইয়া আসা উচিত নহে। 

১৫7১ 1 মু'মিন স্ত্রীলোকগণ মুমিন স্ত্রীলোকের সম্মুখে উড়না ছাড়া আসিতে 
পারে, কিন্তু অমুসলিমদের সম্মুখে নহে। কারণ সে ক্ষেত্রে তাহারা তাহাদের স্বামীদের 
নিকট উহার রূপ সৌন্দর্য বর্ণনা করিতে পারে। কিন্তু মুসলমান মহিলাগণ যেহেতু ইহা 
হারাম বলিয়া জানে অতএব তাহারা এইরূপ করিবে না। 


Contents 


সূরা আন-নূর ৯৯ 


৩0৮০০ 


91 সত AE Ue 5d UES 2 Bi yall Bi yall আজে এ 

“কোন স্ত্রীলোক যেন অন্য স্ত্রীলোকের সহিত মিলিত হইয়া' তাহার স্বামীর নিকট 
এমনিভাবে তাহার বর্ণনা না দেয়, যেন সে তাহাকে দেখিতেছে”। ইমাম বুখারী ও 
মুসলিম (র) তাহাদের সহীহ গ্রন্থে হযরত আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা) হইতে ইহা 
' বর্ণনা করিয়াছেন। সাঈদ ইব্‌ন মনসুর (র) তাহার সুনান গ্রন্থে বলেন, ইসমাঈল ইব্‌ন 
আইয়াশ (র) ..... হারিস ইব্‌ন কায়িস (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার হযরত 
উমর ইবৃনুল খাত্তাব (রা) হযরত আবূ উবায়দা (রা)-এর নিকট পত্রে লিখিলেন, আমি 
ইহা জানিতে পারিয়াছি যে, মুসলমান মহিলাগণ যখন গোসলখানায় গোসল করে, তখন 
তাহাদের সহিত মুশরিক মহিলারাও গোসল করে । মনে রাখিও কোন মুসলমান মহিলা 
যে আল্লাহ্‌ ও পরকালের প্রতি বিশ্বাস করে তাহার পক্ষে কোন অমুসলিম মহিলাকে স্বীয় 
শরীরের অংশ দেখান জায়েয নাই। 

মুজাহিদ রে) বলেন ৪ %১৯০_..১1 এর অর্থ “মুসলমান “মহিলা” । মুশরিক ও 
অমুসলিম মহিলারা মুসলমান মহিলাদের অন্তর্ভুক্ত নহে। আর কোন মুসলমান মহিলার 
জন্য কোন অমুসলিম মুশরিক মহিলার সম্মুখে স্বীয় শরীর খোলা জায়েয নহে। 
আবদুল্লাহ্‌ (র) তাহার তাফসীর গ্রন্থে বলেন, কালবী (র) আবূ সালিহ্‌ (র)-এর সূত্রে 
ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, *১৯০...১ 91 দ্বারা মুসলমান স্ত্রীলোক বুঝান 
হইয়াছে । তাহাদের সম্মুখে মুসলমান স্ত্রীলোকের জন্য স্বীয় গলা ও কানের গহনা দেখান 
জায়িয। কিন্তু কোন ইয়াহুদী ও নাসারা স্ত্রীলোকের সম্মুখে খেলা জায়েয নহে। সাঈদ রে) 
মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন, কোন মুসলমান স্ত্রীলোকের পক্ষে কোন মুশরিক 
স্ত্রীলোকের সম্মুখে তাহার মাথার উড়না খোলা জায়িয নহে। কারণ আল্লাহ্‌ তাআলা 
৯০০০১ 91 দ্বারা কেবল মুসলমান স্ত্রীলোকের সম্মুখে মাথার উড়না খুলিবার অনুমতি 
দিয়াছেন। মাকহুল ও উবাদাহ ইব্‌ন নুসাই (র) হইতে বর্ণিত, তাহারা কোন নাসারা 
কিংবা ইয়াহুদী অথবা অগ্নি উপাসক মহিলাকে চুম্বন করা ও মুসলমান স্ত্রীলোকের জন্য 
অপসন্দ মনে করেন। ইব্‌ন আবু হাতিম (র) ..... আলী ইব্‌ন হুসাইন রে) আতা (র) 
হইতে বর্ণিত । তিনি বলেন, সাহাবায়ে কিরাম (রা) যখন বাইতুল মুকাদ্দাস অধিকার 
করিলেন, তখন ইয়াহুদী ও নাসারা স্ত্রীলোকেরা তাহাদের স্ত্রীলোকগণের ধাত্রী হিসাবে 
কাজ করিয়াছেন। যদি রিওয়ায়েতটি বিশুদ্ধ হয় তবে এইরূপ কোন প্রয়োজনের তাগিদেই 
হইয়াছিল । ইহা দ্বারা এই কাজে নিস্প্রয়োজনীয়ভাবে কাপড় খোলাও হয় না। 

- ৫০2 এন 51 

অথবা মুসলমান স্ত্রীলোকগণ যেই সকল মুশরিক বাদীর মালিক হইয়াছে তাহাদের 

সম্মুখেও তাহারা স্বীয় রূপ ও সৌন্দর্য প্রকাশ করিতে পারিবে । কারণ সে তো তাহার 


Contents 


১০০ তাফসীরে ইবনে কাছীর 


নিজেরই বাদী । ইব্‌ন জরীর ও সাঈদ ইব্ন মুসাইয়্যেব (র) এই ব্যাখ্যা করিয়াছেন । কিন্তু 
অন্যান্য উলামায়ে কিরাম বলেন, বাদী ও গোলাম উভয়ের সম্মুখে সে তাহার যীনাত ও 
সৌন্দর্য প্রকাশ করিতে পারিবে। তাহারা স্বীয় মতের পক্ষে এই হাদীস দলীল হিসাবে 
পেশ করিয়াছেন । ্‌ 

ইমাম আবূ দাউদ (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন ঈসা (র) ..... আনাস (রা) হইতে 
বর্ণিত। একবার নবী করীম (সা) একজন গোলামকে সংগে করিয়া হযরত ফাতিমা 
(রা)-এর কাছে আসিলেন। রাসূলুল্লাহ্‌ (সা) গোলামটি হযরত ফাতিমাকে দান 
করিয়াছিলেন। কিন্তু হযরত ফাতিমা (রা) এমন একটি কাপড় পরিধান করিয়াছিলেন, যে 
উহা মাথায় টানিয়া দিলে পাও ঢাকে না এবং পাও ঢাকিলে মাথা ঢাকে না। নবী করীম 
(সা) তাহার এই অবস্থা দেখিয়া বলিলেন, ফাতিমা তোমার আব্বা ও তোমার গোলাম 
ছাড়া আর তো কেহ এখানে নাই । পাও কিংবা মাথা খোলা থাকা দোষের কিছু নাই। 
হাফিয ইব্‌ন আসাকির (র) তাহার “তারীখ, গ্রন্থে বর্ণনা করেন, হযরত ফাতিমা (রা)-এর 
এই গোলামের নাম ছিল আবদুল্লাহ্‌ ইবৃন মাস“আদাহ্‌ ফাযারী, গোলামটি ছিল অতিশয় 
কাল কুৎসিত । রাসূলুল্লাহ্‌ (সো) হযরত ফাতিমা (রা)-কে গোলামটি দান করিয়াছিলেন । 
তিনি তাহাকে লালন-পালন করিয়া আযাদ করিয়া দিয়াছিলেন। পরবর্তীকালে সে হযরত 
মু'আবিয়া (রা)-এর দলভুক্ত হইয়াছিলেন এবং হযরত আলী (রা)-এর কঠোর বিরোধী 
হইয়াছিলেন। . 

ইমাম আহমাদ রে) বর্ণনা করেন, সুফিয়ান ইবৃন উয়ায়না রে) ..... হযরত উন্মে 
সালামাহ্‌ রো) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুলাহ (সা) ইরাদ করিয়াছেন ॥ 

লিও 45215 15 45445 94১১৪ LE Ui 

“যদি তোমাদের কাহার ও মুকাতাব বিনিময়ে দানের শর্তে যেই গোলামকে আযাদ 
করা হইয়াছে) থাকে এবং বিনিময় দানের পরিমাণ তাহার মালও আছে, তবে সে ক্ষেত্রে 
তাহার সম্মুখে সে যেন পর্দা করে”। ইমাম আবূ দাউদ রে) মুসাদ্দাদ সূত্রে সুফিয়ান রে) 
হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

2০ হা এলি 2৪ চলা 

“এ সকল চাকর পুরুষদের সম্মুখেও মুসলমান স্ত্রীগণ সৌন্দর্য প্রকাশ করিতে পারে, 
যাহারা পৌরুষহীন এবং স্ত্রীলোকের প্রতি তাহাদের কোনই আকর্ষণ নাই” । হযরত ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, এই সকল পুরুষ হইল এমন সকল বে-খরব লোক যাহারা 
স্ত্রীলোকের পক্ষে কোন কাজেরই নহে। যাহাদের মধ্যে যৌনক্ষুধা বলিতে কিছুই নাই। 
মুজাহিদ (র) বলেন, ইহারা হইল আহম্মক ও নির্বোধ লোক। ইকরিমাহ্‌ (র) বলেন, 
তাহারা হইল মুখান্নাস অর্থাৎ যাহার উভয় লিঙ্গের লক্ষণ আছে, যাহাদের পুরুষাঙ্গ উত্ধিত 
হয় না। উলামায়ে সালফের আরো অনেকেই এই তাফসীর করিয়াছেন । 


Contents ধ্ঠ 


{ { 
সূরা আন-নূর ১০১ 
কিন্তু সহীহ বুখারী শরীফে বর্ণিত, ইমাম যুহরী (র) উরওয়াহ (র)-এর সূত্রে হযরত 
আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, একজন মুখান্নাস রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর ঘরে প্রবেশ করিত । ঘরের লোকজন তাহাকে মনে করিতেন যে, তাহার বুঝি 
স্ত্রীলোকের প্রতি কোন আকর্ষণ নাই। কিন্তু একবার রাসূলুল্লাহ্‌ (সা) ঘরে প্রবেশ করিয়া 
তাহাকে একজন স্ত্রীলোকের গুণাগুণ করিতে শুনিতে পাইলেন । সে বলিতেছিল, এ 
স্ত্রীলোকটি যখন আগমণ করে তখন তাহার পেটে চারটি ভাজ*দেখা যায়। ইহা শুনিয়া 
রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, এই লোকটি এত কিছু বুঝে! খবরদার আর কখনও যেন সে 
তোমাদের কাছে প্রবেশ না করে । অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে মদীনা হইতে বাহির 
করিয়া দিলেন এবং বায়দা নামক স্থানে সে বসবাস করিতে লাগিল। এবং প্রত্যেক 
জুমু'আর দিনে মদীনায় আসিত এবং কিছু খাবার ভিক্ষা করিয়া চলিয়া যাইত । 
ইমাম আহমাদ (র) বলেন, আবু মু'আবীয়াহ্‌ রে) ..... হযরত উম্মে সালামাহ্‌ (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) তাহার ঘরে প্রবেশ করিল। তখন 
তাহার নিকট একজন মুখান্নাস ও তাহার ভাই আবদুল্লাহ্‌ ইবন আবূ উমাইয়াহ্‌ ছিলেন। 
তখন মুখান্নাস লোকটি আবদুল্লাহৃকে বলিল, হে আবদুল্লাহ্‌ । যদি আগামীকল্য তায়িফ 
বিজয় হয়, তবে তুমি অবশ্যই গয়লানের কন্যাকে লইবে। সোযখন সম্মুখের দিকে থাকে 
তখন তাহার পেটে চারটি ভাজ পড়ে আর যখন পিছনের দিকে যায় তখন আটটি ভাজ 
দেখা যায়। রাসূলুল্লাহ্‌ সো) তাহার কথা শুনিতে পাইলেন, এবং উম্মে সালামাহ্‌ (রা)-কে 
উদ্দেশ্য করিয়া বলিলেন, “এই ব্যক্তি যেন আর কখনও তোমার নিকট না আসে” । 
বুখারী ও মুসলিম শরীফে হিশাম ইব্‌ন উরওয়াহ্‌ রো) হইতে হাদীসটি বর্ণিত হইয়াছে। 
ইমাম আহমদ রে) বলেন, আবদুর রাজ্জাক ..... হযরত আয়েশা (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একজন মুখান্নাস নবী করীম (সা)-এর বিবিগণের কাছে যাতায়াত 
করিত। তাহারা তাহাকে মনে করিতেন যে, স্ত্রীলোকের প্রতি তাহার কোন আকর্ষণই 
নাই। কিন্তু একদিন সে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কোন এক বিবির নিকট একজন স্ত্রীলোকের 
প্রসংগে বলিতেছিল যে, সে যখন সম্মুখে অগ্রসর হয়, তখন তাহার পেটে চারটি ভাজ 
দেখা যায়, আর যখন পিছনের দিকে যায়, তখন তাহার পেটে আটটি ভাজ দেখা যায়। 
এমন সময় নবী করীম (সা) তথায় উপস্থিত হইলেন এবং তাহার কথা শুনিয়া বলিলেন, 
“খবরদার এই লোক যেন আর কখনও তোমার নিকট প্রবেশ না করে”। অতঃপর এ 
লোকটি হইতে পর্দা করিলেন। আবু দাউদ, মুসলিম ও নাসাঈ (র) আবদুর রাজ্জাক 
-এর সূত্রে হযরত আয়েশা (রা) হাদীসটি বর্ণনা করিয়াছেন । 
- 5৮০44151555 51519552171 92301 4৮1 এ 
“অথবা যেই সকল বালক স্ত্রীলোকদের আকর্ষণীয় বিভিন্ন অবস্থা সম্পর্কে কিছুই 
বুঝিতে সক্ষম নহে” । তাহাদের আকর্ষণীয় কথাবার্তা, আকর্ষণীয় চালচলন ও তাহাদের 


Contents 


১০২ তাফসীরে ইবনে কাছীর 


গোপন স্থানসমূহের প্রতি তাহাদের কোন আকর্ষণ নাই, এমন বালকদের সম্মুখে 
স্্রীলোকদের সৌন্দর্য প্রকাশ করা যায়। কিন্তু যদি কোন বালক যৌবনে পদার্পণ না 
করিয়াও স্ত্রীলোকদের প্রতি আকর্ষণ অনুভব করে কিংবা সুন্দরী অসুন্দরী পার্থক্য করিতে 
পারে! তবে তাহাদিগকেও ঘরে প্রবেশ করিতে দেওয়া যাইবে না। বুখারী ও মুসলিম 
শরীফে বর্ণিত £ এস 15 03511578121 'স্ত্রীলোকগণের নিকট প্রবেশ করা 
হইতে তোমরা বিরত থাক”। রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করা হইল, দেবর কি প্রবেশ 
করিতে পারিবে? তিনি বলিলেন £ ১১1 ৯৯২|| “দেবর মৃত্যুসমতুল্য” । 
- ১৯১ ০১০৯৪ ২৩ 

“তাহার মু'মিন স্ত্রীলোকগণ যেন তাহাদের পাও দ্বারা সজোরে আঘাত না করে” । 

জাহেলী যুগের স্ত্রীলোকেরা যখন পথ চলিত তখন তাহাদের পায়ের নুপুর বাজিয়া না 
উঠিলে তাহারা সজোরে পাও দ্বারা আঘাত করিত। লোকেরা উহার শব্দ শুনিয়া আনন্দ 
উপভোগ করিত । অতঃপর আল্লাহ্‌ তা'আলা ইহা হইতে তাহাদিগকে নিষেধ করিয়াছেন। 
অনুরূপ স্ত্রীলোকের অন্য কোন গোপন গহনালংকার বাজাইয়াও উহা প্রকাশ করা যাইবে 
না। ইহা ছাড়া ঘর হইতে বাহির হইবার সময় কোন সুগন্ধী ব্যবহার করা যাইবে না। 
কারণ ইহাতে পুরুষ লোক তাহার সুগন্ধি শুনিয়া তাহার প্রতি আকৃষ্ট হইয়া পড়ে। 

ইমাম তিরমিযী রে) বলেন, মুহাম্মদ ইব্‌ন বাশ্শার রে) ..... হযরত আবু মুসা (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন $ 

1৩৪ 1 5৫511 ৮১০১৪ ১৮৯০০ 5] ২8০1১ ০৮০ এ “প্রত্যেক 
চক্ষুই ব্যভিচারী আর কোন স্ত্রীলোক যখন আতর মাখিয়া কোন মজলিস অতিক্রম করে 
সে এমন এমন । অর্থাৎ সেও ব্যভিচারিনী”। এই বিষয়ে হযরত আবু হুরায়রা (রা) হইতে 
বর্ণিত আছে, এবং উল্লেখিত হাদীসটি হাসান সহীহ। ইমাম আবু দাউদ ও নাসাঈ (র) 
সাবিত ইবৃন উমারাহ (র)-এর সূত্রে বর্ণনা করিয়াছেন। ইমাম আবূ দাউদ (র) বলেন, 
মুহাম্মদ ইব্‌ন কাসীর (র) ..... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, 
একবার তাহার সহিত একজন স্ত্রীলোকের সাক্ষাৎ হইল, তিনি তাহাকে জিজ্ঞাসা 
করিলেন, তুমি কি মসজিদ হইতে আসিয়াছ? সে বলিল, জী হ্যা। তিনি জিজ্ঞাসা 
করিলেন, তুমি কি সুগন্ধী ব্যবহার করিয়াছ? সে বলিল, জী হ্যা । তখন তিনি বলিলেন, 
আমি আমার পরম প্রিয় বন্ধু রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি ৪ 
১৮০৯৪ &৯১৩ ৩৯ আন ৬৫] ৪৮ চা 519৮2511454 

- 4411 ৩০ (৫1৪ 


Contents | 


সূরা আন-নূর ১০৩ 

“যেই স্ত্রীলোক মসজিদে আসিবার জন্য সুগন্ধী ব্যবহার করে, আল্লাহ্‌ তাহার সালাত 

কবুল করেন না যাবৎ না সে প্রত্যাবর্তন করিয়া জানাবাতের গোসলের ন্যায় গোসল 

করে”। ইমাম ইব্ন মাজাহ্‌ (র) ..... আবূ বাকর ইব্‌ন আবূ শায়রা (র)-এর সূত্রে 
সুফিয়ান ইবৃন উয়ায়না (র)-এর সুত্রে বর্ণনা করিয়াছেন । 

ইমাম তিরমিযী (র) মুসা ইব্‌ন উবায়দাহ্‌ রে) ..... মাসত সাধ চেনে 
বর্ণনা করিয়াছেন। নবী করীম (সা) ইরশাদ করিয়াছেনঃ 


- (Hd ০৪১১ Lal pss TALE JES 0151 ১১৩ ০৪ হক ০৪ LN 

“যেই স্ত্রীলোক এমন সকল লোকদের সম্মুখে তাহার সৌন্দর্য প্রকাশ করে, যাহাদের 
সম্মুখে ইহা উচিত নহে, সে কিয়ামত দিবসের অন্ধকার সমতুল্য, যাহার মধ্যে কোন 
আলো নাই”। এই জন্যই তাহাদেরকে রাস্তার মধ্যখান দিয়া চলিতে নিষেধ করা 
হইয়াছে। কেননা ইহাতে সৌন্দর্য প্রকাশ পায়। ইমাম আবূ দাউদ (র) বলেন, কা'নাবী 
(র) ..... আবু উসাইদ আনসারী (রা) হইতে বর্ণিত। একবার রাসূলুল্লাহ্‌ (সা) স্ত্রী পুরুষ 
উভয়কে একত্রিত হইয়া পথ চলিতে দেখিয়া স্ত্রীলোকদিগকে বলিলেন, “তোমরা সরিয়া 
যাও। মধ্য পথ দিয়া তোমাদের চলা উচিত নহে।” ইহার পর হইতে স্ত্রীলোকগণ 
এমনভাবে প্রাচীর ঘেষিয়া চলিতে লাগিলেন যে, অনেক সময় উহাতে তাহাদের কাপড় 
আটকাইয়া যাইত । 

EME ৫4 ০১৮০1 Li ৫০৯ dll ০০ লৈ 

“হে মুমিনগণ! তোমরা আল্লাহ্র সমীপে তাওবা কর। সম্ভবত তোমরা সফল 
হইবে ।” অর্থাৎ তোমরা আল্লাহ্র নির্দেশিত গুণাবলী অর্জন কর এবং উত্তম চরিত্রে 
অধিকারী হও এবং জাহেলী যুগের যাবতীয় ঘৃণিত অভ্যাস ও নিন্দিত চরিত্র ত্যাগ কর। 
কেবল আল্লাহ্‌ তাহার রাসূলের আদেশ পালন ও নিষেধ বর্জনের মধ্যেই তোমাদের 
সফলতা নিহিত রহিয়াছে। 


2 EAE uv টা LAE SAA 
১54০5447205 
£% ১745 


পুন 


570918 


১০৪ তাফসীরে ইবনে কাছীর 

es Pub Fi ef 5৪ 

2 MA 5S CEO ১৪৭ ০৯৪ আসন Nh 

‘ৰ Uf SFL ne IN ০৯৯৮৬১১৪৭৮৪ 
NADA 


এ Jb BPAY কে! ৩ ৯৮১৬৩ 
১৮৩ লি ৩91১১০৩5405 5 


38505455478 
৫৮ ৯6১24 4 


' ৯১১৬৮ ১৯০, । ০ ৬৮ 


সর 
নর 
ক 


০1৮৬ ০৪০ SEs i AR 05১৫9 


& GE ধা Lr, & পর্ণ & 


' ০4৪ ৮৮১৩৪ 


অনুবাদ ৪ (৩২) তোমাদিগের মধ্যে যাহারা আইয়িম, ভাহাদিগের বিবাহ 
সম্পাদন কর এবং তোমাদিগের দাস ও দাসীদিগের মধ্যে যাহারা সৎ তাহাদিগেরও । 
তাহারা অভাবপ্রস্ত হইলে আল্লাহ্‌ নিজ অনুগ্রহে তাহাদিগকে অভাবমুক্ত করিবেন । 
আল্লাহ্‌ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞ । (৩৩) আর যাহাদিগের বিবাহের সামর্থ নাই, আল্লাহ্‌ 
তাহাদিগকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তাহারা যেন সংযম অবলম্বন 
করে এবং তোমাদিগের মালিকানাধীন দাস-দাসীদের মধ্যে কেহ তাহার মুক্তির জন্য 
লিখিত চুক্তি করিতে চাহিলে, তাহাদিগের সহিত চুক্তিতে আবদ্ধ হও। যদি তোমরা 
উহাদিগের মধ্যে মঙ্গলের সন্ধান পাও । আল্লাহ্‌ তোমাদিগকে যে সম্পদ দিয়াছেন, 
তাহা হইতে তোমরা উহাদিগকে দান করিবে । তোমাদিগের দাসীগণ সততা রক্ষা 
করিতে চাহিলে পার্থিব জীবনের ধন লালসায় তাহাদিগকে ব্যভিচারিনী হইতে বাধ্য 
করিও না, আর যে তাহাদিগকে বাধ্য করে, তবে তাহাদিগের উপর জবরদস্তির পরে 
আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু । (৩৪) আমি তোমাদিগের নিকট অবতীর্ণ 
করিয়াছি সম্পষ্ট আয়াত, তোমাদিগের পূর্ববর্তীদিগের দৃষ্টান্ত এবং মুত্তাকীদিগের 
জন্য উপদেশ । 


Contents 


সূরা আন-নূর ১০৫ 
তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা উল্লিখিত আয়াত সমূহে কয়েকটি সুস্পষ্ট হকুমের বর্ণনা 
উল্লেখ করিয়াছেন । ইরশাদ হইয়াছে £ 
৩৮৭ ১% 1১৯৫০, 

“তোমরা তোমাদের মধ্য হইতে যাহারা অবিবাহিত নর-নারীদিগকে বিবাহ দাও” । 
কিছু সংখ্যক উলামায়ে কিরাম অত্র আয়াত দ্বারা প্রামাণ করিয়াছেন যে, সামর্থবানদের 
পক্ষে এইরূপ নরনারীদিগকে বিবাহ দেওয়া ওয়াজিব । তাহারা এই হাদীস দ্বারা ইহা 
প্রমাণিত করেন । ইরশাদ হইয়াছে ঃ 
(2 2059৮515512 ৫ Gb Ll ৯০৮৯ ৮০৮5 

5550 45045 এ LLL ১) ১০০০ 

“হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্য হইতে যে বিবাহের সামর্থ রাখে সে যেন বিবাহ 
করে । কারণ ইহা চক্ষু আনত রাখিবার এবং লজ্জাস্থান সংরক্ষণ করিবার জন্য অধিক 
কার্যকর । আর যেই ব্যক্তি সক্ষম নহে সে যেন রোযা রাখে । কারণ ইহা তাহার পক্ষে 
খাসী হওয়া সমতুল্য” । 

আরো ইরশাদ হইয়াছে ঃ 

-25038117527581 642 ale il (77118 

“তোমরা অধিক সন্তান প্রসবকারিণী মহিলা বিবাহ কর, যেন বংশ বৃদ্ধি হয়। কারণ 
আমি কিয়ামত দিবসে তোমাদের দ্বারা অধিক উম্মাতের গর্ব করিব” । অপর এক বর্ণনায় 
রহিয়াছে, “এমন কি অপূর্ণ সন্তান দ্বারাও” । 

33 শব্দটি ১:3|এর বহুবচন অর্থ ১১% যেই স্ত্রীলোকের স্বামী নাই এবং যেই 
পুরুষের স্ত্রী নাই । চাই তাহাদের কেহ বিবাহ-ই করে নাই, কিংবা বিবাহের পর তাহাদের 
মধ্যে বিচ্ছেদ হইয়াছে। অতএব +33। ২) “ন্ত্রীহীন পুরুষ” ও 21 514! “স্বামীহীনা 
মহিলা” বলা হইয়া থাকে। 

15255 21015208517 

আলী ইব্‌ন আবূ তাল্হা (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ইহার তাফসীর 

ংগে বলেন, আল্লাহ্‌ তা'আলা অত্র আয়াত দ্বারা আযাদ ও গোলাম সকলকেই বিবাহ 
করিবার জন্য উৎসাহিত করিয়াছেন । এবং তাহারা দরিদ্র হইলে তাহাদিগকে ধনী করিয়া 
দেওয়ার ও প্রতিশ্রুতি করিয়াছেন। ইরশাদ হইয়াছে £ “যদি তাহারা দরিদ্র হয় তবে 
আল্লাহ্‌ তাআলা তাহাদিগকে স্বীয় অনুগ্রহে ধনী করিয়া দিবেন” । 


ইব্‌ন কাছীর_-১৪ (৮ম) 


Contents 


১০৬ তাফসীরে ইবনে কাছীর 


ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ..... সাইদ ইব্‌ন আবদুল আযীয (র) 
হইতে বর্ণিত। তিনি বলেন, হযরত আবূ বকর সিদ্দীক রো) বলেন ৪ 

sl Sey ls বত CEN ০০9 ৮০ (০৪ 411195251 
“তোমরা বিবাহ করিবার ব্যাপারে আল্লাহ্র নির্দেশ পালন কর। তিনি ধনী করিয়া 
দেওয়ার ব্যাপারে তাহার প্রতিশ্রুতি পালন করিবেন” । হযরত ইব্‌ন মাসউদ (রা) বলেন, 
বিবাহ করিয়া তোমরা ধন অন্বেষণ কর, কারণ আল্লাহ্‌ তা“আলা ইরশাদ করিয়াছেন $ 

“যদি তাহারা দরিদ্র হয় তবে আল্লাহ্‌ তা“আলা তাহাদিগকে স্বীয় অনুগ্রহে ধনী করিয়া 
দিবেন । রিওয়ায়েতটি ইব্‌ন জরীর (র) বর্ণনা করিয়াছেন। আল্লামা বাগাভী (র) হযরত 
উমর (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । লাইস (র) ..... হযরত আবু হুরায়রা রো) 
হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন ঃ 


“+ eee so HF রাস 9 পা “পণ fo #8. Gg 92৩০৩ se 1S পণ ৰ 
TART 


“আল্লাহ্‌ তা'আলা অবশ্যই তিন ব্যক্তির সাহায্য করিয়া থাকেন, যেই ব্যক্তি চারিত্রিক 
পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে বিবাহ করে, যেই মুকাতাব তাহার শর্তের অর্থ আদায় করিবার 
ইচ্ছা পোষণ করে এবং যেই ব্যক্তি আল্লাহ্র রাহে জিহাদ করে” । 

ইমাম আহমাদ রে) তিরমিযী, নাসাঈ ও ইব্‌ন মাজাহ্‌ (র) হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। রাসূলুল্লাহ্‌ সো) এ ব্যক্তিকেও বিবাহ দিয়াছেন, যাহার নিকট একটি চাদর ও 
লোহার আংটি ব্যতিত কিছুই ছিল না। এবং যেহেতু সে তাহার স্ত্রীর মোহর আদায় 
করিবার জন্য কোন মালের মালিক ছিল না। অতএব তাহার স্ত্রীকে সে কুরআন শিক্ষা 
দিবে ইহাকেই তিনি মোহর হিসাবে নির্ধারিত করিয়া দিলেন। আল্লাহ্‌র পক্ষ হইতে যেই 
ধন ও রিযিক দানের ওয়াদা করা হইয়াছে, উহার পরিমাণ হইল, স্বামী-স্ত্রীর জন্য যাহা 
যথেষ্ট । অনেকে ইহা বর্ণনা করিয়া থাকে 8 4141 ৩১৯ 1১৪ 1১২৪১৩ “তোমরা 
দরিদ্রদিগকে বিবাহ করাইয়া দাও, আল্লাহ তোমাদিগকে ধনী করিয়া দিবেন।” ইহা 
একটি ভিত্তিহীন রিওয়ায়েত। কোন মজবুত কিংবা দুর্বল সূত্রে এখনও কোথাও এই 
রিওয়ায়েতটি পরিলক্ষিত হয় নাই । কুরআনের আয়াত এবং যে রিওয়ায়েত কয়টি আমরা 
পাস দারা রর bs 


9৮০ ৮০০ 


Contents Yr 


সূরা আন-নূর ১০৭ 

ভার যাহারা রান রেদ জান তাহারা যেন চারিত্রিক পবিত্রতা অর্জন করে। 

যাবৎ না আল্লাহ্‌ স্বীয় অনুগ্রহে তাহাদিগকে ধনী করিয়া দেন: রাসূযলাহ (সা) এই 
প্রসংগে ইরশাদ করিয়াছেন ঃ 


১2২5 2১১০5215005 ১০ ৮৬৮০ 
Es LG 7৮17 oli ০৮261 as 0০৯] ০৯5 ral 
“হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহের সামর্থ রাখে সে যেন বিবাহ 
করে, কারণ ইহা চক্ষুকে অধিক অবনত রাখে এবং অপকর্ম হইতে লজ্জান্থানকে সংরক্ষণ 
করে । আর যেই ব্যক্তি সামর্থ না রাখে, সে যেন সাওম পালন করে । কারণ ইহাই তাহার 
পক্ষে খাসী হওয়া সমতুল্য!” আলোচ্য আয়াতটির মধ্যে এই সম্পর্কে কোন উল্লেখ নাই 
যে, কোন প্রকার স্ত্রীলোক বিবাহ করিতে সামর্থ না থাকিলে সামর্থবান হওয়া পর্যন্ত 
ধৈর্যধারণ করিয়া থাকা উচিত। কিন্তু সূরা নিসা এর আয়াতটি ইহার উল্লেখ রহিয়াছে। 
আর তাহা হইল ঃ 


1১১ ৮৮০5 19.... ০০১৯৭] ভরে 31 25৮45 pnd ৩৭১ 


০526৮ ০ ০ 


= > 

“যেই ব্যক্তি আযাদ স্ত্রীলোক বিবাহ করিতে সামর্থবান না হইবে আর বাদী বিবাহ না 
করিয়া ধৈর্যধারণ করা তোমাদের পক্ষে উত্তম।” (নিসা ঃ ২৫) কারণ বাদীর গর্ভে যেই 
সন্তান ভুমিষ্ট হইবে, সে গোলাম কিংবা বাদীই হইবে 114 ৯:১৮ 4419 “আর 
আল্লাহ্‌ তাআলা বড়ই ক্ষমাকারী ও মেহেরবান”। 

ইকরিমাহ্‌ (র) আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে বলেন, যেই ব্যক্তি কোন 
স্ত্রীলোকের প্রতি দৃষ্টিপাত করিয়া উহার প্রতি আকৃষ্ট হয়, তাহার যদি স্ত্রী থাকে তবে সে 
যেন তাহার দ্বারাই নিজস্ব প্রয়োজন পূর্ণ করে । আর যদি তাহার স্ত্রী না থাকে তবে সে 
যেন আল্লাহ্র বিশাল সম্রাজ্যের প্রতি দৃষ্টিপাত করিয়া ধৈর্যধারণ করিতে থাকে, যাবৎ না 
আল্লাহ্‌ তাহাকে ধনী করিয়া দেন। 

“আর তোমাদের গোলাম বাদীদের মধ্য হইতে যাহারা অর্থ বিনিময়ের শর্তে আযাদ 
হইতে চায়, তবে তোমরা তাহাদিগকে অর্থ বিনিময়ের শর্তে আযাদ করিয়া দাও যদি 
সিরা সরা জার মক 


Contents 


১০৮ তাফসীরে ইবনে কাছীর 


আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াতের মাধ্যমে গোলাম বাদীর মালিককে হুকুম 
করিতেছেন যে, যদি তাহাদের মধ্য হইতে কেহ অর্থের বিনিময়ে আযাদ হইবার জন্য 
চুক্তিপত্র লিখিতে চায়, তবে যদি তোমরা চুক্তিপত্রের শর্ত মুতাবিক অর্থ আদায় করিতে 
সক্ষম হইবে বলিয়া তাহাদের সম্পর্কে ধারণা কর, তবে তাহাদিগকে চুক্তি মুতাবিক 
আযাদ করিয়া দাও। অনেক উলামায়ে কিরামের মত হইল, এই আয়াত দ্বারা ইহা 
প্রমাণিত হয় না যে, কাহারও গোলাম-বাদী অর্থ বিনিময়ের শর্তে আযাদ হইতে চাহিলে 
তাহাদিগকে আযাদ করিতেই হইবে । বরং গোলাম-বাদী হইতে কেহ ইচ্ছা প্রকাশ 
সাওরী (র) জাবির (র) ও শাবী (র) হইতে বর্ণনা করিয়াছেন। মুকাতাব হইবার ইচ্ছুক 
গোলম-বাদীকে মালিক ইচ্ছা করিলে মুকতাব করিতে পারে, ইচ্ছা না করিলে নাও 
করিতে পারে । ইব্‌ন ওহব (র) ..... আতা ইব্‌ন আবু বারাহ (র) হইত অনুরূপ বর্ণনা 
করিয়াছেন । মুকাতিল ইব্‌ন হাইয়ান ও হাসান বাসরী (র) ও অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

উলামায়ে কিরামের আর একটি জামায়াত বলেন, গোলাম-বাদীদের কেহ তাহার 
মালিকের নিকট মুকাতাব (অর্থের বিনিময়ের শর্তে আযাদ হইবার জন্য চুক্তিবদ্ধ) হইবার 
জন্য অনুরোধ করিলে মালিকের পক্ষে তাহাকে মুক্ত করা ওয়াজিব । আলোচ্য আয়াত 
দ্বারা প্রকাশ্যভাবে ইহা প্রমাণিত হয় । 

ইমাম বুখারী (র) বলেন, রাওহ (র) ইব্‌ন জুরাইজ (র) হইতে বর্ণনা করিয়াছেন £ 
তিনি বলেন, একবার আমি আতা (র)-কে জিজ্ঞাসা করিলাম, আমার গোলামের মাল 
আছে বলিয়া আমার জানা থাকিলে, এমতাবস্থায় সে যদি মুকাতাব হইবার জন্য 
আবেদন জানায় তবে কি তাহাকে মুকাতাব করা আমার পক্ষে ওয়াজিব? তিনি বলিলেন, 
হা ওয়াজিব বলিয়াই আমি মনে করি। আম্র ইব্‌ন দীনার (র) বলেন, আমি আতা 
(র)-কে জিজ্ঞাসা করিলাম, “আপনার এই মত কি পূর্ববর্তী কোন অলিম হইতেও বর্ণিত 
আছে? তিনি বলিলেন, না। ইহার কিছুকাল পর তিনি বলিলেন, মুসা ইবৃন আনাস (র) 
তাহার নিকট বর্ণনা করিয়াছেন। একবার ইবৃন সীরীন (র) হযরত আনাস (র)-এর 
নিকট মুকাতাব হইবার জন্য আবেদন জানাইলে তিনি অস্বীকার করিলেন। তিনি হযরত 
উমর (রা)-এর নিকট ইহার অভিযোগ করিলে হযরত উমর (রা) আনাস (রা)-কে 
বলিলেন, তুমি উহাকে মুকাতাব করিয়া দাও। কিন্তু ইহার পরও অস্বীকার করিলে, তিনি 
তাহাকে বেত্রাঘাত করিলেন এবং এই আয়াত তিলাওয়াত করিয়া তাহাকে শুনাইলেন। 
মুকাতিব করিয়া দাও।” 


Contents 


সূরা আন-নুর ১০৯ 

অতঃপর হযরত আনাস (রা) তীহাকে মুকাতাব করিয়া দিলেন। ইমাম বুখারী (র) 
রিওয়ায়েতটি তা'লীকরূপে বর্ণনা করিয়াছেন। আব্দুর রাজ্জাক (র) ইব্ন জুরাইজ (র) 
হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন,আমি আ'তা (র)-কে জিজ্ঞাসা করিলাম, আমার 
গোলামের মাল আছে বলিয়া আমার জানা থাকিলে তাহাকে মুকাতাৰ করা কি আমার 
উপর ওয়াজিব? তিনি বলিলেন, আমি ওয়াজিব বলিয়াই মনে করি। 

ইব্‌ন জরীর (র) বলেন, মুহাম্মদ ইবৃন বাশৃশার (র) ..... হযরত আনাস ইবৃন মালিক 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার ইব্ন সীরীন (র) তাহার নিকট মুকাতাব 
হইবার দরখাস্ত করিলে তিনি অমত প্রকাশ করিলেন। কিন্তু হযরত উমর (রো) ইহা 
জানিতে পারিয়া তাহাকে মুকাতাব করিবার নির্দেশ দিলেন । রিওয়াতের সনদ বিশুদ্ধ । 
সাঈদ ইব্‌ন মানসুর (র) হুশাইম ইব্‌ন জুওয়াধির এর সূত্রে যাহ্হাক (র) হইতে বর্ণনা 
করিয়াছেন। তিনি বলেন, এইরূপ ক্ষেত্রে মুকাতাব করা ওয়াজিব । ইমাম শাফিঈ 
(র)-এর ইহাই প্রমাণ মত। কিন্তু তাহার পরবর্তী মত হইল, তাহাদের 'মুকাতিব করা 
ওয়াজিব নহে। কারণ রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন £ 

EE HE EEE 81151452038 

“কোন মানুষের মাল তাহার সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা জায়িয নহে।” ইবৃন ওহব (র) 
বলেন, এই ব্যাপারে ইমাম মালিক (র)-এর মত হইল, কোন গোলাম মুকাতাব হইবার 
জন্য আবেদন করিলে মালিকের উপর উহা মঞ্জুর করা ওয়াজিব নহে । কোন'ইমাম কোন 
গোলামের মালিককে মুকাতিব করিবার জন্য বাধ্য করিয়াছেন বলিয়াও আমার জানা 
নাই। ইমাম মালিক (র) বলেন, “ইহা আল্লাহ্‌র পক্ষ হইতে কেবল একটি অনুমতি মাত্র, 
বাধ্যতামূলক নহে।” ইমাম সাওরী (র) ইমাম আযম আবূ হানীফা (র) আবদুর রহমান 
ইব্‌ন যায়িদ ইব্‌ন আসলাম (র) এবং আরো বহু উলামায়ে কিরামের মতও ইহাই। কিন্তু 
ইব্‌ন জরীর (র) ইহা ওয়াজিব বলিয়াই মনে করেন। 

TE pes ple Ol 

কোন কোন উলামায়ে কিরাম বলেন, ১২ অর্থ আমানত । কেহ বলেন, ইহার অর্থ 
সত্যতা । কেহ কেহ বলেন, ' ইহার অর্থ মাল। আবার কেহ বলেন, ইহার অর্থ উপার্জনের 
যোগ্যতা ৷ ইমাম আবূ দাউদ (র) তাহার “মারাসীন' -এর মধ্যে ইয়াহইয়া ইব্‌ন আবু 
কাসির (র) হইতে বর্ণনা করিয়াছেন রাসূলুল্লাহ্‌ (সা) ১4 ০০ ০1 ₹৯৬-( 
|) ২এর ব্যাখ্যা করিয়াছেন, le ১৫ ৮৯১ ৮4১০ 3 2৪১৯ 45375 Jl 
১০11 “যদি তাহাদের মধ্যে কোন পেশাগত কোন যোগ্যতা বিদ্যমান থাকে তবে 
তাহাদিগকে মুকাতাব কর। মানুষের উপর বোঝা হিসাবে তাহাদিগকে ছাড়িয়া দিও না”। 


Contents 


১১০ তাফসীরে ইবনে কাছীর 


১২15 15301 4101 JU ১ ১৯১9 সম্মানিত তাফসীরকারগণ অত্র আয়াতের 
তাফসীর সম্পর্কে মত পার্থক্য করিয়াছেন। কেহ বলেন, তোমরা মুকাতাবদের উপর 
নির্ধারিত মালের কিছু অংশ ছাড়িয়া দাও। এই তাফসীর অনুসারে কেহ বলেন, ইহার 
পরিমাণ হইল এক চতুর্থাংশ । কেহ বলেন, এক তৃতীয়াংশ । কেহ বলেন, অর্ধেক। 
আবার কেহ বলেন, অনির্দিষ্টভাবে কিছু অংশ । তাফসীরকারগণের অন্য একটি দল 
বলেন, আয়াতের অর্থ হইল, তোমরা তাহাদিগকে তোমাদের যাকাত হইতে একটি অংশ 
দান কর। হাসান, আবদুর রহমান ইবৃন যায়িদ ইবৃন আসলাম, তাহার আব্বা আসলাম ও 
মুকাতিল ইব্‌ন হাইয়ান (র) এই মত পোষণ করেন। ইব্‌ন জরীর (র) ও এই ব্যাখ্যা 
পসন্দ করিয়াছেন। ইব্রাহীম নাখঈ (র) বলেন, ১45 ssl alll 4৮০ ১০৯৪৯, 
দ্বারা আল্লাহ্‌ তা'আলা মুকাতাবের মালিক ও অন্যান্য মুসলমানগণকে তাহাকে আর্থিক 
সাহার্য দান করিবার জন্য উৎসাহিত করিয়াছেন। যেন সে তাহার চুক্তির অর্থ আদায় 
করিয়া আযাদ হইতে পারে। পূর্বেই ইহা বর্ণিত হইয়াছে রাসূলুলাহ (সা) ইরশাদ 
করিয়াছেন ৪ ৮৫:০০ 4111 ৮০ $= ২3১৩ “আল্লাহ্‌ অবশ্যই তিন ব্যক্তিকে সাহায্য 
করেন। তাহাদের মধ্য এক ব্যক্তি হইল, সেই মুকাতাব, যে তাহার চুক্তির মাল আদায় 
করিবার সদিচ্ছা রাখে” । কিন্তু প্রথম মতটি অধিক প্রসিদ্ধ । 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল (র) ..... হযরত উমর (রা) 
হইতে বর্ণিত। একবার হযরত উমর (রা) আবু উমাইয়া নামক তাহার একজন 
গোলামকে অর্থ বিনিময়ের শর্তে আযাদ করিবার চুক্তি করিলেন। অতঃপর সে তাহার 
এক কিস্তির অর্থ লইয়া তাহার নিকট আসিলে, তিনি বলিলেন, যাও অন্য লোক হইতে 
তুমি তোমার চুক্তির মাল আদায়ের ব্যাপারে সাহায্য প্রার্থনা কর। তখন সে বলিল, হে 
আমীরুল মু'মিনীন! আমাকেই পরিশ্রম করিয়া শেষ কিস্তি পর্যন্ত আদায় করিতে দিন। 
তিনি বলিলেন, না, ইহা হইলে আমার আশংকা হয় যে, আল্লাহ্র এই নির্দেশ আমরা 
পালন করিতে ব্যর্থ হইব। অতঃপর তিনি এই আয়াত পাঠ করিলেন, 

- SG এ 401 0০ ১০ ৯১০51925655 নুন ol ১৯:৫৪ 

ইব্‌ন জরীর (র) বলেন, ইবৃন হুমাইদ (র) ..... সাঈদ ইব্ন জুবাইর (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, হযরত ইবৃন উমর (রা) যখন কোন গোলামকে মুকাতাব করিতেন, 
তখন তাহার প্রথম কিস্তির অর্থ ছাড়িয়া দিতেন না। কারণ, তিনি এই আশংকা করিতেন 
যে, সে যদি তাহার চুক্তির অর্থ আদায় করিতে সক্ষম হয়, তবে উহার এই দাস পুনরায় 
তাহার নিকট ফেরৎ আসিবে । কিন্তু তাহার শেষ কিস্তি হইতে যেই পরিমাণ ইচ্ছা 
ছাড়িয়া দিতেন। 


Contents F 


সূরা আন-নূর : ১১১ 

আলী ইবন আৰু তালহা রে) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে , ১১4, 
51311 <! এর তাফসীর বর্ণনা করিয়াছেন, তোমরা মুকাতাদের মুক্তির অর্থ হইতে 
যথা সম্ভব ছাড়িয়া দাও ৷ মুজাহিদ, আতা, কাসিম ইবৃন আবু মুররাহ্‌, আবদুল করিম 
ইব্‌ন মালিক জাবরী ও সুদ্দী আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে: বলেন, সাহাবায়ে 
কিরাম মুকাতাবদের চুক্তির কিছু অর্থ ছাড়িয়া দেওয়া পসন্দ করিতেন । ইব্‌ন আবূ হাতিম 
(র) বলেন, ফযল ইব্ন শাখান মুকরী (র) ..... হযরত আলী (রা) হইতে বর্ণিত । তিনি 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ চুক্তির এক চতর্থাংশ অর্থ ছাড়িয়া দেওয়া 
উচিত । হাদীসটি গরীব। ইহার মারফু হওয়া বিষয়টিও মুনকার । রিওয়ায়েতটি মাওকুফ 
হওয়াই অধিক সঠিক । আবূ আবদুর রহমান সুলামী (রে) হযরত আলী (রা) হইতে 
অনুরূপ বর্ণনা করিয়াছেন । 

- 2851 ০5435819245 55 

নিলি রনি ক এরা রব ররর প্রন জাহেলী 
যুগের লোকেরা তাহাদের বাদীগণকে ব্যভিচারের জন্য বাধ্য করিত এবং তাহাদের 
উপার্জিত অর্থের একটি নির্ধারিত অংশগ্রহণ করিত। ইসলামের আভির্ভাবের পর আল্লাহ্‌ 
তা“আলা মু'মিনগণকে উহা হইতে নিষেধ করিয়া দিলেন। বহু মুফাস্সিরগণের মতে 
আলোচ্য শানে নুযূল হইল আবদুলাহ্‌ ইব্‌ন উবাই ইবৃন সালুল -এর অনেক বাদী ছিল। 
সে তাহাদিগকে ব্যভিচারের জন্য বাধ্য করিত এবং তাহাদের উপার্জিত অর্থগ্রহণ করিত । 
এবং তাহাদের গর্ভ হইতে ভূমিষ্ট সন্তানদের দ্বারা নেৃতৃও লাভ করিত। 

হাফিয আবূ বকর আহমাদ ইব্‌ন আবদুর খালিক বায্যার (র) তাহার মুসনাদ গ্রন্থে 
বলেন, আহমাদ ইব্‌ন দাউদ ওয়াসিতী (র) ..... যুহরী রে) হইতে বার্ণত। তিনি বলেন 
আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই ইবন সালুল -এর মু'আযাহ নামক একটি বাদী ছিল। সে তাহাকে 
ব্যভিচারের জন্য বাধ্য করিত। যখন ইসলামের আবির্ভাব হইল তখন আল্লাহ্‌ তাআলা 
এই আয়াত অবতীর্ণ করিলেন ঃ 


- 2-220 of oe টিতে 9 পপ 03 পপ 02 oF 
০ LOS SAIS I geese: ৭৮1 15 টিলা ISAS 
(#0 2602025 - 9 ০৮ 
টি Git ১৪-১1০৩। টন 
ইমাম নাসাঈ রে) ..... জাবির (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন, । হাফিয আবূ 
বকর বায্যার (র) বলেন, আম্‌র ইব্‌ন আলী (র) ..... জাবির (রা) হইতে বর্ণিত । তিনি 


বলেন, আবদুল্লাহ্‌ ইবন উবাই ইব্‌ন সালুল -এর মুসাইকা নামক একটি বাদী ছিল। ০. 
তাহাকে ব্যভিচারের জন্য বাধ্য করিত, তখন আল্লাহ্‌ এই আয়াত অবতীর্ণ করিলেন ঃ 


Contents 


১১২ তাফসীরে ইবনে কাছীর 
Rl LE ET 

আবু দাউদ তায়ালিসী (র) সুলায়মান ইব্‌ন মু'আয (র) ..... ইব্‌ন আব্বাস (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন,আবদৃল্লাহ্‌ এর একটি বাদী ছিল। জাহেলী যুগে সে ব্যভিচার 
করিত এবং এইভাবে অনেক সন্তান জন্ম দিয়াছিল। একদিন তাহার মালিক তাহাকে 
ব্যভিচারের জন্য বলিলে, সে বলিল, আল্লাহ্র কসম! আমি ব্যভিচার আর করিব না। 
সুতরাং সে তাহাকে প্রহার করিল। তখন আল্লাহ্‌ তা'আলা নাযিল করিলেন ঃ 

৮081 le ৫805815৯০২5 8৩ 

বাষ্যার (র) আরো বলেন, আহমাদ ইব্‌ন দাউদ ওয়াসিতী (র) ..... হযরত আনাস 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ্‌ ইবৃন উবাই -এর একটি বাদী ছিল। তাহার 
নাম ছিল মু'আযাহ্‌। আবদুল্লাহ্‌ ইবৃন উবাই তাহাকে ব্যভিচার করিবার জন্য বাধ্য করিত 
ইসলামের আভির্ভাব হইলে এই আয়াত অবতীর্ণ হইল ঃ 

রি 

আবদুর রাজ্জাক (র) বলেন, মা'মার (র)-এর সূত্রে যুহরী হইতে বর্ণনা করিয়াছেন, 
বদর যুদ্ধে একজন কুরাইশলী বন্দি হইয়াছিল এবং আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই এর নিকট সে 
বন্দি ছিল। আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই এর একটি বাদী ছিল। তাহার নাম ছির মু'আযাহ্‌। 
বন্দি কুরাইশী এ বাদীর সহিত তাহার কাম চরিতার্থ করিবার বাসনা করিয়াছিল । বাদীটি 
ছিল মুসলমান । এই কারণে সে উহা হইতে তাহাকে বাধা দিত। কিন্তু আবদুল্লাহ্‌ ইব্‌ন 
উবাই তাহাকে এর জন্য বাধ্য করিত এবং এর জন্য তাহাকে প্রহারও করিত। তাহার 
আশা ছিল তাহার বাদীটি উক্ত কুরাইশ দ্বারা গর্ভবতী হউক । এবং সন্তান ভূমিষ্ট হইবার 
পর তাহার থেকে তাহার সন্তানের বিনিময়ে অর্থ গ্রহণ করিবে । অতঃপর আল্লাহ্‌ 
তা'আলা এই আয়াত নাধিল করেন। ূ 

০০৪ 9501 91 BA ৮০15 128২55, 

সুদ্দী (র)বলেন, আলোচ্য আয়াতটি মুনাফিক নেতা আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই ইব্‌ন 
সালুল সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। মু'আযাহ্‌ নামক তাহার একটি বাদী ছিল। তাহার 
বাড়ীতে যখনই কোন মেহমান আগমন করিত, সে তাহাকে মেহমানের নিকট প্রেরণ 
করিত যেন সে তাহার সহিত কাম চরিতার্থ করিতে পারে । এইভাবে তাহার প্রতি সম্মান 
প্রদর্শন করা হইত। একদিন উক্ত বাদী হযরত আবূ বকর (রা)-এর নিকট গিয়া ইহার 
অভিযোগ করিল, অতঃপর তিনি হযরত নবী করীম (সা)-এর নিকট অভিযোগটি পেশ 
করিলেন। নবী করীম (সা) তখন তাহাকে উদ্ধার করিবার জন্য তাহাকে হুকুম দিলেন । 


Contents 


সূরা আন-নুর ১১৩ 
তখন আবদুল্লাহ্‌ ইবৃন উবাই চিৎকার করিয়া বলিল, কে আছ, আমার সাহায্য করিবে, 
মুহাম্মদ আমার বাঁদীকে জোরপূর্বক লইয়া যাইতেছে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা এই 
আয়াত অবতীর্ণ করিলেন । 

মুকাতিল ইব্ন হাইয়ান (র) বলেন, আমার নিকট এই তথ্য পেছাইয়াছে যে, 
আলোচ্য আয়াতটি এমন দুই ব্যক্তি সম্পর্কে অবতীর্ণ হইয়াছে, যাহারা তাহাদের 
বাদীদিগকে ব্যভিচারের জন্য বাধ্য করিত। একজনের নাম ছিল মুসায়কাহ্‌ তার মাতা 
উমায়মাহ আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই -এর বাদী ছিল। অপর বাদীর নাম মু‘আযাহ । একবার 
মুসায়কাহ ও তাহার মাতা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসিয়া তাহাদের উপর কৃত 
যুলুমের অভিযোগ করিল । তখন অবতীর্ণ হইল Gall 1০৫2৮51৯১85 23 
“তোমরা তোমাদের বাদীদিগকে ব্যভিচারের উপর বাধ্য করিও না” । 

9557 

“যদি তাহারা অর্থাৎ বাদীগণ সতীত্ব রক্ষা করতে চায়” । যেহেতু সাধারণ বাদীগণ 
তাহাদের সতীত্ব রক্ষা করিতেই চায়, এই কারণে আল্লাহ্‌ তা'আলা এই শর্তটি উল্লেখ 
করিয়াছেন । নচেৎ কোন অবস্থাতেই ব্যভিচারের জন্য বাধ্য করা যাইবে না। 


(2১০01 22৯1 oye A 

“তোমরা বাঁদীগণকে পার্থিব ধন-সম্পদ লাভের উদ্দেশ্যে ব্যভিচার করিতে বাধ্য 
করিও না” । রাসূলুল্লাহ্‌ (সা) হাজ্জাম, ব্যভিচারিনী ও গণকের অর্থ গ্রহণ করিতে নিষেধ 
করিয়াছেন. । অপর এক বর্ণনায় বলিয়াছেন $ 

4৮55 ০4411 9০৪ ৩৪5 7৯01 এও ভিউ Le 

“ব্যভিচারের অর্থ হারাম ও হাজ্জামের উপার্জিত অর্থ হারাম ও কুকুরের বিনিময় ও 
হারাম” | 

“আর যেই ব্যক্তি এ সকল বাদীগণকে ব্যভিচারের জন্য বাধ্য করে আল্লাহ্‌ তা“আলা 
এ সকল বীদীগণকে ক্ষমা করিয়া দিবেন। কারণ আল্লাহ্‌ তা'আলা বড়ই ক্ষমাকারী ও 
বড়ই মেহেরবান” । 

ইব্‌ন আবূ তাল্হা (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, যদি 
তোমরা বাদীগণকে ব্যভিচারের জন্য বাধ্য কর তবে আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে ক্ষমা 
করিয়া দিবেন । কিন্তু যাহারা বাধ্য করে তাহারা পাপিষ্ঠ হইবে । মুজাহিদ, আতা, আ'মাশ 
ও কাতাদাহ্‌ রে) ও অনুরূপ মত প্রকাশ করিয়াছেন। আবূ উবাইদ (র) ..... হাসান (রা) 
হইতে আলোচ্য আয়াতে তাফসীর প্রসংগে বলেন, আল্লাহ্র কসম! যেই সকল বাদীকে 
ইব্‌ন কাছীর-_১৫ (৮ম) 


Contents 


১১৪ _. তাফসীরে ইবনে কাছীর 


ব্যভিচারের জন্য বাধ্য করা হয়, কেবল তাহাদিগকেই আল্লাহ্‌ ক্ষমা করিবেন। আল্লাহ্‌র 
কসম! কেবল তাহাদিগকেই আল্লাহ্‌ ক্ষমা করিবেন । যুহরী ও যায়িদ ইব্‌ন আসলাম (র) 
ও অনুরূপ তাফসীর করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আবু যুর'আহ্‌ (র) ..... 
সাঈদ ইব্‌ন জুবাইর (র) হইতে বর্ণিত। তিনি বলেন, হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ 
(রা) এর কিরা“আতে ১২১ ১৯৯৪ ১৪১/১২। ৬০০ 4111 UL এর পরে ৬ 
১৪৯ ১০ ৬1০ 9৫১19 রহিয়াছে অর্থাৎ “বাদীগণকে জোরপূর্বক ব্যভিচার বাধ্য 
করিবার পরে আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে ক্ষমা করিয়া দিবেন। কারণ, তিনি বড় 
ক্ষমাকারীও মেহ্রেবান। আর যেই ব্যক্তি তাহাদিগকে ব্যভিচার করিতে বাধ্য করে সকল 
গুনাহর ul সেই ব্যক্তি হইবে”। মারফু হাদীস বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ 
77572 ০০৪১ 

“আমার উম্মাত হইতে অসতর্কতা জনিত অপরাধ ও ভুল ক্ষমা করিয়া দেওয়া 
হইয়াছে আর যেই অপরাধ জোরপূর্বক তাহার দ্বারা সংঘটিত হয় উহাও ক্ষমা করিয়া 
দেওয়া হইয়াছে” । 

উপরোল্িখিত হুকুম সমূহ বিস্তরিতভাবে বর্ণনা দেওয়ার পর আল্লাহ্‌ তা“আলা ইরশাদ 
করেন $ | 

১০ Ul 015510419 “আমি তোমাদের নিকট স্পষ্ট হুকুমসমূহ 
অবতীর্ণ করিয়াছি অর্থাৎ পবিত্র কুরআন অবতীর্ণ করিয়াছি। যাহার মধ্যে সুস্পষ্ট হুকুম 
রহিয়াছে” । 

১৫15 ০০1515 52311 ০ ১৪5৩ আর পূর্ববর্তী উন্মাতে ঘটনাবলী ও বর্ণনা 
করিয়াছেন এবং আল্লাহ্‌র হুকুমসমূহ বিরোধিতা করিবার কারণে তাহাদের প্রতি যেই 
শাস্তি অবতীর্ণ হইয়াছে উহার ও বিশদ বর্ণনা করিয়াছেন। যেমন অন্যত্র ইরশাদ 
হইয়াছেঃ ১১৯১ ১০ €81 ৯03৯ অতঃপর তাহাদিগকে কাহিনীতে পরিণত 
করিয়াছি এবং পরবর্তী লোকদের জন্য দৃষ্টান্তমূলক ঘটনায় পরিণত করিয়াছি। যেন 
তাহারা আল্লাহ্‌র নাফরমানী ও পাপ কার্য হইতে বিরত থাকে। 

১২৪11 {০,5 আর মুত্তাকী ও পরহ্যগারদের জন্য উপদেশ গ্রহণের বস্তুতে 
পরিণত করিয়াছি। হযরত আলী (রো) বলেন ঃ 


১০1 4৮ pay pS লং ১১9৫০ ৮০২৯ এলও 
৯১২৪ rll ৯৪০ ৭১৭ 111 ৫৩ ৯৩০ 4৫৪ ৩০ ০১৫1 
_ 411] 41:51 


Contents 


সূরা আন-নূর ১১৫ 
পূর্বের সংবাদ রহিয়াছে এবং পরবর্তীকালে সংঘটিত ঘটনার বিবরণ রহিয়াছে উহা একটি 
চুড়ান্ত বিধান, কোন উপহাস নহে যে কোন প্রতাপশালী অবহেলা করিয়া উহা বর্জন 
করবে, আল্লাহ্‌ তাহাকে ধ্বংস করিয়া দিবেন। আর যেই ব্যক্তি অন্য কোথায়ও হিদায়াত 
অন্বেষণ করিবে আল্লাহ্‌ তাহাকে গুমরাহ করিয়া দিবেন। 


(০০68৯৮৩৯০৯০ ০১০০৭ ০% 0 0 
৮৬. 2+৮ ৫4 Eo 2 25 “ee 
রা সী ডিল সিল নি 

রা 2 ১৫4 ১ রি 


2 
ন 


la 


gon 0a 2. ৫৫0. jE লিন 2 45 2 


১০৯ ১০ ১4৮৮০০৯১৮৮৬ 


২8০9 ০৬ 


০৪ 49. lly JES) 0 ১৮১১ LS £ 25 All 


"As 5 

অনুবাদ £ (৩৫) আল্লাহ্‌ আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি, তাহার জ্যোতির 
উপমা যেন একটি দীপাধার, যাহার মধ্যে আছে এক প্রদীপ । প্রদীপটি একটি কাচের 
আবরণের মধ্যে স্থাপিত, কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য; ইহা প্রস্ববলিত করা 
উহাতে স্পর্শ না করিলেও যেন উহার তৈল উজ্জ্বল আলো দিতেছে; জ্যোতির উপর 
জ্যোতি, আল্লাহ্‌ যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করেন তাহার জ্যোতির দিকে । আল্লাহ্‌ 
মানুষের জন্য উপমা দিয়া থাকেন এবং আল্লাহ্‌ সর্ববিষয়ে সর্বজ্ঞ। 

তাফসীর ঃ আলী ইবুন আবু তাল্হা রে) হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে 1 
১০১1) ০,১-৯০,||১৯% এর এই তাফসীর বর্ণনা করিয়াছেন। আল্লাহ্‌ তা'আলা 
আসমান ও যমীনের অধিবাসীদিগকে হেদায়েত দান করেন। ইব্‌ন জুরাইজ রে) বলেন, 
মুন্দাহিদ ও ইব্‌ন আব্বাস (রা) আলোচ্য আয়াতের তাফসীর করিয়াছেন। আল্লাহ্‌ 
আসমান ও যমীনের যাবতীয় ব্যবস্থাপনা করেন। তিনি চন্দ্র সূর্য ও নক্ষত্রসমূহ সৃষ্টি 


Contents 


১১৬ তাফসীরে ইবনে কাছীর 


করিয়া উহাকে আলোকিত করিয়াছেন। ইব্‌ন জরীর (র) বলেন, সুলায়মান ইবৃন উমর 
খালিদ রাককী (র) ..... আনাস ইব্‌ন মালিক (র) হইতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্‌ 
তা'আলা ইরশাদ করিয়াছেন, আমার নূর হইল আমার হিদায়াত । ইব্‌ন জবীর (র) এই 
তাফসীরই পসন্দ করিয়াছেন । আবূ জাফর রাযী (র) রাবী ইব্‌ন আনাস (র) উবাই ইব্‌ন 
কা'ব (রা) হইতে ৯১1৮ 11০ ০৯১১) ৩+ 555 411 এর তাফসীর প্রসংগে 
বর্ণনা করেন, “যেই মুমিনের অন্তরে ঈমান ও কুরআনের নূর রহিয়াছে আল্লাহ্‌ তা'আলা 
উক্ত আয়াতে তাহার উদাহরণ পেশ করিয়াছেন” । সর্ব প্রথম আল্লাহ তা'আলা স্বীয় নূরের 
উল্লেখ করিয়াছেন। অতঃপর ১১১ J দ্বারা মু'মিনের নূরের উপমা পেশ করিয়াছেন 
হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) আয়াতটি এইরূপ পড়িতেন «১০ ১-০ ৯১১ ০৯, 
সাঈদ ইব্‌ন জুবাইর ও কায়িস ইবৃন সাদ (র) হযরত ইব্‌ন আববাস রো) হইতে বর্ণনা 
সাদার নর সারার সেয়ার বিকার রানির এনা 
১১০১৩ ৯৮:এ। ? ১ 5111 

“ আল্লাহ্‌ আসমান সমূহ যমীনকে উজ্জ্বল করেন” ৷ যাহ্হাক (র) পড়েন ৫2:11 
৬১৯১১1, 1০এ| “আল্লাহ্‌ তা'আলা আসমান সমূহ যমীনকে উজ্জ্বল করিয়াছেন” । 

সুদ্দী (র) বলেন £ 091, ০১9,541 ১5 2111 “আল্লাহ আসমানসমূহ ও 
যমীনের নূর” । অর্থাৎ তাহার নূরের দ্বারাই আসমান সমূহ ও যমীন উজ্জ্বল । মুহাম্মদ ইব্‌ন 
ইসহাক (র) তাহার সীরাত গ্রন্থে বর্ণনা করিয়াছেন তায়েফবাসীরা রাসূলুল্লাহ্‌ সো) এর 
প্রতি যে নির্যাতন করিয়াছিল, সেই দিন তিনি এই দু'আ করিয়াছেন ঃ 
2১ ১৭০০৩ ০০৭৪] এ ১৪৮ এ ৪৯, ১১০ ১৮০ 
০৯০১ ০৯ এ এ] ৩৮৯০০ US ০৪ ৬0০2১ iar, 

41041 চি এ 03, 

“হে আল্লাহ্‌! আমি আপনার সেই নূরের উসিলায় আমার প্রতি আপনার গযব ও 
ক্রোধের অবতরণ হইতে আশ্রয় প্রার্থনা করিতেছি,.যেই নূরের দ্বারা সকল অন্ধকার 
দূরীভূত হইয়া তদস্থলে আলো ছড়াইয়া পড়ে, পরকালের শুভ পরিণতি আপনার সন্তুষ্টির 
উপর নির্ভরশীল । আল্লাহ্‌র সাহায্য ব্যতিত অন্যায় হইতে রক্ষা পাওয়া ও ন্যায়ের শক্তি 
সঞ্চয় করা সম্ভব নহে” । ' 


বুখারী ও মুসলিম শরীফে হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণিত, রসূলুল্লাহ (সা) 
যখন রাত্রিকালে জাগ্রত হইতেন তখন তিনি এই দু'আ পড়িতেন ৪ 


Contents 


সূরা আন-নূর ১১৭ 
LAD কন ৮০৪ ১০১১1 19০]। 9৯৮ ০১1 AEST এ] 5411 
825 ৮০১ ১০১9 ০1901 1925 SS 

“হে আল্লাহ্‌! আপনার জন্যই সকল প্রশংসা । আপনি আসমান ও যমীন এবং উহাতে 
অবস্থানরত সকলেরই ব্যবস্থাপক" । হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত, তিনি 
সত্তার নূর হইতে প্রতিফলিত । 

১১৭ 455 -এর সর্বনামটি কিসের প্রতি প্রত্যাবর্তন করিয়াছে সেই বিষয়ে দুইটি 
মত রহিয়াছে। একটি হইল, “আল্লাহ্‌” শব্দের প্রতি। আর দ্বিতীয় মতটি হইল, ‘মুমিন 
শব্দের প্রতি । ‘মু'মিন’ শব্দের যদিও এখানে উল্লেখ নাই, কিন্তু কালেমার অগ্ পশ্চাৎ দ্বারা 
ইহা বুঝা যায়। কালামটি আসলে এই রূপ ছিল ঃ 

১১৫-১০৯৫ ৩০১৭| ১৬১ ৩৯০ অৰ্থাৎ “মুমিনের অন্তরের নূরের উপমা হইল একটি 
এমন তাকের মত”। যেই মুমিনের অন্তরে হিদায়েত ও কুরআনের আলো রহিয়াছে 
উহাকে এইরূপ তাকের সহিত উপমিত করা হইয়াছে । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 


- ০11. Ce ACE ৯৪825 429 ০০ ২2 5 ০ ০০৪ 
“যেই ব্যক্তি তাহার প্রতিপালকের পক্ষ হইতে দলীল প্রাপ্ত এবং উপরস্ত তাহার সাক্ষী 
ও আছে ...... "| আল্লাহ্‌ তা‘আলা মু’মিনের অন্তরকে উহার স্বচ্ছতার কারণে স্বচ্ছ 
কাচের মধ্য বিদ্যমান প্রদীপের সহিত উপমিত করিয়াছেন এবং হিদায়াত ও কুরআনের 
যেই নূর তাহার রহিয়াছে উহাকে নির্মল তৈলের সহিত উপমিত করিয়াছেন । 
৯৫১০৫ হযরত ইব্‌ন আববাস (রা) মুজাহিদ, মুহাম্মদ ইবৃন কা'ব (র) এবং আরো 
অনেকে বলেন, ‘মিশকাত’ অর্থ প্রদীপের যেই স্থানে সতীলা থাকে। আওফী (র) ইব্‌ন 


2038 2 


আব্বাস (রা) হইতে (4৪ ১১২০৫ ৬১১১ 4২০ ১১১০৯ olga ১৬১44 
(17০5 এর তাফসীর প্রসং গে বলেন, ইয়াহুদীরা হযরত মুহাম্মদ সো) এর নিকট প্রশ্ন 
করিয়াছিল, “আল্লাহ্‌র নূর আসমান ভেদ করিয়া কিভাবে আসিতে পারে? তখন আল্লাহ্‌ 
উহার জবাব পেশ করিয়া বলেন, তাহার নূর হইল, একটি কীচের প্রদীপ সমতুল্য যাহা 
তা'আলা তাহার আনুগত্যকে নূর বলিয়াছেন। আল্লাহ্‌ তা'আলা তাহার আনুগত্যকে নূর 
ব্যতিত আরো অনেক নামে নামকরণ করিয়াছেন। ইব্‌ন আবূ নাজীহ (র), মুজাহিদ রে) 
হইতে বর্ণনা করিয়াছেন, হাবশী ভাষায় “মিশ্কাত' শব্দের অর্থ “তাক'। কেহ কেহ 
বলেন, ‘মিশকাত’ এমন তাককে বলা হয়, যাহাতে কোন ছিদ্র নাই। মুজাহিদ (র) হইতে 
বর্ণিত, ‘মিশকাত’ এ লোহাকে বলা হয়, যাহার সহিত প্রদীপ ঝুলন্ত থাকে । কিন্তু প্রথম 


Conte 


১১৮ তাফসীরে ইবনে কাছীর 


শব্দটি উত্তম । উবাই ইব্ন কা'ব (র) বলেন, ‘মিস্বাহ’ অর্থ, নূর ও আলো। এখানে 
কুরআন ও মুমিনের অন্তরের ঈমানকে বুঝান হইয়াছে। 

২৯৯ ৬৪ 0০৯০৮ “নূর ও আলো একটি স্বচ্ছ কাচের মধ্যে প্রজ্ববলিত” ৷ 
উবাই ইব্‌ন কা'ব এবং আরো অনেকে বলেন, মু'মিনের অন্তরকে স্বচ্ছ কাঁচের সহিত 
উপমিত করা হইয়াছে ।%%)১৫-4৫ 1444 ১1911 “কীচটি যেন একটি উজ্জ্বল 
নক্ষত্র”। কোন কোন ক্বারী 5১১ এর “দাল' কে পেশ সহ পড়িয়াছেন। কিন্তু হামযা সহ 
পড়েন নাই। আবার কেহ কেহ হামযা সহ দালকে পেশ কিংবা যের দিয়া পড়িয়াছেন। 
তখন || হইতে নির্গত হইবে । অর্থ প্রতিরোধ করা । শয়তানকে আঘাত হানিবার জন্য 
যেই নক্ষত্র ছুটিয়া পড়ে উহাও অতিশয় উজ্জ্বল । উবাই ইব্‌ন কাব (রা) বলেন, এর অর্থ 
উজ্জ্বল নক্ষত্র। কাতাদাহ (র) বলেন, (+$€৫$€ স্পষ্ট ও বিশাল উজ্জ্বল নক্ষত্রকে বলা 
হয়। 

2298 2 9২25৭ LES হব 2৮ হী ১০ ১৪ 

“বরকতময় যায়তুন বৃক্ষের তৈল দ্বারা উহা প্রজ্লিত। যেই বৃক্ষ হইতে তৈল 
উৎপাদিত উহা পূর্বপ্রান্তে ও অবস্থিত নহে যেই স্থানের দিনের প্রথম ভাগের সূর্যকিরণ 
পড়ে না আর পশ্চিম প্রান্তেও অবস্থিত নহে যেই স্থানে দিনের শেষ ভাগের সূর্যকিরণ স্পর্শ 
করে না”। বরং উহা এমন একটি স্থানে অবস্থিত যেই স্থানের দিনের প্রথমভাগে ও 
সূ্যরশ্ি প্রতিফলিত হয় এবং শেষ ভাগে সূর্যকিরণ স্পর্শ করে। যেই বৃক্ষ এমন স্থানের 
অবস্থিত উহা হইতে উৎপাদিত তৈল অতি নির্মল ও পরিষ্কার হয়। এবং উহার আলো হয় 
অতি উজ্জ্বল । 

ইব্‌ন আবু হাতিম রে) বলেন, মুহাম্মদ ইব্‌ন আম্মার (র) ..... হযরত ইবৃন আব্বাস 
(রা) হইতে বর্ণিত, আলোচ্য আয়াত যেই বৃক্ষের উল্লেখ করা হইয়াছে, উহা মরুভূমিতে 
অবস্থিত, যেই স্থানে সূর্যের পূর্ণ কিরণ পতিত হয়। অন্য কোন গাছের ছায়া কিংবা 
পাহাড় ও উহার কিংবা অন্য কিছুর ছায়া উহার উপর পড়ে না। এই ধরনের গাছ হইতে 
উত্তম তৈল উৎপন্ন হয়। ইয়াহ্ইয়া ইব্‌ন সাঈদ আল-কাত্তান (র) ইকরিমাহ্‌ রে) হইতে 
আলোচ্য আয়াতের অনুরূপ-ব্যখ্যা করিয়াছেন। | 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ..... ইকরিমাহ রে) হইতে % ২১৯3) 
২3০5 ১ ও ২৯৪০এই তাফসীর করিয়াছেন যে, অত্র আয়াতের উন্মুক্ত ময়দানের 
এমন একটি যায়তুন গাছের কথা বলা হইয়াছে যে, সূর্য যখন উদয় হয় তখন উহার 
উপরে উদয় হয় এবং যখন অস্ত যায় যায় তখন উহার উপরে অস্ত যায়। এই ধরনের 
গাছের ফল হইতে পরিষ্কার নির্মল তৈল উৎপন্ন হয়। মুজাহিদ (র) ১, ২4৪৯ & 


Contents 


সূরা আন-নূর ১১৯ 

২2:৮5 এর অর্থ করেন, বৃক্ষটি এত পূর্বেও নহে যে, সূর্য উদয় কালে সূর্যের আলো 
ইহাতে স্পর্শ করে না। বরং উহা এমন একটি স্থানে অবস্থিত যে, উদয় ও অস্ত উভয় : 
অবস্থাতেই উহাতে সূর্যের কিরণ পতিত হয়। 

আবূ জাফর রাযী (র) বলেন, রাবী ইব্‌ন আনাস (র) ..... উবাই ইব্‌ন কা'ব (রো) 
হইতে ২2১১১ % 9 ২৪১৩ % ২১১52) এর তাফসীর প্রসংগে বলেন, ইহা একটি 
সবুজ সজিব গাছ যাহাকে কোন অবস্থাতেই সূর্যেরকিরণ স্পর্শ করে না । এই গাছটি যেমন 
সর্বপ্রকার বিপদ হইতে নিরাপদ । যদি কখন ও বিপদগ্রস্থ হয়ও তবে আল্লাহ্‌ তাহাকে 
মযবৃত ও দৃঢ় রাখেন। আল্লাহ্‌ তাহাকে চারটি গুণে গুণান্বিত করেন। কথা বলিলে সত্য 
বলে, বিচার করিলে ন্যায়বিচার করে, বিপদগ্রস্ত হইলে ধৈয্ধারণ করে; দান প্রাপ্ত হইলে 
কৃতজ্ঞতা প্রকাশ করে । সকল মানুষের মধ্যে তাহার তুলনা এমন যে, সে যেন মৃতদের 
মধ্যে একজন জীবিত মানুষ বিচরণ করিতেছে । 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আলী ইব্‌ন হুসাইন (র) ..... সাঈদ ইব্ন জুবাইর (র) 
হইতে $%"৫ 4০৪ 9 এর এই অর্থ বর্ণনা করিয়াছেন, উহা গাছপালার মাঝে 
টার 
ও অনুরূপ বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন আম্মার (র) ... .. ইব্‌ন আব্বাস (রা) 
হইতে বর্ণিত ২১১২ 3 % ₹%3:৮:১% এর অর্থ হইল গাছটি এমন পূর্বে ও নহে যে, 
তথায় সূর্য অন্তকালে সূর্যের কিরণ পড়ে না আর এত পশ্চিমে নয় যে সূর্য উদয়কালে 
উহাতে সূর্যের আলো পতিত হয় না। বরং উহা এমন একটি স্থানে অবস্থিত যেই স্থানে 
পূর্ব ও পশ্চিমের সূর্য কিরণ পতিত হয়। কিন্তু উহা তো কেবল আল্লাহ্র নূরের একটি 
উপমা মাত্র । যাহ্হাক (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, অত্র 
আয়াতে“), “বরকতময় বৃক্ষ’ এর সহিত একজন সৎব্যক্তির উপমা দেওয়া 
হইয়াছে যে, ইয়াহুদীও নহে আবার নাসারাও নহে। আয়াতের ব্যাখ্যা প্রসংগে উপরে যেই 
সকল মতের উল্লেখ করা হইয়াছে উহার মধ্যে প্রথম মতটি উত্তম । অর্থাৎ “এমন একটি 
স্থানে বৃক্ষটি অবস্থিত যাহা একটি মধ্যবর্তী ও উন্ক্ত স্থানে সদা বায়ু প্রবাহিত হয় এবং 
কোন বাধা বিঘ্ন ছাড়াই উহাতে সূর্যের কিরণ পতিত হয়”। এমন বৃক্ষের ফল হইতে 
নির্গত তৈল অবশ্যই পরিস্কার ও নির্মল হয়। এই কারণে আল্লাহ্‌, তা'আলা ইরশাদ 
করিয়াছেন £ 

52458 72 US 

“আগুন স্পর্শ না করিলেও যেন উহার তৈল প্রজ্জবুলিত হইয়া উঠে”। তৈলের 

নির্লতার কারণে এইরূপ মনে হয়। ১১ 1১:৯১ “নূরের উপর নূর” । 


Contents 


১২০ তাফসীরে ইবনে কাছীর 


আওফী (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, একটি নূর হইল 
ঈমানের নূর, অন্যটি হইল আমলের নুর । মুজাহিদ (র) ও সুদ্দী (র) বলেন, একটি নূর 
অর্থাৎ আলো হইল আগুনের আলো এবং অন্যটি তৈলের উজ্জ্বলতা । হযরত উবাই ইব্ন 
কা'ব (র) ১৯১ 41০১১ এর ব্যাখ্যা প্রসংগে বলেন, ঈমানদার ব্যক্তি পীচটি নূরের 
অধিকারী । উহা কথার নূর, আমলের নূর, আগমণের নূর, গমণের নূর এবং তাহার শেষ 
আশ্রয়স্থল অর্থাৎ বেহেশৃতের. নূর । 

শিমর ইব্‌ন আতিয়াহ (র) বলেন, একবার ইব্‌ন আব্বাস (রা) কা'ব আহাবার (রা) 
এর নিকট আসিয়া) ১ ১] 919 ৮৮১৪ 053 342 এর ব্যাখ্যা জিজ্ঞাসা 
করিলে, তিনি বলিলেন, ইহা নবী করীম (সা)-এর নবুওয়াতের একটি দৃষ্টান্ত । তাহার 
নবুওয়াত এতই প্রকাশ্য ও স্পষ্ট যে, নবী (সা) যদি মুখে ইহা নাও বলেন যে, তিনি 
একজন নবী, তবু ও তাহার নবুওয়াত মানুষের কাছে উহা ঢাকা থাকে না, যেন তিনি 
মুখে উহা প্রকাশই করেন । যেমন এই তৈল আগুনের স্পর্শ ছাড়াই প্রজ্জ্বলিত হইয়া উঠে। 
সুদ্দী (র) আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে বলেন, যেমন তৈলের নূরের সহিত 
আগুনের নূর একত্রিত হইলে উহা প্রজ্বলিত হয় এবং উহা দ্বারা আলো লাভ করা যায়, 
অনুরূপভাবে ঈমানের নূরের সহিত কুরআনের নূর একত্রিত হইলে মু'মিনের অন্তর 
আলোকিত হয় । 

৭৮১০ ১৮৮০ CEE “আল্লাহ্‌ যাহাতে পসন্দ করেন তাহাকে 
হেদায়েতের নূরের প্রতি পথপ্রদর্শন করেন” । যেমন হাদীস শরীফে বর্ণিত, ইমাম 
আহমাদ (র) বলেন, মু'আবিয়া ইব্‌ন আম্র (র) ..... আবদুল্লাহ ইবন আম্র (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি ঃ 


১২৪,১০৭ ০১৩১ ০৮৪৭৪ ০1০০5 ৪ SE SE ol 
1311 -২৯ ০১31 AAG ৩০ 7৩০১15০5০০৭ ০০০৮ so ba CU 


(189 95 die ce 

“আল্লাহ্‌ তা'আলা তাহার সকল সৃষ্টিকে অন্ধকারে সৃষ্টি করিয়াছেন । অতঃপর তাদের 
প্রতি নূর-আলো ছড়াইয়া দিলেন । সেই ক্ষণে যেই ব্যক্তি তাহার নূর লাভ করিয়াছে, সে 
তো হেদায়েত লাভ করিয়াছে আর যেই ব্যক্তি উহা হইতে বঞ্চিত হইয়াছে সে গুমরাহ 
হইয়াছে । এ কারণেই আমি বলব, মহান মহামহিম আল্লাহ্‌ জ্ঞাতেই কলম লেখা শেষ 
করেছে” । আবদুল্লাহ্‌ ইব্‌ন বায্যাব (র) আবদুল্লাহ্‌ ইবৃন আম্র (র) হইতে অপর একটি 
সুত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। 


hore ০ ৮ 22 24 oe 2 “০৬ 2 ঠা ০ ০৩ 
ale ০5০ JS 41119 55041 00055914111 ০১১৪3 


Contents 


সূরা আন-নূর ১২১ 

“আর আল্লাহ্‌ তা'আলা মানুষকে বুঝাইবার জন্য দৃষ্টান্তসমূহ বর্ণনা করিতেছেন আর 
আল্লাহ্‌ তা'আলা সকল বস্তু সম্পর্কে পরিজ্ঞাত” । মুমিনের অন্তরে বিদ্যমান হেদায়েতের 
নূর এর সহিত উপমিত করিয়া আয়াতকে এইভাবে শেষ করিয়াছেন, আল্লাহ্‌ এই সকল 
দৃষ্টান্তসমূহ মানুষকে বুঝাইবার জন্য পেশ করেন। কাহার অন্তরে হেদায়েত রহিয়াছে 
এবং কাহার অন্তরে গুমরাহী তিনি উহা ভালভাবেই জানেন। এবং কে হিদায়াতের 
উপযুক্ত এবং উপযুক্ত নহে উহাও জানেন । 

ইমাম আহমাদ (র) বলেন, আবূ নযর (র) ..... হযরত আবূ সাঈদ খুদ্রী (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 
(এগ A LUE a ATs AT পা 

Ll. ee ly ০4০ ly USE le bys 

অন্তর চার প্রকার । এক প্রকার পরিস্কার ও উজ্জ্বল, দ্বিতীয় প্রকার পর্দায় আবৃত । 
তৃতীয় প্রকার উল্টা ও চতুর্থ প্রকার উল্টা সোজা । প্রথম প্রকার অন্তর হইল মুমিনের 
অন্তর যাহা নূরানী ও উজ্জ্বল হয়। দ্বিতীয় প্রকার অন্তর কাফিরের, তৃতীয় প্রকার 
মুনাফিকের এবং চতুর্থ প্রকার হইল যাহাতে ঈমানও আছে এবং নিফাকও আছে। যেই: 
অন্তরে ঈমান আছে উহা তরকারী সমতুল্য । ভাল পানি উহাকে বৃদ্ধি করে এবং যেই 
অন্তরে নিফাক রহিয়াছে উহা হইল ফোড়ার মত যাহার পুঁজ ও পচা রক্ত উহাকে আরো 
বিনষ্ট করে। 


৫৫৮ ০ ৩৫ ৯৯৮৮৮ 


TE LS FY ES SUH শা? 
,০০39৮০৫৫৪ 
LEAT PE Shs tet, J YY 


শর 


৫. Ls Ao দির 8৯৮) গজ ৪১০ 


7৮7 Ld 6 তার 


এ টনি 
2714 Coad at 
৮ ০০৮১০ 


+ Ln ES BIG 
ইবৃন কাছীর__-১৬ (৮ম) « 


Contents 


ক তাফসীরে ইবনে কাছীর 


অনুবাদ ৪ (৩৬) সেই সকল গ্রহে যাহাকে সমুন্নত করিতে এবং যাহাতে তাহার 
নাম স্মরণ করিতে আল্লাহ্‌ নির্দেশ দিয়াছেন, সকাল ও সন্ধ্যায় তাহার পবিত্রতা ও 
মহিমা ঘোষণা করে। (৩৭) সেই সব লোক যাহাদিগকে ব্যবসা-বাণিজ্য এবং 
ক্রয়-বিক্রয় আল্লাহ্র স্মরণ হইতে এবং সালাত কায়েম এবং যাকাত প্রদান হইতে 
বিরত রাখে না, তাহারা ভয় করে সেই দিনকে যেই দিন তাহাদিগের অন্তর ও দৃষ্টি 
বিপর্যস্ত হইয়া পড়িবে । (৩৮) যাহাতে তাহারা যে কর্ম করে তজ্জন্য আল্লাহ্‌ 
তাহাদিগকে উত্তম পুরস্কার দেন এবং নিজ অনুগ্রহে তাহাদিগের প্রাপ্যের অধিক 
দেন। আল্লাহ্‌ যাহাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন! 

তাফসীর ঃ পূর্বের আয়াতে আল্লাহ্‌ তা'আলা মু'মিনের হেদায়েত ও ঈমান পরিপূর্ণ 
অন্তরকে কাচের রক্ষিত যায়তুনের নির্মল তৈল দ্বারা প্রজ্জবলিত প্রদীপের তুলনা 
করিয়াছেন। অত্র আয়াতে উহার স্থানের উল্লেখ করিয়াছেন। আর উহা হইল পবিত্র 
মসজিদ সমূহ ৷ মসজিদ হইল আল্লাহ্‌র নিকট সর্বাপেক্ষা প্রিয় স্থান। এই মসজিদে 
আল্লাহ্‌র ইবাদত করা হয় এবং কেবল তাহারই একত্ববাদের ঘোষণা করা হয়। ইরশাদ 
হইয়াছে £ 

68501 811 32০০ "০ 

আল্লাহ্‌ তা'আলা সেই ঘরকে সর্বপ্রকার অনর্থক কথাবার্তা ও কার্যকলাপ হইতে 
পবিত্র রাখিতে উহার প্রতি সম্মান প্রদর্শন করিতে হুকুম করিয়াছেন, কারণ উহা হইল 
হেদায়াতের স্থান। আলী ইব্‌ন আবু তাল্হা (র) হযরত আলী (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন, তিনি আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে বলেন, আল্লাহ্‌ তা“আলা 
মসজিদে অনর্থক কথাবার্তা ও কার্যকলাপ হইতে নিষেধ করিয়াছেন। ইকরিমাহ, আবু 
সুফিয়ান ইব্‌ন হুসাইন (র) এবং আরো অনেকে এই তাফসীর বর্ণনা করিয়াছেন। 
কাতাদাহ (র) বলেন, আল্লাহ্‌ তা'আলা এই সকল মসজিদ নির্মাণ করিবার, আবাদ 
করিবার, উহাকে পবিত্র রাখিবার ও উহার সম্মান করিবার হুকুম করিয়াছেন। কা'ব (রা) 
বলিতেন, তাওরাত শরীফে বর্ণিত ঃ 


১৮৬১১০১০১০০ ১ এও ১৯০ ৩৩ A) 
- ১311 হ5158 ১৪০৭] ০1555 হাসা ০3০ 
“যমীনে আমার ঘর হইল মসজিদসমূহ। যেই ব্যক্তি উত্তমরূপে ওযু করিয়া আমার 
ঘরে আমার সাক্ষাৎ লাভের জন্য আসে আমি তাহাকে সম্মান করি । সাক্ষাৎ লাভকারীর 


সম্মান করা অবশ্য কর্তব্য” । আবদুর রহমান ইব্‌ন আবূ হাতিম (র) তীহার তাফসীর 
_ গ্রন্থে রিওয়ায়েতটি বর্ণনা করিয়াছেন। 


Contents 


সূরা আন-নূর ১২৩ 

মসজিদ নির্মাণ, উহার প্রতি সম্মান প্রদর্শন, উহাকে পবিত্র রাখা, উহাকে সুগন্ধযুক্ত 
করা সম্পর্কে অনেক হাদীস বর্ণিত আছে। এই বিষয়ে (আমি ইব্ন কাসীর) একখানি 
পৃথক পুস্তক সংকলন করিয়াছি। আমরা এখানে উহার কিছু অংশ উল্লেখ করিব । 

আমীরুল মু'মিনীন হযরত উসমান ইব্‌ন আফ্ফান (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, 
আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি ঃ 

SE TUN AE lens 

“যেই ব্যক্তি আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করিবে, আল্লাহ্‌ 
তা‘আলা বেহেশতের মধ্যে তাহার জন্য অনুরূপ একটি ঘর নির্মাণ করিবেন” । ইমাম 
ইব্‌ন মাজাহ (রা) হযরত উমর ইবনুল খাত্তাব (রা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি 
বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন ৪ “যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করে, যাহাতে 
আল্লাহ্র নাম লওয়া হয়, আল্লাহ্‌ তাহার জন্য বেহেশতে একটি ঘর নির্মাণ করিবেন” । 

ইমাম নাসাঈ (র) হযরত আমর ইব্‌ন আনবাসাহ হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । 
হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ্‌ (সা) আমাদিগকে ঘরে 
সালাতের স্থান বানাইতে এবং পরিচ্ছন্ন ও সুগন্ধময় রাখিতে নির্দেশ দিয়াছেন। ইমাম 
আহমাদ এবং নাসাঈ (র) ব্যতিত অন্যান্য সুনানগ্রন্থকারগণ উক্ত রিওয়ায়েতটি বর্ণনা 
করিয়াছেন। সামুরাহ্‌ ইব্‌ন জুন্দব (রা) হইতেও ইমাম আহমাদ ও আবূ দাউদ (র) 
অনুরূপ বর্ণনা করিয়াছেন । ইমাম বুখারী (র) বলেন, তোমরা যেইখানে স্থান পাওয়া যায় 
মসজিদ নির্মাণ কর। তবে লাল ও হলুদ রং হইতে বিরত থাক । যেন মানুষ ফিত্নায় 
পতিত না হয়। ইমাম ইব্‌ন মাজাহ (র) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ 
করিয়াছেন $ 

20505515895 YUL ps Jae এপ 

“যাবৎ কোন কাওম তাহাদের সমজিদ সমূহকে সুসজ্জিত না করিয়াছে , তাহাদের 
আমল খারাফ হয় নাই” । হাদীসটির সনদ দুর্বল । 

ইমাম আবূ দাউদ (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ ১2০]! ১১:২১ ০১০] = “আমাদের 
মযবুত করিয়া মসজিদ নির্মাণ করিতে হুকুম দেওয়া হয় নাই” । হযরত ইব্‌ন আব্বাস 
(রা) বলেন, ইয়াহুদী ও নাসারারা যেমন তাহাদের গীর্জা ও উপাসনায় সুসজ্জিত করে 
০০১ 


- ৬৯৫৭] 3১৭] ALES এই CLP 9 
“যাবৎ না মানুষ মসজিদ লইয়া গর্ব না করিবে কিয়ামত কায়েম হইবে না”। 
রিওয়ায়েতটি ইমাম আহমাদ ও ইমাম তিরমিযী (র) ব্যতীত অন্যান্য সুনান গ্রন্থকারগণ 


Contents 


১২৪ তাফসীরে ইবনে কাছীর 


বর্ণনা করিয়াছেন। হযরত বুরায়দাহ (রা) হইতে বর্ণিত, একবার এক ব্যক্তি মসজিদে 
তাহার হারান উট খুঁজিতে আসিল, সে বলিল, আমার লাল উটের খোজ কি কেহ দিতে 
পারে? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, “তুমি যেন তোমার উটের খোজ না পাও। মসজিদ 
তো কেবল সেই কাজের জন্য ব্যবহার্য, যাহার জন্য উহা নির্মাণ করা হইয়াছে। 
রিওয়ায়েতটি মুসলিম শরীফে বর্ণিত। আমর ইব্‌ন শু“আইব রে) যথাক্রমে তাহার পিতা 
দাদা হইতে বর্ণিত। তিনি বলেন, মসজিদ ক্রয়-বিক্রয় ও কবিতা আবৃত্তি হইতে নিষেধ 
করা হইয়াছে। রিওয়ায়েতটি ইমাম আহমাদ ও সুনান গ্রন্থকারগণ বর্ণনা করিয়াছেন। 
ইমাম তিরমিযী (র) ইহাকে হাসান বলিয়া মন্তব্য করিয়াছেন । হযরত আবু হুরায়রা (রা) 
হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, “তোমরা যখন কাহাকে 
ও মসজিদে ক্রয়-বিক্রয় করিতে দেখ, তখন বলিবে আল্লাহ্‌ যেন তোমাদের ব্যবসায় 
লাভবান না করেন” । আর কাহাকেও হারান বস্তু খুজিতে দেখিলে বলিবে, “আল্লাহ্‌ যেন 
তোমার নিকট উহা ফিরাইয়া না দেন” । ইমাম তিরমিযী (রা) হাদীসটি বর্ণনা করিয়া 
বলেন, ইহা হাসান গরীব । 

Eo Ee TE রদ নূর OSE রন 
রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪£ “কয়েকটি কাজ মসজিদে উচিত নহে । মসজিদে 
পথ বানাইবে না, অস্ত্র ধারণ করিবে না, ধনুকের সহিত তীর লাগাইবে না। কাচা গোস্ত 
রাখিবে না, হদ্দ ও কিসাস লাগাইবে না ও ইহাকে বাজারে পরিণত করিবে না” । ওয়াইল 
ইব্‌ন আস্ফা (রা) রাসূলুল্লাহ্‌ (সা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, তোমরা 
তোমাদের কচি শিশুদিগকে ও পাগলদিগকে মসজিদে আনিবে না। ক্রয়-বিক্রয় করিবে 
না, ঝগড়া ফাসাদ হইতে বিরত থাকিবে । উচ্চস্বরে কথা বলিবে না। হদ্দ কায়েম করিবে 
না। তরবারী খুলিবে না। উহার দরজার সম্মুখে অযুর স্থান বানাও ও জুমু'আর দিনে 
উহাকে সুগন্ধিযুক্ত কর। রিওয়ায়েতটি ইবৃন মাজাহ (র) বর্ণনা করিয়াছেন । কিন্তু ইহার 
সনদ দুর্বল। কোন কোন ওলামায়ে কিরাম অনিবার্য প্রয়োজন ছাড়া মসজিদে চলাকে 
মাকরূহ বলিয়াছেন । বর্ণিত আছে, সালাত পড়িবার উদ্দেশ্য ব্যতিত কেহ মসজিদে 
চলিলে, ফিরিশৃতাগণ তাহার প্রতি বিন্ময় প্রকাশ করেন। 

যেহেতু মসজিদে মুসল্লীগণের ভীড় হইয়া থাকে তাহাদের শরীরে আঘাত লাগিতে 
পারে এই কারণে মসজিদে অস্ত্র লইয়া চলিতে, ধনুকে তীর লাগাইয়া চলিতে নিষেধ করা 
হইয়াছে। এই কারণেই বর্ষা হাতে লইয়া চলিলে উহার মাথা হাতের মুর্ধনীর মধ্যে লইয়া 
চলিতে রাসূলুল্লাহ (সা) হুকুম করিয়াছেন (বুখারী)। কাচা গোশত লইয়া মসজিদে 
চলিতে নিষেধ করা হইয়াছে । এই কারণে উহা হইতে মসজিদে ফৌটা ফৌটা রক্ত 
পড়িতে পারে । এই কারণে খতুমতী স্ত্রীলোককে ও মসজিদে চলিতে নিষেধ করা 


Contents 


সূরা আন-নূর ১২৫ 
হইয়াছে । মসজিদে হদ্দ ও কিসাস এই কারণে অনুষ্ঠিত করা যাইবে না যে, ইহাতে 
মসজিদ অপবিত্র হইবার আশংকা থাকে । আর মসজিদে ক্রয়-বিক্রয় ও নিষিদ্ধ হইবার 
কারণ হইল, মসজিদ কেবল আল্লাহ্‌র যিকিরের উদ্দেশ্য নির্মিত । একদা একজন গ্রাম্য 
ব্যক্তি মসজিদে পেশাব করিলে রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে বলিয়াছিলেন ঃ 


- (4-23 ও 51115 41119831219 | ১২০০1 las 

প্রাণ NON Tr HE alee UE LP SOE Br 
সালাত পড়িবার উদ্দেশ্যে নির্মাণ করা হইয়াছে” । ইহার পর উহার উপরে এক ঢোল 
পানি ঢালিয়া দেওয়ার জন্য তিনি হুকুম করিলেন। দ্বিতীয় হাদীসে রাসূলুল্লাহ্‌ (সা) 
বাচ্চাদিগকে মসজিদে আনিতে নিষেধ করিয়াছেন কারণ, তাহারা মসজিদে আসিয়া 
তাহাদের স্বভাবগত কারণে খেলাধুলা শুরু করে । যাহা মসজিদে শোভনীয় নহে । হযরত 
উমর (রা) মসজিদে কোন বাচ্চাকে খেলিতে দেখিলে উহাকে হাল্কা লাঠি দিয়া প্রহার 
করিতেন এবং উহার পরে কাহাকে মসজিদে দেখিলে তাহাকে বাহির করিয়া দিতেন। 
পাগলকেও মসজিদে আনিতে নিষেধ করা হইয়াছে । কারণ সে জ্ঞান শূন্য । অতএব সে 
মসজিদে যে কোন দুর্ঘটনা ঘটাইত পারে । যেহেতু মানুষ তাহাদের সহিত উপহাস করে 
উহাতে মসজিদের মর্যাদা ক্ষুন্ন হয়। মসজিদে বিচারকার্য পরিচালনা করাও উচিৎ নহে। 
এই কারণে বহু উলামায়ে কিরাম অভিমত প্রকাশ করিয়াছেন যে, হাকিম ও বিচারক 
মসজিদে বিচারানুষ্ঠান করিবে না। বিচারের জন্য ভিন্ন কোন স্থান নির্ধারিণ করিবে। 
কারণ বিচার কার্ষের সময় একদিকে যেমন ঝগড়া হইয়া থাকে অপরদিকে এমন 
কথাবার্তা ও হইয়া থাকে যাহা মসজিদে শোভনীয় নহে। 

ইমাম বুখারী (র) বলেন, আলী ইব্‌ন আবদুল্লাহ (র) ..... সায়িব ইব্‌ন ইয়াধীদ 
কিন্দী (র) হইতে বর্ণিত। তিনি বলেন একবার আমি মসজিদে দণ্ডায়মান ছিলাম, এমন 
এক ব্যক্তি কংকর নিক্ষেপ করিল। তাকাইয়া দেখি তান হযরত উমর ইবৃনুল খাত্তাব 
(রা)। তখন তিনি আমাকে বলিলেন যাও, এ দুই ব্যক্তিকে আমার নিকট ধরিয়া আন। 
আমি তাহাদিগকে ধরিয়া আনিলাম। অতঃপর তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন 
তোমাদের পরিচয় কি? কিংবা তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা .কোথায় হইতে 
আসিয়াছ? তাহারা বলিল, তায়িফ হইতে । তিনি বলিলেন, যদি তোমরা এই শহরের 
অধিবাসী হইতে কঠোর শাস্তি দিতাম । তোমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর মসজিদে উচ্চস্বরে 
কথা বলিতেছ? ইমাম নাসাঈ (রে) বলেন, সুওয়াইদ ইব্‌ন নাসর (র) ..... আবদুল্লাহ্‌ 
ইব্‌ন আওফ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার হযরত উমর (রা) মসজিদে এক 
ব্যক্তির উচ্চস্বর শুনিতে পাইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি জান কি কোথায় 
অবস্থান করিয়াছ? এই রিওয়ায়েতটিও বিশুদ্ধ । রাসূলুল্লাহ্‌ (সা) মসজিদের সনিকটে ও 


Contents 


১২৬ তাফসীরে ইবনে কাছীর 


তাহারাতখানা নির্মাণ করিবার ও নির্দেশ দিয়াছেন। মসজিদের নববীর সন্নিকটে কয়েকটি 
কূপ ছিল। এই কূপ হইতে সকলে পানি পান করিত । তাহারাত লাভ করিত এবং অযু 
করিত । রাসূলুল্লাহ্‌ সো) জুমু'আর দিনে মসজিদকে সুগন্ধযুক্ত করিতে নির্দেশ দিয়াছেন। 
কারণ, এ দিনে মসজিদে মুসল্লীদের অত্যধিক সমাগম হয়। হাফিয আবু ইয়ালা মুসিলী 
(র) বলেন, উবাদুল্লাহ্‌ (র) ..... আবদুল্লাহ্‌ ইবৃন নাফি ও ইব্‌ন উমর (র) হইতে বর্ণিত। 
তিনি বলেন, হযরত উমর (রা) প্রতি জুমু'আর দিনে মসজিদে নববীকে সুগন্ধিযুক্ত 
করিতেন । রিওয়ায়েতটির সনদ হাসান। 

বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, মসজিদে 
সালাত পড়া ও ঘরে ও বাজারে সালাত পড়া অপেক্ষা পঁচিশ গুণ বেশি সাওয়াব হয়। 
ইহার কারণ হইল যখন কেহ উত্তমরূপে অযূ করিয়া কেবল সালাতের উদ্দেশ্যে মসজিদে 
গমন করে, তাহার প্রতি পদচারণায় একটি সাওয়াব হয় এবং একটি গুনাহ ক্ষমা করা 
হয়। যখন সে সালাত পড়িতে শুরু করে, ফিরিশ্তাগণ তাহার জন্য এই দু'আ করিতে 
থাকে যাবৎ সে তাহার সালাতের স্থানে অবস্থান করে। 

২০1 2411 415 0: 741 “হে আল্লাহ্‌! আপনি তাহার প্রতি অনুগ্রহ করুন, 
আপনি তাহার প্রতি রহমত বর্ষণ করুন” । যাবৎ সে সালাতের স্থানে থাকে। তাহাকে 
মুসল্লী বলিয়া গণ্য করা হয়। 

দারে কুত্নী গ্রন্থে মারফুরূপে বর্ণিত ৬৯৮০০11 lal 00219919155 
“মসজিদের প্রতিবেশীর পক্ষে মসজিদে ছাড়া সালাত পূর্ণ হয় না”। সুনান গ্রন্থে বর্ণিত ঃ 
পূর্ণ নূর লাভের সুসংবাদ দান কর”। 

যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করে তাহার জন্য প্রথম ডাইন পা প্রবেশ করা মুস্তাহাব । 
আবূ দাউদ শরীফে (র) হযরত আবদুল্লাহ্‌ ইবৃন উমর (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ সো).যখন মসজিদে প্রবেশ করিতেন, তখন তিনি এই দু'আ পাঠ করিতেন ৪ 


pa Hobs ales Ell 400 5 
৪৯১11 0০81 
“আমি ধিকৃত শয়তান হইতে মহান আল্লাহ্‌র, তাহার সম্মানিত সত্তার ও তাঁহার 


. প্রাচীন সম্রাজ্যের আশ্রয় গ্রহণ করিতেছি” । যখন কেহ এই দু'আ পাঠ করে সারাদিনের 
জন্য শয়তান হইতে সংরক্ষিত থাকে। 


Contents 


সূরা আন-নূর ১২৭ 

ইমাম মুসলিম (র) তাহার সনদে আবু হুমাইদ ও আবূ উসাইদ (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, যখন কেহ মসজিদে প্রবেশ করে সে 
যেন ১১) ০151 ০১১1 [৫01 পড়ে। “হে আল্লাহ! আপনার রহমতের দ্বারসমূহ 
উন্মুক্ত করুন” ৷ আর যখন মসজিদ হইতে বাহির হয় তখন বলিবে ৪ 5/৫ 
118 ১০ UL “হে আল্লাহ্‌! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করিতেছি” । ইমাম 
নাসাঈ ও আবূ হুমাইদ রে) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন । হযরত আবু হুরায়রা 
(রা) হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ তোমাদের মধ্য হইতে 
যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন প্রথম রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি সালাম করে 
এবং এ) ২10 2 ০১৯ 111 পড়ে। আর যখন মসজিদ হইতে বাহির হয় 
তখনও রাসূলুল্লাহ্‌ (সা) এর প্রতি সালাম করিবে এবং পরে পড়িবে £ "৮০৯০1 sgl 
১৯৯১ gle ০৭ “হে আল্লাহ্‌! আপনি আমাকে মরদুদ শয়তান হইতে রক্ষা 
করুন” । হাদীসটি ইব্‌ন মাজাহ (র) বর্ণনা করিয়াছেন । ইব্‌ন খুযায়মাহ ও ইব্‌ন হাব্বান 
(র) তাহাদের সহীহ্‌ গ্রন্থে ইহা বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমাদ (র) বলেন, ইসমাঈল ইবৃন ইব্রাহীম (র) ..... ফাতিমা বিনতে 
রাসূলুল্লাহ্‌ (সা) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন মসজিদে প্রবেশ 
করিতেন, তিনি সালাম করিয়া ও দরুদ পাঠ করিয়া এই দু'আ পাঠ পড়িতেন ৪ 

০০৯১ 3192 2 CEs 12৮55 851 1411 

আর যখন মসজিদ হইতে বাহির হইতেন, তখনও সালাম করিয়া এই দু'আ 

পড়িতেনঃ 
- 1৯৪ * 19 pls 355 il pel 

ইমাম তিরমিযী ও ইব্‌ন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করিয়াছেন। তিরমিযী রে) 
বলেন, হাদীসটি হাসান । কিন্তু ইহার সনদ মুত্তাসিল নহে । কারণ হুসাইন কন্যা ফাতিমা 
(র) রাসূলুল্লাহ্‌ (সা)-এর কন্যা হযরত ফাতিমা (রা)-এর সাক্ষাৎ লাভ করেন নাই । সার 
কথা হইল, আমরা উপরে এই সকল হাদীস উল্লেখ এবং আলোচনা দীর্ঘ হইবার ভয়ে 
যেই সকল হাদীস ত্যাগ করিয়াছি সবগুলিই 3,5 "1 1411 531 ০০৮1১ *০৪ এর 
অন্তর্ভুক্ত । 

৭০ (825 34323 “আর ঘরে আল্লাহ্‌র নামের যিকির করা হয়। অন্য আয়াতে 
ইরশাদ হইয়াছে ঃ 


৪ ০ % #20730 3 চি রী নত ০9৮০৪ % ৪ 59 পপ 
- 5201 41 ০০1৯০ ৯৪০৩৩ এ US ১১৪ ম৬৯ও | 9১৪19 


Contents 


১২৮ তাফসীরে ইবনে কাছীর 


“আর প্রতি সালাতে তোমরা তোমাদের লক্ষ্য স্থির রাখিবে এবং তাহারই আনুগত্যে 
বিশুদ্ধচিত্ত হইয়া একনিষ্ঠভাবে তাহাকে ডাকিবে”। (সূরা আরাফ £ ২৯) হযরত ইব্‌ন 
আব্বাস (রা)-এর তাফসীর করিয়াছেন এবং যেই ঘরে আল্লাহ্‌র কিতাব তিলাওয়াত করা 
হয়। 

০00০815 35৯16185544 0১০০৪ “সকালে ও বিকালে উহাতে আল্লাহ্‌র পবিত্রতা 
ঘোষণা করা হয়”। J৬০১। শব্দটি 1..০১:| বহুবচন, অর্থ দিনের শেষভাগ। সাঈদ ইব্‌ন 
জুবাইর রে) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, পবিত্র 
কুরআনের যত জায়গায় তাসবীহ্‌ শব্দ ব্যবহৃত হইয়াছে উহার অর্থ সালাত । আলী ইব্‌ন 
আবূ তাল্হা (র) ..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আলোচ্য 
আয়াতে ফজর ও আসরের সালাতের কথা উল্লেখ করা হইয়াছে। সর্বপ্রথম এই দুই 
ওয়াক্ত সালাত ফরয করা হয়। অতএব আল্লাহ্‌ এই দুই ওয়াক্ত সালাতের কথা উল্লেখ 
করিয়া এবং স্বীয় বান্দাগণকে স্মরণ করিয়ে দেওয়া পসন্দ করিয়াছেন । কারীগণের মধ্য 
হইতে যাহারা ০১. এর ৭2 কে যবর পড়েন তাহারা অনিবার্যভাবে J.০২। এর উপর 
ওয়াকফ করেন । এবং 11 .. ১:52 2 4৯১ হইতে নতুন আয়াত শুরু হয়। এবং 
সেক্ষেত্রে ইহা একটি উহ্য 143 কর্তা এর ব্যাখ্যা হইবে যেন 15 41 ৮, এর 
পরে এই প্রশ্ন হয় উহাতে (মসজিদে) কে তাসবীহ্‌ পাঠ করে? উহার উত্তরে বলা হইয়াছে 
ll. 4৫41545 উহাতে এমন সকল লোক তাসবীহ ও আল্লাহ্‌র পবিত্রতা 
ঘোষণা করে যাহাদিগকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহ্‌র যিকির হইতে গাফিল 
করে না। যেমন কবি বলেন £ 

- ০১11211৮21০ 0৯০৮০০0০৯০৩ pail ১৮০০ 4৪১৪ এ] 

এখানে এ_.,| তাহার উপর ক্রন্দন করা উচিৎ । প্রশ্ন করা হইয়াছিল কে ক্রন্দন 
করিবে, অতঃপর বলা হইল {+০51 ১৮০ অনুরূপ উক্ত আয়াত ব্যাখ্যা করা হইবে। 
অপর পক্ষে যাহারা ০১ এর ০: কে যের সহ পড়েন, তাহাদের মতে টৈ] ৮৯) 
শব্দটি চে... ক্রিয়ার কর্তা সংঘটিত হইয়াছে এবং এই ক্ষেত্রে .23| এর উপর 
ওয়াকফ হইবে না। ওয়াকৃফ হইবে কর্তা -এর উপর । কারণ 1০৪ কর্তা ব্যতিত বাক্য 
পূর্ণ হয় না। আল্লাহ্‌ তা'আলা ৫৫5 % |) দ্বারা এ সকল লোক যাহারা আল্লাহ্‌র 
মসজিদে আবাদ করে, তাহাদের উত্তম গুণাবলীর বর্ণনা করিয়াছেন । যাহা দ্বারা তাহারা 
“মসজিদ আবাদকারী” উপাধি লাভ করিয়াছে । এই মসজিদই হইল যমীনের উপর 
আল্লাহ্র ঘর এবং তাহার ইবাদত ও তাহার কৃতজ্ঞতার স্থান। তাহার একতৃবাদ ও 
পবিত্রতা ঘোষণার স্থান । 


Contents 


সুরা আন-নূর | ১২৯ 
অন্যত্র ইরশাদ করিয়াছেন ঃ 
- 4৮5 201 22805 15158550035 9৮৮৮] 5০ 

“মু'মিনগণের মধ্য হইতে এমন কিছু লোকও আছে যাহারা আল্লাহ্‌র সহিত যেই 
বিষয়ের উপর ওয়াদাবদ্ধ হইয়াছে উহা সত্য করিয়া প্রমাণিত করিয়াছে” । (সূরা ' 
আহ্যাবঃ ২৩) 

স্ত্রীলোকদের জন্য তাহার ঘরে সালাত পড়াই উত্তম । ইমাম আবূ দাউদ (র) হযরত 
আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)-এর মাধ্যমে হযরত রাসূলুল্লাহ্‌ সো) হইতে বর্ণনা 
করিয়াছেন । রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন ঃ 


৮৯ 16০151-53 Hi ভাজ (801152০৮০৯৪ চিত BASIL. 
- 182 0601০ ৮৮০ ০৮৪1 i> 


সালাত পড়া উত্তম” । ইমাম আহমাদ (র) বলেন, ইয়াহ্হয়া ইব্‌ন গায়লান (র) ..... 
হযরত উন্মে সালামা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেনঃ 


০ %% % 0 4. 


- ৬৩০৪ ০৬৪ ০ নিরিহ 
'স্ত্রীলোকদের জন্য সালাতের উত্তম স্থান হইল তাহাদের ঘরের ভিতর কামরা” । 
ইমাম আহমাদ (র) আরো বলেন, হারূন (র) ..... উম্মে হুমাইদ সাঈদী (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা)-এর খিদমতে আসিয়া বলিলেন, ইয়া 
রাসূলাল্লাহ! আমি আপনার সহিত সালাত পড়িতে পসন্দ করি। তখন তিনি বলিলেন, 
আমি জানি যে তুমি আমার সহিত সালাত পড়িতে ভালবাস। কিন্তু তোমার বাড়িতে 
পর উক্ত স্ত্রীলোকটি তাহার ঘরের শেষ প্রান্তে একটি সালাতের স্থান নির্দিষ্ট করিয়া লইল 
এবং তাহার শেষ জীবন পর্যন্ত তথায় সালাত পড়িতে থাকিল। 
অবশ্য স্ত্রীলোকদের পক্ষে পুরুষের জামায়াতে শরীক হওয়াও জায়েয আছে । তবে 
উহার জন্য শর্ত হইল, সে যেন তাহার সৌন্দর্য প্রকাশ কিংবা সুগন্ধি ব্যবহার না করে। 
যেমন বুখারী ও মুসলিম শরীফে হযরত আব্দুল্লাহ ইবন উমর (রা) হইতে বর্ণিত। তিনি 
বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন 8 < ৯0০ 4111 ০511 ass Y 
“তোমরা আল্লাহর বাঁদীগণকে আল্লাহর মসজিদে যাইতে নিষেধ করিও না” । 


এ 9৮৩55 ০ 25 


ইমাম আবূ দাউদ ও আহমাদ (র) এর বর্ণনা করিয়াছেন ৪ ১41০2 ১৬225 
“আর তাহাদের ঘর তাহাদের জন্য উত্তম” । তবে তাহারা মসজিদে যাইতে ইচ্ছুক হইলে 


তাহারা যেন সুগন্ধি মুক্ত হইয়া যায়। 
ইব্‌ন কাছীর--১৭ (৮ম) 


Contents 


১৩০ তাফসীরে ইবনে কাছীর 


হযরত আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা)-এর স্ত্রী হযরত যায়নাব (রা) হইতে মুসলিম 
শরীফে বর্ণিত । তিনি বলেন, “রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ তোমরা যখন 
মসজিদে উপস্থিত হইবে তখন তোমাদের কেহ যেন সুগন্ধি ব্যবহার না করে” । বুখারী ও 
মুমলিম শরীফে হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন ৪ 


len Lo dS ৮5 সই ০ ০2৮৮: এর 


০55 El 


১৮০11 ১০ Si Gabe Sail an mls 

“মু'মিন মুসলমান স্ত্রীলোকগণ রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত ফজরের জামায়াতে হাজির 

হইত, অতঃপর চাদরে আবৃত হইয়া প্রত্যাবর্তন করিত এবং অন্ধকারের কারণে 
তাহাদিগকে চিনা যাইত না” । হযরত আয়েশা রো) হইতে আরো বর্ণিত ঃ 


০5৭ 2 অ৬ল rs এ এ ৮445০ এস 


নিলি ১৪ 9০০5] ৬০০৯০ এ এ] ৩ 
“যদি রাসূলুল্লাহ্‌ (সা) স্ত্রীলোকদের সৃষ্ট অবস্থা দেখিতে পাইতেন তবে অবশ্যই তিনি 
মসজিদে যাইতে নিষেধ করিতেন । যেমন নবী ইসরাঈলের স্ত্রীলোকাদিগকে নিষেধ করা 
হইয়াছিল” । র | 
4111 ১৫৩ ১৪652 3 9 ১৯০৫5 YUL 
আর তাহারা এমন লোক যাহাদিগকে তাহাদের ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় 
আল্লাহ্র যিকির হইতে গাফিল করে না” । আলোচ্য আয়াতের বিষয়বস্তু এই আয়াতের 
অনুরূপ। . 
A ১২১০9 YS KUT Eh 2 19০ 5521 এ 
“হে মুমিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদিগকে আল্লাহ্‌র 
যিকির হইতে বিরত না রাখে” । (সূরা মুনাফিকুন ৫ ৯) 
আরো ইরশাদ হইয়াছে ৪ 
১311 15-4-8 হত] 75 ০ ৪৩৮৭1 ৩১5 IB yt Eo TOE 
ally 33 ll 
“হে মু‘মিনগণ! জুমু'আর দিনে সালাতের আযান হইবার পরক্ষণেই তোমরা আল্লাহ্‌র 
যিকিরের প্রতি ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় পরিত্যাগ কর” । (সূরা জুমু'আ ৪ ৯) অর্থাৎ 
আল্লাহ্‌র স্মরণ হইতে বিরত রাখে না। তাহারা এই কথা বিশ্বাস করে যে, আল্লাহ্র নিকট 
যাহা মওজুদ রহিয়াছে উহাই উত্তম ও স্থায়ী আর যাহা এই পৃথিবীতে তাহাদের নিকট 
মওজুদ আছে ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল। 


Contents 


সূরা আন-নূর ১৩১ 
আর এই কারণেই ইরশাদ হইয়াছে $ 


5৩৮৭ oUt alll ১৪3 Se es সি কও 9 

“তাহাদিগকে ব্যবসা-বাণিজ্যে ও ক্রয়-বিক্রয় আল্লাহ্‌র যিকির হইতে এবং নামায 
কায়েম হইতে ও যাকাত দান করা হইতে বিরত রাখে না” । 

হায়সাম (র) শায়বান-এর মাধ্যমে হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে 
বর্ণনা করিয়াছেন, একবার তিনি দেখিলেন যে, সালাতের জন্য আযান হইবার সাথে 
সাথেই বাজারের লোকেরা তাহাদের ক্রয়-বিক্রয় ছাড়িয়া সালাতের জন্য প্রস্তুত হইল। 
হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) বলেন, এ সকল লোক সম্পর্কে আলোচ্য আয়াত 
অবতীর্ণ হইয়াছে । আমর ইব্‌ন দীনার কাহ্রুমানী (র) সালিম (র)-এ সূত্রে আবদুল্লাহ্‌ 
ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, এ সকল লোকদের সম্পর্কে 
৮১৯৩ $১৫15 ২:0৯ অবতীর্ণ হইয়াছে 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ..... হযরত আবু দার্দা (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, আমি ব্যবসা করি এবং প্রতিদিন আমার তিনশত দীনার লাভ 
হইলেও সালাতের সময় উহা ছাড়িয়া চলিয়া যাই। ব্যবসা করা ও ব্যবসা লাভবান হওয়া 
হালাল নহে এই কথা আমি বলি না, তবে আল্লাহ্‌ তা'আলা যাহাদের সম্পর্কে ঘোষণা 
করিয়াছেন ৫১154. তাহাদের অন্তর্ভুক্ত হওয়াকে আমি ভালবাসি । 

আমার ইব্‌ন দীনার আ'ওয়ার রে) বলেন, একবার আমি সালিম ইব্‌ন আবদুল্লাহ্‌ (র) 
এর সহিত ছিলাম । আমরা মসজিদে যাওয়ার পথে বাজার অতিক্রম করিতেছিলাম, 
তখন দেখিতে পাইলাম বাজারের লোকেরা সালাতের জন্য চলিয়া গিয়াছে এবং 
জিনিসপত্র ঢাকিয়া রাখিয়াছে অথচ উহা পাহারা দেওয়ার জন্যও কোন লোক তথায় 
মওজুদ নাই। তখন সালিম ইব্‌ন আবদুল্লাহ্‌ রে) এই আয়াত তিলাওয়াত করিলেন ৪ 

৭11 ১২১০2 FEU LH YULD অত অতঃপর তিনি বলিলেন, 
যাহারা তাহাদের মালামাল এইভাবে ফেলিয়া সালাতের জন্য চলিয়া গিয়াছে তাহাদের 
সম্পর্কেই এই আয়াত অবতীর্ণ হইয়াছে । 

সাঈদ ইব্‌ন আবূ হাসান ও যাহ্হাক (র) বলেন, আলোচ্য আয়াতের অর্থ হইল, 
না। মাত্র আল-ওর্রাক রে) বলেন, তাহারা ক্রয়-বিক্রয় করিত, কিন্তু যখনই সালাতের 
আযান শুনিতে পাইত তখনই, তাহারা তাহাদের হাতের দাড়িপাল্লা রাখিয়া সালাতের জন্য 
যাইত। আলী ইব্‌ন আবু তাল্হা (র) বলেন, ০৩ ০০৮২০ ২9৯০৯০৫৪108 
411| এর অর্থ ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয়, তাহাদিগকে ফরয সালাত হইতে গাফিল 
করিয়া রাখিত না। মুকাতিল ইব্‌ন হাইয়ান ও রাবী ইব্‌ন আনাস রে) ও অনুরূপ মত 


Contents 


১৩২ তাফসীরে ইবনে কাছীর 


প্রকাশ করিয়াছেন । সুদ্দী (র) বলেন, জামা'আতের সহিত সালাত পড়িতে তাহাদের 
ব্যবসা-বাণিজ্য তাহাদিগকে গাফিল করিয়া রাখিত না। মুকাতিল ইব্‌ন হাইয়ান (র) 
বলেন, সালাতে হাযির হইতে এবং যথারীতি সালাত আদায় করিতে তাহাদিগকে 
তাহাদের কাজ কর্ম গাফিল করিয়া রাখে না। 
রা 
আর রা SUE cae Bo UU 


০০1 42 Bi pal pA Sys সিএ 
“তাহাদিগকে সেই দিনের অবকাশ দিতেছেন যেইদিন তাহাদের চক্ষু স্থির হইয়া 
যাইবে । (সূরা ইব্রাহীম 8 ৪২) 
আরো ইরশাদ হইয়াছে ঃ 


9 55 9 % রুপ পে a £0 9 rz 2 ০০০০ LC 0 23. 
রি 6 09042457851 ১১০০ 


12১৯9 8৯ ie 

“আল্লাহ্‌র প্রিয় বান্দাগণ আল্লাহ্‌র মহববতে মিস্কীন, ইয়াতীম ও বন্দিকে খাবার দান 
করিতেছি। তোমাদের নিকট হইতে কোন বিনিময় কিংবা কৃতজ্ঞতা পাওয়ার আশায় 
নহে। আমরা আমাদের প্রতিপালক হইতে এমন একদিনের ভয় করি, যেই দিন হইবে 
অত্যধিক কঠিন ও তিক্ততর ৷ অনন্তর আল্লাহ্‌ তাআলা তাহাদিগকে এ দিনের ভয়াবহতা 
হইতে নিরাপদে রাখিলেন। এবং তাহাদিগকে আনন্দ ও স্ফূর্তি দান করিবেন। এবং 
তাহাদের ধৈর্যের বিনিময়ে তাহাদিগকে বেহেশত ও রেশমী পরিধেয় দান করিবেন। 
(সূরা দাহর ৪ ৮-১২) 

Ee CE 

“যেন আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে তাহাদের আমলের উত্তম বিনিময় দান করতে 
= ত সাল থাক কহল তং য়া রাগের 
তাহাদের অপরাধ তিনি ক্ষমা করিয়া দিয়াছেন। 

LS ৩০০ ৯৪০2 

“তাহাদের তিনি আরো বৃদ্ধি করিয়া দেন” । যেমন আল্লাহ্‌ তা'আলা অন্যত্র ইরশাদ 

করিয়াছে ৪ 


Contents 


সূরা আন-নুর ১৩৩ 
ES 008০ ty 41121 
“আল্লাহ্‌ কাহাকেও একবিন্দু পরিমাণও যুলুম করেন না” । 
আরো ইরশাদ হইয়াছে ৪ Lies Ui LLU 95 9০ "যেই ব্যক্তি 
নেক আমল করিবে সে উহার দশগুণ সাওয়াব লাভ করিবে” | (সূরা আন'আম $ ১৬০) 


_,আরো ইরশাদ হইয়াছে £$ 4121005৮৮৮5 21112৮80150 
1১৭ (4 “কে সেই ব্যক্তি যে আল্লাহ্‌ কে উত্তম দান করিবে । আর আল্লাহ্‌ 
যাহাকে ইচ্ছা তাহাতে অধিক বৃদ্ধি করিয়া দেন” ! (সূরা বাকারা ৪ ২৪৫) | 


এইখানে ইরশাদ হইয়াছে 8 ০ ১১৮2০ ০ 55 cr “আর আল্লাহ্‌ 
যাহাকে ইচ্ছা বিনা হিসাবে রিযিক দান করেন” ৷ 

হযরত ইবৃন মাসউদ (রা) হইতে বর্ণিত একবার তাহার নিকর্ট' দুধ আনা হইলে তিনি 
তাহার খিদমতে উপস্থিত এক এক করিয়া সকলকে পান করিতে দিলেন। কিন্তু যেহেতু 
তাহারা সকলেই রোযা রাখিয়াছিলেন, এই কারণে কেহই উহা পান করিলেন না। 
অবশেষে তাহার নিকট দুধ ফেরৎ আসিল এবং যেহেতু তিনি রোযাদার ছিলেন না। 
চালা রি সাগর সারা নাটোর চার 


6৮৬৮ 


পা 
চক্ষুসমূহ ভয়ে উল্টিয়া যাইবে”। ইমাম নাসাঈ ও ইব্‌ন হাতিম (র) আমাশ রে) 
আলকামাহ্‌ হইতে অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন আবু হাতিম (র) আরো বলেন, আমার পিতা সুওয়াইদ ইব্‌ন সাঈদ (র) ..... 
আসমা বিনতে ইয়াধীদ ইব্‌ন সাকান (রা) হইতে বর্ণনা করিয়ীছেন। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, “আল্লাহ্‌ তা'আলা কিয়ামত দিবসে যখন পূর্ববর্তী ও 
পরবর্তী সকলকে একত্রিত করিবেন । তখন একজন উচ্চস্বরে ঘোষণা করিবেন এবং 
তাহার ঘোষণা সকলেই শুনিতে পাইবে । তিনি এই ঘোষণা করিবেন, আজ সকলেই 
জানিতে পারিবে, কে আল্লাহ্র নিকট সর্বপেক্ষা অধিক মর্যাদাবান। অতঃপর তিনি 
বলিলেন, যাহাদিগকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহ্‌র স্মরণ হইতে গাফিল 
করিয়া রাখিত না, তাহারা যেন দণ্ডায়মান হইয়া যায়। অতঃপর তাহারা দণ্ডায়মান হইবে 
কিন্তু তাহাদের সংখ্যা হইবে অতি অল্প । সর্বাগ্রে তাহাদের হিসাব-নিকাশ হইবে । ইমাম 
তাবারানী (র) বাকিয়াহ (র) ..... হযরত ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন 
নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন 8 এই সকল লোকের বিনিময়:হইল বেহেশত এবং 
উহা ছাড়া তাহাদের এই অতিরিক্ত মর্যাদা হইবে যে, যাহারা তাহাদের সহিত সদ্যবহার 
করিয়াছে এবং তাহার সুপারিশ পাওয়ার যোগ্যও বটে, আল্লাহ্‌ তা'আলা এই সকল 
লোককে তাহাদের জন্য সুপারিশ করিবার মর্যদা দান করিবেন 


Contents 


১৩৪ তাফসীরে ইবনে কাছীর 


“2 & ০৯৮97 বিটি 


রি হিরা নি সিএ 19১25, ১১, শা? 


Fab. 


Se dh 35 Ls Se fl ৮ 


E~ 


dA FY sor 


* ood AEA 


ee At, AMA 
BY NAIL es 


99০০৩১০০০০৯ 
রি রে Ge cr 8, 

BEAT ১৯4) ০৯৮৭৭ ৩৮১৬ 0১১৫৩ 
অনুবাদ £ (৩৯) যাহারা কুফরী করে তাহাদিগের কর্ম মরুভূমির মরীচিকা সদৃশ 
পিপাসার্ত যাহাকে পানি মনে করিয়া থাকে, কিন্তু সে উহার নিকট উপস্থিত হইলে 
দেখিবে উহা কিছু নহে এবং সে পাইবে সেথায় আল্লাহকে, অতঃপর তিনি তাহাদের 
কর্মফল পূর্ণ মাত্রায় দিবেন । আল্লাহ্‌ হিসাব গ্রহণ তৎপর । (8০) অথবা গভীর সমুদ্র 
তলের অন্ধকার সদৃশ যাহাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরল, যাহার উর্ধে 
মেঘপুঞ্জ, অন্ধকারপুঞ্জ স্তরের উপর স্তর, এমন কি সে হাত বাহির করিলে তাহা 


আদৌ দেখিতে নিসার উড উনার নারি দারদা তাহার জন্য 
কোন জ্যোতিই নাই । 
নিগ্রঞ্ঞকসাল্রল188-৮8ন৮4 
পেশ করিয়াছেন। একটি পেশ করিয়াছেন আগুনের আর একটি পানির অনুরূপভাবে সূরা 
রাদ-এ ইল্ম ও হেদায়েতের জন্য দুইটি উপমা পেশ করিয়াছেন £ একটি আগুনের 
একটি পানির উহার পূর্ণ ব্যাখ্যা আমরা আপন স্থানে বিস্তারিতভাবে বর্ণনা করিয়াছি । 
এখানে দুইটি উপমার একটি হইল এ সকল কাফিরদের জন্য যাহারা স্বীয় কুফরের 
প্রতি অন্যকেও আহবান করে এবং তাহারা ধারণা করে যে, তাহারা যেই আকীদা ও 
বিশ্বাস পোষণ করে এবং যেই সকল কর্মকাণ্ড করিয়া থাকে উহাও বিশেষ গুরুত্বের 
অধিকারী ৷ কিন্তু প্রকৃতপক্ষে উহা কিছুই নহে। অতএব এইদিকে হইতে তাহাদের 


Contents 


সুরা আন-নুর ১৩৫; 
অত হর ছি ক হত বল হয়ত তর 
পানি, কিন্তু বাস্তবে উহা উত্তপ্ত বালু ছাড়া কিছুই নহে। f 

42১51 এর বহুবচন যেমন 53 এর বহুবচন। যেমন ১২ এর ১2 এর 
বহুবচন । অবশ্য £3 শব্দটি ৯3 একবচন হিসাবেও ব্যবহৃত হয়। £22511 প্রশস্ত 
সমতল ভূমি । এই সমতল ভূমিতেই মরীচিকা দৃষ্টিগোচর হয়। দ্বিপ্রহরের এমন স্থানে 
মনে হয় যেন পানির বিশাল সমুদ্রে ঢেউ খেলিতেছে। পিপাসার্ত ব্যক্তি পিপাসায় ছটপট 
করিয়া যখন উহাকে পানি মনে করে উহার নিকটবতী হয়, তখন নিরাশ হইয়া যায়। 
অনুরূপভাবে কাফির ও তাহার আমলকে কার্যকরী মনে করিতে থাকে । সে ধারণা করে 
যে, তাহার কৃতকর্ম তাহার পক্ষে উপকারী হইবে, কিন্তু কিয়ামত দিবসে যখন আল্লাহ্‌ 
তা'আলা তাহার হিসাব-নিকাশ লইবেন এবং তাহার কৃতকর্মের প্রতি অভিযোগ উত্থাপন 
করা হইবে, তখন আর উহার কোন অস্তিত্ব থাকিবে না। হয়; ইখ্লাস ছিল না সেই 
কারণে কিংবা শরীয়াত সম্মত ছিল না সেই কারণে। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছেঃ 


£02 


5 দা 0৯55551০০0০ 01 0০ 

“আর আমি তাহাদের কৃতকর্মগুলি বিবেচনা করিব অতঃপর আমি উহাকে ধুলিকণায় 
পরিণত করিয়া দিব” । (সূরা ফুরকান £ ২৩) 

বুখারী ও মুসলিম শরীফ গ্রন্থদ্ধয়ে বর্ণিত, কিয়ামত দিবসে ইয়াহুদীদিগকে জিজ্ঞাসা 
করা হইবে, তোমরা কাহার উপাসানা করিতে? তাহারা বলিবে, আমার আল্লাহ্‌র পুত্র 
উযাইর -এর উপাসান করিতাম। তখন তাহাদিগকে বলা হইবে তোমরা মিথ্যা বলিয়াছ। 
আল্লাহ্‌ কোন সন্তান গ্রহণ করেন নাই । আচ্ছা এখন তোমরা কি চাও? তাহারা বলিবে, হে 
আমাদের প্রতিপালক! আমরা বড়ই পিপাসার্ত, আপনি আমাদিগকে পানি পান করতে 
দিন। তখন তাহাদিগকে বলা হইবে, তোমরা কি উহা দেখিতছ না ? এখানে তোমার 
পানির জন্য কেন যাইতেছ না? তখন জাহান্নামকে তাহাদিগকে তাহাদের সম্মুখে 
মরীচিকার ন্যায় পেশ করা হইবে । তাহারা উহাকে পানি ধারণা করিয়া উহার নিকট 
যাইবে এবং উহাতে পতিত হইবে । উল্লেখিত উপমাটি হইল, এ সকল কাফিরদের জন্য 
যাহারা জাহিল মুরাক্কাব-চরম মূর্খ আর যাহারা মূর্খতার বশীভূত অর্থাৎ যাহারা বড় বড় 
সরদার কাফিরদের অনুসরণকারী । আলাহ্‌ তা'আলা তাহাদের জন্য এই উপমা পেশ 
করিয়াছেন। 


(৮৯০৬৪৪৬০৮৯৬ ০৮৮ ০৮৩ ০1৮৯ li 
৮৪০ পর 155 


- 0৯১৩ 4৫০1 525 0১21 কিন 


Contents 


১৩৬ তাফসীরে ইবনে কাছীর 


“এই সকল অনুসরণকারী কাফিরদের উপমা হইল, এঁ অন্ধকারপুঞ্জের ন্যায়, যাহা 
গভীর সমুদ্রের তলদেশে বিদ্যমান । উহাকে উহার উপর হইতে তরঙ্গমালা ঢাকিয়া রাখিয়াছে 
এবং উহার উপরে মেঘমালার অন্ধকার দ্বারা উহা আচ্ছাদিত । মোটকথা ভাজে ভাজে 
নানা প্রকার অন্ধকার দ্বারা উহা এমনভাবে আচ্ছাদিত যে, এ অন্ধকারে তাহার হাত বাহির 
করিলে, উহা তাহার অতি নিকটবর্তী হওয়া সত্বেও সম্ভবত সে উহা দেখিতে সক্ষম নহে” । 

অনুরূপভাবে এই সকল কাফিরদের অবস্থা । তাহারা সেই সকল কাফিরদের 
অনুসরণ করিয়া চলে এই সকল লোক তাহাদিগকে ও সঠিকভাবে জানে না। তাহারা কি 
সঠিক পথে পরিচালিত না বিপথগামী এই জ্ঞানটুকুও তাহাদের নাই। বছ, তাহারা শুধু 
এই কথাই বুঝে, যে তাহারা কাহার ও অনুসরণ করিয়া চলিয়াছে কিন্তু তাহারা ইহা জানে 
না যে, সে তাহাদিগকে কোথায় লইয়া যাইতেছে? যেমন কেহ এক ব্যক্তিকে জিজ্ঞাসা 
করিল, তুমি কোথায় যাইতেছ? সে বলিল, এ সকল লোকদের সহিত যাইতেছি। 
তাহাকে জিজ্ঞাসা করা হইল, এ সকল লোক কোথায় যাইতেছে? সে বলিল, আমি তাহা 
তো জানিনা । 


আওফী (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে * ২১ এর তাফসীর প্রসংগে 
বলেন, এখানে? দ্বারা কাফিরদের অন্তর, কর্ণ ও চক্ষুর উপর বিদ্যমান পর্দাকে বুঝান 
হইয়াছে। যেমন ইরশাদ হইয়াছে ৪ 

ELE alas ০০৩ en GG pl ০ 40115 

“আল্লাহ্‌ তা'আলা তাহাদের অন্তরে মহর মারিয়াছেন এবং তাহাদের কর্ণ ও চক্ষু 
সমূহের উপর পদাঁ রহিয়াছে” । আরো ইরশাদ হইয়াছে £ 
4০৮55512935 ple se লতি a ULE ১০০৮৪ 

- ১৬-০৪-০১০৭ ৭০ এও li 

“আপনি কি তাহাকে দেখিতেছেন যেই ব্যক্তি তাহার প্রবৃক্তিকে স্বীয় মা'বৃদ 
বানাইয়াছে আর আল্লাহ্‌ তাহাকে গুমরাহ করিয়াছেন এবং তাহার কর্ণে ও অন্তরে মোহর 
মারিয়াছেন এবং তাহার চক্ষুর উপর পর্দা রহিয়াছে । (সূরা জাসিয়া £৪ ২৩) উবাই ইব্‌ন 
কা'ব, ১১৫ 98 (৫-2, {৮ এর তাফসীর প্রসংগে বলেন, এ ব্যক্তি পাঁচ প্রকার 
অন্ধকারে নিমজ্জিত । তাহার কথা, তাহারা আমল.তাহারা আগমণ, বর্হিগমন ও কিয়ামত 
দিবসে তাহার পরিণতি সবই অন্ধকার ৷ সুদ্দী ও রাবী ইবৃন আনাস রে) ও অনুরূপ ব্যাখ্যা 
পেশ করিয়াছেন। 


Contents 


সূরা আন-নূর ১৩৭ 
০৮৮০০০৪1০34 dns Ho 
“আর আল্লাহ্‌ যাহাকে নূর দান করেন নাই তাহার জন্য কোন নূর নাই” । অর্থাৎ 
আল্লাহ্‌ যাহাকে হিদায়েতের নূর দান করেন নাই সে পথভ্রষ্ট ও ধ্বংসপ্রাপ্ত । যেমন আল্লাহ্‌ 
তা'আলা অন্যত্র ইরশাদ করিয়াছেন ঃ 
০ ০০510558101 4154 চিন 
আর আল্লাহ্‌ যাহাকে গুমরাহ করেন, তাহার জন্য কোন পথপ্রদর্শক নাই । (সূরা 
মু'মিন ৪ ৩৩) কেহ হেদায়েত করিতে পারে না। সে থাকে পথভ্রষ্ট” । আল্লাহ্‌ তা'আলা 
কাফিরদের সম্পর্কে এই বলিয়াছেন। অপরপক্ষে মু'মিনদের সম্পর্কে ইরশাদ করিয়াছেন 
ঃ AE ০০ ১১১ 211 ,৪-৫১আন্রাহ্‌ তাআলা তাহার নূরের প্রতি যাহাকে ইচ্ছা 
হেদায়েত করেন। আল্লাহ্র দরবারে আমাদের প্রার্থনা তিনি যেন আমাদের অন্তরে নূর 
দ্বারা পূর্ণ করেন এবং আমাদের ডানে বামে নূর দান করেন আর আমাদিগকে যেন অনেক 
বেশী নূর দান করেন। 


6 ocr ॥ 


০৯১৩০ ০১৯৮ ৬১০৪ গর টি ,৫1 


Ms oS Eo AG SE 0৯৮85, 
চি ae BLY & শর্ট 
"১৯৩০১ et A 
টি শর্ট & & শা পাশ ক উপর উপর (| 4 DAD টি 
১০০] JN 09 ০১১19 ০৭ ৬৬৫ 459 ১৫1 
অনুবাদ 8 (৪১) তুমি কি দেখ না যে আকাশমণ্লী ও পৃথিবীতে যাহারা আছে 
ই i SO an 
প্রত্যেকেই জানে তাহার প্রার্থনার এবং পবিত্রতা ও মহিমা ঘোষণার পদ্ধতি এবং 
উহার যাহা করে সে বিষয়ে আল্লাহ্‌ সম্যক অবগত । (৪২) আকাশমভলী ও পৃথিবীর 
সার্বভৌমত্ব আল্লাহরই এবং তাহারই দিকে প্রত্যাবর্তন । 
তাফসীর ঃ উল্লিখিত আয়াতে ইরশাদ হইয়াছে, আসমান-যমীনের সকল সৃষ্টজীব, 
ফিরিশতা, মানুষ, জীন এবং অন্যান্য সকল প্রাণী ও জড় পদার্থ সব কিছুই আল্লাহ্‌র 
টিনার সাচা সরার RA 
ইবৃন কাহীর-_-১৮ (৮ম) 


Contents 


১৩৮ তাফসীরে ইবনে কাছীর 


“সপ্ত আসমান, যমীন ও উহাদের মধ্যবর্তী স্থানে যাহা কিছু আছে সকলেই আল্লাহ্‌র 
পবিত্রতা ও মহিমা ঘোষণা করে” । (সূরা বনী ইসরাঈল 8 8৪) 

আর পাখী ও তাহাদের ডানা মেলিয়া উদ্ভস্তাবস্থায় তাহাদের প্রতিপালকের পবিত্রতা 
ঘোষণা করে, তাহার ইবাদত করে । তবে আল্লাহ্‌ যেই তাহাদিগকে হিদায়াত করেন 
তাহাদের তাসবীহ্‌ ও ইবাদত তেমনি হয়। 

১25০5১459০5 5৪ ৬৪ “প্ৰত্যেকেই তাহার সালাত ও তাসবীহ্‌ সম্পর্কে 
জ্ঞাত” । আল্লাহ্‌ তা'আলা তাহাদের প্রত্যেকেই সালাত ও তাসবীহের পদ্ধতি শিক্ষা 
দিয়াছেন। অতঃপর আল্লাহ্‌ ইরশাদ করেন $ 

০1০০০০05015 আর আল্লাহ্‌ তা'আলা তাহাদের কর্মকান্ড সম্পর্কে 
পরিজ্ঞাত | অর্থাৎ কোন কিছুই তাহার নিকট গোপন নহে প্রকাশ্য ও গোপন সব কিছু 
তিনি খবর রাখেন। অতঃপর তিনি ইরশাদ করেন, আসমান ও যমীনের সম্বাজ্যের 
অধিকারী তিনিই । তিনি তাহার সম্াজ্যের সার্বভৌভক্ষমতার অধিকারী । অতএব ইবাদত 
ও আনুগত্য কেবল তাহারই প্রাপ্য । 

all dit এ] 

“এবং কিয়ামত দিবসে সকলেই তাঁহার নিকট প্রত্যাবর্তন করিবে” । তখন তিনি 
যেমন ইচ্ছা তেমন হুকুম করিবেন । 2 UL A SN ‘যেন যাহারা 
স্বীয় কর্মকান্ডে অপরাধ করিয়াছে তাহাদিগকে ইহার উপযুক্ত শাস্তি দিতে পারেন” । 
তিনিই সৃষ্টিকর্তা তিনিই মালিক দুনিয়া আখিরাতে কেবল তাহারই সম্বাজ্য প্রতিষ্ঠিত। 
তাহার সত্তাই সর্বপ্রকার প্রশংসার যোগ্য । 


1 ৫৮৪০ তে 23, » ৬ YG ocr ৪ 


ERY CHEST AA (৮০০ 85504 *ঠা 


+. ee 0 টা & প্লট = 
Ne TR ts ERS TBS, 


2 2 25 4২০ 
৩০৯০৪ Ly nb পচ রি ০৫১ ৯৫০৫ ৬৪ ০০৪ পে 
৮54৫ 
নর তি 


ত AAG ৩৩৩ ১৫ 9৬ ASL 


১০০৩ NS Lad Bb 5 NG LH AN Al 64 


শপ 


Contents 


সূরা আন-নুর ১৩৯ 

অনুবাদ £ (৪৩) তুমি কি দেখ না আল্লাহ্‌ সঞ্চালিত করেন মেঘমালাকে তৎপর 
তাহাদিগকে একত্র করেন এবং পরে পুঞ্জীভূত করেন, অতঃপর তুমি দেখিতে পাও 
উহার মধ্যে নির্গত হওয়া বারিধারা; আকাশস্থিত শিলাস্তুপ হইতে তিনি বর্ষণ করেন 
শিলা এবং ইহা দ্বারা তিনি যাহাকে ইচ্ছা আঘাত করেন এবং যাহাকে ইচ্ছা তাহার 
উপর হইতে ইহা অন্য দিকে ফিরাইয়া দেন। মেঘের বিদ্যুৎ ঝলক দৃষ্টিশক্তি প্রায় 
কাড়িয়া লয়। (88) আল্লাহ্‌ দিবস ও রাত্রির পরিবর্তন ঘটান, ইহাতে শিক্ষা রহিয়াছে 
অন্তৃষ্টি সম্পন্নদিগের জন্য । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, তিনিই মেঘমালাকে স্বীয় কুদ্রতে 
পরিচালনা করেন। শুরুতে ধুয়ার ন্যায় যে হাল্কা মেঘের সৃষ্টি হয়। আরাবীতে উহাকে 
৮93 বলা হয় <, 41%, 5 অতঃপর আল্লাহ্‌ উহাকে সংযুক্ত করেন £13 
(০1৫) ইহার পর তিনি উহাকে স্তরস্তরে পরিণত করেন । ১ 3501 ৪১০ 
41১5 অতঃপর উহার মধ্য হইতে আপনি বৃষ্টি নির্গত হইতে দেখিতে পান। 

উবাইদ ইব্‌ন উমাইর লাইসী (র) বলেন, আল্লাহ্‌ তা'আলা প্রথম উৎপাদনের উপযুক্ত 
করেন, অতঃপর মেঘমালা সৃষ্টি করেন, ইহার পর বায়ু প্রবাহিত করেন, উহা পৃথক পৃথক 
 মেঘমালাকে সংযুক্ত করেন। অতঃপর মেঘমালাকে সংযুক্ত করেন, স্তরে স্তরে সাজাইয়া 
দেন, অবশেষে বর্ষণ করেন। রিওয়ায়েতটি ইব্‌ন আবূ হাতিম (র) বর্ণনা করিয়াছেন। 


১১০০০08550৯ ১০ প৮০এ। 5০ 09 “আর আল্লাহ্‌ তা'আলা বৃহৎ 
বৃহৎ স্তুপ হইতে শিলাবর্ষণ করেন”। কোন কোন নাহু শান্ত্রবিদের মতে প্রথম ০, 
শব্দটি {52:1১:51 (প্রান্তের শুরু) বুঝাইবার জন্য । দ্বিতীয় ৯: ১০ (অংশ 
বিশেষ) বুঝাইবার জন্য এবং তৃতীয় = - ১-১3 “জাতি” বুঝাইবার জন্য ব্যবহৃত 
হইয়াছে । এই ব্যাখ্যা এ সকল তাফসীরকারের মতে প্রকাশ্য যাহারা এই মত পোষণ 
করেন যে, আসমানে শীলা পাহাড় আছে এবং আল্লাহ্‌ তা'আলা এ সকল পাহাড় হইতে 
শিলা বর্ষণ করেন । কিন্তু যাহারা || দ্বারা “মেঘমালা” এর প্রতি ইংগিত করা 
হইয়াছে মনে করেন, তাহাদের মতে দ্বিতীয় *১০ ও £412 ০12১1 এর জন্য ব্যবহৃত 
হইয়াছে। তবে উহা প্রথম ০ হইতে 'বদল' সংঘটিত হইয়াছে। 


2 শর © ক 


Log or শত পর 


০৮82 ৩০ ১০ 4৯১০৩ Li ০০ ০০৯০০৭৪৪ 

“অতঃপর আল্লাহ্‌ যাহার উপর সুচছ বৃষ্টি বর্ষণ ফরেন, এবং যাহা হতে ইচ্ছা দূরে 
সরাইয়া দেন” । এখানে এক সম্ভাবনা এই যে, আল্লাহ্‌ তা'আলা যেখানে ইচ্ছা তাহার 
রহমতের বৃষ্টি বর্ষণ করেন এবং যেখানে ইচ্ছা বর্ষণ করেন না। আর এক অর্থ ইহাও 
হইতে পারে যে, আল্লাই তা'আলা শীলাবৃষ্টি দ্বারা যাহার ক্ষেত ও বাগান নষ্ট করিতে চান, 
নষ্ট করিয়া দেন আর যাহার ক্ষেত ও বাগান নষ্ট করিতে চান না, তথায় উহা বর্ষণও 


করেন না, এইভাবে তাহার প্রতি রহমত করেন। 


Contents 


১৪০ তাফসীরে ইবনে কাছীর 


- ০৮০০২ ২১১৪ (920১৭ আও 

মেঘমালার বিদ্যুতের প্রথর আলোর কারণে মনে হয় যেন উহা মানুষের দৃষ্টি শক্তি 
শেষ করিয়া ফেলিবে। 

নগদ রর নর নর পরিবর্তন ঘটাইয়া 
থাকেন। তিনি কখনও দিনকে ছোট ও রাতকে বড় করিয়া দেন, আবার কখন ও রাতকে 
ছোট এবং দিনকে বড় করিয়া দেন। তিনি স্বীয় শক্তিবলে যেমন ইচ্ছা তেমন পরিবর্তন ও 
পরিবর্ধন করেন । 

১0০০১%1 15 59৮1 11) ১০১১1 ইহাতে জ্ঞানীজনদের জন্য আল্লাহ্‌র মহত্‌ 
১১০০৪০50944 BES aH Soil GE 3s 

টি 

“আসমানসমূহ ও যমীনের সৃষ্টিতে এবং দিবারাত্রের পরিবর্তনে জ্ঞানীজনদের জন্য 

TRI NU AU RD) 


শর 
$+ We WwW ৪ w 


২০ Str Ad 0 Sh ST IE £0 


পা টি 2 
+ Wt Ye & শার্ট iD & WwW 6 48 তর 


৬৬ এই ৩৮৮৮9 ০৮৩ ও St ৩৮৯১ 


2, 2 Pi wd As 


৮৮৪০৯০৫১০৭৮ ৩ EAL EES 


খনুষাদ 4 (8৫) আল্লাহ সম জীব সৃষ্ট করিয়াছেন গানি হইতে, উহাদের 
উর রা Woe eR Or SC EEE IE MR OE 
আল্লাহ্‌ যাহা ইচ্ছা সৃষ্টি করেন, আল্লাহ্‌ সর্ববিষয়ে সর্বশক্তিমান । 
তাফসীর ৪ উল্লিখিত আয়াতে আল্লাহ্‌ তা“আলা স্বীয় কুদ্রত ও শক্তির উল্লেখ 
করিয়াছেন। তিনিই এতই মহা শক্তির অধিকারী যে, এক পানি হইতেই নানা প্রকার 
জীবজন্তু সৃষ্টি করিয়াছেন। অথচ আকৃতি এবং প্রকৃতি এবং চালচলন পৃথক পৃথক 
০4 ০৪1০ ০৫৭৪ ৩৫১০৪ উহাদের মধ্য হইতে কিছু পেটের উপর ভর দিয়া 
চলে । যেমন সাপ ও অনুরূপ অন্যান্য প্রাণী । ৮৯১ ৪1০ ০০১০৪ ১৯৮০৪ আর 
উহাদের মধ্যে হইতেই কিছু দৃই পায়ের উপর দিয়া ভর দিয়া চলে। যেমন মানুষ ও 
পাখী । ০2১1 ৪1০ ৮৩০০৪ ১৫১০৪ আর উহাদের মধ্যে কিছু এমনও আছে যাহারা 


Contents 


সূরা আন-নূর ১৪১ 
চার পায়ের উপর ভর দিয়া চলে । যেমন চতুষ্পদ জন্তু ৷ 1১:47 4111 151  আন্রাহ্‌ 
তা'আলা স্বীয় কুদ্রতে যাহা ইচ্ছা উহা সৃষ্টি করেন এবং যাহা তিনি ইচ্ছা করেন না। ৩. | 
০১০৪ নর নিলা জিরা 


be bed $6 


৮৮০ IER A SA Se STH £1 


রাত 
ক ও 


5 - 

অনুবাদ £ (৪৬) আমি তো সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করিয়াছি, আল্লাহ্‌ যাহাকে 
ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, তিনি কুরআনের মধ্যে অনেক হিক্মত 
পূর্ণ আহ্কাম, স্পষ্ট উদাহরণ সমূহ বর্ণনা করিয়াছেন। উহা বুঝিবার ও অনুধাবন করিবার 
না FE at 4 aired Moti tonlig iP Niner ১ 
কেই হেদায়েত দান করেন 
[ ১862 পার্টি $& 


৩ 3১০ 55০4 ৮5 ০৮৮১, it C5053 ty 


2 ৬৪ পি ৬১ ১৮ | 
প্‌ [ ait uu $ 
১ 5৫১55 


' ৩১৯১৯ পতিত 


রর & শর 


০৯১০ (6০০24856554, 
LI es ৮ 
20০০১ ০৯৮০৭ 1১০ ৮০৯৯ ১০ 


টি এটি LAPIN 


' ০১০, ০ ৩এ% Bf ০৮১9৫ 


Contents 
১৪২ তাফসীরে ইবনে কাছীর 


বা টা ২৬. পপি EAE Pos ad ৪ 4 
1৩-”১১৭৭ sh Bose IS SLT ০1 
টি wis Dokdo A ৬ 


রন 


kh af 


০০৭ 
১৪৩ NA dod oll 
১৬4%১৪০% ৯৯৪০০৮১৪০5৪, OY 
এর রি 


' ৩১৪১০ 

অনুবাদ ৪ (৪৭) উহারা বলে, আমরা আল্লাহ্‌ ও রাসূলের প্রতি ঈমান আনিলাম 
এবং আমরা আনুগত্য স্বীকার করিলাম, কিন্তু ইহার পর উহাদিগের একদল মুখ 
ফিরাইয়া লয়, বস্তুত উহারা মুমিন নহে । (৪৮) এবং যখন উহাদিগকে আহবান করা 
হয় আল্লাহ্‌ ও তাহার রাসূলের দিকে উহাদিগের মধ্যে ফয়সালা করিয়া দিবার জন্য 
তখন উহাদিগের একদল মুখ ফিরাইয়া লয় । (৪৯) আর যদি উহাদিগের প্রাপ্য থাকে 
তাহা হইলে উহারা বিনীতভাবে রাসূলের নিকট ছুটিয়া আসে ৷ (৫০) উহাদিগের 
অন্তর কি ব্যাধি আছে, না উহারা সংশয় পোষণ করে? না উহারা ভয় করে যে, 
আল্লাহ্‌ ও তাহার রাসূল উহাদিগের প্রতি যুলম করিবেন? বরং উহারাই তো যালিম। 
(৫১) মু“মিনদিগের উক্তি তো এই-যখন তাহাদিগের মধ্যে ফয়সালা করিয়া দিবার 
জন্য আল্লাহ্‌ এবং তাহার রাসূলের দিকে আহবান করা হয়, তখন তাহারা বলে, 
“আমরা শ্রবণ করিলাম ও মান্য করিলাম । আর উহারাই তো সফলকাম’ । ৫২) 
অবাধ্যতা হইতে সাবধান থাকে তাহারাই সফলকাম । 

তাফসীর ঃ যাহারা মুনাফিক এবং যাহারা তাহাদের অন্তরে কুফর পোষণ করে মুখের 
দ্বারা উহার বিপরীত কথা বলে, আল্লাহ্‌ তা'আলা তাহাদের সম্পর্কে ইরশাদ করেন, 
তাহারা বলে ঃ 

- 46১০১০1০815 05595125405 ৬ 

আমরা অবশ্যই তাহার রাসূলের প্রতি ঈমান আনিয়াছি এবং তাহার অনুগত হইয়াছি 
অথচ ইহার পরে তাহাদের একদল তাহাদের কর্মকাণ্ডের মাধ্যমে তাহাদের এই 
স্বীকারোক্তির বিরোধিতা করেন। ইহার মূল কারণ হইল, তাহাদের অন্তরে নিহিত 
কুফ্র-এর খেলাফ, তাহার ঈমান ও আনুগত্যের স্বীকারোক্তি করিয়াছিল । অতএব 


Contents « 


সূরা আন-নূর ১৪৩ 
তাহাদের কর্মকাণ্ড তাহাদের স্বীকারোক্তির বিপরীত হুইয়াছে। আর এই কারণে আল্লাহ্‌ 


তা'আলা ইরশাদ করিয়াছেন £ ০০০১ এরুপ (9 আর প্রকৃতপক্ষে তাহারা 
মু'মিনই নহে। 


টি 


৫ 2:50 0555 410 5110 315 

টির ০ স-+-০৬ সপ্ন SPE টির 
অনুসরণ করিবার জন্য আহ্বান করা হয়, তখন তাহারা অহংকার করিয়া উহার অনুসরণ 
করিতে অস্বীকার করে এবং উহা হইতে বিমুখ হইয়া যায়। যেমন আল্লাহ্‌ তা'আলা 
অন্যত্র ইরশাদ করিয়াছেন ৪ 
১৩১৮0 USC LCT ১৮০০৮ ht এ ০৮ 

নল পা Sasi ol তা 

“আপনি কি এ সকল লোকের প্রতি দৃষ্টিপাত করেন না, ডাগর 
তাহারা আপনার প্রতি প্রেরিত বিষয়ের প্রতি এবং যাহা পূর্বে প্রেরিত হইয়াছে উহার প্রতি 
ঈমান আনিয়াছে .... আপনি মুনাফিকদিগকে দেখিবেন, তাহারা আপনার নিকট হইতে 
মুখ ফিরাইয়া লইতেছে ” । (সূরা নিসা £ঃ ৬০-৬১) 

তাবারানী শরীফে বর্ণিত। রাওহ ইব্‌ন আতা (র) ..... সামূরা (রা) হইতে বর্ণিত। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 

LUG YUE onl bl dese 

“কোন ব্যক্তিকে বাদশাহর প্রতি ডাকাইলে যদি সে তাহার ডাকে সাড়া না দেয় তবে 

সে যালিম, তাহার কোন অধিকার নাই” । 


- 5০০১০ SAL Spl SES 

“আর যদি রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে তাহাদের পক্ষে ফয়সালা হয় এবং তাহাদের 
অধিকার প্রতিষ্ঠিত হয় তখন তাহারা একান্ত অনুগত হইয়া তাহার দরবারে চলিয়া 
আসে” । আর যদি ফয়সালা তাহাদের বিরুদ্ধে হয় তবে তখন তাহারা বিমুখ হয় এবং 
যাহা অসত্য উহার প্রতি তাহারা আহবান করে । এবং রাসূলুল্লাহ্‌ সো)-কে বাদ দিয়া 
অন্যের নিকট ফয়সালার জন্য যাওয়া পসন্দ করে। ফয়সালা তাহাদের পক্ষে হইলে যে 
তাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর অনুগত হইয়া তাহার দরবারে আসে উহা এই কারণে নহে 
যে, তাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর ফয়সালাকে সত্য মনে করে এবং যেহেতু উহা তাহাদের 
মনমত হইয়াছিল । অতএব তাহারা উহা গ্রহণ করিয়াছিল । কিন্তু তাহাদের মনের বিরুদ্ধে 
ফয়সালা হইলেই তাহারা অন্যের নিকট ফয়সালার জন্য যাইতে উদ্যত হয়। এই 
কারণেই ইরশাদ হইয়াছে £ 


Contents 


১৪৪ তাফসীরে ইবনে কাছীর 


০55 9 


১৯০০ rel ol 
তাহাদের অন্তরে কি রাসূলুল্লাহ্‌ (সা)- এর হুকুম অমান্য করিবার ব্যাধি রহিয়াছে? 
যাহা সদা তাহাদের অন্তরে বদ্ধমূল থাকে, না কি দীন ও রাসূলুল্লাহ্র নবুওয়াত সম্পর্কে 
তাহাদের অন্তরে হঠাৎ সন্দেহের সৃষ্টি হইয়াছে। অথবা তাহারা আশংকা করে যে, আল্লাহ্‌ 
ও তীহারা রাসূল ফয়সালা করিয়া তাহাদের প্রতি যুলুম করিবেন। এই তিন অবস্থার 
যেইটা তাহারা পোষণ করুন না কেন, উহা কুফর এবং আল্লাহ্‌ তা'আলা ভাল করিয়া 
উহা জানেন। 

৮০1৭1 ০৯ 389 5 ফয়সালা করিবার ব্যাপারে আল্লাহ্‌ ও তাহার রাসূল 
যালিম নহেন বরং যালিম তাহারাই যাহারা হুকুম অমান্যকারী । আল্লাহ্‌ ও তাহার রাসূল 
সম্পর্কে তাহারা যেই ধারণা করে উহা হইতে তাহারা মুক্ত। ইব্‌ন আবূ হাতিম (র) 
বলেন, আমার পিতা ..... হাসান (র) বর্ণিত । তিনি বলেন, দুই ব্যক্তির মধ্যে যখন কোন 
বিবাদ সংঘটিত হয় তখনই যেই ব্যক্তি সত্যের উপর আছে বলিয়া বিশ্বাস করিত 
রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে ডাকিলে সে মনে করিত তিনি সঠিক ফয়সালা করিবেন, কিন্তু 
যেই ব্যক্তি প্রকৃত যালিম সে রাসূলুল্লাহ্‌ (সা)-এর ডাকে সাড়া দিত না বরং সে রাসূলুল্লাহ্‌ 
(সা) কে বাদ দিয়া অন্যের নিকট ফয়সালার জন্য যাইতে বলিত। তখন আলোচ্য 
আয়াতটি অবতীর্ণ হয়। অতঃপর রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন ঃ 


tl) Mant anus inl HRM OBS OE 
_ 412 ৯ 2105 345 ০৮১৯2 01 A 

কোন বিষয়ে দুই ব্যক্তির মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ার পর কোন মুসলমান হাকিমের 
নিকট ফয়সালা জন্য ডাকা হইলে, তাহাদের যদি কেহ অস্বীকার করে তবে সে যালিম 
তাহার পাপ্য ও অধিকার নাই । হাদীসটি গারীব ও মুরসাল। 

আল্লাহ্‌ তাআলা মুনাফিকদের আলোচনার পর এ সকল মু'মিন মুসলমানদের 
আলোচনা করিয়াছেন, যাহারা আল্লাহ্‌ ও তাহার রাসূলের যে কোন আহবানে সাড়া দেয় 
এবং তাহারা আল্লাহ্‌র কিতাব ও তাহার রাসূলের সুন্নাত ব্যতিত অন্য কোথায় হেদায়েত 
অন্বেষণ করে না। ইরশাদ হইয়াছে ৪ 


১17১৮8৯21১3 411 ll টি ৮০ 
EEE ES EER 10108 5 
মু’মিন মুসলমানদের কথা হইল, যে যখন তাহাদিগকে আল্লাহ্‌ ও তাহার রাসূলের 
প্রতি ফয়সালা করিবার উদ্দেশ্যে আহবান করা হয় তখন তাহারা বলে, আমরা আল্লাহ্‌ ও 


তাহাব রাসূলের নির্দেশ শ্রবণ করিয়াছি এবং উহা মান্য করিয়াছি। আর তাহাদের এই 


Contents 


সূরা আন-নূর ১৪৫ 
গুণের কারণেই আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে সফলকাম বলিয়া ঘোষণা করিয়াছেন। 
ইরশাদ হইয়াছে ৪ ১৯৯১০|| ১৯ ৫:51 “তাহারাই হইল সফলকাম” । 

কাতাদাহ (র) 15125 (3৬০০ 191 | 'এর তাফসীর প্রসংগে বলেন, হযরত 
উবাইদা ইব্‌ন সামিত (রো) যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলেন এবং লাইলাতুল 
আকাবাহ্‌ও শরীক ছিলেন, তিনি মুত্যু শষ্যায় উপনিত হইলেন, তখন তাহার ভ্রাতুষ্পুত্র 
জুনাইদা ইব্‌ন আবূ উমাইয়াকে ডাকিয়া বলিলেন, আমি কি তোমাকে তোমার উপকারী 
ও অপকারী বিষয় বলিয়া দিব না? তিনি বলিলেন, জী হা, বলিয়া দিন্। তখন তিনি 
বলিলেন ঃ 
৯১২০৪ ২১০ ০০০৩ ৩1৪2৩ ১:০০ ০৪220511955 গাও SU 
41 412225২1695 3 03-১15 49754 882 01 atl ele ৪০1 
১০ 4৪১ UG হল উঠ LEY (215211122১7 ১৮201 

- il PLS 05 এ 0 190 

“তোমার দুঃসময়ে ও সুসময়ে, তোমার আনন্দের সময়ে ও তোমার বিপদের সময়ে, 
তোমার উপর অন্যকে প্রাধ্যন্য দেওয়ার সময় আনুগত্য ও মান্যতা জরুরী এবং সর্বাবস্থায় 
সঠিক ও ইনসাফের সহিত কথা বলিবে, তুমি আমীরের সহিত সংঘাতে লিপ্ত হইবে না। 
অনুকরণ করা যাইবে না। এক্যবদ্ধ জামায়াত ব্যতিত কোন কল্যাণ নাই” । 

কাতাদাহ (র) বলেন, বর্ণিত আছে যে, হযরত আবু দার্দা (রা) বলিয়াছেন, 
আল্লাহ্র আনুগত্য ব্যতিত কোন আনুগত্য নাই এবং কল্যাণ কেবল এক্যবদ্ধ জামায়াত 
আল্লাহ্‌ ও তীহার রাসূলের হীতাকাঙক্ষা এবং খলীফা ও সাধারণ মুসলমানদের প্রতি 
হীতাকাঙক্ষার মধ্যে নিহিত! 

. কাতাদাহ (র) আরো বলেন, বর্ণিত আছে, হযরত উমর (রা) বলিতেন, ইসলামের 
মজবুত রশী হইল, এই সাক্ষ্য প্রদান করা যে, আল্লাহ ব্যতিত আর কোন মা“বৃদ নাই, 
সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, মুসলমান যাহাকে প্রশাসনের দায়িত্‌ অর্পণ 
করিয়াছে তাহার আনুগত্য করা”। রিওয়ায়েতটি ইবন আবূ হাতিম (র) বর্ণনা 
করিয়াছেন । কিতাব, সুন্নাত, খুলাফায়ে রাশেদীন ও মুসলিম শাসকগণের আনুগত্য যে 
ওয়াজিব এই সম্পর্কে আরো বহু হাদীস বর্ণিত আছে। যাহা এখানে বর্ণনা করা সম্ভব 
নহে। | 


ইব্‌ন কাছীর__১৯ (৮ম) 


Contents 


১৪৬ তাফসীরে ইবনে কাছীর 
21355534101 2০2 ০০১ 
কাতাদাহ (র) ইহার অর্থ করিয়াছেন, “যেই ব্যক্তি আল্লাহ্‌ ও তাহার রাসূলের আদেশ 
পালন করে তাহাদের নিষেধ পরিত্যাগ করে, বিগতকৃত গুনাহ হইতে আল্লাহ্‌কে ভয় 
করে এবং ভবিষ্যতে উহা হইতে বাঁটিয়া থাকে" | টি 
39১85 
এ পা রন হইতে 
নিরাপদ রহিয়াছে । 


ণ& এ 2 ৰ ৬ 1 হি & পের & A at LP 
A204 ০৮ ES ot রন ৫ Bs, 2. ॥ 9 


tend ৩) Sais 


একি এটি. ১০6০6 ৩৪ ৫ $ 1 SN $ NAA 
Ad এ -? Ps ow Px 5৮ NARA 


RG ln fo ALL LRG 
EIA) 2S) 0৮৮) 


অনুবাদ ৪ (৫৩) উহারা দৃঢ়ভাবে আল্লাহ্র শপথ করিয়া বলে যে, তুমি 
উহাদিগকে আদেশ করিলে উহারা বাহির হইবেই, তুমি বল, শপথ করিও না, যথার্থ 
আনুগত্যই কাম্য । তোমরা যাহা কর আল্লাহ্‌ সে বিষয়ে সবিশেষ অবহিত । ৫৪) 
বল, আল্লাহ্র আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য কর । অতঃপর যদি তোমরা মুখ 
ফিরাইয়া লও, তবে তাহার উপর দায়িত্বের জন্য সে দায়ী এবং তোমাদিগের অর্জিত 
দায়িত্বের জন্য তোমরা দায়ী এবং তোমরা তাহার আনুগত্য করিলে সৎপথ পাইবে, 
রাসূলের কাজ তো স্পষ্টভাবে পৌছাইয়া দেওয়াই ৷ 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, মুনাফিকরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট 
আসিয়া শপথ করিয়া বলে, যদি আপনি আমাদিগকে যুদ্ধে যাইবার জন্য হুকুম করেন 
তবে অবশ্যই তাহারা যুদ্ধে ঝাপাইয়া পড়িবে আল্লাহ্‌ বলেন, [১.২ % তোমরা কসম 
খাইও না। ১১১,০০৮ কেহ কেহ ইহার অর্থ করেন, ১৩০০ 52 অর্থাৎ 
তোমরা যে রাসূলের কেমন অনুগত, উহা জানা আছে। তোমরা কেবল মুখে মুখেই 


Contents 


সূরা আন-নূর ১৪৭ 
আনুগত্যের কথা প্রকাশ কর। বস্তুত মোটেই আনুগত্য কর না। বরং তোমরা যখন কসম 
খাও, মিথ্যা কসম খাইয়া থাক। যেমন ইরশাদ হইয়াছে £ ১ ১১৯: 
১4১০1১-০:১৭। তোমরা তাহাদের প্রতি খুশী হইবে, কেবল এই জন্যই তাহারা কসম 
খাইয়া থাকে আরো ইরশাদ হইয়াছে ৪১ :44:8152। তাহারা স্বীয় কসমকে 
ঢাল হিসাবে গ্রহণ করিয়াছে। বস্তুত তাহাদের মধ্যে স্বভাবের মধ্যেই মিথ্যা রহিয়াছে। 
এমন কি তাহাদের নিজস্ব লোকদের সহিতও মিথ্যা কথা বলে। যেমন ইরশাদ হইয়াছে ঃ 


১০19১৪৫5831 1 ১৫১1১১১ UME ELS 52311 511 ০5 oll 
১1919 0০15458০৯৮১ ৯৮ এ বা 


তারা তো এল 


- WIT 
“আপনি এ সকল মুনাফিকদেরকে জানেন না, যাহারা তাহাদের আহলে কিতাবের 
কাফির ভাইদিগকে বলে, যদি তোমরা যুদ্ধের জন্য বাহির হও, তবে আমরাও নিশ্চয় 
তোমাদের সহিত বাহির হইব। আর আমরা অন্যকে কাহাকে অনুকরণ করিব না। আর 
করিব। কিন্তু আল্লাহ্‌ সাক্ষ্য দিতেছেন, তাহারা নিশ্চিতভাবে মিথ্যাবাদী । যদি তাহাদের 
স্বজাতি ভাইরা যুদ্ধের জন্য বাহির হয়, তবে তাহাদের সহিত বাহির হইবে না। তাহাদের 
সহিত যুদ্ধ করা হইলে, এই সকল লোক তাহাদের সাহায্যও করিবে না। (সূরা হাশ্র ঃ 
১১,১২,১৩) 


কোন কোন তাফসীরকার বলেন, 44", 4০১ এর অর্থ হইল, তোমাদের তো 
উত্তম আনুগত্য গ্রহণ করা উচিৎ । শুধু মুখেমুখে কসম খাওয়ার অভ্যাস করা উচিৎ নহে। 
যেমন মু'মিন মুসলমানগণ কোন কসম না খাইয়া আল্লাহ্‌ ও তাহার রাসূলের প্রতি 
আনুগত্য প্রকাশ করে । তোমরা ও তাহাদের অনুরূপ আনুগত্য প্রকাশ কর। 


4% ০ রা 


০55 ৮55 dsl 
অবশ্য আল্লাহ্‌ তা'আলা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত। প্রকৃতপক্ষে কে 
আল্লাহ্র উপর ও তাহার রাসূলের অনুগত, আর কে অবাধ্য উহা তিনি জানেন। 
প্রকাশ্যভাবে আনুগত্যের কসম খাইয়া মানুষকে আনুগত্যের বিশ্বাস করান সম্ভব । কিন্তু 
আল্লাহ্‌ তো সকল প্রকাশ্য ও গোপন বিষয়ে সম্পর্কে অবগত । অতএব তাহাদের দরবারে 
এই সব জালিয়াতী অচল । তিনি সকলের অন্তর্নিহিত বিষয়াদী জানেন। যদি ও তাহারা 
উহার বিপরীত প্রকাশ করুক না কেন। 


Contents 


১৪৮ তাফসীরে ইবনে কাছীর 
all ably il pal J 
“আপনি বলিয়া দিন, তোমরা আল্লাহ্‌ ও তাহার রাসূলের আনুগত্য গ্রহণ কর" । 
অর্থাৎ আল্লাহ্‌র কিতাব ও তাহার রাসূলের সুন্নাতের অনুসরণ করিয়া চল। 
US Ce axle 19155 SU 
আর যদি তোমরা রাসূলের আনুগত্য হইতে মুখ ফিরাইয়া লও এবং ভাঁহার আনীত 
বিধানকে বর্জন কর, তবে ইহাতে তাহার কি ক্ষতি? তাহার দায়িত্‌ কেবল রিসালত ও 
আল্লাহর আমানতকে পৌছাইয়া দেওয়া । উহা তিনি সঠিকভাবে পৌছাইয়াছেন। 
১১1৯ ৮০ ₹৫১/০৪ আর তোমাদের কর্তব্য হইল, উহা গ্রহণ করা এবং তাহার 
আনিত বিধান মুতাবিক আমল করা । 
1১৬৫০ ০৬৮০ ৩ ০19 আর যদি তোমরা আনুগত্য স্বীকার কর, তবে সঠিক 
পথপ্রাপ্ত হইবে। কারণ ইহা সঠিক পথের প্রতি আহবান করে। 4! sd 19০ 
১৯১৪ 5৪ 055 ০০19০: ৬২৮১ “সেই মহান আল্লাহর পথ, যিনি আসমান ও 
যমীনের যাবতীয় বস্তুর অধিকারী ও মালিক” । (সূরা শুরা ৪ ৫৩) 
ESI 21 ১৮০ 52153 
আর রাসুলের কর্তব্য তো স্পষ্টভাবে রিসালাতের দায়িত্ব পৌঁছাইয়া দেওয়া । যেমন 
ইরশাদ হইয়াছে 8 =! 15155 (9441 ০0০ 5.3 আপনার দায়িত্ব কেবল 
পৌছাইযা দেওয়া এবং হিসাব-নিকাশ লওয়ার দায়িত্ব আমারই। (সরা রা'দ £ ৪০) 


১৮০০৯১৫৪০55 ১8৩৪ ৮০১1 ১৪৯১ আপনি নসীহত করতে থাকুন, 
আপনার কাজ তো কেবল নসীহত করা । আপনি তাহাদের উপর দারোগা ও কার্যনির্বাহী 
নহেন। (সূরা গাশিয়া £ ২১) 

ওহব ইব্ন মুনাবিবহ রে) বলেন, আল্লাহ্‌ তা'আলা শাইয়া নামক বনী ইসরাঈলের 
একজন নবীর প্রতি ওহীর মাধ্যমে নির্দেশ দিলেন, তুমি বনী ইসরাঈলের এক সমাবেশে 
দণ্ডায়মান হও, আমি তোমার মুখ দ্বারা যাহা ইচ্ছা বাহির করিব। অতঃপর তিনি বনী 
ইসরাঈলের সমাবেশে দণ্ডায়মান হইলেন । তখন আল্লাহ্‌ তা'আলার হুকুমেই যেই ভাষণ 
নির্গত হইল, তাহা হইল এই, “হে আসমান! তুমি শ্রবণ কর, হে যমীন! তুমি নীরব 
হইয়া যাও, আল্লাহ্‌ তা“আলা একটি কাজ পূর্ণ করিতে চান এবং তিনি উহা পূর্ণ করিয়াই 
ছাড়িবেন। তিনি জংগল ও অনাবাদে আবাদ করিতে চান। মরুভূমিকে সবুজ করিতে 
চান, দরীদ্রকে ধনী করিতে ও রাখালকে সম্রাট করিতে চান, অশিক্ষিত লোকদের 


Contents 


সূরা আন-নূর ১৪৯ 
মধ্য হইতে একজন নিরক্ষর লোককে নবী বানাইতে চান । যিনি না কর্কশ হইবেন আর 
না অসৎ চরিত্রের হইবেন এবং বাজারে গিয়া চেচামেচিও করিবেন না। তিনি এতই নম 
হইবেন যে, যেই বাতির নিকট দিয়া তিনি অতিক্রম করিবেন উহা আঁচলের বাতাসে উহা 
নিভিবে না। যদি তিনি শুষ্ক বাশের উপর দিয়া চলেন, তবে উহার শব্দও কাহারও কানে 
পৌঁছবে না। আমি তাহাকে সুসংবাদদানকারী ও ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ 
করিব। তাহার যবান পবিত্র হইবে। অন্ধ চক্ষু তাহার দ্বারা আলো লাভ করিবে । বধীর 
তাহার দ্বারা শ্রবণ শক্তি পাইবে । সর্বপ্রকার কাজকর্ম দ্বারা আমি তাহাকে সজ্জিত করিব। 
আমি তাহাকে সর্বপ্রকার উত্তম চরিত্রের অধিকারী করিব। গান্তির্যতা তাহার পোশাক 
হইবে, নেকী তাহারা শি'আর ও বিশেষ চিহ্ন হইবে । তাহার অন্তর হইবে তাক্ওয়ায় 
পরিপূর্ণ । তাহার কথা হিক্মতে পরিপূর্ণ হইবে। সত্যতা ও ওফাদারী তাহার চরিত্র 
হইবে । হক্‌ তাহার শরীয়াত হইবে, আদল ও ইনসাফ তাহারা সীরাত হইবে । হেদায়েত 
তাহার ইমাম হইবে । ইসলাম তাহার মিল্লাত হইবে । আহমাদ তাহার নাম হইবে। 
গুমরাহী বিরাজ করিবার পর আমি তাহার দ্বারা হিদায়াত দান করিব। জাহেলিয়াত ও 
মুর্খতার পর তাহার দ্বারা জ্ঞান ও ইল্মের প্রসার ঘটিবে ৷ অধঃপতনের পর আমি তাহার 
দ্বারা অগ্রগতি ও উন্নতি দান করিব । অপরিচিত হইবার পর আমি তাহার দ্বারা পরিচিত 
হইব । দরিদ্রতাকে আমি তাহার দ্বারা এশ্বর্ষে পরিণত করিব । বিচ্ছিন্ন লোকদিগকে আমি 
তাহার দ্বারা মিলাইয়া দিব। বিচ্ছেদের পর তাহার দ্বারা ভালবাসার সৃষ্টি হইবে। 
বিরোধের পর তাহার মাধ্যমে এক্যের সৃষ্টি হইবে। বিভিন্ন মত ও পথের সম্মিলন 
ঘটিবে। আল্লাহ্র অসংখ্য বান্দা তাহার ধ্বংস হইতে বাচিয়া যাইবে । তাহার উম্মাতকে 
আমি সর্বোত্তম করিব । যাহারা মানুষের উপকারের জন্য নিয়োজিত হইবে, ভাল কাজের 
হুকুম করিবে এবং মন্দকাজ হইতে বিরত রাখিব । তাদ্বারা তাওহীদ পন্থী মুসলিস মু'মিন 
হইবে । আল্লাহ্‌র প্রেরিত রাসূলগণ আল্লাহ্‌র পক্ষ হইতে যাহা কিছু আনিয়াছেন তাহারা 
উহা মানিবে, কিছুই অস্বীকার করিবে না” । রিওয়ায়েতটি আবূ হাতিম (র) বর্ণনা 
করিয়াছেন । 


০০) দি ৮ ১ A ০৮9০০ 
4 ৮ ~ প১+, 44: 


' ৫ ES MAD ATS 


Contents 


১৫০ তাফসীরে ইবনে কাছীর 


2s PFT HEH 


৩৮৮৪৭ sha Mss tn rn ALS 9 
০৯১০১৩৪১১০০ ৫০৪ 
অনুবাদ ৪ (৫৫) তোমাদিগের মধ্যে যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ্‌ 
তাহাদিগকে প্রতিশ্রুতি দিতেছেন, যে তিনি তাহাদিগকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান 
এবং তিনি অবশ্যই তাহাদিগের জন্য সুদৃঢ় করিবেন তাহাদিগের দীনকে,যাহা তিনি 
তাহাদিগের জন্য মনোনীত করিয়াছেন এবং তাহাদিগের ভয়-ভীতির পরিবর্তে অবশ্য 

না, অতঃপর যাহারা অকৃতজ্ঞ হইবে তাহারা তো সত্যত্যাগী । 

তাফসীর ঃ উল্লিখিত আয়াতে আল্লাহ্‌ তা“আলা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত এই 
ওয়াদা করিয়াছেন যে, তিনি তাহার উম্মাতকে পৃথিবীর সাম্রাজ্য দান করিবেন, নেতৃতৃ 
দান করিবেন এবং তাহাদের দ্বারা কুসংস্কারাচ্ছন্ন পৃথিবীর সংস্কার করিবেন। পৃথিবীর 
অন্যান্য সকল লোক তাহাদের অনুগত হইয়া যাইবে। পূর্বে যেই সকল ভয়ভীতি ছিল 
উহাকে তিনি নিরাপত্তায় পরিবর্তন করিয়া দিবেন। আর আল্লাহ্‌ তা'আলা তাহার সেই 
ওয়াদা পূর্ণ করিয়া দেখাইয়াছেন। নবী করীম (সা) ইন্তিকালের পূর্বে মক্কা বিজয় হয় 
এবং খাইবার বাহরাইন আরব উপদ্বীপ এবং সমগ্র ইয়ামানও মুসলমানদের করতলে 
আসে । হিজরের অগ্নি উপাসক সিরিয়ার বিভিন্ন এলাকার জনগণ মুসলমানদের অনুগত 
হইয়া জিষিয়া প্রদান করে। রূম সম্রাট হিরাকল, মিসরের শাসক ও ইস্চিন্দারিয়ার 
অধিপতি মুকাওকাসও রাসূলুল্লাহ্‌ (সা)-এর খিদমতে হাদিয়া প্রেরণ করেন। ইহা ছাড়া 
উম্মানের সম্বাটগণ, হাবশার অধিপতি আসহামাহও রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি সম্মান 
প্র্দশন করেন। অবশেষে হাবশা অধিপতি আসহামাহ তো মুসলমানই হইয়া যান। 

রাসূলুল্লাহ (সা)-এর ইন্তিকালের পর হযরত আবূ বকর (রো) খলীফা নির্বাচিত 
হইলেন, তখন তিনি ইসলামী সম্রাজ্যকে শক্তিশালী করিলেন এবং হযরত খালীদ ইব্‌ন. 
অলীদের নেতৃত্বে একটি শক্তিশালী সেনাবাহিনী পারস্যে প্রেরণ করিলেন। তিনি 
পারস্যের একাংশ জয় করিলেন এবং কুফরের বিষবৃক্ষ কাটিয়া পরিষ্কার করিলেন। 
হযরত আবূ বকর সিদ্দীক (রা) হযরত আবু উবায়াদাহ (রা)-এর নেতৃত্বে আরো একটি 

সেনাবাহিনী সিরিয়া প্রেরণ করিলেন এবং হযরত আমর ইবনুল আ“স (রা)-এর নেতৃতে 


Contents 


সূরা আন-নূর ১৫১ 
একটি সেনাদল মিসর প্রেরণ করিলেন। সিরিয়া প্রেরিত সেনাদল বস্রা, দামেশৃক, হারান 
ও উহার পার্শ্ববতী এলাকাসমূহ দখল করিলেন। ইহার পর হযরত আবূ বকর (রা) 
ইন্তিকাল করিলেন । তাহার ইন্তিকালের পূর্বেই তিনি খলীফা হিসাবে হযরত উমর 
(রা)-কে মনোনীত করেন। এবং তিনি পূর্ণশক্তি লইয়া ইসলামী খিলাফাত পরিচালনা 
প্রতীক আর কখনো দেখে নাই। তাহারই আমলে সমগ্র সিরিয়া, সমগ্র মিসর ও পারস্যের 
অধিকাংশ এলাকা বিজয় হয়। পারস্য সাম্রাজ্য তছনছ হইয়া পড়ে এবং পারস্য সম্রাট 
চরমভাবে লাঞ্চিত হয়। রূম সম্রাট কয়সারকেও সিরিয়া দেশ হইতে চিরতরে বিদায় 
করিলেন এবং অবশেষে তিনি কুসতুনতুনীয়ায় আশ্রয় গ্রহণ করিলেন। হযরত উমর (রা) 
উভয় দেশের ধনভাপ্তার আল্লাহ্‌র রাহে ব্যয় করিলেন। এইভাবে আল্লাহ্‌ তা'আলা তাহার 
ওয়াদা পূর্ণ করিলেন। যাহা তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর মাধ্যমে এই উম্মাতের সহিত 
করিয়াছিলেন। 

ইহার পর হযরত উসমান রো)-এর আমল শুরু হইল এবং প্রাচ্য ও পাশ্চাত্যের শেষ 
পর্যন্ত ইসলামী সম্রাজ্য বিস্তৃত হইল। পশ্চিমে স্পেন ও কবরস পর্যন্ত বিজিত হইল এবং 
আটলান্টিক মহাসাগর সংলগ্ন দেশসমূহ কিরওয়ান ও সারতাহ মুসলমানদের দখলে 
আসিল । ইহা ছাড়া প্রাচ্যে চীন পর্যন্ত মুসলিম সেনাবাহিনী পদার্পন ঘটিল। কিস্রা নিহত 
হইল এবং তাহার সম্বাজ্যের পতন ঘটিল। অপরদিকে মাদায়েন, খুরাসান ও আহ্ওয়ায 
ও মুসলিম সেনাবাহিনীর অধিকারে আসিল । তাহাদের বাদশাহ খাকানে আ'যমকে 
চরমভাবে লাঞ্চিত করা হইল । মাশরিক ও মাগরিব হইতে হযরত উসমান (রা)-এর 
দরবারে কর আনা হইতে লাগিল । হযরত উসমান (রা)-এর তিলাওয়াত কুরআন, উহার 
দরস, উহার একত্রিকরণ এবং উহার হিফাযতের জন্য যে অসাধারণ প্রচেষ্টা তিনি 
করিয়াছিলেন উহার বরকতেই এইরূপ সম্ভব হইয়াছিল । সহীহ্‌ বুখারী শরীফে বর্ণিত, 
রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ 
17 81231062508 55 USL ৮৪ ০১০৪ ও] এও১ 41151 

Ui GS Le 

“আল্লাহ্‌ তাআলা যমীন সংকুচিত করিয়াছেন এবং মাশরিক ও মাগরিবের শেষ 
পর্যন্ত আমি দেখিতে পাইয়াছি। এবং আমার উম্মাতের সম্বাজ্যও অচিরেই এ পর্যন্ত 
পৌছিয়া যাইবে । যতদূর আমাকে দেখান হইয়াছে” । 

আল্লাহ্‌ ও তীহার রাসূল (সা) যেই সকল আবাসভূমির ওয়াদা করিয়াছিলেন 
মুসলমান মুজাহিদগণ সেই সকল এলাকা বিজয় করিয়াছিলেন। আর আমরা সেই সকল 
এলাকাই বসবাস করিতেছি । আল্লাহ্‌ ও তাহার রাসূল (সা) সত্য ওয়াদা করিয়াছেন 


Contents 


১৫২ তাফসীরে ইবনে কাছীর 


মহান আল্লাহ্র দরবারে আমাদের প্রার্থনা, তিনি যেন এই মহান নিয়ামতের এমনভাবে 
শুকুর করিবার তৌফিক দান করেন যাহাতে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হন। 

ইমাম মুসলিম ইবৃন হাজ্জাজ (র) তাহার সহীহ্‌ গ্রন্থে বলেন, ইব্‌ন আবু উমর ..... 
জাবির ইব্‌ন সামুরাহ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে 
বলিতে শুনিয়াছি ঃ 

৯ Ae 16829151৬05 ali ৭052 

“রাষ্ট্রীয় কর্মকাণ্ড সার্বিকভাবে পরিচালিত হইতে থাকিবে যাবৎ বারজন শাসক 
তাহাদের শাসনকার্য পরিচালনা করিবেন” । অতঃপর তিনি আরো একটি কথা বলিবেন, 
যাহা আমি শুনিতে না পাইয়া আমার পিতাকে জিজ্ঞাসা করিলাম রাসূলুল্লাহ্‌ সো) কি কথা 
বলিলেন? তিনি বলিলেন £ ১১:০৪ ১০1৫৫ অর্থাৎ এ বারজন সকলেই কুরাইশ বংশীয় 
হইবেন। ইমাম বুখারী (র) শু'বা (র)-এর সুত্রে আবদুল মালিক ইবৃন উমাইর রে) হইতে 
অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন । 

মুসলিম শরীফের এক বর্ণনায় আছে হযরত মায়িয (রা)-কে প্রস্তরাঘাতে হত্যা করা 
ঘটিবে। তবে এই বারজন খলীফা তাহারা নহেন; যাহাদিগকে শিয়ারা ইমাম বলিয়া মনে 
করে। কারণ শিয়াগণ যাহাদিগকে ইমাম মনে করে তাহাদের অনেকেই এমন, যাহারা 
কখনও রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করেন নাই। অথচ রাসূলুল্লাহ্‌ (সা) যাহাদের সম্পর্কে 
ভবিষ্যদ্বাণী করিয়াছেন তাহারা সকলেই খলীফা হইবেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা লাভ 
করিবেন। সকলেই কুরাইশ হইবেন এবং আদল ও ইনসাফ কায়েম করিবেন । পূর্ববর্তী 
কিতাব সমূহের তাহাদের সম্পর্কে সুসংবাদও রহিয়াছে । তবে এইক্ষণে মনে রাখিতে 
হইবে যে, এই সকল খলীফাগণ পর্যায়ক্রমে একজনের পর আর একজন আসিবেন এমন 
নহে। বরং এমনও হইতে পারে যে, কিছু সংখ্যক তো পর্যায়ক্রমে একের পর শাসনকার্য 
পরিচালনা করিয়াছেন, তাহারা হইলেন হযরত আবূ বকর (রা), হযরত উমর (রা), 
হযরত উসমান (রা), হযরত আলী (রা) আর কিছু এমন হইতে পারে যে, বিভিন্ন যুগে 
তাহাদের আগমন ঘটিবে, উহা আল্লাহই ভাল জানেন। হযরত মাহ্‌দী ও তাহাদের 
অন্তর্ভুক্ত । তাহার নাম ও উপমান রাসূলুল্লাহ্‌ (সা)-এর নাম ও উপনামের অনুরূপ হইবে । 
সারা পৃথিবীতে তিনি যুলম অত্যাচারের স্থলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্টা করিবেন। 
| ইমাম আহমাদ আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ (র) বর্ণনা করিয়াছেন, সাঈদ ইব্‌ন 
- জুসহানের সূত্রে সাফীনাহ্‌ রো) হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ 

করিয়াছেন ৪ | 


Contents 


সূরা আন-নূর ১৫৩ 
£02 502 #02 5120 | 


-৮০৬৯০ (৫15 S55 ০৮০ 3৯95 ৪৭৯৪ GSAT 
“আমার ইন্তিকালের পর ত্রিশ বৎসর যাবৎ খিলাফত প্রতিষ্ঠা থাকিবে, উহার পর 
অত্যাচারী বাদশাহ হইবে” । 


রাবী‘ ইব্‌ন আনাস (র) আবুল আলীয়াহ্‌ (র) হইতে ঃ 


(০21৯ শনলি ০০৯11925৫১০ ylides 
পল MNS MELT 0৮85 সে ৮0১৮৭ 


০ 9 


Ul gas ৮০1৫৭১০৪196 
এর তাফসীর বর্ণনা করিয়াছেন, “রাসূলুল্লাহ্‌ (সা) ও তাহার সাহাবাগণ দশ বৎসর 
যাবৎ মক্কা অবস্থান করিয়াছিলেন। তখন তাহারা গোপনে তাওহীদের প্রতি ও কেবল 
আল্লাহ্‌ তা'আলার ইবাদতের প্রতি আহবান করিতেন। কাফিরদের অত্যাচারের ভয়ে 
তাহারা ভীত ছিলেন। কিন্তু তখনও তাহাদিগকে কাফিরদের বিরুদ্ধে জিহাদ করিবার 
নির্দেশ দেওয়া হয় নাই। পরবর্তীকালে তাহাদিগকে হিজরত করিবার জন্য নির্দেশ দেওয়া 
হইল । তীহারা হিজরত করিবার পর যুদ্ধ করিবার জন্য আদিষ্ট হইলেন। চতুর্দিক হইতে 
তাহারা শত্রু বেষ্টিত ছিলেন। অতএব তখনও তাহারা ভীত ছিলেন। সর্বদা শত্রুদের 
আক্রমনের আশংকা ছিল । অতএব তাহারা সকালে-বিকাল সশস্ত্র হইয়া থাকিতেন। কিন্তু 
কখনও ধৈর্চ্যুত হইতেন না। একদা এক ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিল, ইয়া 
রাসূলাল্লাহ! আমরা কি সর্বদা ভীত সন্ত্রস্ত হইয়া থাকিব? কখনও কি এমন একদিন 
আসিবে না, যখন আমরা নিরাপদে থাকিতে পারিব? অন্ত্রধারণ করিয়া থাকিতে হইবে না? 
তখন রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন ঃ 
১2৭11 দস] ৪১৫৯০ aA ৯৪ ০৯৯ 1০221 1১৮০ ৩ 
- 3৬:১৯ 42৪ ০০০০৭ ১০০৯ 
“অল্পদিনই তোমাদের ধৈর্যধারণ করিতে হইবে । বিশাল সমাবেশেও তোমরা নিশ্চিন্ত 
থাকিবে; কাহারও অন্ত্রধারণ করিতে হইবে না” । আলোচ্য আয়াত অবতীর্ণ হইবার পর 
আল্লাহ্‌ তাআলা নবী (সা)-কে আরব উপদ্বীপে পূর্ণ বিজয়ী করিবেন। তখন তাহারা 
নিরাপদ হইলেন এবং অস্ত্রধারণ করিয়া চলিবার আর প্রয়োজন রহিল না। 
আল্লাহ্‌ তা“আলা নবী করীম (সা)-এর ইন্তিকালের পর হয়রত আবূ বকর (রা) 
হযরত উমর (রা) ও উসমান (রা)-এর খিলাফতকালেও এ নিরাপত্তা বজায় রাখেন । 
কিন্ত ইহার পর মুসলমানদের মধ্যে দাংগা ফাসাদ শুরু হইলে ওঁ নিরাপত্তা আর অবশিষ্ট 
ইব্‌ন কাছীর_-২০ (৮ম) 


Contents 


১৫৪. | তাফসীরে ইবনে কাছীর 


থাকিল না। তাহাদের মধ্যে পুনরায় ভয়ভীতি বিরাজ করিল। অতএব প্রহরী, চৌকিদার, 
দারোগা ইত্যাদি নির্ধারণ করিবার প্রয়োজন দেখা দিল। মুসলমানগণ তাহাদের পূর্বের 
অবস্থার পরিবর্তন করিল, অতএব তাহাদের নিরাপত্তায়ও বিঘ্ন ঘটিল। কোন কোন 
সালাফ হযরত আবূ বকর (রা) ও হযরত উমর (রা)-এর খিলাফতের সত্যতা প্রমাণ 
করিতে এই আয়াত পেশ করিয়াছেন । 

হযরত বারা ইব্‌ন আযি| (রা) বলেন, আলোচ্য আয়াত যখন অবতীর্ণ হয় তখন 
আমরা ভয়ই ভীতি দ্বারা আক্রান্ত ছিলাম । 


আলোচ্য আয়াতটির বিষয়বস্তু এই আয়াতের বিষয়বস্তুর অনুরূপ ইরশাদ হইয়াছে ৪ 

- ০3১০ SL]. ১১৯১১) ৮৪ Isis, পু 48 ২১ 3] EEE 

“তোমরা এ সময়কে স্মরণ কর, যখন সংখ্যা অল্প ছিল এবং পৃথিবীতে তোমরা দুর্বল 
ছিলে, তোমরা ভীত সন্ত্রস্ত ছিলে, আল্লাহ্‌ তা'আলা অনুগ্রহ করিয়া তোমাদের সংখ্যা বৃদ্ধি 
করিয়াছেন । ভয় ভীতির পরিবর্তে নিরাপত্তা দান করিয়াছেন । এই সব করিয়াছেন এই 
জন্য যে, তোমরা যেন তাহার কৃতজ্ঞতা প্রকাশ কর” । (সূরা আনফাল ৪ ২৬) 

23 ০০০ 92341 ৮3৯৮৭ LS 

আল্লাহ্‌ তা'আলা যেমন তোমাদের পূর্ববর্তী উম্মাতকে এই যমীনের রাজত্ব দান 
করিয়াছিলেন, অনুরূপ তোমাদিগকেও রাজত্‌ দান করিবেন। যেমন হযরত মুসা (আ) 
সম্পর্কে ইরশাদ হইয়াছে, তিনি তাহার কাওমকে বলিলেন £ 


-১৯০%| ০৪৫১১০91455 এক 9 4০ পে 
“সম্ভবত আল্লাহ্‌ তা'আলা তোমাদের শত্রুকে ধ্বংস করিবেন এবং যমীনের রাজত্ব 
তোমাদিগকে দান করিবেন” । (সুরা আরাফ £ ১২৯) 


আরো ইরশাদ হইয়াছে ঃ 
-১৯১%| এ 1৯৯০ al গত ৮০০০1 98 ১১9 
দুর্বল” । (সূরা কাসাস ৪৫) 
61 ১5591 53011625161 ৩৫০৪5 

“আর আল্লাহ্‌ তা'আলা এই দীনকে তোমাদের জন্য পসন্দ করিয়াছেন, উহাকে তিনি 
শক্তিশালী ও মযবুত করিয়া দিবেন”। আদি ইব্ন হাতিম (রা) হযরত রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর খিদমতে আগমন করিলে তিনি তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন ৪ : ১১৪21 
১৮১-]| তুমি কি হিবরাহ কোথায় জান? তিনি বলিলেন, জী না, তবে ইহার নাম 


Contents 


সূরা আন-নূর ১৫৫ 
শুনিয়াছি। তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, সেই মহান সত্তার শপথ, যাহার হাতে আমার 
জীবন, আল্লাহ্‌ তা'আলা এই দীনকে পূর্ণ করিবেন এমন কি হিবরাহ নামক স্থান হইতে 
কোন স্ত্রীলোক একাকীই সফর করিয়া বায়তুল্লাহ্‌র তাওয়াফ করিয়া নিরাপদে প্রত্যাবর্তন 
করিবে । এবং পারস্য সম্রাট কিস্রা ইব্‌ন হুরমজ -এর ধন ভান্ডার দখল করিবে । আমি 
তিনি বলিলেন, হা কিস্রা ইব্‌ন হুরমজ -এর ধন ভান্ডার দখল করিবে আর সেই ধন 
এমনভাবে ব্যয় করা হইবে যে, উহা গ্রহণ করিবার লোক পাওয়া যাইবে না। হযরত 
আদী ইব্‌ন হাতীম (রা) বলেন, এখন তোমরা ইহা দেখিতে পাইতেছ যে, হিবরাহ হইতে 
একাকী একজন স্ত্রীলোক বাইতুল্লাহ্‌ তাওয়াফ করিয়া প্রত্যাবর্তন করে। কিস্রা ইব্‌ন 
হুরমুজ-এর ধন ভান্ডার দখলকারীদের মধ্যে আমি নিজেই শামিল ছিলাম এবং তাহার 
তৃতীয় বাণীও বাস্তবে পরিণত হইবে । কারণ উহা তাহার সত্য বাণী । 


ইমাম আহমাদ (রা) বলেন, সুফিয়ান (র) ..... উবাই ইব্‌ন কা'ব রো) হইতে 
বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ 
০১৫৮119১০৯৯] ১৮119 ২7৯১১115005 58 ৬১৯ ১: 
- 2531 ৬ 
পৃথিবীতে এই উম্মাতের মর্যাদা বৃদ্ধি হইবে ও উন্নতি হইবে এই সুসংবাদ দান কর । 
আর oe SN Ce A রি পারার জরা 


রও ঢল কলা আরাগর রে বাজ থা এগ সারের কে ররর 
তিল, পরকালে তাহার কোন অংশ থাকিবে না। 


52 0 038০৪ ও is 

পৃথিবীতে মুসলমানদের সম্বাজ্য প্রতিষ্ঠিত হইবার জন্য শর্ত হইল, তাহারা আমারই 
ইবাদত করিবে, আমার সহিত কাহাকেই শরীক করিবে না। 

হযরত আহমাদ (র) বলেন, আফ্ফান (র) ..... হযরত আনাস ও হযরত মুয়ায 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি গাধার উপর রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
পশ্চাতে বসিয়াছিলাম এবং আমার ও তীহার মাঝে কেবল হাওদার কাঠ বিদ্যমান ছিল। 
এমন অবস্থায় তিনি আমাকে বলিলেন, হে মুয়ায! আমি বলিলাম, লাব্বাইকা ইয়া 
রাসূলাল্লাহ! ইহা বলিয়া আরো কিছুক্ষণ সফর জারি রাখিলেন। এবং আমার এক সময় 
বলিলেন, হে মু'আয ইবৃন জাবাল! আমি বলিলাম, লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ্‌! ইহা 
বলিয়া তিনি আরো কিছুক্ষণ চলিতে থাকিলেন' এবং আবারও এক সময় বলিলেন, হে 
মু'আয ইব্ন জাবাল! আমি বলিলাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ (সা) আমি আপনার 
খিদমতে উপস্থিত। তখন তিনি বলিলেন ঃ 


Contents 


১৫৬ তাফসীরে ইবনে কাছীর 


$ ৬005 40515525505 তুমি জান কি বান্দার প্রতি আল্লাহ্র কি 
হক্‌ আছে? আমি বলিলাম, আল্লাহ্‌ ও তাহার রাসূলই ভাল জানেন। তিনি বলিলেন ৪ 
১৩ a 96 Ys bun 01 all se ll ৬৯ বান্দার প্রতি আল্লাহ্‌র হক্‌ 
হইল, তাহারা তাহার ইবাদত করিবে এবং কাহাকেও তাহার শরীক করিবে না। হযরত 
আবু মু'আয (রা) বলেন, এই কথা বলিয়া রাসূলুল্লাহ্‌ (সা) আবার কিছুক্ষণ চলিতে 
লাগিলেন, অতঃপর এক সময় তিনি আমাকে আবার ডাকিলেন, আমি বলিলাম, হে 
আল্লাহ্‌র রাসূল! আমি আপনার খিদমতে উপস্থিত, তিনি বলিলেন £ ১৯ ০১53 ৩ 
13118 St adit 1০ ০ “বান্দা যখন এই কাজ করিবে তখন আল্লাহ্‌র উপর 
কি হক্‌ প্রতিষ্ঠিত উহা তুমি জান কি? আমি বলিলাম, “আল্লাহ্‌ এবং তাহার রাসূল-ই 
ভাল জানেন। তিনি বলিলেন, আল্লাহ্র উপর বান্দার হক্‌ হইল, তিনি তাহাদিগকে শাস্তি 
দিবেন না। ইমাম বুখারী ও মুসলিম (র) হাদীসটিকে হযরত কাতাদা (র)-এর সূত্রে 
বর্ণনা করিয়াছেন । 

আর যাহারা ইহার পর ও নাশুক্রী করে তাহারা হইল আল্লাহ্‌র অবাধ্য । 

ইহা বাস্তব সত্য যে, সাহাবায়ে কিরাম (রো) অত্যন্ত দৃঢ়ভাবে আল্লাহ্‌র বিধান ধারণ 
করিয়াছিলেন। অতএব আল্লাহ্‌ তাহাদিগকে অনুরূপ সাহায্যও করিয়াছেন, তাহারা 
আল্লাহর কালিমাকে মাশরিক ও মাগরিবের প্রতি প্রান্তে বুলন্দ করিয়াছেন। অতএব 
আল্লাহ্‌র সাহায্য পাপ্ত হইয়া তাহারা সর্বত্র হুকুমত করিয়াছেন এবং তাহারা শাসনকার্ষ 
পরিচালনা করিয়াছেন। কিন্তু তাহাদের পরে ধীরেধীরে মুসলমানগণ আল্লাহ্র বিধান 
পালনে অবহেলা শুরু করিল । অতএব তাহাদের প্রভাব ক্ষুন্ন হইতে লাগিল । কিন্তু বুখারী 
ও মুসলিম শরীফে একাধিক সুত্রে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ 


শি পা গি কা০6 


35135 oa Maa % Gall le ০১৯ শা ০8৭৮ 0552 
| 792 | 6311১ ০৯ 
“আমার উম্মাতের মধ্য হইতে কিয়ামত পর্যন্ত একটি দল সদা সত্যের উপর বিজয়ী 
ও প্রভাব বিস্তার করিয়া থাকিবে । তাহাদের বিরোধীরা তাহাদের কোন ক্ষতি করিতে 
পারিবে না”। এক রিওয়ায়েতে বর্ণিত, “এমন কি আল্লাহ্‌র ওয়াদা আগত হইবে। অপর 
এক বর্ণনায় রহিয়াছে, এমন কি তাহারা দাজ্জালের সহিত যুদ্ধে অবতীর্ণ হইবে । অপর 


Contents 


সূরা আন-নূর ১৫৭ 
এক বর্ণনায় রহিয়াছে, এমন কি হযরত ঈসা ইব্ন মারইয়াম (আ) অবতীর্ণ হইবেন। 
আর তাহারা হকের উপর বিজয়ী থাকিবে। এই রিওয়ায়েত বিশুদ্ধ । পরম্পরিক কোন 
দবন্ধ নাই । 


LAA শা ৪ 


480৯9 ৮2692 ৮, .07 
tS 2 
" ৬১৪১১ 
AG SS Bont BAT U5 
a ifs 
অনুবাদ 8 (৫৬) সালাত কায়েম কর, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য কর 
যাহাতে তোমরা অনুগ্রহভাজন হতে পার । (৫৭) তুমি কাফিরদিগকে পৃথিবীতে প্রবল 
মনে করিও না । উহাদিগের আশ্রয়স্থল অগ্নি; কত নিকৃষ্ট এর পরিণাম । 
তাফসীর ৪ উল্লিখিত আয়াতে আল্লাহ্‌ তাআলা তাহার মু'মিন বান্দাগণকে একমাত্র 
আল্লাহ্‌র ইবাদত করিবার জন্য, সালাত কায়েম করিবার হুকুম দিয়াছেন। আর দুর্বল ও 
দরিদ্রের সহিত সদ্যাবহার ও অনুগ্রহ করিবার উপায় হিসাবে যাকাত দানের আদেশ 
করিয়াছেন। এবং সঠিকভাবে এই হুকুম পালনের জন্য রাসূলুল্লাহ্‌ (সা)-এর নির্দেশ 
পালন করিবার জন্য এবং তাহার নিষেধ পরিত্যাগ করিবার জন্য হুকুম করিয়াছেন। তাহা 
হইলেই সম্ভবত আল্লাহ্‌ তাহাদের অনুগ্রহ করিবেন। যেমন ইরশাদ হইয়াছে £ 4:59 


9,954 


$111 "==", “তাহারাই হইল সেই লোক যাহাদের প্রতি আল্লাহ্‌ অনুগ্রহ করবেন” । 
ABD Sipe OE ১০০55 

হে মুহাম্মদ! যাহারা আপনার বিরোধিতা করে ও আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে 
তাহাদের সম্পর্কে আপনি এই ধারণা করিবে না যে তাহারা আল্লাহ্র উপর বিজয়ী হইবে 
এবং তাহাদের উপর আল্লাহ্র কোন ক্ষমতা চলিবে না। বরং আল্লাহ্‌ তাহাদের উপর পূর্ণ 
ক্ষমতাবান এবং অচিরেই তাহাদিগকে কঠিন শাস্তি দিবেন । 

৯] | ০০৮৭5 04117251353 
আর পরকালে তাহাদের বাসস্থান হইবে জাহান্নাম আর নার জন্যই এই 
বাসস্থান হইবে চরম মন্দ। 


Contents 


তাফসীরে ইবনে কাছীর 
sHsp ৩৫০ ০১৪১-৩১-৯৭ ১৪8 5 নি ১04 


এ ভি eo 285 2755 
8৮৩ ০ ৩৮০৮ ০০০৯৩০৭০০4৭ ৬১ 
AE SANA 
০০০০8৪55৩০৯ ০৮৪৪৪ 


bd শার্ট পার্ট ৬ 3 td পার & পার্ট & 


৮৫০3 SARL LIS ০১৯০ এ পা ৯১০ 
La al 5:০৮ । Lo ALL LF, ভাত 
0০৫5৫০৯৮৬০০ US 


৮ 69 5 7 Bu & LPs tL 
2০০ ২১ ০০৫৭১ ০৪৫ DT 
১০০০ LS) OSA AR সিকি 0৭ 


॥ 


GAN HANG 4 
্ ৪ প্র 
A AS ELS. 5 


LE ॥ ৮77 ৮০ + ৮ ক্লে 4 47 রা 
৫০2৮4 


Ra 95০৮৫ ৩৬৬০ 


অনুবাদ ৪ ৫৮) হে নী রা তোমাদিগের মালিকানাধীন দাস-দাসীগণ এবং 
তোমাদিগের মধ্যে যাহারা বয়ঃপ্রাপ্ত হয় নাই, তাহারা যেন তোমাদের কক্ষে প্রবেশ 
করিতে তিন সময়ে অনুমতি গ্রহণ করে, ফজরের সালাতের পূর্বে, দ্বিপ্রহরে যখন 
তোমরা তোমাদের পোষাক খুলিয়া রাখ তখন এবং ইশার সালাতের পর; এই তিন 
সময় তোমাদিগের গোপনীয়তা অবলম্বনের সময় । এই তিন সময় ব্যতিত অন্য 
সময়ে বিনা অনুমতিত প্রবেশ করিলে তোমাদিগের কোন দোষ নাই । তোমাদিগের 
একে অপরের নিকট তো যাতায়াত করিতেই হয়। এইভাবে আল্লাহ্‌ তোমাদিগের 
নিকট তাহার নির্দেশ স্পষ্টভাবে বিবৃত করেন । আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । (৫৯) এবং 


Contents 


সূরা আন-নুর ১৫৯ 
তোমাদিগের সন্তান-সন্ততি বয়ঃপ্রাপ্ত হইলে তাহারাও যেন অনুমতি প্রার্থনা করে, 
যেমন অনুমতি প্রার্থনা করে তাহাদিগের বয়োজ্যেষ্ঠগণ; এইভাবে আল্লাহ্‌র 
তোমাদিগের জন্য তাহার নির্দেশ স্পষ্টভাবে বিবৃত করেন । আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় । 
(৬০) বৃদ্ধানারী যাহারা বিবাহের আশা রাখে না, তাহাদিগের জন্য অপরাধ নাই যদি 
তাহারা তাহাদিগের সৌন্দর্য প্রদর্শন না করিয়া তাহাদিগের বর্হিবাস খুলিয়া রাখে; 
তবে ইহা হইতে তাহাদিগের বিরত থাকাই তাহাদিগের জন্য উত্তম । আল্লাহ্‌ 
সর্বশ্রোতা, সর্বজ্ঞ। 

তাফসীর ৪ সূরার শুরুতে এমন সকল লোকদের অনুমতি প্রার্থনা করিয়া ঘরে প্রবেশ 
করিবার হুকুম বর্ণনা করা হইয়াছে, যাহারা অনাত্বীয় ও অপরিচিত। আর উল্লিখিত 
আয়াতে আত্মীয়-স্বজনের কক্ষে অনুমতি প্রার্থনা করিয়া প্রবেশ করা যে জরুরী এই বিষয় 
উল্লেখ করা হইয়াছে। আল্লাহ্‌ তা'আলা গোলাম যেই সকল বালক যৌবনের পদার্পন 
করে নাই তাহাদের পক্ষে তিনটি বিশেষ অবস্থার অনুমতি গ্রহণ করিয়া ঘরে প্রবেশ 
করিবার হুকুম দিয়াছেন । প্রথমটি হইল ফজরের পূর্বের সময়, কারণ এই সময়ে মানুষ 
ঘুমন্ত থাকে এবং এই অবস্থায় তাহারা অনেক সময় বেপর্দাও হইয়া থাকে । আর দ্বিতীয় 
সময় হইল দ্বিপ্রহরের সময় যখন পানাহার করিয়া আরাম করিতে থাকে । যেহেতু এই 
সময়েও অনেকে তাহাদের স্ত্রীর সহিত শায়িত থাকে । অতএব অনুমতি ব্যতিত এই সময় 
ঘরে প্রবেশ করা উচিত নহে। আর তৃতীয় সময় হইল ইশার পরের সময় । কারণ এই 
সময়টি নিদ্রার ও আরামের সময় । অতএব গোলাম খাদেম ও নাবালিগ ছেলেদিগকে এই 
সময় অনুমতি গ্রহণ ছাড়া যেন প্রবেশ না করে এই বিষয় পূর্বেই সতর্ক করিয়া দিবে। 
কারণ যথেষ্ট সম্ভাবনা রহিয়াছে যে, কোন ব্যক্তি তাহার স্ত্রী সহিত যৌন মিলনে লিগ 
কিংবা অনুরূপ অন্য কোন আচরণে মগ্ন এবং এই অবস্থায়-ই সে ভিতরে প্রবেশ 
করিয়াছে’ ৷ অবশ্য এই তিনটি সময় ব্যতিত অন্যান্য সময়ে ইহাদের জন্য অনুমতি ছাড়া 
প্রবেশ করায় কোন দোষ নাই । আর অনুমতি ছাড়া তাহাদিগকে প্রবেশ করিতে দেওয়া 
তোমাদেরও গুনাহ নাই। কারণ, গোলাম ও খাদেম ও নাবালিগ ছেলেমেয়েদের বারবার 
ঘরে প্রবেশ করা প্রয়োজন ঘটে । অতএব তাহাদের জন্য কিছু বিশেষ অবকাশ রহিয়াছে 
যাহা অন্যদের জন্য নাই। ইমাম আহমাদ ইব্‌ন হাম্বল (র) ও সুনান গ্রন্থকারগণ বর্ণনা 
করিয়াছেন, রাসূলুল্লাহ্‌ (সা) বিড়াল সম্পর্কে ইরশাদ করিয়াছেন ৪ 

- ১১৮19 pale alg oe USI এল 5৮৮21 US 

“বিড়াল উচ্ছিষ্ট নাপাক নহে, কারণ, বিড়াল বারবার ঘরে আসা যাওয়া করে” । 

আলোচ্য আয়াত মানসুখ হয় হয় নাই । অথচ আয়াতের হুকুম মুতাবিক খুব কম 
লোকই আমল করে। এই কারণে হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন আববাস (রা) আমল 


Contents 


১৬০ তাফসীরে ইবনে কাছীর 


ত্যাগকারীদের প্রতি ক্রোধ প্রকাশ করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আবু 
যুর‘আহ (র) ..... সাঈদ ইব্‌ন জুবাইর (র) হইতে বর্ণিত। তিনি বলেন, হযরত 
আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) বলেন তিনটি আয়াতের হুকুম মুতাবিক মানুষ আমল 
ত্যাগ করিয়াছে, একটি হইলঃ 
YEU ভান 021 এস [৮০1 5 (25 
রানার -এর আয়াত রক পা রাগ 


ee 0 


2৭ রি 
মুসলিম রে) ..... হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণিত। তিনি বলেন, শয়তান 
মানুষের উপর তিনটি আয়াতের হুকুম মুতাবিক আমল বর্জন করাইত বিজয়ী হইয়াছে। 
অতএব তাহারা উহার উপর আমল করা ছাড়িয়া দিয়াছে। অতঃপর তিনি উল্লিখিত 
তিনটি আয়াত উল্লেখ করেন। 

হযরত ইমাম আবু দাউদ (র) বর্ণনা করেন, ইব্‌ন সব্বাহ, ইব্‌ন আব্দাহ-রে) ..... 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত। অধিকাংশ লোক অনুমতি প্রার্থনা সম্পর্কিত 
আয়াতে প্রতি যে ঈমানই রাখে না। অথচ, আমি আমার ছোট মেয়েটিকেও আমার 
নিকট আসিতে অনুমতি গ্রহণ করিবার জন্য হুকুম করিয়া থাকি! সাওরী মুসা ইব্‌ন আবূ : 
আয়েশা রে) হইতে বর্ণিত তিনি বলেন, আমি ইমাম শা‘বী (র)-কে জিজ্ঞাসা করিলাম ৪ 
১৫১0০215415 L241 কি মানসৃখ হইয়া গিয়াছে। তিনি বলিলেন, 
মানসূখ হয় নাই। আমি বলিলাম, মানুষ ইহার উপর আমল ছাড়িয়া দিয়াছে । তখন তিনি 
বলিলেন, 5.11 £111 আল্লাহই সাহায্যকারী, তাহার কাছে তাওফীক চাওয়া উচিৎ 
ইব্‌ন আবু হাতিম রে) বলেন, রাবী ইব্‌ন সুলায়মান (র) ..... ইব্‌ন আব্বাস (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একদা দুই ব্যক্তি কুরআনে উল্লিখিত তিনটি বিশেষ সময়ে অনুমতি 
নারির সির কর তখন তিনি বলিলেন £ 

২০] ০০৯৫ ০5412 | “আল্লাহ্‌ তা'আলা পর্দারক্ষাকারী এবং পর্দাকে 
তিনি পসন্দ করেন” । তিনি বলেন, প্রাথমিক যুগে মানুষের ঘরের দরজায় কোন পর্দা 
থাকিত না। অনেক সময় এমন হইত গৃহকর্তার কোন খাদেম কিংবা ছেলেমেয়ে অথবা 
তাহার তত্ত্বাবধানে পালিত ইয়াতীম এমন অবস্থায় ঘরে প্রবেশ করিত যে তাহার স্ত্রীর 
সহিত যৌন মিলনে মগ্ন । অতএব আল্লাহ্‌ তা'আলা এই তিন সময়ে অনুমতি গ্রহণ 
করিবার জন্য নির্দেশ দিয়াছেন। পরবতীকালে যখন মানুষের স্বচ্ছলতা হইল তখন 
তাহারা দ্বার পর্দা তৈয়ার করিল। পৃথক কামরা নির্মাণের পর আর অনুমতি লওয়ার কোন 


Contents 


সূরা আন-নূর ১৬১ 
প্রয়োজন নাই । ইহাতে আল্লাহ্‌র হুকুমের উদ্দেশ্যে হাসিল হইয়াছে । অতএব তাহাদের 
মধ্যে এই আয়াতের হুকুম পালন করিতে অলসতা পরিলক্ষিত হইল । রিওয়ায়েতের 
সূত্রটি বিশুদ্ধ । সুদ্দী (র) বলেন, কিছু সংখ্যক সাহাবায়ে কিরাম (রা) এই সকল সময়ে 
স্ত্রী সহবাস করা পসন্দ করিত, যেন তাহারা গোসল করিয়া সালাতে শরীক হইতে পারে। 
অতএব আল্লাহ্‌ তাআলা তাহাদিগকে হুকুম করিলেন যে, তাহারা যেন তাহাদের গোলাম 
বাদীদিগকে এই সময়ে ঘরে প্রবেশ না করিতে হুকুম করে! 

মুকাতিল ইবৃন হাইয়ান (র) বলেন, বর্ণিত আছে, একজন আনসারী পুরুষ ও তাহার 
স্ত্রী আসমা বিন্তে মারসাদ (রা) একদা নবী করীম (সা)-এর জন্য কিছু খাবার তৈয়ার 
করিল। কিন্তু অন্যান্য লোকজন অনুমতি ছাড়াই তাহাদের ঘরে প্রবেশ করিতে লাগিল । 
তখন আসমা বিন্তে মারসাদ রে) জিজ্ঞাসা করিল ইয়া রাসূলুল্লাহ্‌! ইহা তো বড়ই 
গুরুতর ব্যাপার যে, গোলাম কোন অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করে অথচ স্বামী-স্ত্রী 
তখন একই কাপড়ে শায়িত থাকে । তখন এই আয়াত অবতীর্ণ হইল £ 

আলোচ্য আয়াতটি মানসুখ হয় নাই, এই কথা আয়াতের শেষাংশ ছারাও বুঝা যায়। 
অর্থাৎ ০ 21115 421 5111 5 ৩111 এমনিভাবে আল্লাহ্‌ তা'আলা 
তাহার হুকুম সমূহকে স্পষ্টভাবে বর্ণনা করেন। আর আল্লাহ্‌ তা'আলা মহাজ্ঞানী ও বড়ই 
হিক্মতওয়ালা। 

অতঃপর আল্লাহ্‌ ইরশাদ করেন ঃ 
০১৬1 এ সন 495০০১৮1৯01 24১5 00855812195 

৫128 ০০০ 

“যেই সকল ছোট ছেলেরা পূর্বে কেবল তিনটি বিশেষ সময়ে অনুমতি প্রার্থনা করিত 
তাহারা যখন যৌবনে পদার্পন করিবে তখন সর্বাবস্থায়ই যেন তাহারা অনুমতি লইয়াই 
ঘরে প্রবেশ করে”। 

ইমাম আওযায়ী (র) ইয়াইইয়া ইব্‌ন আবু কাসীর (রা) হইতে বর্ণনা করিয়াছেন, 
কোন ছেলেকে চার বৎসর হইলেই উল্লিখিত তিনটি সময়ে আব্বা-আম্মার নিকট যাইতে 
অনুমতি গ্রহণ করিতে হইবে । আর যৌবনে পর্দাপন করিলে সর্বক্ষণই অনুমতি গ্রহণ 
করিতে হইবে । সাঈদ ইব্‌ন জুবাইর (র) অনুরূপ মত প্রকাশ করিয়াছেন। 

4২৩ ১০ ১2১৭। ১114 “নিজের ও আত্মীয় স্বজনের বড় সন্তান যেমন 
ঘরে প্রবেশ করিতে অনুমতি গ্রহণ করিবে, অনুরূপভাবে ছোট বাচ্চা যৌবনে পদার্পন 


করিলেও তাহার অনুমটি গ্রহণ করিতে হইবে” । 
ইব্‌ন কাছীর-_-২১ (৮ম) 


Contents 


১৬২ তাফসীরে ইবনে কাছীর 
AN 29108017 

সাঈদ ইবৃন জুবাইর (রে) বলেন, মুকাতিল হাইয়ান, যাহ্হাক ও কাতাদাহ (র) 
বলেন, যেই স্ত্রীলোকের খতুবন্ধ হইয়া গিয়াছে, সন্তান লাভের আশা হইতে নিরাশ হইয়া 
(৯৫১ ১২:১১ যাহারা স্বামীর যৌন মিলনের প্রতি উৎসাহবোধ করে না ১3 
৯০০০০ LE LES ০০৪৩ 00 ৬৫ তবে অন্যান্য স্ত্রীলোকের পক্ষে 
যেমন কড়া পর্দা.করা জরুরী তাহাদের পক্ষে তেমন কড়া পর্দা না করা দোষ নাই। 
ইমাম আবু দাউদ রে) বলেন, আহমাদ ইব্‌ন মুহাম্মদ মারওয়াধী (র) ..... হযরত ইব্ন 
আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন 8 Li ১ AL Sisal 053 
“আর আপনি মু'মিন স্ত্রীলোকদিগকে বলিয়া দিন তাহারা যেন চক্ষু অবনত করিয়া চলে”। 
আল্লাহ্‌র এই নির্দেশ হইতে এঁ সকল বৃদ্ধা মহিলা যাহাদের যৌন মিললে কোন উৎসাহ 
নাই তাহারা বাদ। 

হযরত ইব্‌ন মাসউদ (রা) বলেন, 4:35 ১.০ ০1 0৯ ৮45 ০4৪ দ্বারা 
যেই কাপড় খোলায় কোন দোষ নাই বলিয়া ঘোষণা করা হইয়াছে, উহা হইল চাদর । 
হযরত ইব্‌ন আব্বাস, হযরত ইব্‌ন উমর (র) মুজাহিদ, সাঈদ ইব্‌ন জুবাইর, ইব্‌ন 
শা“সা, ইব্রাহীম নাখঈ, হাসান, কাতাদাহ, যুহরী, আওযাঈ (র) ও অন্যান্য উলামায়ে 
কিরামও একই মত ব্যক্ত করিয়াছেন। আবূ সালিহ রে) বলেন, বৃদ্ধা মহিলা তার চাদর 
খুলিয়া তাহার উড়না ও কামীয পরিয়া একজন পুরুষের সামনে দীড়াইতে পারে । সাঈদ 
এ সালাদ 
কে রর বা রা পর wd wy 
মোটা ওড়না পরিধান করিয়া অপরিচিত সকলের সম্মুখে দাড়াইতে পারে। সাঈদ ইব্‌ন 
জুবাইর (রা) ২৯১১ ০৯১০০ ০১5 এর অর্থ করিয়াছেন বৃদ্ধা মহীলারা তাহাদের 
যীনাত ও সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে তাহাদের পরিহিত চাদর খুলিতে পারিবে না । ইব্‌ন 
আবূ হাতিম (র) বলেন, আমার পিতা ..... যিয়া রে) হইতে বর্ণিত। তিনি বলেন, 
একবার আমি আয়েশা রো) এর নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলাম, খিযাব, কানের 
গহনা, পায়ের গহনা, স্বর্ণের আংটি ও পাতলা কাপড় পরিধান কি দোষ আছে? তিনি 
বলিলেন, তোমাদের পক্ষে সাজসজ্জা করা হালাল ও জায়িয, কিন্তু উহা এমন কোন 
পুরুষের সম্মুখে প্রকাশ করা যাইবে না যাহাদের সম্মুখে পর্দা করা জরুরী । 

সুদ্দী রে) বলেন, মুসলিম নামক আমার একজন শরীক ছিল । যে হযরত হুযায়ফা ইব্‌ন 
ইয়ামানের স্ত্রীর আযাদ করা গোলাম ছিল। একবার বাজারে আসিলে দেখা গেল তাহার 
হাতে মেহেদী রহিয়াছে। আমি হাতের মেহেদী কারণ জিজ্ঞাসা করিলাম । সে বলিল, 
আমি হুযায়ফার স্ত্রীকে মেহদী লাগাইয়াছি। আমি তাহার কথা অস্বীকার করিলে সে বলিল, 


Contents 


সূরা আন-নূর ১৬৩ 
আপনি ইচ্ছা করিলে, তাহার নিকট আপনাকে লইয়া যাইতে পারি। আমি বলিলাম আচ্ছা 
চল। আমি তাহার নিকট গিয়া জিজ্ঞাসা করিলাম, মুসলিম তোমার মাথায় মেহেদী 
লাগাইয়াছে ইহা কি সত্য? সে বলিল, তবে আমি এ সকল স্ত্রীলোকের অন্তর্ভুক্ত যাহারা 
স্বামীর প্রতি যৌন মিলনে উৎসাহ বোধ করে না। তবে যদি ও বৃদ্ধার জন্য. চাদর খোলা 
জায়েয আছে, কিন্তু না খোলাই উত্তম। 


PY E> EA PI E> ৩১০ od ‘1 


Bo, / 


4৩৮ ৫৮ ১৬১৩ ০ ৯১৮ Ss E> A 
9 ASL Ee) ০ ৭, ০৮৫ 45৫ ০৯5 


৪ ০৪ 2 টিটি 


৮৩ ০৯৪ HAL oss HACIA ০৪৫ 
CI ACCT As S45 AS ০ 


রর ১৮ ৩ ৪৫ 


১৯ পচ 2, 


2০5০ (৯৬ 3 6১৮4 সি এ 
১ ’ £) রি HP gf wri Lf) xi Ls oe 


গা 2 
sl ARs) 
অনুবাদ ৪ (৬১) অন্ধের জন্য দোষ নাই, খঞ্জের জন্য দোষ নাই, রুগ্নের জন্য 
দোষ নাই এবং তোমাদিগের নিজেদিগের জন্য দোষ নাই আহার করা তোমাদিগের 
গৃহে অথবা তোমাদিগের পিতৃগণের গৃহে, মাতৃগণের গৃহে, ভ্রাত্গণের গৃহে, 
ভগ্নিগণের গৃহে, পিতৃব্যদিগের গৃহে, ফুফুদিগের গৃহে, মাতুলদিগের গৃহে, 
খালাদিগের গৃহে, অথবা যেই সব গৃহে যাহার চাবির মালিক তোমরা অথবা 
তোমাদিগের বন্ধুদিগের গৃহে; তোমরা একত্রে আহার কর অথবা পৃথক পৃথকভাবে 
আহার কর, তাহাতে তোমাদিগের জন্য কোন অপরাধ নাই; যখন তোমরা গৃহে প্রবেশ 
করিবে তখন তোমরা তোমাদিগের স্বজনদিগের প্রতি সালাম করিবে অভিবাদন 
স্বরূপ,যাহা আল্লাহ্‌র নিকট হইতে কল্যাণময় পবিত্র । এইভাবে আল্লাহ্‌ তোমাদিগের 
জন্য তাহার নির্দেশ বিশদভাবে বিবৃত করেন যাহাতে তোমরা বুঝিতে পার । | 


Contents 


১৬৪ তাফসীরে ইবনে কাছীর 


তাফসীর ঃ তাফসীরকারগণ এই ব্যাপারে মতপার্থক্য করিয়াছেন, অন্ধ ও খঞ্জের 
৪৮০৬৫১০৮১০৬) জন 
যায়িদ (র) বলেন, আয়াতটি জিহাদ সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। কিন্তু যেহেতু অন্ধ ও খঞ্জ 
জিহাদ করিতে অক্ষম, অতএব তাহাদের প্রতি জিহাদ অংশগ্রহণ না করায় কোন দোষ 
নাই । যেমন আল্লাহ্‌ তাআলা সূরা “বারাআতে' ইরশাদ করিয়াছেন ঃ 
202 cee 0% পপ পাতে | ০ * ০ কত পরশ সি 8 পপ Oe 
ENN CTD NEPEAN 
oe 0 +“ 0 0 % ০9 cee ০59 পপ ০ 5 + ৩ নিজ 
AY ls ls ০১৪19 ১০৬৫ ০2 9- ০8 শী 


(১19৯2811১১৯ el sel HEE 


- 3১83 
“দুর্বলদের জন্য না রুগ্রদের জন্য আর না সেই লোকদের প্রতি যাহারা সম্বলহারা 
তাহাদের জন্য কোন গুনাহ আছে যখন তাহারা আল্লাহ্‌ ও তাহার রাসূলের প্রতি 
. হীতাকাঙক্ষা প্রকাশ করিবে । ইহসানকারীদের প্রতি আল্লাহ্র পক্ষ হইতে কোন পাকড়াও 
হইবে না। আল্লাহ্‌ তো বড়ই ক্ষমাকারী ও মেহেরবান। আর এ সকল লোকদের জন্যও 
দোষ নাই যাহারা আপনার নিকট আসিয়া সাওয়ারী প্রার্থনা করে অথচ আপনি 
তাহাদিগকে এই বলিয়া বিদায় করেন যে, আমার নিকট সাওয়ারী নাই তাহারা অর্থ ব্যয়ে 
আসামর্ঘ্য জনিত দুঃখে অশ্রুবিগলিত নেত্রে ফিরিয়া গেল। (সূরা তাওবা ৪ ৯১-৯২) 
কেহ কেহ বলেন, কিছুলোক অন্ধ ও খঞ্জ ও রুগীদের সহিত আহার করা অপসন্দ 
করিত । কারণ তাহারা মনে করিত এমন না হয় যে, আহার করিতে সময় আমরা বেশী 
উত্তমবস্তু খাইয়া ফেলি আর অন্ধ ব্যক্তি অভূক্ত কিংবা অতৃপ্ত থাকিয়া যায় । আর খঞ্জের 
সহিত খাওয়া অপসন্দ করিত এই কারণে যে, খঞ্জও বসিতে সক্ষম নহে আর যে ব্যক্তি 
বসিতে সক্ষম সে হয়ত বেশী খাইবে। অনুরূপভাবে রুগী সুস্থ ব্যক্তির ন্যয় বেশী খাইতে 
সক্ষম নহে এই কারণে তাহারা এ সকল লোকদের সহিত খাওয়া পসন্দ করিত না। 
অতএব আল্লাহ্র আয়াত দ্বারা এ সকল লোকদের সহিত আহার করিতে অনুমতি দান 
করিয়াছেন। সাঈদ ইব্‌ন জুবাইর (র) ও মিস্কাম (র) এই মত প্রকাশ করিয়াছেন । 
যাহ্হাক (র) বলেন, জাহেলী যুগে কিছু লোক ঘৃণা করিয়া উল্লিখিত লোকদের সহিত 
পানাহার করিত না। ইসলামের আবির্ভাবের পর আল্লাহ্‌ তা'আলা এই অশোভনীয় 
আচরণের মূলোৎপাটন করেন। আবদুর রাজ্জাক (র) বলেন, মা'মার ইব্‌ন আবূ নাজীত 
ও মুজাহিদ (র) হইতে 4০১ ৮০1 ০ :1এর তাফসীর প্রসংগে বর্ণনা 
করিয়াছেন, কাহারও নিকট অন্ধ,খঞ্জ কিংবা রুগী মেহমান হইলে সে তাহাকে তাহার 
পিতা ভাই ভগ্নি ফুস্ম কিংবা তাহার খালার ঘরে তাহাদের আহারের জন্য পৌছাইয়া 


Contents 


সূরা আন-নূর ১৬৫ 
আসিত। কিন্তু এ সকল লোক এইরূপ আচরণ পসন্দ ও অপমানকার মনে করিত । 
তাহারা বলিত, আমাদিগকে ইহাদের আত্মীয় স্বজনের বাড়ীতে লইয়া যায়? অতঃপর 
আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। সুদ্দী (র) বলেন, কোন ব্যক্তি তাহার পিতা, ভাই, কিং 
পুত্রের বাড়ীতে উপস্থিত হইলে, যদি কোন স্ত্রীলোক খাবার দিয়া আপ্যায়ন করিত তবে 
গৃতকর্তা উপস্থিত না থাকার কারণে সে উহা গ্রহণ করিত না। তখন এই আয়াত 
অবতীর্ণ হয়। 

11 ess 19155 Sl Sil le ২৪ 
নাই” । নিজ বাড়ী হইতে আহার করায় যে কোন দোষ নাই এই কথা তো স্পষ্ট তবুও 
এখানে উহার উল্লেখ করিবার কারণ হইল, পরবর্তী বিষয়গুলিতে উহার উপর আত্ফ 
করিয়া সব কয়টির হুকুম যে একই পর্যায়ে উহা বুঝান উদ্দেশ্য । আলোচ্য আয়াতে যদিও 
পুত্রের বাড়ীতে আহার করিবার কথা উল্লেখ, কিন্তু উহাও আয়াতের অন্তর্ভূক্ত। পুত্রের 
মাল আপন মালের মতই ব্যবহার্য । যাহারা এই মতপোষণ করেন তাহারা আয়াত দ্বারা 
উহা প্রমাণিত করেন । মুসনাদ ও সুনান গ্রন্থ সমূহে একাধিক সূত্রে বর্ণিত, 41059 51 
১3 “তুমি ও তোমার মাল তোমার পিতার অধিকারভূত্ত”। 


idl. 18711771475 
পিতা-মাতার ঘরে পানাহার করায় ও কোন দোষ নাই। যদি ও ইহা স্পষ্ট। যেই 
সকল উলামায়ে কিরাম এই মন্তব্য করেন যে, আত্মীয়-স্বজনদের পারস্পরিক ভরণ 
পোষণের দায়িত্ব একে অন্যের উপর অর্পিত । তাহারা এই আয়াতকে দলীল হিসাবে পেশ 
করেন। ইমাম আযম আবু হানীফা ও ইমাম আহমাদ ইবৃন হাম্বল (র)-এর প্রসিদ্ধ মত 
ইহাই। 


ls AKL Ls 

অথবা যাহাদের চাবি তোমাদের হাতে, ইহা দ্বারা গোলাম ও খাদেমকে বুঝান 
হইয়াছে । সুদ্দী ও সাঈদ ইব্‌ন জুবাইর (র) এই অভিমত প্রকাশ করিয়াছেন। গোলাম 
কিংবা খাদেমের নিকট মাওলার কোন মাল থাকিলে বিধান মুতাবিক উহা হইতে খাওয়ায় 
কোন দোষ নাই। যুহরী (র) উরওয়াহ-এর সূত্রে হযরত আয়েশা রো) হইতে বর্ণনা 
করিয়াছেন, তিনি বলেন, মুসলমানগণ রাসুলুল্নাহ্‌ (সা)-এর সহিত যুদ্ধ গমনকালে 
তাহাদের ঘরের চাবি তাহাদের বন্ধুদের নিকট রাখিয়া যাইত । তাহারা তাহাদিগকে ইহা 
করিবার অনুমতি রইল । কিন্তু তাহার নিজদিগকে আমীন ও সংরক্ষক মনে করিয়া উহা 
হইতেই কিছুই ব্যবহার করিত না। তখন এই আয়াত অবতীর্ণ হয়। 


Contents 


১৬৬ | তাফসীরে ইবনে কাছীর 


মি 91 “তোমাদের বন্ধুর ঘর হইতে আহার করায়ও কোন দোষ নাই” । বন্ধুর 
ঘরে পানাহার করায় যদি তাহার কষ্ট না হয় এই হুকুম কেবল তখনই প্রযোজ্য । : 
কাতাদাহ (র) বলেন, তুমি তোমার বন্ধুর ঘর হইতে তাহার অনুমতি ছাড়াই পানাহার 
করিতে পার। 

09259191158 51155 25 fa 51 

সাদী ইবন তারু হাস্য (1 হারা ই্নারান রোড ররর বানা TO 
যখন 41152151171 15 91551 55৯1 5ম “হে মুমিনগণ! 
তোমরা তোমাদের মালকে পরস্পর বাতিল পদ্ধতিতে খাইও না”। অবতীর্ণ হইল তখন, 
মুসলমানগণ বলিল, আল্লাহ্‌ আমাদিগকে বাতিল পন্থায় অন্যের মাল খাইতে নিষেধ 
করিয়াছেন । খাদ্যদ্রব্য তো উত্তম মাল। অতএব অন্যের কাছে গিয়া খাদ্যদব্য আহার 
করাও জায়িয নহে। তখন আল্লাহ্‌ তা'আলা এই আয়াত নাযিল করিলেন ৪ 

_ ১৫2৬০ 91....0১৯ ০591 2৭ ০০51 

ইহা ছাড়া অনেকে একাকী আহার করাও অপসন্দ করিত, যতক্ষণ পর্যন্ত তাহার 
সহিত অন্য লোক আহারে শরীক না হইত আহার করিত না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা 
তাহাদিগকে 55! ০২ 1১15517023 45 421 অবতীর্ণ করিয়া 
একত্রিত হইয়া ও একাকী আহার করিবার অনুমতি দান করিলেন। 

কাতাদাহ (র) বলেন, বনু কিনাহ গোষ্ঠির লোকেরা বিশেষভাবে এই রোগে আক্রান্ত 
ছিল যে, তাহারা ক্ষুধার্ত থাকিত, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি আহারে শরীক না 
হইত তাহারা আহার করিত না। এমন কি আহারের শরীক লোক না পাইলে, 
সাওয়ারীতে চড়িয়া লোকের খোঁজে বাহির হইতে এবং আহারে শরীক লোক খুঁজিয়াই 
আহার করিত। অতঃপর আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াত নাযিল করিলেন। আয়াত 
দ্বারা একাধিক লোক একত্রিত হইয়াও একাকী আহার করিবার অনুমতি দান করা 
হইয়াছে। অবশ্য একাকী আহার করা জায়িয হইলেও কয়েকজন একত্রিত হইয়া আহার 
করা অধিক বরকতপূর্ণ । ইমাম আহমাদ (র) বলেন, ইয়াধীদ ইব্‌ন আবাদে রাবিবহী (র) 
রর ওয়াহশীর দাদা হইতে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
খিদমতে আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ! আমরা আহার তো করি কিন্তু তৃপ্ত হই না। 
তখন তিনি বলিলেন ঃ 


sae et lb 0 9 5 276 | 02 পল 1. ০4৮৩ উট পিকে পা ০ 5০6৫ 082 
41০০৭ ll 15513 pbb ste Is 2s USSG SL 


Contents 


সূরা আন-নূর ১৬৭ 
“সম্ভবত তোমরা পৃথক পৃথকভাবে আহার করিয়া থাক । তোমরা একত্রিত হইয়া 
আহার কর এবং বিসমিল্লাহ্‌ পড় । আল্লাহ্‌ তা'আলা তোমাদের জন্য ইহাতে বরকত দান 
করিবেন” । 
ইমাম আবু দাউদ ও ইব্‌ন মাজাহ (র) ওয়ালীদ ইব্‌ন মুসলিম (র) হইতে অত্র সূত্রে 
হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্‌ন মাজাহ রে) বলেন, আম্র ইব্ন দীনার 
কহরমানী (র) ..... হযরত উমর (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
ইরশাদ করিয়াছেন ৪ ০০211 ৮০ 54০11 ০৪ 15১55 %9 1০2০৯ ১115 
“তোমরা একত্রিত হইয়া আহার কর, পৃথক পৃথক হইয়া নহে। কারণ একত্রিত হইয়া 


58015151525 0925 lS SLs 

“তোমরা যখন ঘরে প্রবেশ করিবে তখন নিজস্ব লোকের প্রতি সালাম করিবে” । 

সাঈদ ইব্‌ন জুবাইর, হাসান বাসরী ও যুহরী রে) বলেন, ঘরে প্রবেশ করিয়া একে 
অন্যের প্রতি সালাম করিবে । ইব্‌ন জুবাইর (র) বলেন, আবূ জুবাইর রে) বলেন, আমি 
জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (র)-কে বলিতে শুনিয়াছি, যখন তুমি ঘরে প্রবেশ করিবে তখন 
তাহাদের প্রতি সালাম করিবে । ইহা আল্লাহ্‌র পক্ষ হইতে একটি বরকতময় দু'আ । আবু 
যুবাইর (রে) বলেন, আমি মনে করি, এইরূপ সালাম করাকে তিনি ওয়াজিব মনে 
করিতেন। ইব্‌ন জুবাইর (র) বলেন, যিয়াদ ইব্‌ন তাউস (র) হইতে বর্ণনা করিয়াছেন, 
যখন তোমাদের মধ্যে কেহ ঘরে প্রবেশ করিবে সে যেন সালাম করে । ইব্‌ন যুবাইর (র) 
বলেন, একবার আমি আ'তাকে জিজ্ঞাসা করিলাম, ঘর হইতে বাহির হইয়া পুনরায় ঘরে 
প্রবেশ করিলেও সালাম করিতে হইবে । তিনি বলিলেন, এমতাবস্থায় সালাম করা 
ওয়াজিব বলিয়া কোন রিওয়ায়েতে আছে বলিয়া আমার জানা নাই। তবে আমি ভুলিয়া 
না গেলে কখনও সালাম করা ত্যাগ করিব না। 

মুজাহিদ রে) বলেন, যখন তুমি মসজিদে প্রবেশ করিবে তখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
প্রতি সালাম করিবে । আর ঘরে প্রবেশ করিলে ঘরে বিদ্যমান লোকদের প্রতি সালাম 
করিবে । আর যদি ঘরে কেহ না থাকে তবে বলিবে ঃ 
“আমাদের প্রতি ও আল্লাহ্‌র নেক বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হউক” সাওরী (র) . 
আবদুল করীম জাযরী ও মুজাহিদ রে) হইতে বর্ণনা করিয়াছেন, যেই ঘরে কোন লোক 
নাই এমন ঘরে প্রবেশ করিলে বলিবে ঃ | 


Contents 


১৬৮ তাফসীরে ইবনে কাছীর 


১১৯০] 40 ৬০ গাও সিনা 4] ১০৯৭5 ৭017 
“আল্লাহ্‌র নামে শরু করিতেছি । সকল প্রশংসা কেবল আল্লাহ্র জন্য । শাস্তি বর্ষিত 
হউক আমাদের প্রতি আর আল্লাহ্র নেক বান্দাগণের প্রতি” ৷ কাতাদাহ (র) বলেন, যখন 
তুমি তোমার নিজস্ক ঘরে প্রবেশ করিবে তখন ঘরে অবস্থানকারীদের প্রতি সালাম কর। 
আর যদি এমন ঘরে প্রবেশ কর যেখানে কেহ অবস্থান করে না তখন বলিবে ৪ ৪১৬! 
১১৯/৮৭। 4111 4১০ 9159 1045 বর্ণিত আছে, কেহ এইভাবে সালাম করিলে 
ফিরিশৃতাগণ উহার উত্তর দান করেন। হাফিয আবূ বকর বাধ্যার (র) বলেন, মুহাম্মদ 
ইব্‌ন মুসান্না রে) ..... হযরত আনাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) 
সিন রা রর নানান 


০5 ৬০৮] ৩০ dl ৬15 Pag Mae ৪৪ ১১2 ০৯৮৩ pl 
০ foe oOo 2৩) পা Oe পপি Be ক কে 


43 ৮5 ০ এ Ge pd BL CES By Ls 


LS 51591 095 63 ৪৯০৪ 29105 
“তুমি পূর্ণভাবে অযু কর ইহাতে তোমার আয়ু বৃদ্ধি পাইবে । আমার উম্মাতের যে 
কেহ তোমার সহিত সাক্ষাৎ করে তাহাকে সালাম কর তোমার নেকী বৃদ্ধি পাইবে । আর 
চাশতের সালাত আদায় করিবে, ইহা তোমার পূর্ববর্তী আল্লাহ্‌র বান্দাগণের সালাত । হে 
আনাস! তুমি ছোটকে স্নেহ কর এবং বড়কে সালাম কর, কিয়ামত দিবসে আমার 
বন্ধুগণের অন্তর্ভুক্ত হইবে” । | 
মুহাম্মদ ইসহাক (র) বলেন, দাউদ ইব্ন হুসাইন (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে 
কিতাবে আল্লাহ্‌কে বলিতে শুনিয়াছি 8 


৫5 411) 4১০0০ EE লা 


Fd 
3% ৮50 ELA 


111 21411 2০ ও 14841445551 31954118001 24 
40152559542 এব: 
LAL dle AUG LE 1 বব 


$0 
| 


FEA F790 SOY 


তি EGO EV LEE LORE 


Contents 


সূরা আন-নূর ১৬৯ 
ও সালাতের দু'আ পাঠ করিয়া নিজের জন্য দু'আ করিবে ও সালাম করিবে” । ইব্‌ন 
আবূ হাতিম (র) ও ইবৃন ইসহাক (র) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । 


- ১5 বল SLY 80 ১০০ UK 
“আর আল্লাহ্‌ তা'আলা এমনিভাবেই তোমার জন্য হুকুম সমূহ স্পষ্টভাবে বর্ণনা 
করেন যেন তোমরা উহা বুঝিতে পার” । আল্লাহ্‌ তা'আলা সংশ্লিষ্ট সূরা এর মধ্যে অনেক 
অপরিবর্তিত আহ্কাম বর্ণনা করিয়া পরিশেষে তাহার বান্দাগণকে সতর্ক করিয়াছেন যে, 
আল্লাহ্‌ তাহার বান্দাগণের জীবন পরিচালনার জন্য স্পষ্টভাবে তাহাদের জীবন বিধান 
বর্ণনা করেন যেন, তাহারা উহাতে চিন্তাভাবনা করে এবং জ্ঞান লাভ করে। ' 


রত 1S ad SE 2 Np st 1 ১৮৬০৬ + 


১ ৩ ১০০০৮০০০০০৬ 


1১ 4৮১১, 481 ০৮, 2 20) 3 ৬৯৯৮ 

i ৮6৮৪ & ৬4৫84 a পার্ট 5 ৩৬ 

৮ ০০০৯ (১০) কিনি ০৯ ১১৯৯ 
bs ৫ 


অনুবাদ ঃ (৬২) মুমিন তাহারাই যাহারা আল্লাহ্‌ এবং তাহার রাসূলে ঈমান 
আনে এবং রাসূলের সংগে সমষ্টিগত ব্যাপারে একত্রিত হইলে রাসূলের অনুমতি 
ব্যতীত সরিয়া পড়ে না, যাহারা তোমরা অনুমতি প্রার্থনা করে তাহারাই আল্লাহ্‌ এবং 
তাহার রাসূলে বিশ্বাসী । অতএব তাহারা তাহাদিগের কোন কাজে বাহিরে যাইবার 
জন্য অনুমতি চাহিলে তাহাদিগের মধ্যে যাহাদিগের ইচ্ছা তুমি অনুমতি দিও এবং 
তাহাদিগের জন্য আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করিও । আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম 
দয়ালু। 

তাফসীর ঃ উল্লিখিত আয়াতে আল্লাহ্‌ তাহার বান্দাগণকে আরো একটি বিশেষ 
শিষ্টাচার শিক্ষা দিয়াছেন । ঘরে প্রবেশের সময় যেমন অনুমতি প্রার্থনা করিবার জন্য 
হুকুম করিয়াছেন অনুরূপভাবে প্রর্তাবর্তন কালেও অনুমতি প্রার্থনা করিবার জন্য 


. ইবন কাছীর_ ২২ (৮ম) 


Contents 


১৭০ তাফসীরে ইবনে কাছীর 


বিশেষতঃ যদি রাসূলুল্লাহ্‌ (সা) কোন বিশেষ কাজে রাসূলুল্লাহ্‌ (সা) একত্রিত করেন 
যেমন জুমু'আর সালাত, ঈদের সালাত অথবা পরামর্শের জন্য কোন সমাবেশ অনুষ্ঠিত 
হয় এই পরিস্থিতিতে আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ (সা)-এর অনুমতি গ্রহণ ছাড়া সমাবেশ 
হইতে পৃথক হইতে নিষেধ করিয়াছেন। যাহারা এইরূপ করিবে তাহারাই পূর্ণ মু'মিন। 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলেন, যদি কেহ তাহার বিশেষ 
প্রয়োজনে আপনার নিকট অনুমতি প্রার্থনা করে তবে যাহাকে ইচ্ছা আপনি অনুমতি দান 
করুন। ইরশাদ হইয়াছে $ 


51011415524 ১০58৬ 9 ১5 

“অনুমতি প্রার্থনা করিবার পর তাহাদের মধ্য হইতে যাহাকে ইচ্ছা অনুমতি দান 
করুন। আর তাহাদের জন্য আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা করুন”। ইমাম আবূ দাউদ 
(র) বলেন, আহমাদ ইবৃন হাম্বল ও মুসাদ্দাদ (র) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ যখন কেহ মজলিসে আগমন করে 
তখন সে যেন সালাম করে আর প্রর্তাবর্তন কালেও যেন সালাম করে। প্রথমবারের 
সালাম শেষবারের সালাম অপেক্ষা অধিক গুরুত্বের অধিকারী নহে। মুহাম্মদ ইব্‌ন 
আযলাম (র) হইতে তিরমিযী এবং নাসাঈও অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন। ইমাম 
রি দরে রানার 


১৪/৫০৬ ET HCL SNES ai শা 
৬৮6 4 ২০:৮৩ ৪ হা AAT 


১৩ সি৯৮ ০৮45০ AU ০১১ 
5 Gs, j 
৮৫০৫১ EAE ১ ৮৮ রি ০৯১০ ৪ 


US Pa তর 


A ৯০৬ 


অনুবাদ ৪ (৬৩) রাসূলের আহবানকে তোমরা তোমাদিগের একতা রর প্রতি 
আহবানের মত গণ্য করিও না, তোমাদিগের মধ্যে যাহারা চুপিচুপি সড়িয়া পড়ে 
আল্লাহ্‌ তাহাদিগকে জানেন । সুতরাং যাহারা তাহার আদেশের বিরুদ্ধাচরণ করে 
তাহারা সতর্ক হউক যে, বিপর্যয় তাহাদিগের উপর আপতিত হইবে অথবা আপতিত 
হইতে তাহাদিগের উপর কঠিন শাস্তি। 


তাফসীর £ যাহ্হাক (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন। 
প্রাথমিক যুগে সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ্‌ (সা)-কে তাহার নাম লইয়া অথবা উপনাম 
লইয়া অর্থাৎ হে মুহাম্মদ কিংবা আবুল কাসিম বলিয়া ডাকিত। কিন্তু আল্লাহ্‌ তা“আলা 


Contents 


সূরা আন-নূর ১৭১ 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি সম্মান করিবার জন্য তাহাদিগকে নির্দেশ দেন এবং বলেন 
তোমরা নাম কিংবা উপনাম বাদ দিয়া ইয়া নবীয়াল্লাহ্‌, ইয়া রাসূলাল্লাহ! বলিয়া ডাক। 
মুজাহিদ রে) সাঈদ ইবৃন জুবাইর (র) ও অনুরূপ মত প্রকাশ করিয়াছেন । কাতাদাহ (র) 
বলেন, উল্লিখিত আয়াত দ্বারা আল্লাহ্‌ তা“আলা রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি সম্মান প্রদর্শন 
করিতে তাহাকে ভক্তি শ্রদ্ধা করিতে তাহাকে শ্রেষ্ঠ জানিতে ও তাহাকে ভয় করিতে হুকুম 
করিয়াছেন। মুকাতিল (র) বলেন ১&3, SY 
০" এর অর্থ হইল, “তোমরা তাহাকে মুহাম্মদ বলিয়া ডাকিও না কিংবা আল্লাহ্‌র পুত্র 
বলিয়া ডাকিও না। বরং তীহার প্রতি সম্মান প্রদার্শন করিও এবং ইয়া নবী, ইয়া 
নবীয়াল্লাহ্‌, ইয়া রাসূলাল্লাহ্‌ বলিয়া ডাকিও” । মালিক (র) যায়িদ ইব্‌ন আসলাম (র) 
হইতেও আলোচ্য আয়াতের অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন । আলোচ্য আয়াত এই আয়াতের 
মর্মের অনুরূপ। ইরশাদ হইয়াছে ঃ 

05510191551 ১৯145 

“ওছু মুমিনগণ তোমরা রাসূলুল্লাহ্‌ সো) এর শানে (১০।) বলিও না” । (সূরা বাকারা 
৪ ১০৪) 

অনুরূপ আরো ইরশাদ হইয়াছে ঃ 
টিভি 53১ ৮০১০৬০৪১১০৩ 55515 ১১৩ 5 
১।- ১১৮৯৩ 1 ৫ ola ne pens Md 
০১ 0০ 45345 05815 |. TC GEE এ) 

টি 7৮772558607 ১3523 2% 

“হে ঈমানদারগণ! তোমরা নবী করীম (সা)-এর আওয়াজের উপর তোমাদের 
আওয়াজ বুলন্দ করিও না। আর তাহার সহিত এমন উচ্চস্বরে কথা বলিও না যেমন 
তোমরা পরস্পরে একে অপরের সহিত উচ্চস্বরে কথা বলিয়া থাক । নচেৎ তোমাদের 
আমল বিনষ্ট হইয়া যাইবে অথচ তোমরা টেরও পাইবে না। যাহারা হুজ্রা সমূহের বাহির 
হইতে আপনাকে ডাকে তাহাদের অধিকাংশই লোক কিছুই বুঝে না। আর যদি তাহারা 
আপনার বাহির হওয়া পর্যন্ত ধৈর্যধারণ করিত তবে তাহাদের পক্ষে উহা উত্তম হইত” । 
(সূরা হুজুরাত $ ২-৫) 

, আল্লাহ্‌ তাআলা নবী করীম (সা)-এর সহিত এরং তাহার মজলিসে কথা বলিবার 
জন্য এই সকল আদব শিক্ষা দিয়াছেন। পূর্বে তো রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত কথা 
বলিবার পূর্বে সাদাকা দেওয়ার হুকুম ছিল। 


Contents 


১৭২ তাফসীরে ইবনে কাছীর 


আলোচ্য আয়াতের আরো একটি হইা হইতে পারে যে, আর উহা হইল তোমরা 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর দু'আ অন্যান্য লোকদের দু'আর মত সাধারণ দু'আ মনে করিও না। 
কারণ তাহার দু'আ আল্লাহ্র দরবারে নিশ্চিতভাবে মকবুল। অতএব তোমরা তাহার 
দুআ হইতে সতর্ক থাকিবে । তিনি যদি তোমাদের জন্য বদ্‌দু'আ করেন, তবে তোমরা 
ধ্বংস হইয় যাইবে । ইব্‌ন আবু হাতিম, ইবৃন আব্বাস, হাসান ও আতীয়্যাহ আওফী (র) 
হইতে এই ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। 
55055 srs 2 
“আল্লাহ্‌ তা'আলা সেই সকল লোকদিগকে জানেন যাহারা দৃষ্টি এড়াইয়া অতি 
সংগোপনে বাহির হইয়া যায়” । মুকাতিল ইব্ন হাইয়ান (র) বলেন, জুমু'আর দিনে 
মুনাফিকদের পক্ষে খুৎবা শ্রবণ করা বড়ই কষ্ট হইত, অতএব তাহারা কোন সাহাবীর 
আড়ালের সুযোগে রাসূলুল্লাহ্‌ (সা)-এর দৃষ্টি এড়াইয়া সংগোপনে বাহির হইয়া যাইত । 
অথচ জুমু'আর দিনে খুৎবা দানকালে রাসূলুল্লাহ্‌ (সা)-এর অনুমতি গ্রহণ ছাড়া কাহারও 
পক্ষে মসজিদ ত্যাগ করা যাইত না। যদি কাহারও বিশেষ প্রয়োজন হইত তবে ইশারা 
করিয়া রাসূলুল্লাহ্‌ (সা)-এর অনুমতি প্রার্থনা করিত। অতঃপর তিনি মুখে কোন কথা না 
বলিয়া ইশারার মাধ্যমে অনুমতি প্রার্থনা করিতেন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর খুৎবা দানকালে 
কেহ কথা বলিলে, তাহার জুমু'আ বাতিল হইয়া যাইত। সুদ্দী (র) বলেন, মুনাফিকরা 
ডো ০ 
কাতাদাহ (র) আলোচ্য আয়াতের অর্থ করিয়াছেন, “তাহারা আল্লাহ্র নবী ও তাহার 
রা ONDE, GECOTT HCE CUDA FUER 
রুখিয়া দাড়াইত। সুফিয়ান (র) আলোচ্য আয়াতের অর্থ হইল মুনাফিকরা সালাতের সারি 
. হইতে বাহির হইয়া যাইত। 


-১১০] ০০ UE ০ক। ০৬৯৯ 
“যাহারা রাসূলুল্লাহ্‌ (সা)- এর হুকুম অর্থাৎ তাহার প্রদর্শিত পথ, টির না 
বিরোধিতা করে তাহারা শাস্তি প্রাপ্ত হইবে । মানুষের উচিৎ তাহার কথাবার্তা ও তাহার 
কর্মকাণ্ডর্কে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কথাবার্তা ও তাহার কর্মকাণ্ডের সহিত মিলাইয়া দেখা, 
যেই সকল কথাবার্তা ও কাজকর্ম রাসূলুল্লাহ্‌ সো)-এর অনুরূপ হইবে উহাতো কবুল করা 
হইবে আর যাহা উহার বিরোধী হইবে উহা গৃহিত হইবে না। বুখারী ও মুসলিম শরীফে 
ER) 7 বল ঃ 


Ie 5৫৪ (2৮51 le ০4৪ সহ 0০5 ১০ 
“যেই ব্যক্তি এমন আমল করিবে যাহা আমার হুকুম বিরোধী উহা ধিকৃত” | অর্থাৎ 
যেই ব্যক্তি প্রকাশ্য ও গোপনে রাসূলুল্লাহ্‌ (সা)-এর শরীয়াতের বিরোধিতা করে সে যেন 


Contents 


সূরা আন-নূর ১৭৩ 
কুফর? নিফাক কিংবা বিদ্‌“আত তাহার অন্তরে প্রবেশ করিবে । ইহা হইতে ভয় করে 31 
74151358৮০০ অথবা পৃথিবীতে হত্যা, হদ্দ (দন্ড বিশেষ) অথবা গ্রেফতার 
হওয়া কঠিন শাস্তি ভোগ করিবার ভয়ে ভীত হয়। যেমন ইমাম আহমাদ (র) বলেন, 
আবদুর রাজ্জাক (র) ..... হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন 
রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন £ 


৯৮৪1৬৯৮১551 05155 ৬ 9৯১ এ Ey is 
Ei 4২৩1 Ot লস 15311 ০১৯১ Sl 
টরগিনরালারাাগগাদদণ 
“আমার ও তোমাদের উপমা হইল সেই ব্যক্তির মত যে আগুন জ্বালাইল। অতঃপর 
যখন উহার পার্শ্ববর্তী স্থান আলোকিত হইল তখন পতংগ এবং যেই সকল প্রাণী উহাতে 
পতিত হইতে লাগিল, আর লোকটি উহাদিগের আগুনে পতিত/ বাধা দিতে থাকিলেও 
উহারা তাহাকে অক্ষম করিয়া উহাতে পড়িতে লাগিল । রাসূলুল্লাহ্‌ সো) বলেন, ইহা হইল 
আমার ও তোমাদের উপমা । আমি আমার সর্বাত্মক চেষ্টা করিয়া তোমাদিগকে আগুন 
হইতে বাধা দিতেছি, কিন্তু তোমরা আমাকে পরাস্ত করিয়া উহাতে প্রবেশ করিতেছে” । 
সিমটি র রানির আহ জী গাগা রসনা! 
৯ ০০০০১০০৯০১০০৪এ% ১1 
টি রনী & 977 সর চা AREA শর্ট 


Ef 52 8 


| Ep Es 

অনুবাদ ৪ (৬৪) জানিয়া রাখ, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা 
আল্লাহরই, তোমরা যাহাতে ব্যাপৃত তিনি তাহা জানেন। সেদিন তাহারা তাহার 
নিকট প্রত্যাবর্তিত হইবে সেদিন তিনি তাহাদিগকে জানাইয়া দিবেন তাহারা যাহা 
করিত । আল্লাহ্‌ সর্ব বিষয়ে সর্বজ্ঞ । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তাআলা ইরশাদ করেন, তিনি আসমানসমূহ ও যমীনের মালিক, 
দৃশ্য ও অদৃশ্য সকল বস্তুকে তিনি জানেন । তাহার বান্দার প্রকাশ্যে ও গোপনে যাহা কিছু 
করে তিনি উহার সব কিছু সম্পর্কে অবগত ৷ ইরশাদ হইয়াছে £ 


Contents 


১৭৪ তাফসীরে ইবনে কাছীর 


EES ‘তিনি অবশ্যই তোমাদের যাবতীয় কিছু জানেন” ১৯ 
শব্দটি এখানে ‘নিশ্চয়তা’ বুঝাইবার জন্য ব্যবহত হইয়াছে। যেমন 514১, ১% 
21৫৮০ ১৯1০ এর মধ্যে ৪ শব্দটি নিশ্চয়তা বুঝাইবার জন্য ব্যবহৃত হয়েছে। 
আরো ইরশাদ হইয়াছে ৪ ৪ ৫৮০ ৩০ ০5855112101 215 5৪ “নিশ্চয়ই আল্লাহ্‌ তা'আলা 
তোমাদের মধ্যে হইতে এ সকল লোকাদিগকে জানেন যাহারা অন্য লোককে যুদ্ধ 
যোগদান হইতে বাধা প্রদান করে”। আরো ইরশাদ হইয়াছে £ Usd 
L১25 ৮541 “নিশ্চয়ই আল্লাহ তা'আলা মহিলার কথা শুনিয়াছেন যে, আপনার সহিত 
ঝড়গা করিতেছিল” ৷ (সুরা মুজাদালা ৪ ১) 


EIT ROA HUET নর নি 


১০৯১০ i ০০৪ 
“নিশ্চয়ই আমি উহা জানি যে, ত তাহাদের উক্তিসমূহ আপনাকে ব্যথিত করে, বস্তুত 
তাহারা তো আপনাকে মিথ্যাবাদী বলিতেছে না বরং তাহারা আল্লাহ্‌র আয়াতসমূহকে 
অস্বীকার করিতেছে। (সূরা আন'আম ৪ ৩৩) 
আরো ইরশাদ হইয়াছে ৪ ৷ 5৪ 16৯9 486 ১১৪ আমি নিশ্চয়ই 
আসমানের দিকে আপনার মুখমণ্ডল উত্তোলন দেখিতেছি”। (সূরা বাকারা £ ১৪৪) 
উল্লিখিত আয়াতসমূহের মধ্যে এও শব্দটি “নিশ্চয়তা” বুঝাইবার জন্য ব্যবহৃত হইয়াছে। 
যেমন মু'আষ্যিন বলে ৪1১/-| ০০৪ ২৪ _ 5151-11-০৪ এই “অবশ্যই সালাত 
কায়েম হইয়াছে। অতএব «০74১1 1০ 12 ১৪ আল্লাহ্‌ তা'আলা নিশ্চয়ই তোমাদের 
সকল অবস্থা জানেন” । বিন্দু পরিমাণ বস্তুও তাহার অদৃশ্য নহে। ইরশাদ হইয়াছে ঃ 


Fe] “0 04 12089 eo #0 0204 শা হি রান পল 
Ic ০৮১ ০৬১০ Yo Ls 555 03065 2 IST 
০ + #2 #0 ০ #0 680 ee 
০2853 02০ yo এত 55 কল Le Lh ৩59 সিসি 


শে ক তি শা রা কি 


০১৪ lS (591 ০28 5 0130৭ RAT Y's LL ও 35১৯ 

“হে নবী! আপনি যেই অবস্থা থাকুন আর কুরআনের যাহা তিলওয়াত করুন আর 
তোমরা যেই আমলই করুন কেন, আমি তোমাদের নিকট উপস্থিত থাকি, যখন তোমরা 
একাজে লিপ্ত থাক। আর প্রতিপালক হইতে আসমান ও যমীনে অবস্থিত একবিন্দু 
পরিমাণ বস্তু ও অদৃশ্য থাকে না। আর উহা হইতে ছোট আর না উহা হইতে বড়। সব 
কিছুই কিতাবের মধ্যে বিদ্যমান রহিয়াছে” । (সূরা ইউনুস ৬১) 


Contents 


সূরা আন-নূর ১৭৫ 
আরো ইরশাদ হইয়াছে ঃ 
. ০. পক ee o- 22 ক গত ০594৩ 
- ০৫ Las A US 1০৯ ৬৯ al 
“আল্লাহ্‌র বান্দারা যে কোন ভাল কিংবা মন্দকাজ করে আল্লাহ্‌ তা'আলা তখন 
তাহাদের কাছে উপস্থিত থাকেন এবং তাহাদের কৃতকাজ জানেন। (সূরা রা"দ ৪ ৩৩) 


eof oR Oe 


- 35205 ১9৮০০ US CLS 35৯5০4০১০১1 
“মনে রাখিও তাহারা যখন কাপড় আবৃত হইয়া থাকে, তিনি তো তখনও সব কিছু 
জানেন । যাহা তাহারা চুপিচুপি আলাপ করে” । (সূরা হুদ 8৪ ৫) 


আরো ইরশাদ হইয়াছে ৪ _ 
Ela 
“তোমাদের মধ্য হইতে চুপেচুপে কথা বলে আর যে উচ্চস্বরে কথা উভয়ই আল্লাহ্‌র 
নিকট সমান” গা ১০) 


(৮১:$ 3 ৮০০ ৯129 14৪ তরল নি অরিন 
০৮০ lis (০৪ 4855 
“যমীনে যত চলমান প্রাণী আছে সকলের রিযিকের দায়িত্‌ আলাহ্‌র উপর, তিনি 
দীর্ঘ অবস্থানের স্থানকেও জানেন আর অল্প অবস্থানকেও জানেন। আর সব কিছু কিতাবে 
মুবীনের মধ্যে বিদ্যমান । (সূরা হুদ £ ৬) 


(০5 ১০ 2201 1৮505 ও SATII এ ৯৪] ৪০ ১৮55 
DA SCBA Yd ১৭ 

ent Toor বানর সালরারার্র রি «বর 
জানে না। আর যাহা কিছু স্থলে ও সমুদ্রে আছে উহা তিনি জানেন। আর যেই পাতা 
ঝরিয়া পড়ে উহাও তিনি জানেন । আর যমীনের গভীর অন্ধকারে যত বীজ আছে যত 
আর্্র ও শুষ্ক বস্ত আছে সবই কিতাবের মধ্যে বিদ্যমান । (সূরা আন“আম $ ৫৯) আরো 
অনেক আয়াত ও হাদীস রহিয়াছে এই সম্পর্কে । 

SE ts 
“আর যেই সকল মাখলুক আল্লাহ্র দরবারে অর্থাৎ কিয়ামত দিবস প্রত্যানীত হইবে 


Contents 


১৭৬ তাফসীরে ইবনে কাছীর 


সম্পর্কে খবর দিবেন। যেমন ইরশাদ হইয়াছে 8 ১১19 83 ৩/--০১3| ০5 
মানুষকে জানাইয়া দেওয়া হইবে, যাহা সে পূর্বে করিয়াছে এবং পরে করিয়াছে” । 


Cals Ss 42৪৮০ 3৬০০ syd ০৮৪ LS 5০5৩৪ 
(১1933 0৯৯1215১৪১৫ ২ 9 Eo LY, 51113 ০৮০ 


15১14271852 25124 191০ 

“আর সেই দিন আমলনামা রাখা হইবে অতঃপর মধ্যস্থ অপরাধের কারণে আপনি 

অপরাধীদিগকে ভীত সন্ত্রস্ত দেখিবেন। তাহারা বলিতে থাকিবে, এই কিতাবের হইল কি! 

উহাতো ছোট বড় কোন আমলই ছাড়ে নাই। সমস্ত আমলকে সংরক্ষণ করিয়া 

রাখিয়াছে। আর তাহাদের সমস্ত আমলই তথায় তাহারা উপস্থিত পাইবে । আর আপনার 
প্রতিপালক কাহারও প্রতি অবিচার করিবেন না। (সূরা কাহফ ৪ ৪৯) 


অত্র সূরা-এর শেষেও আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন, তিনি কিয়ামত দিবসে 
সকলের কৃত আমল সম্পর্কে খবর দিবেন।যেই দিন সকল মাখলুককে তাহার নিকট 
হাযির করা হইবে । আর আল্লাহ্‌ তা'আলা সকল বস্তু সম্পর্কে পরিজ্ঞাত । 


(আল-হামদু লিল্লাহ্‌! সূরা আন-নূর -এর তাফসীর সমাপ্ত হইল.) 


Contents 


সূরা আল-ফুরকান 
[পবিত্র মক্কায় অবতীৰ্ণ 





2৬ dd ৬ তা ৬৩৬ 


1০4০১ iia ০৮০৭০৯৩০৬০৬ ০৪০৭ ১ ৪ ০৮ ১ 


শর 
Wd 


৫০1 5 ১৯০৩ A Sb ০৮০৭ ৬৮ ১8 


টক 
7৫ 
WwW শপ পক 


2554৮ ০৯৩৪ I SO ০:১৪ 


অনুবাদ £ (১) কত মহান তিনি যিনি তাহার বান্দার গ্রতি ফুরকান অবতীর্ণ 
রি tos stn 00 RA 
আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী । তিনি কোন সন্তান গ্রহণ করেন 
নাই; সার্বভৌমত্বে তাহার কোন শরীক নাই । তিনি সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং 
প্রত্যেককে পরিমিত করিয়াছেন যথাযথ অনুপাতে । 
তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা স্বীয় রাসূল মুহাম্মদ (সা)-এর প্রতি পর্িত্র কুরআন 
অবতীর্ণ করিয়াছেন ইহার উপর স্বীয় সত্তার প্রশংসা করিয়াছেন । যেমন অন্যত্র ইরশাদ 
হইয়াছে ৪ 


{1.27০ পপ ল 9 


ইব্‌ন কাছীর-_২৩ ৮ম), 


Contents 


১৭৮ তাফসীরে ইবনে কাছীর 


“সকল প্রশংসা সেই মহান সত্তার জন্য যিনি তাহার বান্দার প্রতি কিতাব 
আল-কুরআন অবতীর্ণ করিয়াছেন এবং উহাতে একটুও বক্রতা রাখেন নাই বরং সম্পূর্ণ 
সরল সহজ করিয়াছেন যেন উহা এক কঠিন শাস্তির ভয় প্রদর্শন এবং যেই সকল 
মুমিনগণ নেক আমল করে তাহাদিগকে সুসংবাদ দান করে”। (সূরা কাহ্‌ফ ৪ ১- ২) 

এখানে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন £ 

- SGI sd এ ১০০ 

ইহাতে এ) ক্রিয়াটি এ ১:41 ধাতু হইতে (০5 ছন্দে ব্যবহৃত হইয়াছে। এবং 
১৯ ক্রিয়াটি 3১১11 মাস্দার হইতে নির্গত। ইহার অর্থ “বারবার অবতীর্ণ করা” । 
অতএব 3,51 )১% | -এর অর্থ হইল “যিনি বারবার পবিত্র কুরআনের আয়াত 
ও সূরা অবতীর্ণ করিয়াছেন” । আর ১১1 শব্দের অর্থ “একবারই অবতীর্ণ করা’ | যেমন 
অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 

5 ০০091 2। 24501 41১০০ cle ০১১ cl oly 

“আর যেই কিতাব বারবার তাঁহার রাসূলের প্রতি নাযিল করা হইয়াছে আর যেই 
কিতাব পূর্বে একবারই নাযিল করা হইয়াছে” । (সূরা নিসাঃ ৯৩৬) 

রাসূলুল্লাহ্‌ (সা)-এর পূর্বে যেই সকল কিতাব নাযিল হইয়াছিল উহার সম্পূর্ণটাই 
একবারই সংশ্লিষ্ট রাসূলের প্রতি নাযিল করা হইয়াছিল। কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি 
পবিত্র কুরআন মজীদকে (সুদীর্ঘ তেইশ বৎসর যাবৎ) অল্পঅল্প করিয়া নাযিল করা 
হইয়াছে। দীর্ঘদিন যাবৎ কিছু আয়াত; কিছু আহকাম ও কিছু সূরা অবতীর্ণ হইতে থাকে । 
(এবং তেইশ বৎসরে পূর্ণাঙ্গ কিতাবের রূপ ধারণ করে) এইভাবে যেই রাসূলের প্রতি 
পবিত্র গ্রন্থখানি নাযিল হইয়াছে, তাহার গুরুত্ব প্রদান করা হইয়াছে অত্যধিক। যেমন 
অত্র সূরায়-ই ইরশাদ হইয়াছে ঃ ূ 
WE 0৯080044505 8808 Sash I 
০০৯9 FAL ICES YE as EL YS SS LE JI ৭০ 

টিসি 

“আর কাফিররা বলিল, তাহার উপর একবারই যেন কুরআন অবতীর্ণ করা হইল না? 
বস্তুত এইভাবে অবতীর্ণ করিয়া আমি আপনার অন্তরকে শক্তিশালী রাখি। আর আমি 
ক্রমেক্রমে নাযিল করিয়াছি । আর তাহারা যেই আশ্চার্যজনক প্রশ্নই আপনার নিকট 
উত্থাপন করুক না, কেন আমি উহার সঠিক এবং সুবোধ্য বর্ণনা ভংগিতে উত্তম জবাব 
বলিয়া দেই”। (সূরা ফুরকান £ ৩২) 

আর এই কারণেই আল্লাহ তা'আলা পবিত্র কুরআনকে ফুরকান বলিয়াছেন, 
রা বানর যারা রালারারারা I 

য়া দেয়। 


Contents 


সূরা আল-ফুরকান ১৭৯ 


১4:০ (415 আব্দ ১০ অর্থ বান্দা, গোলাম । আল্লাহ্‌ তা'আলা হযরত মুহাম্মদ (সা) 
কে স্বীয় বান্দাও বলিয়া অবিহিত করিয়াছেন। আল্লাহর বান্দা হওয়া তাহার একটি বিশেষ 
মর্যাদা । আর এই কারণেই আল্লাহ সর্বাপেক্ষা উত্তম সময়গুলিতে তাহাকে স্বীয় বান্দা 
বলিয়া অবিহিত করিয়াছেন । মি“রাজ-এ উল্লেখ করিয়াছেন 8 >t (5311 ৯১০০ 
১. ১সেই সত্তা বড়ই পবিত্র যিনি তাহার বান্দাকে রাত্রিকালে ভ্রমণ 
করাইয়াছিলেন” । (সূরা ইস্রা 8১) 

ইবাদত কালের অবস্থার জন্য ইরশাদ হইয়াছে £ 411 ৬৮০07571৭91 

40451 415 LOLS “আর যখন তাহার বান্দা (মুহাম্মদ) তাহার 
ইবাদত করিতে দণ্ডায়মান হয় তখন তাহারা তাহার নিকট ভিড় করিতে উদ্যত হয়” 
(সুরা জিন্‌ ৪ ১৯)। 

রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি যখন কিতাব অবতীর্ণ হইয়াছে, উহার উল্লেখ করিতে গিয়া 

ইরশাদ করেনঃ ll 
1০3১১405984 ১৮০৪০ SE 05550 4৮ 

“সেই সত্তা বড়ই বরকাতময় যিনি স্বীয় বান্দার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছেন যে, 
তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য ভীতি প্রদর্শন করিতে পারেন” । 

আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি এমন এক মহানগ্রন্থ অবতীর্ণ করিয়াছেন 


J 


যাহা সুস্পষ্ট ৮2৫৯ ৬ ১১১০ 421৯ ১০ ৩ 424 ১2৪ ১০ JEL Y 
তি “যাহার নিকট বাতিল অগ্রপশ্চাত কোনদিক হইতেই আসিতে পারে না এবং মহা 
প্রশংসিত ও হিক্মতওয়ালা আল্লাহর নিকট হইতে নাযিলকৃত” । আল্লাহ এমন মহা 
গ্রন্থের বাণী আকাশের নিচে ও যমীনের উপরে সারা বিশ্ববাসীর নিকট পৌছাইয়৷ 
দেওয়ার জন্য রাসূলুল্লাহ্‌ (সা)-কে নির্বাচন করিয়াছেন। রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ 
করিয়াছেন 8 ১৬,১1১ ১৯৯%| 11 ০১৫ “আমি লাল-কালো নির্বিশেষে সমগ্র মানব 
জাতির প্রতি প্রেরিত হইয়াছি।” 
তিনি আরো বলেন ঃ 


ই ১০১81 ১০ ০৯1 ০৫৮ 8৮৪৮১558551 এ 

“আমাকে পাঁচটি বিশেষ বস্তু দান করা হইয়াছে, যাহা আমার পূর্বে কোন নবীকে 
দেওয়া হয় নাই”। অতঃপর তিনি উহার উল্লেখ করিয়া বলেন, আমার পূর্বে কেবল 
নিজস্ব কাওমের প্রতিই কোন নবীকে প্রেরণ করা হইত, কিন্তু আমাকে সমগ্রও 
মানবজাতির প্রতি প্রেরণ করা হইয়াছে। যেমন পবিত্র কুরআনে ইরশাদ হইয়াছে ৪ 

(৮১০৯ BEG 4111 1957 asl lilt ক 0 

“আপনি বলিয়া দিন, হে লোক সকল! আমি তোমাদের সকলের নিকট রাসূল 

হিসাবে প্রেরিত হইয়াছি। (সুরা আ'রাফ ৪ ১৫৪) আমাকে তোমাদের নিকট সেই মহান 


Contents 


১৮০ তাফসীরে ইবনে কাছীর 


সত্তা প্রেরণ করিয়াছেন যিনি আসমান ও যমীন সমূহের অধিপতি । যাহার ০১৫ - হও শব্দ 
ঘটান। এখানেও ইরশাদ করিয়াছেনঃ 
4০8 LE ১925 ১১৪2215০০৪৩ Spas এ ৭] ভা. 
_ 1511 
“যিনি আসমান ও যমীনের মালিক, যিনি কোন সন্তান গ্রহণ করেন নাই, আর যাহার 
রাজত্বে কেহ শরীক নাই সেই মহান সত্তা তাহার বান্দার প্রতি পবিত্র কুরআন অবতীর্ণ 
করিয়াছেন। অতঃপর ইরশাদ করেন 81:8০ ১১১৪৯ ৮৮৯, 31২ তিনি সকল 
বস্তু সৃষ্টি করিয়াছেন এবং উহাকে সঠিকভাবে নির্ধারণ করিয়াছেন। অর্থাৎ তাঁহার সত্তা 
ব্যতিত সকল বস্তুই তাহারই সৃষ্ট, তিনিই সকলের পালনকর্তা, সকলের মালিক ও 
সকলের মাবুদ ও উপাস্য এবং সকল বস্তুই তাহারই অধিনস্থ। 
০৮৪ ৮৮: ৬.5 on Pe PHS ৬০৮৪ DACA নি ০৯ ১ ৮ . 
১9 ০০0০০৮65985 ৮ ১১১ ০৮ 0১০০ শা 
9 GUIS LTS LD iS ০৮৩৭ 
5, ৫4 $- 
১৪০১১৪৮০৫৮১ 
অনুবাদ £ (৩) আর তাহারা তাহার পরিবর্তে ইলাহ্রূপে গ্রহণ করিয়াছে অপরকে 
যাহারা কিছুই সৃষ্টি করে না এবং উহারা নিজেরাই সৃষ্ট এবং উহারা নিজদিগের 
অপকার অথবা উপকার করিবার ক্ষমতা রাখে না এবং জীবন মৃত্যু ও পুনরুথানের 
উপরও কোন ক্ষমতা রাখে না। | 
তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন £ এই সকল মুশরিকরা এতই মূর্খ যে, 
তাহারা এমন সকল প্রতীমার উপাসনা করে যাহারা কোন ক্ষমতার অধিকারী নহে । 
তাহারা একটি মাছির ডানা সৃষ্টি করিতেও সক্ষম নহে। বরং উহাদিগকেই তৈয়ার করা 
হইয়াছে । তাহারা নিজেদেরও কোন উপকার কিংবা ক্ষতি করিতে সক্ষম নহে"। অথচ 
যেই মহান সত্তা সকল বর সৃষ্টিকর্তা যিনি সর্বময় কর্তৃত্বের অধিকারী তাহারা সেই মহান 
সত্তার উপাসনা করে না। 
-1১3424) স ১৬১৯৯ 913৬০ ১৩৫৯৪ 2, 
“আর তাহাদের সেই সকল উপাস্য কাহাকেও মৃত্যু দানের ক্ষমতা রাখে না অনুরূপ 
কাহাকেও প্রথমবার জীবন দিতে পারে না আর পুনজীবিন দীনেও সক্ষম নয়। বরং 
তাহারা সকলেই সেই মাহন সত্তার নিকট প্রত্যাবতীতি হইবে । সেই মহান আল্লাহই 


Contents 


সূরা আল-ফুরকান ১৮১ 
পূর্ববর্তী ও পরবর্তী সকলকেই কিয়ামত দিবসে তাহার নিকট একত্রিত করিবেন । ইরশাদ 
হইয়েছে 8 ৮১-/১০-:৫ 41555543450 

তোমাদের সকলেরই সৃষ্টি এবং সকলেরই পুনজীবিন দান আল্লাহর জন্য মোটেই 
কষ্টকর নহে। এবং ইহা এক ব্যক্তিকে সৃষ্টি করাও এক ব্যক্তিকে পুনরায় জীবিত করিবার 
মতই সহজ । (সূরা নুকমান ৪ ২৮) যেমন ইরশাদ হইয়েছে ঃ 

07541০১5810 ০9 “এক নিমিষেই আমার সকল হুকুম 
পালিত হইয়া যায়”। (সূরা কামার ৪ ২৮) 

- 8১৯4, ১১13 518৬ ৪৯ Lil 

মাত্র একটি বিকট শব্দই হইবে, ফলে সকল মৃত জীবিত হইয়া এক ময়দানে 

একত্রিত হইয়া যাইবে । (সূরা নাযিয়াত £ ১৩ - ১৪) 
টি ১২3 ১৬৯ ১১৯৩৮ Lil 

একটি বিকট শব্দই হইবে৷ হঠাৎ তাহারা সকলেই জীবিত হইয়া তাকাইতে 

থাকিবে ৷ (সূরা সাফ্‌ফাত ৪ ১৯) 
ILA (এ চ১০৯ ৯18 ১০৯৩ oY ভএধ | 

একটি বিকট শব্দ হইবে আকম্মিক, তাহারা সকলেই আমার নিকট একত্রিত হইবে 
(সুরা ইয়াসীন ৪ ৫৩)। ৃ্‌ 

আল্লাহই মহাশক্তির অধিকারী । অতএব তিনি ব্যতিত অন্য কোন ইলাহ্‌ নাই । আর 
কোন প্রতিপালকও নাই । অন্য কাহারও উপাসনা করা সমীচীনও নহে । তিনি যাহা ইচ্ছা 
করেন উহাই সংঘটিত হয়, যাহা ইচ্ছা করেন না উহা সংঘটিত হইতে পারে না। তাহার 
না আছে কোন সন্তান, আর না আছে কোন জনক । তাহার কোন সমকক্ষ নাই আর 
না আছে কোন সাহায্যকারী । বরং তিনি অদ্বিতীয়, তিনি কাহারও মুখাপেক্ষী নহেন। 
তিনি কোন সন্তান জন্ম দেন না। তাহাকেও কেহ জন্ম দেয় নাই। আর তাহার কোন 
সমকক্ষও নাই । 
4৯ SEL GN ১ ১১৩ ১৮০১ 954 

০, ৪৫ Ss 3 0 scar 2০৩1 


, 1১9১9 lb 9৮০৮ ০৩৪ ০৪ 


“ss ৮১০৪ চিল ০৪ ০২৮০ V5.0 


৩98 


Contents 


১৮২ তাফসীরে ইবনে কাছীর 
Ed Ed % লক লো । ॥ % I A at be ot EAE 
SUS এ 2 Ns os) sd A ০৪ ৪) এ 


2, & ৪ ০ 


নিন্দার বারা রান্রন্রান্জারার 
করিয়াছে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাহাকে এই ব্যাপারে সাহায্য করিয়াছে । 
এইরূপে উহারা অবশ্যই যুলুম ও মিথ্যায় উপনীত হইয়াছে । (৫) উহারা বলে 
এগুলিতো সে কালের উপকথা, যাহা সে লিখাইয়া লইয়াছে, এইগুলি সকাল-সন্ধ্যা 
তাহার নিকট পাঠ করা হয়। (৬) বল, ইহা তিনিই অবতীর্ণ করিয়াছেন যিনি 
আকাশমণ্ডলী ও পৃথিবীর সমূদয় রহস্য অবগত আছেন; তিনি ক্ষমাশীল, পরম দয়ালু । 

তাফসীর ৪ পবিত্র কুরআন সম্বন্ধে কাফিরাই মূর্খতাপূর্ণ কথা বলে, উল্লেখিত আয়াতে 
আল্লাহ তা'আলা উহার উল্লেখ করিয়াছেন। তাহারা পবিত্র কুরআন সম্পর্কে বলে 1১৯ | 
44511 “ইহা তো একটি মিথ্য রচনা”। যাহা এই ব্যক্তি অর্থাৎ নবী করীম (সা) রচনা 
করিয়াছেন। ১১১১8 4৮50. এবং ইহা রচনা করিবার ব্যাপারে অন্যান্য 
কাওম হইতে তিনি সাহায্য গ্রহণ করিয়াছেন । 

আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন 81:১1:51 ১৪5 “এই বিষয়ে তাহারা 
একটি অন্যায় অপবাদ দিয়াছে” । তাহারা ইহা ভালভাবেই জামে যে, তাহাদের এই কথা 
সম্পূর্ণ বাতিল । এবং তাহারাই যে এই বিষয়ে মিথ্যা দোষারোপ করিয়াছে উহাও তাহারা 
জানে । _ 

Sl oT EL, 

আর তাহারা ইহাও বলে যে এই কুরআন তো পূর্ববর্তীঁদের কল্পিত কাহিনী, তাহা এই 
ব্যক্তি লিখিয়া লইয়াছে। ১০! 5 «212 SS 94 “উহাই সকালে-সন্ধ্যা 
তাহারা নিকট পাঠ করা হয়” ৷ তাহাদের এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইহা তাহাদের 
মূর্খতার স্পষ্ট প্রমাণ । 

কারণ এই বাস্তবতা সম্পর্কে সকলেই তখন জ্ঞাত ছিল যে, হযরত মুহম্মদ (সা) 
তাহার জীবনের প্রারস্ত হইতে শেষ জীবন পর্যন্ত কখনও লিখিতে জানিতেন না। তাহার 
জন্ম হইতে নবুওয়াত প্রাপ্তি পর্যন্ত চল্লিশ বছর এবং তাহার শৈশব, কৈশর ও যৌবন সবই 
এই সকল কাফিরদের সম্মুখেই কাটিয়াছে। তাহার গমনাগমন, তাহারা চালচলন, তাহার 
সত্যতা, পবিত্রতা, আমানতদারী এবং তিনি যে সর্বপ্রকার অশ্লীলতা ও অসচ্চরিত্রতা 
হইতে দূরে ছিলেন৷ এই সব কিছুই তাহাদের জ্ঞাত। এমনকি তাহারাই নবুওয়াত প্রাপ্তির 
পূর্বে তাহাকে “আল-আমীন-বিশ্বাসী' উপাধীতে ভূষিত করিয়াছিল । তাহারা তাহার 


Contents k 


সূরা আল-ফুরকান ১৮৩ 
সত্যতা ও সদাচার সম্পর্কে ভালভাবে জানিত। অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহাকে যখন 
রাসূল হিসাবে প্রেরণ করিয়া সম্মানিত করিলেন তখন তাহারা তাহার প্রতি শত্রুতা পোষণ 
করিল এবং তাহার সম্বন্ধে নানা প্রকার অশোভন বাক্যালাপ করিতে শুরু করিল। তাহারা 
কখনও তাহাকে যাদুকর, কখনও পাগল, কখনও কবি এবং কখনও তাহাকে মিথ্যাবাদী 
বলিত। অথচ প্রত্যেক জ্ঞানীলোক ইহা জানিত যে, তিনি এই সকল অমূলক অপবাদ 
হইতে সম্পূর্ণ মুক্ত ছিলেন। 

ইরশাদ হইয়াছে ঃ 


4 


ছি ১৯552 a Las 00০ এ রবির রব 
“আপনি দেখুন তো, তাহারা আপনার জন্য কিরূপ বর্ণনা করিতেছে। ফলে তাহারা 
গুমরাহ হইয়াছে এবং সঠিক পথ চলিতে তাহারা সক্ষম হইতেছে না”। (সূরা ইসরা ঃ 
৪৮) কাফিররা যে রাসূলুল্লাহ (সা)-এর প্রতি শত্রুতা পোষণ করে এবং তাহার প্রতি মিথ্যা 
আরোপ করে উহার জবাবে আল্লাহ বলেন $ 


১০১39 ০৯২০৭] ০৪ yall বত HS 0 

“হে নবী! আপনি এ সকল কাফ্লিরদিগকে বলিয়া দিন, এই কুরআনকে তো সেই 
মহান আল্লাহ-ই নাযিল করিয়াছেন, যিনি আসমান ও যমীনের সকল অদৃশ্যবস্তু ও গোপন 
রহস্য সমূহকেও ঠিক তদুপ জানেন, যেমন জানেন সম্মুখ দৃশ্য ও প্রকাশ্য বস্তুসমূহকে” । 
শব 


Zo 


HE CEP SOLE UENCE 0 wate HEEL 
পরম ধৈর্যশীল । যেই ব্যক্তি মহা অপরাধ করিয়া তাওবা করে তিনি তাহার তাওবা কবূল 
করেন। অতএব এ সকল কাফির যাহারা রাসূলুল্লাহ (সা)-এর প্রতি মিথ্যা আরোপ করে; 
তাহাকে অমূলক অপবাদে অভিযুক্ত করে, তাহারা যদি তাহাদের. অপরাধ হইতে তাওবা 
করে এবং ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে তবে অবশ্যই মহান আল্লাহ 
তাহাদিগকে ক্ষমা করিয়া দিবেন। যেমন, আল্লাহ্‌ তা'আলা অন্যত্র ইরশাদ করিয়াছেন £ 


Fe) 4 1 


১০১০ db a Oe 11913 ১2৬] AS ২৪] 
নি let 1১৯৩ ald ০৬৬৪৪ Ce lia 


620 236902. 


- 220 ১৪০ rs ৭১3১৪১১০০৪ 4401 ০ 0195 

“যেই সকল লোক এই কথা বলে যে, আল্লাহ্‌ তিন জনের তৃতীয় তাহারা অবশ্যই 
কাফির। মাবুদ ও উপাস্য তো কেবল একমাত্র আল্লাহ। যদি তাহারা তাহাদের বক্তব্য 
হইতে বিরত না হয় তবে এ কাফিরদিগকে কঠোর শাস্তি ভোগ করিতে হইবে । ইহার 


Contents 


১৮৪ তাফসীরে ইবনে কাছীর 


পরও কি তাহারা আল্লাহ্‌র প্রতি নিবিষ্ট হইবে না। আর আল্লাহ তো বড়ই ক্ষমাশীল বড়ই 
মেহেরবান” । 
আরো ইরশাদ হইয়াছে $ 
els iS oli aly ৯ 1১১৯ ১2১] ৩। 
-১2১৯]। ও নিবি 
“যাহারা মু'মিন পুরুষ ও মু'মিন নারীগণকে দিয়াছে, অতঃপর তাহারা তাওবা করে 
নাই তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি এবং দহনকারী আযাব অর্থাৎ এত বড় 
অপরাধ করিবার পরও যদি তাহারা অনুতপ্ত হইয়া আল্লাহর নিকট তাওবা করে তবে 
তাহাকে তিনি ক্ষমা করিয়া দিবেন। হযরত হাসান বাস্রী (র) বলেন, তোমরা আল্লাহ্‌র 
অনুগ্রহ ও তাহার মহানুভবতার প্রতি লক্ষ্য কর যে, যেই সকল লোক তাহার অলী ও প্রিয় 
বান্দাগণকে হত্যা করিয়াছিল, 27777 


39 5? sR I I hs JCI, .v 


2 $ EE oe 


EL FS LS 
৮ ০৪৬, a ৫ ৮) 1 
০৯৭৬ ০৬১৫০ চেরি 95৫44 4৫১1 | A 


শর্ট 


শর 


3 শর 
2, | w 2 se ৫ ৬ We 


০ ha Ho) ০৯০৯১ ৩ 


সর $d & 


3৮০৮৪৪২১৪5৪ আসান 

০২৩০ ৬৯০৮০ উড তর 
(2৮৯ Dam SN bol 

De Pl ST ITE Blt ti 1 

০৬5৮০১৩৬৫০০ BS A 


০১৪2, AA bd শার্ট ৫ Lo pr 


0৮8৯০০০০৪০9 ১19. 


Contents 


সুরা আল-ফুরকান ১৮৫ 
ও: Lud 5 4856. A 5225: Aaa. 
"151১১19৮১91 ৮৯-92-৯৮০০ ১ 0 
অনুবাদ $ (৭) উহারা বলে, এ কেমন রাসূল যে আহার করে, এবং হাটেবাজারে 
et তাহার নিকট কোন ফিরিশ্তা কেন অবতীর্ণ করা হইল না যে 
তাহাঃ সংগে থাকিত সতর্ককারীরূপে? (৮) তাহাকে ধনভাণ্ডার দেওয়া হয় না কেন 
অথবা তাহার একটি বাগান নাই কেন, যাহা হইতে সে আহার সংগ্রহ করিতে পারে? 
সীমালংঘনকারীরা আরও বলে, তোম'রা তো এক যাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ 
করিতেছ। (৯) দেখ, উহারা তোমার কী উপমা দেয়, উহারা পথভ্রষ্ট হইয়াছে এবং 
উহারা পথ পাইবে না । (১০) কত মহান তিনি যিনি ইচ্ছা করিলে তোমাকে দিতে 
পারেন ইহা অপেক্ষা উৎকৃষ্টতর বস্তু. উদ্যানসমূহ যাহার নিন্নদেশে নদীনালা প্রবাহিত 
এবং দিতে পারেন প্রাসাদসমূহ ৷ (১১) কিন্তু উহারা কিয়ামতকেই অস্বীকার 
করিয়াছে এবং যাহারা কিয়ামতকে অস্বীকার করে তাহাদিগের জন্য আমি প্রস্তুত 
রাখিয়াছি জ্বলন্ত অগ্নি । (১২) দূর হইতে অগ্নি যখন উহাদিগকে দেখিবে তখন উহারা 
শুনিতে পাইবে ইহার ক্রুদ্ধ গর্জন ও চিৎকার; (১৩) এবং যখন উহাদিগকে শৃঙ্খলিত 
অবস্থায় উহার কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হইবে তখন উহারা তথায় ধ্বংস 
কামনা করিবে । (১৪) উহাদিগকে বলা হইবে, আজ তোমরা একবারের জন্য ধ্বংস 
কামনা করিও না, বহুবার ধ্বংস হইবার কামনা করিতে থাক । 
তাফসীর $ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, এই সকল কাফিররা রাসূলুল্লাহ 
(সা)-এর প্রতি শত্রুতা পোষণ করে, সঠিক কোন দলীল প্রমাণ ছাড়াই সত্যকে অস্বীকার 
করে। এবং রাসূলুল্লাহ সো) যে অন্যান্য মানুষের মত পানাহার করে এবং জীবিকা 
উপার্জনের জন্য বাজারে গমনাগমণ করেন; ব্যবসা-বাণিজ্য করে কেবল ইহাকে কারণ 
দর্শাইয়া তাহারা রিসালাতকে অমান্য করে। 
তাহারা বলে, ret USL Jl 1১৬1 = এই ব্যক্তি কেমন রাসূল যে, 
আমারা যেমন পানাহারের প্রতি মুখাপেক্ষী সেও তেমান উহার প্রতি মুখাপেক্ষী ' 5১১ 
11 ৪ আর আমাদের মতই ব্যবসা বাণিজ্যের জন্য হাটে বাজারে চলাচল 
করে। 1753 5155১304201 0১51 বাগ তাহার রিসালাতের সত্যতা প্রমাণ 
করিবার জন্য আল্লাহ্‌র পক্ষ হইতে কোন ফিরিশৃতা কেন আসে না। আর কেনই বা কোন 
ফিরিশৃতা আগমন করিয়া তাহার সহিত ভীতি প্রদর্শন করে না। ফর আউন হযরত মূসা 
(আ) সম্বন্ধে বলিয়াছিল ৪ 
০428, হলো হু একি তি ০০ ১১০৭ 4 ০ সি 
ইবৃন কাছীর__২৪ (৮ম) 


" Contents 


১৮৬ তাফসীরে ইবনে কাছীর 


মুসা (আ)-এর প্রতি স্বর্ণের চুড়ি কেন নিক্ষেপ করা হয় না, আর কেইই বা তাহার 
সহিত ফিরিশৃতাগণের আগমন ঘটে না (সূরা যুখরুক 8 ৫৩)। এই সকল কাফিরদের 
বক্তব্যও ফির“আউনের বক্তব্যের অনুরূপ ৷ বস্তুত তাহাদের সকলের চিন্তাধারা একই 
রকম। এই জন্য এই সকল কাফিররাও রাসূলুল্লাহ (সা) কে বলে ১১৫ এ! ০13 ১1 
অথবা তাহার নিকট ধন ভাণ্ডার আসিয়া পড়িত ।$১০ 11552 11545 1 অথবা 
তাহার বাগান থাকিত যাহা হইতে সে খাইত। বস্তুত আল্লাহ্‌র পক্ষে ইহা মোটেই কঠিন 
নহে, কিন্তু তিনি বিশেষ হিক্মতের কারণে এমন করেন না। 


-1১৬৯০০০ সী) | ১৬০৪ Ol ssl JG 

আর যালিমরা বলে যে, তোমরা তো কেবল একজন যাদুগ্রস্ত লোকের 'অনুসরণ 
করিয়া চলিতেছ। মহান আল্লাহ্‌ বলেন 8 3 00821 119৮০ Ak 
হে রাসূল । আপনি লক্ষ্য করুন যে, তাহারা আপনার সম্বন্ধে কি সকল অপবাদমূলক কথা 
বলিয়া থাকে । ফলে তাহারা গুমরাহ হইয়াছে । তাহারা আপনাকে, যাদুকর, যাদুগ্রস্থ, 
পাগল, কবি ও মিথ্যাবাদী বলিয়া আখ্যায়িত করে। যেই ব্যক্তির সাধারণ জ্ঞান আছে 
সেও ইহা অস্বীকার করিবে এবং এ সকল কাফিরদের মিথ্যা অপবাদকে মিথ্যা বলিয়াই 
মানিতে বাধ্য হইবে। এইভাবে তাহারা পথভ্রষ্ট হইয়াছে এবং সঠিক পথ চলিতে অক্ষম 
হইয়াছে। বস্তুত হক্‌ হইতে যেই ব্যক্তি বিচ্যুত হইয়াছে সে যাহাই ধারণা করুক না কেন, 
সে গুমরাহ ও পথভ্রষ্ট । কারণ হক্‌ একটি, একাধিক নহে এবং উহার পথও একটি । এই 
আলোচনার পর আল্লাহ্‌ তা'আলা বলেন, এই সকল কাফিররা রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সত্য 
প্রমাণিত হইবার জন্য তাহার যেই সকল জিনিস হওয়াকে জরুরী মনে করিতেছে আল্লাহ্‌ 
ইচ্ছা করিলে উহা অপেক্ষা অধিক উত্তম বস্তু ও তাহাকে দুনিয়াতেও দিতে পারেন। 
ইরশাদ হইয়াছে ঃ 

31১5105510৯ 250 ও ৫০৪ 

“সেই সত্তা বড়ই বরকতময় যিনি ইচ্ছা করিলে উহা হইতেও অধিক উত্তম বস্তু 
. আপনাকে দান করিতে পারেন” । 

মুজাহিদ (র) বলেন, কুরাইশরা পাথরে নির্মিত প্রত্যেক ঘরকে " ১০৪" 'প্রাসাদ' 
বলে । চাই উহা ছোট হউক কিংবা বড় হউক । সুফিয়ান সাওরী রে) ... খায়সামা (রা 
হইতে বর্ণিত যে, নবী (সা)-কে আল্লাহ্‌ তাআলার পক্ষ থেকে বলা হইল, যদি আপনি 
চান তাহা হইলে যমীনের সমস্ত ধনভাণ্তার ও তাহার চাবি আপনাকে দিয়া দেই যাহা 
আপনার পূর্বে কাহাকেও দেই নাই। আর আপনার পরেও কাহাকে দিব না। ইহাতে 
আগ নার আল্লাহ্‌র নিকট যে মর্যাদা রহিয়াছে হ্রাস করা হইবে না। নবী (সা) বলিলেন, এ 
সব আখিরাতে আমার জন্য জমা রাখিয়া দেন। তখন মহান আল্লাহ্‌ এই আয়াত এ, 
1 ০০০ ৯1০5 41 0০৯ 25 "16541 অবতীৰ্ণ করেন। 


Contents 


সূরা আল-ফুরকান ১৮৭ 

০0০41131354 ৩১ - অর্থাৎ কাফিররা ?!সৃলুল্লাহ (সা) সম্বন্ধে যেই মন্তব্য করে 

উহা কেবল তাহার প্রতি শত্রুতা পোষণ করিবার কারণে করে । বস্তুত হেদায়াত লাভ করা ' 

তাহাদের কোন উদ্দেশ্য নাই। বরং কিয়ামাতের প্রতি তাহাদের বিশ্বাস নাই বলিয়াই 

তাহারা এই শত্রুতা পোষণ করিয়া এইরূপ মন্তব্য করে। {LAL ১১৫ ০৮1 (55551 

/-. আরা যেই ব্যক্তি কিয়ামতকে অমান্য করিবে তাহার জন্য প্রজ্্বলিত আগুন প্রস্তুত 
করিয়া রাখিয়াছি। 


সাওরী (র) .......... সাঈদ ইব্‌ন জুবাইর (রা) হইতে বর্ণিত। জাহান্নামের মধ্যে 
পূজের একটা ওয়াদী ও উপাত্যকার নাম 'সাঈর' | 


as URS Ul 1৮55 ০252 9৮৫5 ০8855 IT 
আর জাহান্নাম তাহাদিগকে যখন দূর হইতে দেখিবে তখন তাহারা উহার ক্রোধস্বর 
ও চিৎকার শুনিতে পাইবে । সুদ্দী (র) বলেন, একশত বৎসরের দূরত্ব হইতে জাহান্নাম 
তাহাদিগকে দেখিয়া চিৎকার করিবে । অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 


BS ১ ১৪৯৪ এ 586 ৮৮5 gh Ug aa (55158501191 

“যখন কাফিরদিগেকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে, তখন তাহারা উহার চিৎকার . 
শুনিতে পাইবে এবং উহা এমনভাবে ছুটিতে থাকিবে যেন, কাফিরদের প্রতি ক্রোধে 
ফাটিয়া যাইবে” । (সুরা মুলক 8 ৭ - ৮) 

ইবনে আবু হাতিম (র) বলেন, ইদ্রীস ইব্ন হাতিম (র) ..... খালিদ ইবৃন দুরাইক 
(র) জনৈক সাহাবী হইতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ 
করিয়াছেন, যেই কথা আমি বলি নাই যেই ব্যক্তি উহা আমার প্রতি সম্বন্ধিত করিয়া 
বলিবে বা তাহার আব্বাআম্মা ব্যতিত অন্যের প্রতি নিজেকে সম্বন্ধিত করিবে কিংবা 
তাহার নিজস্ব মাওলা ও মুনীবকে বাদ দিয়া অন্যকে মুনীব বলিবে, সে যেন দোযখে 
তাহার বাসস্থান বানাইয়া লয় । অন্য এক রিওয়ায়েতে রহিয়াছে, সে যেন জাহান্নামের দুই 
চক্ষুর মধ্যভাগে তাহার বাসস্থান করিয়া লয় ৷ রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করা হইল, 
ইয়া রাসূলাল্লাহ! জাহান্নামের কি চক্ষু আছে? তিনি বলিলেন, তুমি কি আল্লাহকে ইহা 
বলিতে শুন নাই । 

. - ১২৯৫ ১৫০ ০০৪০০ II 

যখন জাহান্নাম তাহাদিগকে দূর হইতে দেখিবে। বুঝা গেল জাহান্নামেরও চক্ষু 
আছে। ইবৃন জারীর (র) মুহাম্মদ ইব্‌ন খিদাশ (র) হইতে তিনি মুহাম্মদ ইব্‌ন ইয়াযীদ 
ওয়াসিতী (র) হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর (র) আরো 
বলেন, আমার পিতা আবু ওয়ায়িল (র) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার 
আমরা হযরত আব্দুল্াহ্‌ ইব্‌ন মসউদ (রা)-এর সহিত বাহির হইলাম, আমাদের সহিত 
রাবী ইব্‌ন খায়সামও ছিলেন। তাহারা সকলে একজন কর্মকারের নিকট দিয়া অতিক্রম 


Contents 


১৮৮ তাফসীরে ইবনে কাছীর 


করিলেন। হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) আগুনের মধ্য একটি জ্বলন্ত লোহার 
প্রতি দৃষ্টিপাত করিলেন, রাবী ইব্‌ন খায়সামও উহা দেখিলেন। কিন্তু উহা দেখিয়া 
দোযখের শাস্তির চিত্র তাহার মানস্ফটে চিত্রিত হইল এবং স্বাভাবিকতা হারাইয়া তিনি 
উহাতে পড়িয়া যাইবার উপক্রম হইলেন। 


অতঃপর হযরত আব্দুল্লাহ্‌ ইবন মাসউদ (রা) ফুরাতের তীরে একটি জুলন্ছ, চুলার 
যা রা দুর সা রা OU 
রাবী (র) ক রা 
এবং হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) দ্বিপ্রহার পর্যন্ত তাহার নিকট অবস্থান করিলেন । 
কিন্তু তখন পর্যন্ত তাহার জ্ঞান আর ফিরিয়া আসিল না। ইবৃন জারীর (র) বলেন, আমার 
পিতা ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, যখন কোন বান্দাকে জাহান্নামের 
দিকে টানিয়া লওয়া হইবে, তখন জাহান্নাম খচ্চরের ন্যায় চিৎকার দিবে । অতঃপর 
জাহান্নাম পুনরায় আর একটি চিৎকার দিলে সকলেই ভীত সন্ত্রস্থ হইবে । ইব্‌ন আবু 
হাতিমও অনুরূপ বর্ণনা করিয়াছেন । 

আবু জাফর ইব্‌ন জারীর (র) বলেন, আহমাদ ইব্‌ন ইব্রাহীম দাওরাকী (র) ..... 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তিকে জাহান্নামের দিকে 
টানিয়া লওয়া হইলে জাহান্নাম সংকুচিত হইবে । তখন আল্লাহ্‌ তা'আলা জাহান্নামকে 
জিজ্ঞাসা করিবে, তোমরা হইল কি! জাহান্নাম বলিবে, হে আল্লাহ । এই ব্যক্তি তো 
আপনার নিকট জাহান্নাম হইতে আশ্রয় প্রার্থনা করিত। এবং এখনও সে আপনার নিকট 
আশ্রয় প্রার্থনা করিতেছে। তখন আল্লাহ্‌ তাহার প্রতি অনুগ্রহ করিবেন এবং তাহাকে 
ছাড়িয়া দিতে হুকুম করিবেন। অনুরূপভাবে আরো এক ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ 
করিবার জন্য টানিয়া লওয়া হইলে, সে বলিবে, হে আমার প্রতিপালক! আপনার প্রতি 
তো আমার এইরূপ ধারণা ছিল না। আল্লাহ্‌ বলিবেন, তোমার ধারণা কি ছিল। সে 
বলিবে, আপনার রহমত আমার প্রতি বর্ষিত হইবে, ইহাই আমার ধারণা ছিল । তখন 
আল্লাহ বলিবেন, উহাকে ছাড়িয়া দাও। আর এক ব্যক্তিকে যখন জাহান্নামের দিকে 
টানিয়ো লওয়া হইবে । তখন জাহান্নাম উহাকে দেখিয়া খচ্চর যেমন খাদ্যের জন্য 
চিৎকার করে, তেমনি ভয়ানক চিৎকার দিবে এবং এমন বিকট শব্দ করিবে যে, সকলেই 
আতংকগ্রস্থ হইবে । হাদীসের সনদ বিশুদ্ধ । 

আব্দুর রাজ্জাক (র) বলেন,মা“মার উবাইদ .... ইবন উমাইর হইতে 1৫1 1:9০... 
[১১৪১ (১:55 এর এই তাফসীরে বর্ণনা করেন। জাহান্নাম এমনই বিকট শব্দে চিৎকার 
করিবে যে, সকল ফিরিশৃতা ও সকল নবী ভীত সন্ত্রস্থ হইয়া সিজ্দায় অবনত হইবেন। 
এমনকি হযরত ইব্রাহীম (আট) ও স্বীয় হাটুর উপর অবনত হইয়া পড়িবেন এবং 


Contents 


সূরা আল-ফুরকান ১৮৯ 
বলিবেন, হে আল্লাহ! আজ তো কেবল আপনার নিকটই আমার জীবন রক্ষার জন্যই 
প্রার্থনা করিব । 

all 

“আর যখন তাহাদিগকে হাত পাও বাধিয়া একটি সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা 
হইবে” । কাতাদাহ (র) হযরত আবূ আইউবের সূত্রে হযরত আব্দুল্লাহ্‌ ইবৃন আম্র (র) 
হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন যেমন বর্শার মাথায় লোহা গাড়িয়া দেওয়া হয়, 
অনুরূপভাবে এ সকল কাফির মুশরিকদিগকে ও জাহান্নামের সংকীর্ণ স্থানে গাড়িয়া 
দেওয়া হইবে৷ আব্দুল্লাহ্‌ ইব্‌ন ওহব (র) বলেন, নাফি ইব্‌ন ইয়াধীদ রে) ইয়াহ্‌ইয়া ইবৃন 
আবূ উসাইদ (র) হইতে মারফু'রূপে রাসূলুল্লাহ (স) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি 1১15 
১০১০ = UU 555 1,511 তাফসীরে প্রসংগে বলেন, সেই সত্তার কসম, 
যাহার হাতে আমার জীবন, এ সকল লোক জাহান্নামের এমন সংকীর্ণ স্থানে অবস্থান 
করিবে । যেমন পেরেগ প্রাচীরের সংকীর্ণ স্থানে অবস্থান করে। 

133 41108 yes 

তাহারা দোযখের মধ্যে মুত্যুকে ও ধ্বংসকে ডাকিতে থাকিবে। তাহাদিগকে বলা 
হইবে 1০15 ১৬১১ ১৮111১০১5১3 তোমরা এক মৃত্যুকে ডাকিওনা 1১০১1 
[১২1১১ তোমরা বহু মৃত্যুকে ডাক। 

ইমাম আহমাদ (র) বলেন, আফ্ফান (রা) ..... হযরত আনাস ইব্‌ন মালিক (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন ৪ জাহান্নামের মধ্যে 
সর্বপ্রথম ইব্লীসকে আগুনের পোশাক পরিধান করান হইবে । সে উহা নিজের ভ্রুর উপর 
রাখিয়া পিছন হইতে টানিয়া টানিয়া চলিবে এবং তাহার সন্তানও অনুসারীরা তাহার 
পিছনে পিছনে চালিতে থাকিবে । তখন ইব্লীস ও তাহার সন্তানরা মৃত্যুকে কামনা 
করিয়া চিৎকার করিতে থাকিবে । তখন তাহাদিগকে বলা হইবে আজ তোমরা এক 
মৃত্যুকে ডাকিও না বরং অনেক মৃত্যুকে ডাক। হাদীসটি সিহাহ সিত্তার কোন গ্রন্থকার 
বর্ণনা করেন নাই। 

ইব্‌ন আবূ হাতিম (র) আহমাদ ইব্‌ন সিনান সহ আফ্ফান (র) হইতে উক্ত হাদীসটি 
বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জরীর (র) হাম্মাদ ইব্‌ন সালামা-এর সূত্রে বর্ণনা করিয়াছেন । 
আওফী (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ৯ 1১ ১১11 15০১5 
তাফসীর করিয়াছেন “আজ তোমরা একটি ধ্বংসকে ডাকিও না, বরং তোমরা অনেক 
ংসকে ডাক” । | 

যাহহাক (র) বলেন, 1,555 অর্থ হালাক হওয়া ধ্বংস হওয়া ৷ কিন্তু আসলে ইহা 
একাধিক অর্থে ব্যবহৃত হয়। যথা দুর্ভাগ্য, ক্ষতি ও ধ্বংস। যেমন মুসা (আ) 
ফির'আউনকে বলিয়াছিলেন 1১১৯ ১০১৪ (2159 583 “হে ফির'আউন 


57019178 


১৯০ তাফসীরে ইবনে কাছীর 


আমার ধারণা মতে তুমি ধ্বংস হইবে”। এবং এই অর্থে উবাইদুল্লাহ ইব্‌ন যাব“আরী 
নিম্নের কবিতায় উল্লেখ করিয়াছেন ৪ 
- ১৮৭ 412০ ০০ ০০৪. Hl ৩০ ৪ ০৮১০৪এ। ৪০৮৯ 13! 


০০৯০০) ss se AS MS ১10 
nde x ০ 
3৯০০১ GE OT SE FEL LS LY MN 
অনুবাদ ৪ (১৫) উহাদিগকে জিজ্ঞাসা কর, ইহাই শ্রেয় না স্থায়ী জান্নাত, যাহার 
প্রতিশ্র্ঘতি দেওয়া হইয়াছে মুত্তাকীদিগকে? ইহাই তো তাহাদিগের পুরষ্কার ও 
প্রত্যাবর্তন স্থল । (১৬) সেথায় তাহারা যাহা কামনা করিবে তাহাই পাইবে এবং 
তাহারা স্থায়ী হইবে; এই প্রতিশ্রুতি পূরণ তোমার প্রতিপালকেরই দায়িত্ব ৷ 
তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, হে মুহাম্মদ (সা) কাফিরদের যেই 
অবস্থাসমূহ আমি উল্লেখ করিয়াছি, অর্থাৎ কিয়ামত দিবসে তাহাদিগকে উপুড় করিয়া 
দোযখে নিক্ষেপ করা হইবে । তাহারা দোযখের ক্রোধ ও বিকট চিৎকারের সম্মুখীন হইবে 
এবং তাহাদের হাত পা বাধিয়া দোযখের অতি সংকীর্ণ স্থানে আবদ্ধ করা হইবে, যেখানে 
তাহারা কোন প্রকার নড়াচড়া করিতে সক্ষম হইবে না। ছুটিতেও পারিবে না আর 
কাহারও সাহায্য গ্রহণ করিতে পারিবে না। কাফিরদের এই সকল অবস্থা উত্তম নাকি 
মুত্তাকীগণের জন্য প্রস্তুত চিরশান্তি নিকেতন জান্নাত উত্তম । যাহা আল্লাহ্‌ তা'আলা 
১:22 (০ 05 ১%] তাহারা যাহা চাইবে অর্থাৎ উহার মধ্যে রহিয়াছে তাহাদের 
জন্য নানাপ্রকার সুস্বাদু খাদ্যদ্রব্য, পানীয় বস্তু ও পোশাক পরিচ্ছদ, তাহাদের জন্য 
মনোরম বাসস্থান মনোহরী দৃশ্যসমূহ ও আরোহনের জন্য নানা প্রকার সাওয়ারী। যাহা 
কোন চক্ষু দর্শন করে নাই কোন কর্ণ শ্রবণ করে নাই । আর কাহারও পক্ষে উহার কল্পনা 
করাও সম্ভব নহে। আর এঁ শান্তি নিকেতন বেহেশতে তাহারা চিরকালিই অবস্থান 
করিবে । কখন ও তাহারা উহা হইতে পৃথক হইবে না। আল্লাহ্‌ তা'আলা অনুগ্রহপূর্বক 
তাহার এ সকল বান্দাগণের জন্য এ চিরশান্তির ওয়াদা করিয়াছেন। ইরশাদ হইয়াছে ৪ 


Contents 


সূরা আল-ফুরকান ১৯১ 


y ১০০ প্রচ) ২15 94 “আপনার গুতিপালকের যিম্মায় ইহা একটি ওয়াদা 
যাহা প্রার্থনাযোগ্য অর্থাৎ এই ওয়াদা অবশ্যই পালিত হইবে” । আবূ জাফর ইব্‌ন জরীর 
(র) কোন কোন আরব উলামায়ে কিরাম হইতে বর্ণনা করিয়াছেন 39. 1১55 এর 
অর্থ ৯1১14 অর্থাৎ যেই ওয়াদা অবশ্যই পালিত হইবে। ইবৃন জুরাইজ (র) হযরত 
আতা (র) এর সূত্রে হযরত ইব্‌ন আববাস রে) হইতে ৮৮:4০ 1529 4, 15 94 
অর্থ করিয়াছেন, ইহা আল্লাহর উপর এমন একটি ওয়াদা যাহার জন্য তাহার নেক 
বান্দাগণ প্রার্থনা করিবেন এবং আল্লাহ উহা পূর্ণ করিবেন মুহাম্মদ ইব্‌ন কা'ব কুরাজী 
(র) বলেন, ফিরিশৃতাগণ আল্লাহ্র নেক বান্দাহগণের জন্য আল্লাহ্র নিকট তাহার 
প্রতিশ্রুতি পালনের জন্য প্রার্থনা করিবে । তাহারা বলিবে £ 

85453 cll ১০০ ৬ ssl, (2) 

“হে আমাদের প্রতিপালক! আর আপনি সেই সকল বেহেশতসমূহে তাহাদিগকে 
দাখিল করুন । তাহাদের সহিত আপনি যাহার ওয়াদা করিয়াছেন” । 

আবূ হাযিম (র) বলেন, কিয়ামত দিবসে মুমিনগণ বলিবেন, “হে আমাদের 
প্রতিপালক! আমরা আপনার নির্দেশ পালন করিয়াছি, অতএব আপনি আপনার ওয়াদা 
পালন করুন” । আলোচ্য আয়াতে এই বিষয়টিকে আল্লাহ্‌ তা'আলা উল্লেখ করিয়াছেন । 
আল্লাহ্‌ তা'আলা অত্র সূরায় প্রথম জাহান্নামীদের উল্লেখ করিয়া পরে জান্নাতীগণের 
অবস্থার বর্ণনা করিয়াছেন। আর সূরা সাফফাত-এ প্রথম জান্নাতীগণের অবস্থার উল্লেখ 
করিয়া পরে জাহান্নামীদের উল্লেখ করিয়াছেন । ইরশাদ হইয়াছে ৪ 


(৬১1 ০111 ১০১৯৯ Cl sl ২২১১1 ৮১১৯৯, 1১1 


১85 ১১5৫।। ৮, সব 4৮, 1০৯৯): Et 
১৯১০ এ রহ SUES ৩১৬৭ ৮৮ ১৪০০৯ ১৯৪ 
বির ০5 নত EE ১১2৯৯] এ]! ১৫৯১১ ৩1৫১ 
355১8 ll 
“বেহেশতের এই মেহমানী কি উত্তম. চর হর আমি তো উহাকে 
যালিমদের জন্য শাস্তির বস্তু করিয়াছি। উহা দোযখের মূল হইতে উৎপন্ন হয়। উহার ফল, 
এতই বিশ্রী যেন উহা সর্পের ফণা । অতঃপর দোযখীরা উহা ভক্ষণ করিবে এবং উহ দ্বারা 
তাহারা পেট ভর্তি করিবে । অতঃপর তাহাদিগকে পূজের সহিত ফুটন্ত পানি মিশ্রিত 
করিয়া দেওয়া হইবে । অবশেষে দোযখই তাহাদের বাসস্থান হইবে । তাহারা তাহাদের 
পূর্ব পুরুষদিগকে গুমরাহ পাইয়াছিল। ফলে তাহারা তাহাদের অনুকরণ করিয়া দুত 
চলিতেছিল”। (সূরা সাফ্ফাত ৪ ৬২ - ৭০) 


Contents 


১৯২ তাফসীরে ইবনে কাছীর 


টি যা টি mre রা 0 aoe Bie 


১5 ১৮১৩১৯১২০৮১০৫৯৪৭ 
ar RAS Ss ১০৮০ | 


০৬৯১০০১৯২৯৬ এ SI STE in 5.) A 


ASAT) 15 5০০৮৫১০4০০০ ১৪9৮ Jal 


1১9 

৩৬০১৪ CSS ১০৮১৫ 5 11 
২৮৩ ৩৮ Sut ss A 
সি 69০১১০০৭৯৫৯ 


অনুবাদ £ (১৭) এবং যে দিন তিনি একত্র করিবেন উহাদিগকে এবং উহারা 
করিবেন, তোমরাই কি আমার বান্দাদিগকে বিভ্রান্ত করিয়াছিলে না উহারা নিজেরাই 
পথ্রষ্ট হইয়াছিল? (১৮) উহারা বলিবে' পবিত্র ও মহান তুমি! তোমার পরিবর্তে 
আমরা অন্যকে অভিভাবকরপে গ্রহণ করিতে পারি না; তুমিই তো ইহাদিগকে এবং 
ইহাদিগের পিতৃপুরুষদিগকে ভোগ সম্ভার দিয়াছিল; পরিণামে উহারা উপদেশ বিস্মৃতি 
হইয়াছিল এবং পরিণত হইয়াছিল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে । (১৯) আল্লাহ্‌ 
মুশ্রিকদিগকে বলিবেন, তোমরা যাহা বলিতে উহারা তাহা মিথ্যা সাব্যস্ত করিয়াছে। 
সুতরাং প্রতিরোধ করিতে পারিবে না, সাহায্যও পাইবে না। তোমাদিগের মধ্যে যে 
সীমালংঘন করিবে আমি তাহাকে মহাশাস্তি আস্বাদ করাইব ৷ 

তাফসীর ঃ কিয়ামত দিবসে আল্লাহ্‌ তা'আলা মুশরিকদিগকে ফিরিশতা এবং 
তাহাদের অন্যান্য দেবদেবীর উপাসনা করিবার কারণে ধমক দিবেন ও তিরফার 
করিবেন। ইরশাদ হইয়াছে 8 111" ৩১০১০ LI a ALES [93 আর 
যেই দিনে আল্লাহ্‌ মুশরিকদিগকে এবং তাহাদের উপাস্যদিগকে একত্রিত করিবেন 

মুজাহিদ (র) বলেন ৪ উপাস্য হইলেন হযরত ঈসা, উষাইর ও ফিরিশতাগণ। 


Contents 


সুরা আল-ফুরকান ১৯৩ 


EE EE 008১৪ 
তখন তিনি বলিবেন, তোমরাই কি আমার এই সকল বান্দাদিগকে গুমহার 
করিয়াছিলে অর্থাৎ আল্লাহ তা'আলা এসকল উপাস্যদিগকে লক্ষ্য করিয়া বলিবেন, 
তোমরাই তাহাদিগকে দাওয়াত দিয়াছিলে, না কি তোমাদের দাওয়াত ছাড়াই তাহারা 
নিজেরাই তোমাদের উপাসনা করিত । অন্যত্র ইরশাদ হইয়ছে ঃ 


(৮১০৯১০৯০৮৭৭ ০৬৪ ET, Ls bt ০০১০৭৭৪০৪৬৩ 
৯১ 1১০21 05 ০৯1 ও তা] 950 05 LAL 05 all ০9০১০ 9 


৪5252. 


এ। ০০১০ Ua লা বি ৯ 8 ০5 SELLE আও খিল 9 
(58০51152111 oll os (91 ০০ 
“আর যখন আল্লাহ বলিবেন হে ঈসা! তুমি কি মানুষকে ইহা বলিয়াছিলে যে, 
তোমরা আমাকে ও আমার আল্লাহকে উপাস্য মানিয়া লও | তিনি বলিবেন, সুবহানাল্লাহ! 
যেই বিষয়ের আমার কোন হক্‌ নাই, উহা আমি বলিতে পারি না। যদি আমি বলিয়াই 
থাকি তবে উহা তো আপনি অবশ্যই জানিতে পারিয়াছেন। আপনি তো আমার অন্তরের 
কথা ভালই জানেন। কিন্তু আমি আপনার গোপন কথা জানি না। অবশ্যই আপনি সকল 
গায়েবের খবর জানেন। আমি তো তাহাদিগকে কেবল উহাই বলিয়াছি, যাহার আপনি 
আমাকে নির্দেশ করিয়াছেন। (সূরা মায়িদা 8 ১১৬ - ১১৭) 


আর অন্যান্য উপাস্যগণ কিয়ামত দিবসে যেই জবাব দিবে আল্লাহ্‌ উহার উল্লেখ 
করিয়া বলেন 

21 ও ০০ ১১১১০ ১১৪০] এ] ০৮ ৩৩ Ls LS UG 

তাহারা বলিবে, সুবাহানাল্লাহ্‌! আপনাকে বাদ দিয়া অন্য কাহাকে কার্যনির্বাহী হিসাবে 
গ্রহণ করা আমাদের পক্ষে সমচীন নহে । অর্থাৎ ইহা যেমন আমাদের পক্ষে উচিৎ নহে 
অনুরূপভাবে অন্যান্য সকল মাখলুকের পক্ষেও উচিৎ নহে । এ সকল কাফিররা আমাদের 
নির্দেশ ও সম্মতি ছাড়াই আমাদের উপাসনা করিয়াছে । বস্তুত আমরা তাহাদের ও 
জানার হয রদ বাশ তল গর্ত রত 


১১০৯০ LS SL Yai ssl ১৯০) (২টি Mi 3 
১1 
“আর যেই দিন আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে একত্রিত করিবেন, অতঃপর তিনি 
ফিরিশতাগণকে বলিবেন তাহারা কি তোমাদের উপাসনা করিত । তাহারা বলিবে 
সুবহানাল্লাহ! (সূরা সাবা £ ৪০) কোন কোন কারীগণ আলোচ্য আয়াতে ২১১ ৩ 
নূনকে পেশ সহ পড়িয়াছেন। অর্থাৎ আমাদিগকে উপাস্য মান্য করা কাহারও পক্ষে উচিৎ 
নহে। কারণ, আমরা তো আপনারই গোলাম এবং আপনারই মুখাপেক্ষী । ১১৫13 


ইব্‌ন কাছীর-__২৫ (৮ম) 


Contents 


১৯৪ তাফসীরে ইবনে কাছীর 


১৯০15 7454৭ “কিন্তু আপনি তাহাদিগকেও তাহাদের পিতৃপুরুষদিগকে দুনিয়ার 
ভোগ বিলাসের বস্তু দান করিয়াছেন; তাহারা দীর্ঘায়ু লাভ করিয়াছে, ফলে আপনার 
পয়গন্বারগণের মাধ্যমে যেই নসীহতও উপদেশ অবতীর্ণ করিয়াছেন উহা তাহারা ভুলিয়া 
গিয়াছে” । 15১1৯৪17045 আর বস্তুত তাহারা ছিল ধ্বংসপ্রাপ্ত জাতি । ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, ১$১ অর্থ ধ্বংসপ্রাপ্ত। হাসান বাস্রী ও মালিক (র) ইমাম যুহরী 
(র) হইতে বর্ণনা করেন, ১৯১ অর্থ যাহার মধ্যে কোন কল্যাণ নাই। ইব্‌ন যাব'আরী (রা) 
যখন ইসলাম গ্রহণ করেন তখন কবিতা বলেন যেখানে ১৪১ এর অর্থ ধ্বংস নেওয়া 
হইয়াছে ঃ 
১৯৪১] 31 50515 Sl ₹ lad Sf 4101 ৭55 

আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন £ 

তোমরা যেই সকল উপাস্যদের উপাসনা করিতে তাহাদের সম্বন্ধে যেই সকল কথা 
বলিতে যে, তাহারা তোমাদের জন্য কার্যনির্বাহী এবং তাহারাই আল্লাহ্‌র নৈকট্য লাভে 
তোমাদের সহায়তা করিবে । আজ তাহারা তোমাদের কথাকে মিথ্যা প্রতিপন্ন করিয়াছে। 
অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 


15550112585 55855 40 ১১৮০৮১০১০৪2 
[45 SSE Lgl VALS alll AA Uy 08১ ৯০25 ১5 nas হন 
: a3 psn 

“আর সেই ব্যক্তি অপেক্ষা অধিক গুমরাহ আর কে, যে আল্লাহ্‌কে বাদ দিয়া এ বস্তুর 
উপাসনা করে যে কিয়ামত পর্যন্ত তাহাদের প্রার্থনা পূর্ণ করিতে পারিবে না। আর বস্তুত 
তাহারা তো তাহাদের উপাসনা সম্পর্কে গাফিল। আর যখন সকল মানুষ একত্রিত করা 
হইবে, তখন এ সকল উপাস্য তাহাদের উপাসকদের বিরোধী হইয়া যাইবে এবং 
তাহাদের উপাসনাকেই অস্বীকার করিয়া বসিবে। (সূরা আহকাফ £ ৫ - ৬) 

১০১ ০ (২:১০ :৯৮১০5-,5 [৭৪ “আর তাহারা তখন তাহাদের জন্য নির্দিষ্ট 
আযাবকে হটাইতে সক্ষম হইবে না আর কাহারও সাহায্যও পাইবে না” । 

1১7১৫ Clie 4১১ ১৫১০ 105 53 “আর তোমাদের মধ্য হইতে যেই ব্যক্তি 
যুলুম করিবে অর্থাৎ আল্লাহর সহিত শিরক করিবে আমি তাহাকে কঠিন শাস্তি আস্বাদন 
করাইব”। 





Contents 


সরা আল-ফুরকান ১৯৫ . 


শেন ১ 3 ৩; ৩৪০৮০০০, 


Ls Ls LiL & 


০০১ And ASCs 0২০ ওলি ৯০৯৮০ 
Zs bs পাত তত 5 4 
০০4০ ৩ ০৪৮০৪ 

অনুবাদ ৪ (২০) তোমার পূর্বে আমি যে সব রাসূল প্রেরণ করিয়াছি তাহারা 
সকলেই তো আহার করিত ও হাটেবাজারে চলাফিরা করিত । হে মানুষ! আমি 
তোমাদিগের মধ্যে এক-কে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করিয়াছি । তোমরা 
ধৈর্যধারণ করিবে কি? তোমার প্রতিপালক তো সমস্ত কিছু দেখেন। 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, হযরত মুহাম্মদ (সা)-এর পূর্বে তে 
আধিয়ায়ে কিরামের আবির্ভাব ঘটিয়াছিল, তাহারা সকলেই পানাহার করিতেন, এবং 
হাটে বাজারেও চলাচল করিতেন ও ব্যবসা-বাণিজ্য করিতেন । অথচ ইহা তাহাদের 
নবুওয়াতের মর্যাদা বিরোধী ছিল না। আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে এমন উত্তম 
গুণাবলীর অধিকারী করিয়াছিলেন যে, তাহারা এমন প্রশংসিত কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন 
এবং এমন স্পষ্ট নির্দশনাবলী ও আলৌকিক ঘটনাবলী পেশ করিয়াছিলেন যে, প্রত্যেক 
জ্ঞানী ব্যক্তি ইহা বুঝিতে সক্ষম হইত যে, তাহারা আল্লাহ্‌র পক্ষ হইতে যাহা পেশ 
করিয়াছেন উহা সত্য । অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 

১৪] 510০ 2 ক ৯১ এ ০০5, 

“আর আপনার পূর্বে তে রাসূল আমি প্রেরণ করিয়াছি তাহারা জনপদবাসী পুরুষ 

লোক-ই ছিলেন” । (সুরা ইউসূফ ঃ ১০৯) 

১11 55149 1৯ 2 0৩ “আমি তাহাদের এমন শরীর সৃষ্টি করি 
নাই যে, তাহাদের পানাহারের প্রয়োজনই হয় না” । 

- ০১০০] 2১০৪০৯৮০৫০৯ এও 

আর আমি তোমাদের কতককে কতকের জন্য পরীক্ষার বস্তু সৃষ্টি করিয়াছি। অর্থাৎ 
কিছু সংখ্যক লোক দ্বারা অপর কিছু সংখ্যক লোককে পরীক্ষা করিয়া থাকি । এইভাবে কে 
আল্লাহর অনুগত আর কে আল্লাহর অনুগত নহে প্রকাশ্যভাবে উহা আমি জানিতে পারি। 
ইহার পর কি তোমরা ধৈর্য্যধারণ করিবে? 1১১ ০ এ, 38 আর আপনার 
প্রতিপালক ইহা খুব প্রত্যক্ষ করেন যে, কে নবুওয়াতের উপযুক্ত আর কে নহে। যেমন 

“আল্লাহ্‌ তা'আলা খুব ভাল জানেন যে, নবুওয়াতের মহান দায়িত্বের যোগ্য ব্যক্তি 
কে, আর কে নহে” । (সূরা আন'আম ৪ ১২৪) 


Contents 


১৯৬ তাফসীরে ইবনে কাছীর 


মুহাম্মদ ইবন ইসহাক (র) আলোচ্য আয়াতের তাফসীরে প্রসংগে বলেন, আল্লাহ্‌ 
তা'আলা ইরশাদ করেন, “আমি ইচ্ছা করিলে সকল নবীকে ধন-সম্পদের অধিকারী 
করিয়া দিতাম, তখন এই ধন-সম্পদের লোভে কেহই তাহার বিরোধিতা করিত না । কিন্তু 
যেহেতু প্রকৃতপক্ষে অনুগত কে ও অবাধ্য কে ইহা পরীক্ষা করাই আমার ইচ্ছা, সুতরাং 
এমন করা হয় নাই। মুসলিম শরীফে ইয়া ইব্‌ন হাম্মাদ (র) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ 
(সা) ইরশাদ করিয়াছেন ৪ আল্লাহ্‌ ইরশাদ করিয়াছেন ৪ 4 ৪1:০১ 4:1২ ৮১1 
হে রাসূল! আমি আপনাকে ও আপনার দ্বারা অন্যকে পরীক্ষা করিব” ১৪৮৪৪ 
আহমাদে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন ৪ 
- TAL ANIL ৪ 4111 ০৯৯ ০৯৮৪ ৬1 
“যদি আমি ইচ্ছা করিতাম, তবে আল্লাহ্‌ তা'আলা আমার সহিত স্বর্ণ ও রূপার 
পাহাড় প্রবাহিত করিয়া দিতেন” । বিশুদ্ধ হাদীসে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ 
করিয়াছেনঃ “তাহাকে নবীও বাদশাহ হওয়া এবং রাসূল ও বান্দা হওয়ার মধ্যে স্বাধীনতা 
দেওয়া হইয়াছে। কিন্তু তিনি রাসূল ও বান্দা হওয়াকে গ্রহণ করিয়াছেন” । 


৬০০ Tot Lid HT sw Ts Lis ooo পর্ণ 
2 AA Le AIS nd 0223 ০২৪ ১০০ 
et SS i 1১৮৩ ০৫ ৫১ 55 


ALL ৪ 


nd ios SAS ৩৬১০৪ “ 
bso ze 
৬ 8৫৮75 28 ॥ ৮৮ 
ভিসি লগত 1 


A Fo 26 

২৩০০০৪৮৯১০৮ ৮৭ | ১৫ 
অনুবাদ £ (২১) যাহারা আমার সাক্ষাতের কামনা করে না তাহারা বলে 
আমাদিগের নিকট ফিরিশ্তা অবতীর্ণ করা হয় না কেন? আমরা আমাদিগের 
প্রতিপালককে প্রত্যক্ষ করি না কেন? উহারা উহাদের অন্তরে অহংকার পোষণ করে 
এবং উহার সীমালংঘন করিয়াছে । (২২) যে দিন উহারা ফিরিশ্তাদিগকে প্রত্যক্ষ 
করিবে সে দিন অপরাধীদিগের জন্য সুসংবাদ থাকিবে না এবং উহারা বলিবে, রক্ষা 
কর, রক্ষা কর। (২৩) আমি উহাদিগের কৃতকর্মগুলি বিবেচনা করিব। অতঃপর 
সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করিব। (২৪) সেই দিন হইবে জান্নাত- 

বাসীদিগের বাসস্থান উৎকৃষ্ট এবং বিশ্বাসস্থল মনোরম । 


Contents 


সূরা আল-ফুরকান ১৯৭ 
তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, কাফিররা রাসূলুল্লাহ (সা)-এর সহিত 
শত্রুতামূলকভাবে এই কথা বলে, ২৮91110450১ 3 %] অর্থাৎ যেমন রাসূলের 
নিকট রিসালতসহ ফিরিশতা অবতীর্ণ হয়, আমাদের নিকট তাহাদিগকে প্রেরণ করা হয় 
না কেন? অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 
4111 4০5০ (59105 085 OS ৬৯ ১১ 11910 
“তাহারা বলে, যাবৎ আমাদিগকে সেই বস্তু দান করা হইবে যাহা রাসূলগণকে দান 
করা হইয়া থাকে আমরা কখনও ঈমান আনিব না। (সূরা আন“আম £ ১২৪) অবশ্য 
আলোচ্য আয়াতের এক অর্থ ইহাও হইতে পারে, আমাদের নিকট খোলাখুলিভাবে 
ফিরিশৃতা প্রেরণ করা হয় না কেন, যাহার আমাদিগকে এই সংবাদ পৌছাইবে যে, 
মুহাম্মদ (সা) আল্লাহর রাসূল । যেমন ইরশাদ হইয়াছে £ ২5342015৭10 ls 
১. অর্থাৎ তুমি আল্লাহকে লইয়া আসিবে কিংবা ফিরিশ্তাগণকে লইয়া আসিবে যাহা 
দিগকে আমরা স্পষ্টভাবে দেখিতে পারে এবং তাহারও আমাদিগকে তোমার রিসালাতের 
CRE রানা বিকার রা! 


টি রশি 


তাহারা নিজকে বহ বড় বিয়া ধারণা করে তি বি মাটি কৰিয়া 
বসিয়াছে। 1 5, KS 01 45595 “আমি তাহাদের 
নিকট ফিরিশতাগণকেও প্রেরণ করি আর মৃতলোক জীবিত হইয়া তাহাদের সহিত কথাও 
বলে, তাহারা ঈমান আনিবে না” । (সূরা আন'আম ৪ ১১১) 


১৯ 1 3515825০০১৯] FEE 2 ১: 

“যেই দিন তাহারা ফিরিশৃতাগণকে দেখিবে সেই দিন অপরাধীদের জন্য কোন 
আনন্দ বহন করিয়া আনিবে না, আর তাহারা বলিবে, রক্ষা কর রক্ষা কর। অর্থাৎ 
ফিরিশৃতাগণ দর্শন তাহাদের পক্ষে কল্যাণকর নহে বরং সেই দিন তাহাদিগকে দেখিবে 
সেই দিন হইবে তাহাদের পক্ষে চরম পরিতাপের দিন। আর সেই দিনটি তাহাদের 
মৃত্যদিবস, যখন ফিরিশ্তাগণ জাহান্নাম এবং আল্লাহর গযবের সংবাদ দিবে । কাফিরের 
রূহ বাহির হইবার সময় ফিরিশতাগণ বলিবে, হে খবীশ আত্মা! খবীশ দেহই হইতে 
বাহির হও। তুমি উত্তপ্ত হাওয়া, ফুটন্ত পানি ও গরম ছায়ার দিকে বাহির হও । কিন্তু 
তাহারা আত্মা বাহির চাহিবে না। এবং সারা দেহে ছুটাছুটি করিতে থাকিবে । তখন 
চারার দারা ররর রি ALS. 


AUST ৮৫৯০৯ও EOE Ll 4 ll sis ১] (৪০৪ ৬15 
“যেই সময় ফিরিশাগণ কাফিরদের আত্ম বাহির করিবে এবং তাহাদের মুখমন্ডলেও 
পৃষ্ঠদেশে প্রহার করিবে সে অবস্থা যদি তুমি দেখিতে” ৷ (সূরা আনফাল £ ৫০) 


Contents 


১৯৮ তাফসীরে ইবনে কাছীর 
আল্লাহ্‌ তা'আলা অন্যত্র ইরশাদ করিয়াছেন ঃ 


০ ০ ০০৫% 


44054523115 ০১০। ০ ১০০৪ 5৪ ১৬০1] 31৪৯৪ 915 

“হায়! যদি তুমি এ অবস্থা প্রত্যক্ষ করিতে যখন যালিমরা মুত্যুযন্ত্রণায় লিপ্ত হইবে 
এবং ফিরিশতাগণ তাহাদিগকে প্রহার করিবার জন্য হাত প্রসারিত করিবে” । (সূরা 
আন“আম £ ৯২) 


15051552250 ১১৫1 CO 08985 1৮20 CEE 


LI EU 51265 GI 9 all 
“ফিরিশৃতাগণ তাহাদিগকে বলিবে, তোমরা তোমাদের আত্মা বাহির কর । আল্লাহর 
উপর তোমরা যে অসত্য কথা বলিতে এবং তাহারা আয়াতসমূহ হইতে যে, অহংকার 
করিতে উহার কারণে তোমাদিগকে লাঞ্চ নাজনক শাস্তি দেওয়া হইবে” ৷ (সূরা আন'আম 
£ ৯৩) এই সকল অবস্থার প্রেক্ষিতে আল্লাহ আলোচ্য আয়াতে ইরশাদ করিয়াছেন, যেই 
দিন কাফিররা ফিরিশতাগণকে দেখিবে সেই দিন তাহাদের জন্য আনন্দ বহন করিয়া 
আনিবে না। অপরপক্ষে যখন কোন মুমিনের মৃত্যুঘটে তখন তাহাকে কল্যাণ ও সুখ 
শান্তির সুসংবাদ দেওয়া হয়। ইরশাদ হইয়াছে ঃ 


151 ০ পেত চিঠি 2৬2 ডি 5 ১৮2 ৫1. 5 ৭ “2 o 2 LL GS 
ole mr নি [৬০৪০ SUL) IM oats 
৬:29 “0928 0/042 9 
১০131 ০৯১ ULES EK SULA Nil NSN চি 
০%৮প০/০১ 


এরি পর 605 ১৯3 ০১১০০] sll ৬৪ 


ও £ 


- > ১৬৬১ ৭ 2১5 9551৭ 
“যাহারা এই কথা বলে, আল্লাহ-ই আমাদের প্রতিপালক, অতঃপর তাহারা ইহার 
উপর দৃঢ়তা অবলম্বন করে, তাহার কাছে ফিরিশতাগণ অবতীর্ণ হয় এবং তাহাদিগকে 
বলে, তোমরা ভয় করিও না আর চিন্তাও করিবে না এবং তোমরা প্রতিশ্রুত বেহেশতের 
বাদ গ্রহণ কর। আমরাই পৃথিবীতে ও পরকালে তোমাদের কার্যনির্বাহী । উহার মধ্যে 
তোমাদের সকল কাম্যবস্তু মওজুদ থাকিবে । এবং য্মহা চাহিবে পাইবে । উহা পরম 
মেহেরবানও ক্ষমাশীল আল্লাহর পক্ষ হইতে অতিথেয়তা । (সূরা হা-মীম আস সাজ্দা £ 
৩০ - ৩২) 
বিশুদ্ধ হাদীসে হযরত বারা ইব্‌ন (রা) হইতে বর্ণিত, “ফিরিশতাগণ মুমিনের 
আত্মাকে বলিবে, পবিত্র দেহে অবস্থিত হে পবিত্র আত্মা! তুমি বাহির হও; আল্লাহর 
রহমতের প্রতি চল। তোমার প্রতিপালকের প্রতি চল যিনি ক্রোধাবিত নহেন” । 


Contents 


সুরা আল-ফুরকান ১৯৯ 

সূরা ইব্রাহীম-এর আয়াত ৪ ৬৭০০1 JAG Pye ০ tht 
SLED Ce NDEs ১৮1০ LAs TAT ৪9 08017 ১১৯। -এর 
আলোচনায় হাদীসটি উল্লেখ করা হইয়াছে। কেহ কেহ বলেন, KILN oo Loe 
|| দ্বারা কিয়ামত দিবস উদ্দেশ্য । মুজাহিদও যাহ্হাক (র) এই মত প্রকাশ করিয়াছেন। 
তবে উল্লেখিত দুই ব্যাখ্যায় কোন বিরোধ নাই । কারণ, যেমন মৃত্যুকালে ফিরিশৃতাগণের 
সহিত সাক্ষাৎ ঘটিবে। অনুরূপভাবে কিয়ামত দিবসেও সাক্ষাৎ ঘটিবে এবং একটি দিনও 
কাফিরদের জন্য আনন্দদায়ক হইবে না। উভয় দিনেই কাফিররা জানিতে পারিবে যে 
তাহাদের জীবন ব্যর্থ । তাহারা ধ্বংসপ্রাপ্ত । অপরপক্ষে মু'মিনগণকে আল্লাহর অনুগ্রহ ও 
সন্তুষ্টির সুসংবাদ দেওয়া হইবে। 

১৯ ৯১ 1১১ ৯ 15 “আর ফিরিশতাগণ তাহাদিগকে বলেবে, আজ 
তোমরা সর্বপ্রকার কল্যাণ হইতে বঞ্চিত” ৷ 

১২৯ =| - শব্দের অর্থ বাধা দেওয়া, বিরত রাখা । বলা হইয়া থাকে ১৯২ 
১১ ০1০ (০২1| বিচারক অমুককে তাহারা দারিদ্রের কারণে কিংবা বোকামীর 
কারণে খরচ করিতে কিংবা শিশু হওয়ার কারণে বিরত রাখিয়াছেন। বাইতুল্লাহর : 
খাতীমকেও ,= =| এই কারণে বলা হয় যে, উহাকে বাহিরে রাখিয়া তাওয়াফকারীদের 
জন্য বাইতুন্নাহর তাওয়াফ করা নিষিদ্ধ । তাওয়াফ করিতে হইলে তাহাদিগকে ভিতরে 
রাখিয়া তাওয়াফ করিতে হইবে । 3০ কে আরবীতে , =! বলা হয়; কারণ বুদ্ধি 
মানুষকে যাবতীয় অশোভন কাজ হইতে বিরত রাখে । ০৬৪১৪ এর যমীর-সর্বনামটি 
'ফিরিশতাগণ' বুঝান হইয়াছে। মুজাহিদ, ইকরিমাহ, হাসান, যাহ্হাক; কাতাদাহ; 
আতিয়্যাহ, আওফী ও আতা খুরসানী, খাসীফ (র) এবং আরো অনেকেই এই মত পোষণ 
করিয়াছেন। এবং ইব্‌ন জরীর (র) এই মত পসন্দ করিয়াছেন। ইব্ন আবু হাতিম (র) 
বলেন, আমার পিতা আবু ..... সাঈদ খুদ্রী (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, মুত্তাকী ও 
ম'মিনদের জন্য যেই সুসংবাদ দান করা হইবে কাফিররা উহা হইতে বঞ্চিত হউক । ইব্‌ন 
জরীর (র) ইবন জুরাইজ (রা) হইতে বর্ণনা করিয়াছেন, ইহা মুশরিকদের বক্তব্য হইবে। 
অর্থাৎ যেই দিন তাহারা ফিরিশতাগণকে দেখিবে সেই দিন তাহারা তাহাদের দর্শণ হইতে 
আশ্রয় প্রার্থনা করিবে এবং রক্ষা কর, রক্ষা কর বলিবে। 

আরবের লোকেরা সাধারণতঃ যখন কোন বিপদে অবতীর্ণ হয় তখন এই রূপ বলিয়া 
থাকে । কিন্তু আয়াতের অগ্র পশ্চতে লক্ষ্য করিলে এই অর্থ গ্রহণ করা যায় না। বিশেষতঃ 
এই কারণে যে, অধিকাংশ তাফসীর কারক এইমত গ্রহণ করেন নাই । অবশ্য ইব্‌ন 
নাজীহ (র), মুজাহিদ (র) হইতে 1১১১ 1১৯ এর অর্থ বর্ণনা করিয়াছেন, 
“কাফিররা ফিরিশৃতা হইতে রক্ষা কর, রক্ষা কর বলিবে। কিন্তু ইবৃন আবু হাতিম (র) ও 


Contents 


২০০ তাফসীরে ইবনে কাছীর 


ইবন আবু নাজীহ (র)-এর মাধ্যমে মুজাহিদ (র) হইতে ইহার বিপরিত অর্থও বর্ণনা 
করিয়াছেন, অর্থাৎ ফিরিশ্তাগণ কাফির দিগকে বলিবে, তাহারা বঞ্চিত হউক। 
Jae ০০15 Cs ০] 0১৪ 

“আর আমি তাহাদের কৃতকর্মের প্রতি দৃষ্টিপাত করিব” | অর্থাৎ মানুষ ভালমন্দ 
যেকোন কাজ করুক না কেন,আল্লাহ তা'আলা উহার হিসাব লইবেন। তখন এ সকল 
মুশরিকদের কর্মকান্ড নিষ্ফল প্রশমিত হইবে । অথচ, তাহারা ধারণা করিত যে তাহারা 
বড় ভাল কাজই করিতেছ। আর তাহাদের ভাল কাজ ও নিষ্ফল প্রমাণিত হইবার কারণ 
হইল, উহা শরীয়াত মুতাবিক ছিল না। আর কোন কাজ তাই গুরুত্পূর্ণই হউক না কেন 
শরীয়াত সম্মত না হইলে উহা বাতিল ও অসার হইবে। 

এই কারণেই আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন ঃ 

1058০ 205 SOLS এন 9০ LLC পা! ০৪5 

“আর আমি তাহাদের কৃতকর্মের হিসাব লইব। অতঃপর আমি উহাকে উৎক্ষিপ্ত 
ধুলারাশির মত করিয়া দিব” । মুজাহিদ (র) বলেন, ১4% এর অর্থ “আমি তাহাদের 
আমলের প্রতি ইচ্ছা করিয়াছি” । অনুরূপ সুদ্দী (র) বলিয়াছেন, আর কেহ কেহ বলেন, 
(০৪ এর অর্থ “আমি অস্বীকার করিয়াছি” । সুফিয়ান সাওরী (র) ..... হযরত আলী 
(র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, 1:১৯ ৮% ০ এর অর্থ হইল, “ঘরের 
ছিদ্র পথে প্রবেশকারী সূর্য রশ্মির মধ্যে দৃশ্য কণাসমূহ” । হযরত আলী রে) হইতে আরো 
একাধিক সূত্রে অনুরূপ বর্ণিত হইয়াছে । হযরত ইবন আব্বাস (র) হযরত মুজাহিদ, 
ইকরিমাহ, সাঈদ ইবন জুবাইর, সুদ্দী, যাহ্হাক (র) এবং আরো অনেক হইতে অনুরূপ 
বর্ণিত আছে। হাসান বাস্রী (র) বলেন, তোমাদের ঘরের ছিদ্রপথে প্রবেশকারী 
সূর্ধরশ্বীকে 4 % বলা হয়। উহা ধরিতে গেলে ধরা সম্ভব হয় না। আলী ইব্‌ন তালহা 
(র) হযরত ইবন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, 1৮8০ 212 
এর অর্থ হইল, এ পানি যাহা ঢালিয়া ফেলা হইয়াছে। আবুল আহওয়াস রান হযরত 
আলী (রা) হইতে বর্ণনা করিয়াছেন 81১5 %।2$ -এর অর্থ হইল ধূলিকণা । হযরত 
ইবৃন আববাস (রা) যাহহাক (র) হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। আব্দুর রহমান ইব্‌ন 
যায়িদ ইব্‌ন আসলাম রে) ইহাই বলিয়াছেন। কাতাদাহ বলেন, ইহার অর্থ হইল, 
বাতাসের সহিত বিক্ষিপ্ত চূর্ণ শুঙ্কপাতা । আব্দুল্লাহ ইবন ওহব (র) উসইদ ইবন ইয়া*যা 
(র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, 4৮৫ অর্থ বিক্ষিপ্ত ছাই। উল্লেখিত সকল 
কথার সার হইল কাফিররা ধারনা করে যে, তাহাদের কৃতকর্ম তাহাদের জন্য উপকারী 
হইবে । কিন্তু পরকালে যখন আল্লাহর দরবারে পেশ করা হইবে । তখন, উহা সম্পূর্ণ 
নিষ্ফল প্রমাণিত হইবে । অতএব, তাহাদের সেই সকল কৃতকর্মকে অতিশয় তুচ্ছ বস্তুর 
সহিত উপমিত করা হইয়াছে । যাহা দ্বারা কোনই উপকার হয় না। যেমন অন্যত্র ইরশাদ 
হইয়াছে ৪ 


Contents 


সূরা আল-ফুরকান ২০১ 
Cal 451 ১0০১৫ ০1051 fas VS Se UE 
“যেই সকল লোক তাহাদের প্রতিপালকের সহিত কুফরী করিয়াছ, তাহাদের 
আমলসমূহ এ ছাইয়ের ন্যায় যাহাকে ঝঞ্জাবায়ু উড়াইয়া লইয়াছে”। (সূরা ইব্রাহীম £ 
১৮) আরো ইরশাদ হইয়াছে $ 

১১১১৯ Yc ১১15 SAG LOUGH LES 2 9551 02301 23 
1৯০৫ Cs it se 
“হে মুমিনগণ! তোমরা তোমাদের আমলসমূহকে খোটাদিয়া ও কষ্ট দিয়া নষ্ট করিও 


না ..... তাহারা আজ তাহাদের কোন কৃতকর্মের a TEESE A না! 
দির রানির 


৫1 রি 5 রি “511 4২০৯৪ Lis ০1০4৫ gal 4 ১21) 

“যাহারা কাফির তাহাদের আমলসমূহ মরুভূমির মরীচিকার মত। যাহাকে পিপাসার্ত 
ব্যক্তি পানি বলিয়া ধারণা করে । অবশেষে যখন উহার কাছে আসে তখন সম্পূর্ণ নিরাশ 
হইয়া যায়। কিছুই পায় না”। (সুরা নূর ৪ ৩৯) অত্র আয়াতের বিস্তারিত ব্যাখ্যা পূর্বেই 
আলোচিত হইয়াছে। 

৬৮১৪০০5৯1৮8 টি টিটি ৬ দিনও LLL "আর 
বেহেশত্বাসীগণের বাসস্থান সেই দিন উত্তম হইবে এবং তাহাদের বিশ্রামাগার ও সুন্দর 
হইবে” ৷ যেমন এরশাদ হইয়াছে ঃ 

-১১১৪।৯ TA ০০২৭ যত ০৩ sll ol ৬০০১ 

দোযখবাসীরাও বেহশতবাসীগণ সমপর্যায়ের হইবে না। বেহেশতবাসীগণই হইবে 

সফলকাম” । (সূরা হাশৃর ৪ ২০) বেহেশতের অধিকারী সৌভাগ্যবান ব্যক্তিগণ উচ্চস্তর ও 
বুলন্দ মনোরম প্রাসাদসমূহে নিরাপদে অত্যন্ত আরাম ভোগ করিবে । 
alias is ১০০৯৪ (৬2৪ ১05 

“তাহারা তথায় চিরকাল অবস্থান করিবে এবং তাহাদের বিশ্রামাগারও আবাসস্থল 
হইবে বড়ই সুন্দর-ও মনোরম” । (সুরা ফুরকান £ ৭৬) অপরপক্ষে দোযখের অধিবাসীরা 
দোযখের নিম্নস্তর সমূহে অবস্থান করিবে, অনুতাপও অনুশোচনা করিবে ও বিভিন্ন রকম 
শাস্তির সম্মুখীন হইবে । (5135 % 1,35,5৩০ (৫%| উহা বিশ্রামাগার ও আরামস্থল 
হিসাবে বড়ই খারাপ । এই কারণেই আল্লাহ্‌ তা“আলা এখানে ইরশাদ করিয়াছেন ঃ 
ইব্‌ন কাছীর__২৬ (৮ম) 


Contents 


২০২ তাফসীরে ইবনে কাছীর 


১৪৪০ uly DELLS ১০০ BALL 
“কিয়ামত দিবসে বেহেশৃতবাসীগণের বাসস্থানও বিশ্রামাগার হইবে সুন্দর ও উত্তম” । 
অর্থাৎ তাহারা তাহাদের আমলের বিনিময়ে উত্তম পুরষ্কার লাভ করিবে। অপরপক্ষে 
দোযখবাসীদের এমন একটি আমলও নাই যাহার দ্বারা তাহারা মুক্তি লাভ করিতে এবং 
বেহেশতে প্রবেশ করিবার অধিকার লাভ করিতে পারিবে । যাহ্হাক (র) হযরত ইবন 
আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, বেহেশতবাসীগণের জন্য এমনও একটি সময় 
হইবে যখন তাহারা বেহেশতের হুর ও পরমাসুন্দরী রমনীদের সহিত জড়িত হইয়া শয়ন 
করিবে । সাঈদ ইবৃন জুবাইর (র) বলেন, আল্লাহ্‌ তাআলা হিসাব-নিকাশ হইতে 
দ্িপ্রহরে অবসর গ্রহণ করিবেন। এবং বেহেশতবাসীরা যখন আরাম করিবে এবং 
দোযখবাসীরাও তখন দোযখে শায়িত হইবে। | 
ইকরিমাহ (রা) বলেন, আমি এ সময়টি জানি. যেখন বেহেশতবাসীগণ বেহেশতে 
প্রবেশ করিবে এবং দোযখবাসীরা দোযখে প্রবেশ করিবে আর সেই সময়টি দ্বিপ্রহরের 
সময়। এই সময়েই মানুষ বিশ্রাম করিবার জন্য ঘরে প্রত্যাবর্তন করে। বেহেশতবাসীগণ 
এই সময় মাছের কলিজা উদর পুরিয়া খাইবে এবং বেহেশতে আরাম করিবে । আল্লাহ্‌ 
তা'আলা আলোচ্য আয়াতের মাধ্যমে তাহাদের অবস্থার কথাই উল্লেখ করিয়াছেন। 
সুফিয়ান (র) ...... হযরত আব্দুল্লাহ ইব্‌ন মসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি 
বলেন, দ্বিপ্রহর হইবা মাত্র বেহেশতবাসীগণ আরামের জন্য শায়িত হইবে এবং 
দোষখবাসীরাও শয়ন করিবে। অতঃপর তিনি পাঠ করিলেন ৪১:০৬: ২1 ০৯ 
১৪ ০০০৯০ 1৪০4০925 বেহেশতবাসীগণ সেই দিন উত্তম বাসস্থান ও সুন্দর 
বিশ্রামাগারে অবস্থান করিবে । আরো পাঠ করিলেন ঃ ৪2৯11 51116৯১০017 
অতঃপর তাহাদের অর্থাৎ কাফিরদের আবাসস্থল হইবে দোযখ । আওফী (র) হযরত 
ইবন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াতের তাফসীরে প্রসংগে বলেন; 
বেহেশতবাসীগণ বেহেশতের প্রাসাদসমূহে আরাম করিবেন এবং তাহাদের অতি সহজ 
হিসাব হইবে । যেমন ইরশাদ হইয়াছে ৪ 
1255150০০4১ 3০49 ELS ভোজ ১০ Ll 
1১৩০০ lal dl 
“যাহাকে তাহার দক্ষিণ হস্তে আমলনামা দেওয়া হইবে তাহার অতি সহজ হিসাব 
লওয়া হইবে এবং সে আনন্দ উৎফুল্লা চিত্তে তাহার পরিবারের নিকট প্রত্যাবর্তন 
করিবে” । (সূরা ইন্শিকাক £ ৭ - ৯) 
কাতাদাহ (র) বলেন সাফয়ান ইব্‌ন মুহরিজ (র) বলেন, কিয়ামত দিবসে দুই 
ব্যক্তিকে উপস্থিত করা হইবে, তাহাদের এক ব্যক্তি তো সারা বিশ্বের বাদশাহ ছিল, 


Contents 


সূরা আল-ফুরকান ২০৩ 


তাহার হিসাব লওয়া হইলে দেখা যাইবে সে কোনই ভাল কাজ করে নাই অতএব 
তাহাকে দোযখে নিক্ষেপ করিবার হুকুম দেওয়া হইবে । আর অপর ব্যক্তি মাত্র একখানি 
কাপড়েই জীবন যাপন করিয়াছিল, তাহার হিসাব লওয়া হইলে সে বলিবে, হে 
পরওয়ারদিগার। আপনি আমাকে কিইবা দিয়াছিলেন যাহার হিসাব লইবেন। তখন 
আল্লাহ বলিবেন, আমার বান্দা সত্য বলিয়াছে, তাহাকে বেহেশতে দাখিল কর । অতএব 
তাহাকে বেহেশতে দাখিল করা হইবে । তাহাদের উভয়কে কিছুকাল যাবৎ স্বস্ব অবস্থায় 
দাড়িয়া দেওয়া হইবে । অতঃপর দোযখীকে ডাকা হইবে তখন সে জুলিয়া পুড়িয়া 
কয়লায় পরিণত হইবে । তাহাকে জিজ্ঞাসা করা হইবে, দোযখকে তুমি কেমন পাইলে । 
সে বলিবে অত্যন্ত খারাপ স্থান অতঃপর তাহাকে বলা হইবে, তুমি পুনরায় উহাতে প্রবেশ 
কর। ইহার পর বেহেশতবাসীকে ডাকা হইবে এবং তাহাকেও জিজ্ঞাসা করা হইবে, তুমি 
বেহেশতকে কেমন পাইলে? সে বলিতে, অত্যন্ত উত্তম বিশ্রামাগার । অতঃপর তাহাকে 
পুনরায় বেহেশতে প্রবেশ করিবার জন্য বলা হইবে । রিওয়ায়েতকয়টি ইবন আবু হাতিম 
(র) বর্ণনা করিয়াছেন। ইবন জরীর (র) বলেন, ইউনুস (র) ..... সাঈদ আসওয়াদ রে) 
হইতে বর্ণিত তিনি বলেন, মু'মিনের জন্য কিয়ামত দিবসকে আসর ও মাগরিবের 
মধ্যবর্তী সময়ের মত সংকুচিত করিয়া দেওয়া হইবে এবং তাহারা এই সময়ে 
বেহেশতের উদ্যানস্মূহে ভ্রমণ করিতে থাকিবে । এমনকি হিসাব-নিকাশ সম্পন্ন হইবে। 
আল্লাহ্‌ তা'আলা ১0:১৪ ৮১০৯1 (8০:০৮ ০৭52 হী] ০৯০০ - এর 
মধ্যে মুমিনের এই অবস্থার কথাই উল্লেখ করিয়াছেন। 


oy A gi bh 


SS ECE S35 Al Ee (৮০০ ০ 9১9 ০0 


লী 


০০৮০০, ১৮১৮১, স্থা? ১:০5 CEREAL 


৬ * 


টিটো ৫ 
৬০১০৪ ৩৯১৮৭ 4১০১ ০৬) ০৯০5, ৮ 
Jn ds 


চলা & 


৩৩০6৩১০০০০4 ৩৪৫ ৬৯, + A 


Contents 


২০৪ তাফসীরে ইবনে কাছীর 
A ‘ ৫, Ad $& esd Ed & ৮৮ £ oA 8 EAL পপ 
৬০৯ ৩৩৫9 8৮2 NAS TM ০৮ এগ ১৪ NA 


টি ররর 
১9০০৮ ০০৪৪১ 

অনুবাদ 8 (২৫) সে দিন আকাশ মেঘপুঞ্জসহ বিদীর্ণ হইবে এবং ফিরিশতাদিগকে 
নামাইয়া দেওয়া হইবে । (২৬) সেই দিন প্রকৃত কর্তৃত্ব হইবে দয়াময়ের এবং 
কাফিরদিগের জন্য সেই দিন হইবে কঠিন । (২৭) যালিম ব্যক্তি সেই দিন নিজ 
হস্তদ্বয় দংশন করিতে করিতে বলিবে, হায়! আমি যদিন রাসূলের সহিত সৎপথ 
অবলম্বন করিতাম । (২৮) হায়! দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ 
না করিতাম (২৯) আমাকে তো সে বিভ্রান্ত কিরয়াছিল,আমার নিকট উপদেশ 
পৌছিবার পর। শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। 
তাফসীর £ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তাআলা কিয়ামতের ভয়ানক অবস্থাসমূহের 
উল্লেখ করিয়াছেন। আসমান বিদির্ণ হইবে এবং মেঘমালার আকৃতিতে প্রকান্ড নূরের 
প্রকাশ ঘটিবে যাহার প্রথরতার কারণে উহার প্রতি দৃষ্টি দেওয়া কঠিন হইয়া পড়িবে । 
আসমান হইতে ফিরিশৃতাগণ অবতীর্ণ হইবেন। এবং হাশরের মাঠে অবস্থিত সকল 
মাখলুককে তাহারা বেষ্টন করিয়া থাকিবেন। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বিচারের জন্য 
আগমন করিবেন । 

মুজাহিদ রে) বলেন, আল্লাহ্‌ তা'আলার ২৮১41114232 ০1 41 ০9১১ এ৯ও 
89419 75501 ১০415 মধ্যেও এই বিষয়টি উল্লেখ করিয়াছেন। ইব্‌ন আবু হাতিম 
(র) বলেন, মুহাম্মদ ইব্‌ন আম্মার ইব্‌ন হারিস (র) ..... হযরত ইবৃন আব্বাস (রা) 
হইতে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতটি পাঠ করিয়া বলিলেন, আল্লাহ তাআলার 
কিয়ামত দিবসে সমস্ত মানব দানব, পশুপক্ষী, হিংস্র জীবজন্তু ও সমস্ত মাখলুককে একটি 
সমতল ভূমিতে একত্রিত করিবেন। অতঃপর প্রথম আসমান বিদীর্ণ হইবে এবং এত 
অধিক ফিরিশৃতা অবতীর্ণ হইবে যে, যাহাদের সংখ্যা মানব, দানব ও সমস্ত মাখলুক 
অপেক্ষা অধিক হইবে । তাহারা সমস্ত মানব দানবকে বেষ্টন করিয়া ফেলিবে। অতঃপর 
দ্বিতীয় আসমান বিদীর্ণ হইবে এবং উহা হইতে এত অধিক ফিরিশ্তা অবতীর্ণ হইবে যে, 
তাহারা প্রথম আসমান হইতে অবতারিত সকল ফিরিশতা এবং মানব-দানব ও সকল ' 
ফিরিশতাগণকে বেষ্টন করিয়া ফেলিবে। অতঃপর তৃতীয় আসমান ফাটিবে এবং উহা 
হইতে যেই ফিরিশতা অবতীর্ণ হইবে, উহাদের সংখ্যা প্রথম, দ্বিতীয় আসমানের 
ফিরিশতা ও অন্যান্য সমস্তা মাখলুকের সংখ্যা অপেক্ষা বেশী হইবে । তাহারা এ সকল 
ফিরিশতা ও সকল মাখ্লুককে বেষ্টন করিয়া ফেলিবে। 


Contents 


সূরা আল-ফুরকান ২০৫ 
অতঃপর পরবর্তী প্রত্যেক আসমান হইতে অনুরূপ বর্ধিত হারে ফিরিশৃতাগণের 
অবতরণ ঘটিবে এমনকি সপ্তম আসমান ফাটিবে এবং উহা হইতে এত ফিরিশতা 
অবতীর্ণ হইবে পূর্ববর্তী আসমান হইতে অবতারিত সকল ফিরিশ্ৃতাও অন্যান্য সকল 
মাখলুককে বেষ্টন করিয়া ফেলিবে। অবশেষে আল্লাহ্‌ তা'আলা মেঘমালার ছায়ায় 
আগমন করিবে । তাহার চতর্দিকে আল্লাহর অত্যন্ত প্রিয় ফিরিশৃতাগণের সমাবেশ ঘটিবে, 
তাহাদের সংখ্যা সাত আসমান হইতে অবতারিত সকল ফিরিশৃতা এবং সবল 
মানব-দানব ও সকল মাখলুকের সংখ্যা অপেক্ষা অধিক । তাহাদের সিংহ বর্শার মাথার 
মত পুরু থাকিবে । তাহারা আরশের নিচে আল্লাহর তাসবীহ্‌ তাহলীল ও তীহার 
তাক্দীর-পবিভ্রতা বর্ণনা করা করিতে থাকিবে । তাহাদের পাথের তালু ও পায়ের গিরা 
পাচশ বৎসরের দূরত্ব । হাটু হইতে নাভী পর্যন্ত ও অনুরূপ দূরত্ব । নাভী হইতে গলা পর্যন্ত 
ও অনুরূপ দূরত্ব । গলা হইতে কান পর্যন্তও অনুরূপ দূরত্ব এবং উহার উপর হইতে মাথা 
পর্যন্তও অনুরূপ দূরত্ব এবং উহার উপর হইতে মাথা পর্যন্তও অনুরূপ দূরত্ব হইবে । ইব্‌ন 
আবু হাতিম (র) অনুরূপ বর্ণনা করিয়াছেন । 
ইব্‌ন জবীর (র) বলেন, কাসিম (র) ...... হযরত ইব্‌ন আব্বাস (র) হইতে বর্ণিত। 
তিনি বলেন, এই আসমান যেখন বিদীর্ণ হইবে তখন এতই ফিরিশতা অবতীর্ণ হইবে, 
যাহার সংখ্যা সমস্ত মানব দানবের সংখ্যা অপেক্ষা অধিক হইবে । আর সেই দিনটি 
হইবে কিয়ামতের দিন, যেখন আসমানের অধিবাসী যমীনের অধিবাসীগণ একত্রিত 
হইবে ৷ অতঃপর দ্বিতীয় আসমান বিদীর্ণ হইবে । এবং এইভাবে তৃতীয় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ 
ও সপ্তম আসমান বিদীর্ণ হইবে এবং প্রত্যেক পরবর্তী আসমানের অধিবাসী অর্থাৎ 
ফিরিশৃতার সংখ্যা এত বেশী হইবে যে, পূর্ববর্তী আসমানের ফিরিশতা এবং অন্যান্য 
সকল মাখলুকের সংখ্যা অপেক্ষা উহাদের সংখ্যা পূর্ববর্তী সকল আসমানের ফিরিশতার 
সংখ্যা এবং অন্যান্য সকল মানব-দানব ও সকল মাখলুকের সংখ্যা অপেক্ষা উহাদের 
সংখ্যা বেশী হইবে। 
হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, ইহার পর আল্লাহর অতিশয় প্রিয় ফিরিশতাগণ 
অবতীর্ণ হইবেন । অতঃপর আল্লাহ্‌ তা'আলার প্রকাশ ঘটিবে। আরশ বহনকারী আটজন 
ফিরিশৃতাও উপস্থিত হইবেন । প্রত্যেক ফিরিশ্তার পায়ের গীরা ও হাটুর মাঝে সত্তর 
বৎসরের দূরত্‌ হইবে । আর হাঁটু ও কাধের মাঝের দূরতৃও হইবে সত্তর বৎসরের । 
হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, কোন ফিরিশ্তাই তাহার সাথীর মুখমন্ডলের প্রতি 
দৃষ্টিপাত করিবে না। প্রত্যেকেই তাহার বুকের উপর মাথাবনত করিয়া থাকিবে । এবং 
“সুবহানাল মালিকিল কুদ্দুস” বলিতে থাকিবে । তাহাদের প্রত্যেকের মাথার উপরে এক 
সম্প্রসারিত বস্তু থাকিবে । দেখিতে মনে হইবে যেন উহা বর্শা। এবং উহার উপরে আরশ 


Contents 


২০৬ তাফসীরে ইবনে কাছীর 


হইবে । ইহা মাওকুফরূপে বর্ণিত এবং হাদীসটি যায়ির ইবন জাদ'আন একজন দুর্বল 
রাবী। ইহার বর্ণনায় দুর্বলতা রহিয়াছে এবং ইহা একটি মুনকার রিওয়ায়েত। সিংগা 
সম্পর্কেও অনুরূপ একটি হাদীস বর্ণিত হইয়াছে। অন্যত্র ইরশাদ হইয়াছে $ 


£/ ৭ ০ 6 2 ৫.2 5 ৩ কা ৬ কক ও 
তি ভীতি পরের রা 58 2৫ ৮০০ ক. তি ০4 লী ee Oe 
- DS a2 ১৫৬ ০০১ ১১১০ ০৯৩ 67১1০477113 
“সেই দিন এক ঘটনা ঘটিবে। আসমান বিদীর্ণ হইবে এবং উহা সেই দিন বড়ই 
দুর্বল হইবে । ফিরিশৃতা উহার চর্তৃপ্রান্তে থাকিবে এবং তাহাদের উপর সেই দিন আটজন 
ফিরিশ্তা আপনার প্রতিপালকের আরশ বহন করিবে” । (সূরা হাক্কা £ ১৫-১৭) শাহর 


ইব্ন হাওশাব (র) বলেন, আরশ বহনকারী ফিরিশৃতা মোট আটজন । তাহাদের চারজন 
০০৪০ 


নিজ মত AEE He oe SEE het cue CE 
সকলের অপরাধ জানা সত্বেও আপনি ধৈর্যধারণ করেন, এইজন্য সকল প্রশংসা কেবল 
SUT AS RUN Te ES থাকিবে ঃ 


“ oor ere Ore ew sss Ore কক ee OO 


5905 এ Uke পাতি SVU ৬০৯৩ Ml Ls 

“হে আল্লাহ! আপনার প্রশংসার সহিত আমরা আপনার পবিত্রতা ঘোষণা 
করিতেছি । আপনার শক্তি থাকা সত্তেও যে আপনি ক্ষমা করিয়াছেন । এই জন্য প্রসংশা 
কেবল আপনার জন্যই”। ইবৃন জাবীর (রা) উক্ত রাবী হইতে হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। আবু বকর ইব্‌ন আব্দুল্লাহ (রে) বলেন, যেখন যমীনের অধিবাসীরা আরশকে 
নিচে অবতীর্ণ হইতে দেখিবে তখন তাহাদের চক্ষুসমূহ ঝলসাইয় যাইবে । তাহাদের কথা 
বন্ধ হইয়া যাইবে এবং অন্তর প্রকম্পিত হইবে। ইব্‌ন জবীর (র) বলেন, কাসিম (র) 
১১, হযরত আব্দুল্লাহ ইব্‌ন আমর (র) হইতে বর্ণিত। তিনি বলেন, যেখন আল্লাহ্‌ 
তা'আলার প্রকাশ ঘটিবে তখন তাহারও সকল মাখলুকের মাঝে সত্তর হাজার পদাঁ 
থাকিবে । কিছু পর্দা নূরের এবং কিছু পর্দা থাকিবে অন্ধকারের । তখন অন্ধকার হইতে 
এমন একটি বিকট শব্দ বাহির যে, উহার কারণে সকলের অন্তর কীপিয়া উঠিবে। 
হাদীসটি আব্দুল্লাহ ইব্‌ন আমর (র)-এর উপর মাওকুফ। সম্ভবতঃ তিনি ইহা তাওরাত ও 
ইঞ্জিল হইতে বর্ণনা করিয়াছেন । 

১৯১১ 3৯] ৬০৬২ 4 সেই দিন যথাৰ্থ বাদশাহী কেবল পরম করুণাময় 
আল্লাহর জন্য। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে 8 ১1]! 411 2৮41 111 ১০] 
0৪৪11 আজ বাদশাহী কাহার? কেবলমাত্র পরম প্রতাপশালী এক আল্লাহর ৷ (সূরা 


Contents 


“ সূরা আল-ফুরকান ২০ ৭. 


মু'মিন £ ১৫) বিশুদ্ধ হাদীসে বর্ণিত আল্লাহ্‌ তা'আলা সকল আসমান সমূহকে তাহার 
দক্ষিণ হস্তে লেপটাইয়া ধরিবেন। অতঃপর তিনি বলিবেন ৪ 
05515151210 ০৯১ wl sls Sl 52511 STE 

“আমি বিনিময়দানকারী বাদশাহ । যমীনের বাদশাগণ কোথায়? আর প্রতাপশালী 
অহৎকারীরাই বা কোথায়” ? 

[Laue 3341 (15155 3043 আর কাফিরদের উপর উহা একটি মহা 
কঠিন দিন হইবে কারণ সেই দিনে বিচারও ইনসাফ কায়েমের দিন হইবে । যেমন 
অন্যত্র ইরশাদ হইয়াছে 8 ১:৬২ ১:২৫ ১৪/৫| ৮০১০৭ (52 ১১০2 ৯ 
“কাফিরদের উপর দিন বড়ই কঠিন হইবে । মোটেই সহজ হইবে না । অপর পক্ষ্যে 
মুমিনদের জন্য দিনটি হইবে সহজ” । (সূরা মুদ্দাস্সির ৪ ৯-১০) যেমন ইরশাদ 
হইয়াছেঃ $9 £ ১41 ৫5১-০১ কিয়ামতের মহা আতংকে মু'মিনগণ আতংকিত 
হইবে না”। (সূরা আম্বিয়া 8 ১০৩) 

ইমাম আহমাদ (র) বলেন, হুসাইন ইব্‌ন মুসা (র) ..... আবু সাঈদ খুদ্রী রো) 
হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সো)কে জিজ্ঞাসা করা হইল, কিয়ামত 
দিবস পঞ্চাশ হাজার বৎসর দীর্ঘ হইবে, ইহা তো অতি বড় দিন। তখন তিনি বলিলেন ঃ 


এ ০৪51 0542 ০৮৯ all পিট এ ১০১৪ mks SN 
LEE glo 

“সেই সত্তার কসম, যাহার হাতে আমার জীবন, এ দিনটি মু’মিনদের প্রতি বড়ই 
জহা RTT OO SO TNR! 
করি রা অক বামৰ রাতে পা 
করিয়া গুমরাহীর পথ ধরিয়া চলিয়াছিল। আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা“আলা তাহাদের 
অনুতপ্ত হওয়ার সংবাদ দান করিয়াছেন। কিন্তু কিয়ামত দিবসে তাহাদের সেই অনুতাপ 
কোন কাজে আসিবে না। আয়াতটি সকল কাফির যালিমের জন্য প্রযোজ্য, চাই ইহা 
উকবাহ ইব্‌ন আবু মু'আইত এর সম্পর্কে নাযিল হউক কিংবা অন্য কাহারও সম্পর্কে । 
যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে 8 ১0:41 ৪ ১৯৬৯৩ 5৫৪7 ১2 অর্থাৎ সেই দিন 
কাফিরদিগকে জাহান্নামের মধ্যে উল্টামূখ করিয়া নিক্ষেপ করা হইবে । দুই আয়াত পর্যন্ত 
ইহাতে আল্লাহ্‌ তা'আলা সকল কাফিরদের জাহান্নাম শাস্তি ভোগের কথা উল্লেখ 
করিয়াছেন । ইহাতে প্রকাশ, কিয়ামত দিবসে সকল কাফিররাই অনুতপ্ত হইবে এবং এই 
কথা বলিয়া তাহাদের হাত কামড়াইতে থাকিবে। 


Contents 


২০৮ তাফসীরে ইবনে কাছীর 


HE EL UN 2০০১১৪১০5৪৪ 

“হায় দুর্ভাগা যদি আমি রাসূলের পথ ধারণ করিতাম। হায় আফসোস! যদি আমি 
অমুককে বন্ধু না বানাইতাম”। অর্থাৎ এমন লোককে বন্ধু না বানাইতাম যে আমাকে 
সরল সঠিক পথ হইতে গুমরাহ করিয়াছে? এই কথা বলিয়া সকল কাফিরই অনুতাপ 
প্রকাশ করিবে । শুধু উমাইয়া ইবন খলফ কিংবা তাহার ভ্রাতা উবাই ইব্‌ন খালফ ইহা 
বলিয়া অনুতাপ প্রকাশ করিবে; এমন নহে বরং সকলেই অনুতাপ করিবে! 

+ 920 | ৮০ ১২51। ১০০০১1514৪1 অবশ্যই সেই বন্ধুটিই আমাকে 
যিকির অর্থাৎ কুরআন হইতে বিপথগামী করিয়াছে। আল্লাহ তা'আলা ইরশাদ করেন ৪ 
১১৯১০৮০০১১৪ । ১১২|| 0145 মূলতঃ শয়তানই মানুষের জন্য লাঞ্কুনাকারী এবং 
সেই তাহাকে অন্যায়ের প্রতি আহবান করে এবং সত্য হইতে ফিরাইয়া রাখে । 

2 $ ৮৪7 


বিপু 1 a GS ৬৯১ ৩) শর পি ৬5 শা, 


পীর MEE | তর 


A (7 22225 4 

৩২১৫2 ail ০৭ ১৬5০০ এ 4 1 
eds bo6 

অনুবাদ $ (৩০) রাসূল বলিল, হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় তো এই 
কুরআনকে পরিত্যজ্য মনে করে ৷ (৩১) আল্লাহ্‌ বলেন, এইভাবেই প্রত্যক নবীর 
শত্রু করিয়াছিলাম আমি অপরাধীদিগকে । তোমার জন্য তোমার প্রতিপালকই পথ 
প্রদর্শন ও সাহায্যকারীরূপে যথেষ্ট । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, যেহেতু মুশরিকরা কুরআনে প্রতি 
আকৃষ্ট হয় না; উহা লক্ষ্য করিয়া শ্রবণ করি করিত না এই কারণে রাসূলুল্লাহ (সা) 
কিয়ামত দিবসে বলিবেন ঃ 

se ১১1105135০৯ 53 

হে আমার প্রতিপালক! আমার উম্মাত কুরআনকে পরিত্যাগ করিয়া রাখিয়াছে। 
অন্যত্র ইরশাদ হইয়াছে 8 9৯9 ১1১11 3111:-..5 313৮58 Sl 03 
৩১৯১১ ৫ “কাফিররা বলে, তোমরা এই কুরআন শ্রবণ করিও না বরং তোমরা 
উহার তিলাওয়াত কালে হট্টগোল করিবে” (সূরা হা-মীম আস-সাজ্দা ৪ ২৬) 


Contents 


সূরা আল-ফুরকান ২০৯ 

অতএব যখনই তাহাদের নিকট কুরআন তিলাওয়াত করা হইত, তখন তাহারা 
এইরূপ হউ্টগোল ও চিৎকার করিত যে, তাহারা উহার কিছুই শুনিতে পাইত না। 
এইভাবে তাহারা কুরআনকে বর্জন করিয়াছে। উহার প্রতি ঈমানও আনো নাই, উহার 
বিষয়বস্তুসমূহের চিন্তা ভাবনাও করে নাই। আর উহার আদেশ নিষেধ ও পালন করে 
নাই ৷ বরং তাহারা উহা হইতে বিমুখ হইয়া কবিতা আবৃতি, গানবাদ্য এবং অন্যান্য 
অনর্থক কার্যে লিপ্ত রহিয়াছে । এবং কুরআনের জীবন বিধান পরিত্যাগ করিয়া অন্য পথ 
অবলম্বন করিয়াছে । আল্লাহ্‌ তা'আলার দরবারে প্রার্থনায় তিনি যেন আমাদিগকে তাহার 
অসন্তুষ্টির পথ পরিহার করিতে এবং তাহার মনোনীত পথ চলিতে তাওফীক দান করেন। 
তাহার কিতাব বুঝিতে এবং সদাসর্বদা এ কিতাবের নির্দেশিত কাজ এমনভাবে করিতে 
তাওফীক দান করেন যাহাতে তিনি সন্তুষ্ট হইয়া যান। তিনি বড়ই মেহেরবান বড়ই 
দানশীল। 

rl ০৪ 21552 55 051 ই Wik 

আর এমনিভাবেই প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য হইতে শত্রু বানাইয়াছি। 
অর্থাৎ হে মুহাম্মদ! যেমন আপনার কাওমের মধ্যে কিছু লোক সৃষ্টি করিয়াছি যাহারা 
পবিত্র কুরআনকে বর্জন করিয়াছে ,অনুরূপভাবে পূর্ববর্তী উম্মাতদের মধ্যেও আল্লাহর 
কিতাবকে বর্জনকারী লোক ছিল । আল্লাহ্‌ তা'আলা প্রত্যেক নবীর জন্যই কিছু এমন শত্রু 
সৃষ্টি করিয়াছেন যাহারা কুফরও গুমরাহীর প্রতি মানুষকে আহবান করিত । যেমন ইরশাদ 
হইয়াছে £ 

আর এইরূপভাবে প্রত্যেক নবীর জন্য আমি মানব শয়তান ও জীন শয়তানকে শত্রু 
বানাইয়াছি। আল্লাহ্‌ তা'আলা এখানে ইরশাদ করিয়াছেন ঃ (20৯ ২১১ ৯৫9 
১-০১ অর্থাৎ সেই ব্যক্তি রাসূলের অনুসরণ করিয়াছে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান 
আনিয়াছে উহার হুকুম পালন করিয়া চলিয়াছে, আল্লাহ অবশ্যই তাহাকে দুনিয়ার সঠিক 
পথে পরিচালিত করিবেন এবং পরকালে তাহার সাহায্য করিবেন। যেহেতু মুশরিকরা 
সাধারণ মানুষকে কুরআনের অনুসরণ করিতে বিরত রাখিত যেন তাহারা হেদায়াত গ্রহণ 
করিতে না পারে এবং যেন তাহাদের প্রচলিত প্রথাই কুরআনী বিধানের উপর প্রাধান্য 
পায়। এই কারণে আল্লাহ ইরশাদ করিয়াছেন, হেদায়াতের মালিক আল্লাহ, তিনি যাহাকে 
হেদায়াত দান করিতে চাহিবেন, কেহই তাহাকে উহা গ্রহণ করিতে বাধা দিতে পারিবে 
না। আর আল্লাহর এ সকল নেক বান্দাগণকে অবশ্যই সাহায্য করিবেন। 
ইব্‌ন কাছীর-_২৭ (৮ম) 


Contents 


২১০ তাফসীরে ইবনে কাছীর 


চি ১) ISS EC ১৪ 06 শা 
35545 ৩৭ «০৪৪৬০ 


৪ ভাত ৩৬ ৩৯ ৩৭৯৩০, রশ 
AIHA 9০৮৮৯ ১৮০৮৪৯ ১১ ৫ 


শর AY 6৫ ঞ 


3৮০5০ 


অনুবাদ £ (৩২) কাফিরগণ বলে, সমগ্র কুরআন তাহার নিকট সম্পূর্ণ একেবারে 
অবতীর্ণ হইল না কেন? এইভাবে অবতীর্ণ করিয়াছি তোমার হৃদয়কে উহা দ্বারা 
মজবুত করিবার জন্য এবং ত্রমেক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করিয়াছি। (৩৩) তোমার 
নিকট এমন কোন সমস্যা উপস্থিত করে নাই যাহার সঠিক সমাধান ও সুন্দর 
ব্যাখ্যা আমি তোমাকে দান করি নাই। (৩৪) যাহাদিগকে মুখে ভর দিয়া এমন 
অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হইবে উহাদিগেরই স্থান হইবে অতি নিকৃষ্ট 
এবং উহারাই পথভ্রষ্ট । 

তাফসীর £ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা কাফিরদের এক অনর্থক প্রশ্নের 
উল্লেখ করিয়া উহার উত্তর দিয়াছেন । তাহারা বলে, $2 1 4১15 005 9 91 
১০1) অর্থাৎ পূর্ববর্তী উম্মাতগণের প্রতি তাহাদের ধর্মপ্রন্থসমূহ যেমন- তাওরাত, ইঞ্জীল 
ও যবুরকে একবারেই সম্পূর্ণটা অবতীর্ণ করা হইয়াছিল, কুরআনকে অনুরূপ অবতীর্ণ 
করা হইল না কেন? ইহার উত্তরে আল্লাহ বলেন, এই কুরআনকে দীর্ঘ তেইশ বৎসর 
যাবৎ পর্যন্ত কিস্তিতে কিস্তিতে অবতীর্ণ করা হইয়াছে যখন যেই হুকুমের প্রয়োজন 
হইয়াছে এবং যেন যেই ঘটনা ঘটিয়াছে তখন সেই হুকুম নাযিল করা হইয়াছে এবং 
ঘটনার প্রেক্ষিতে আয়াত নাযিল করা হইয়াছে। 

যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ১১১৪ (১1:১3. “আর কুরআনকে আমি পৃথক 
পৃথক করিয়া নাযিল করিয়াছি” । আর পৃথক পৃথক করিয়া অবতীর্ণ করিবার কারণ, উহা 
এই আয়াতে বর্ণনা করিয়াছেন 4:78 «১ 5,১%| যেন এইভাবে আপনার অন্তরকে 
শক্তিশালী করিয়া দিতে পারি । ১১২১০ ১15১ কাতাদাহ রে) বলেন, ইহার অর্থ হইল 
3 80329 অর্থাৎ আর আমি উহাকে স্পষ্টভাবে বর্ণনা করিয়াছি। ইবন যায়িদ (র) 
বলেন, ইহার অর্থ 1,45 ৩1)..৪9 অর্থাৎ আর আমি উহার বিশদ ব্যাখ্যা দান 
করিয়াছি। 


Contents 


সূরা আল-ফুরকান ২১১ 


178০ ০০০৯৩ GAL ICY ৯০ 55285 

আর তাহারা সত্যের সহিত দন্ সৃষ্টির জন্য যে কোন দলীল অথবা সন্দেহ পেশ করে 
নাই, কিন্তু আমি সঠিক বাস্তব এবং স্পষ্টভাবে উহার উত্তর দান করিয়া দিয়াছি। সাঈদ 
ইব্‌ন জুবাইর (র) ইব্‌ন আব্বাস (র) হইতে বর্ণনা করিয়াছেন । 

SAU JL ৯০ ০592 ২৩ এর অর্থ হইল, এ সকল কাফিররা কুরআন 
ও রাসূলের প্রতি দোষারোপের জন্য যে কোন পন্থা অবলম্বন করিবে, জিব্রীল (আ) 
আল্লাহর পক্ষ হইতে উহার সঠিক উত্তর লইয়া অবতীর্ণ হইবেন ৷ ইহা রাসূলুল্লাহ 
(সা)-এর প্রতি বিশেষ গুরুত্ব আরোপেরই প্রমাণ। হযরত জিব্রীল (আ) সকালে, 
হইতেন এবং প্রতি বারই পবিত্র কুরআনের কোন না অংশ লইয়া আসিতেন। পূর্ববর্তী 
কিতাবসমুহের ন্যায় পবিত্র কুরআনকে একবারই সম্পূর্ণটা অবতীর্ণ করা হয় নাই। 
রাসূলুল্লাহ (সা)-এর এই মর্যাদা পূর্ববর্তী আধ্মিয়ায়ে কিরামের মর্যাদা অপেক্ষা বেশী। 
পবিত্র কুরআন আল্লাহ্‌ প্রেরিত কিতাবসমূহের মধ্যে সর্বাপেক্ষা অধিক সম্মানিত ও 
মর্যাদাশালী এবং হযরত মুহাম্মদ (সা) আল্লাহর সর্বাপেক্ষা বড় ও সর্বাপেক্ষা সম্মানিত 
নবী। আল্লাহ্‌ তা'আলা পবিত্র কুরআনকে দুইটি গুণেই গুণান্বিত করিয়াছেন । সর্বপ্রথম 
লাওহে মাহফ্য হইতে প্রথম আকাশে “বায়তুল ইজ্জত" স্থানে বা এক সাথেই সম্পূর্ণ 
কুরআন নাযিল করা হইয়াছে । পরবর্তীকালে প্রয়োজন ও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে অল্প 
করিয়া উহা নাযিল করা হইয়াছে । ইমাম নাসাঈ (র) স্বীয় সূত্রে হযরত ইব্‌ন আব্বাস 
(র) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, পবিত্র কুরআনকে শবে কাদ্রে একবারই 
প্রথম আসমানে অবতীর্ণ করা হইয়াছে । অতঃপর বিশ বৎসরে উহা ক্রমান্বয়ে নাযিল করা 
হইয়াছে। 

আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ ০১19 ও] 4৮১৯ 2 ০০২ ০33 83 
/7.....$3 তাহারা কুরআন ও রাসূলের বিরুদ্ধে কোন বিস্ময়কর প্রশ্নই উত্থাপন করে নাই, 
যাহা আমি অহীর মাধ্যমে সঠিক ও সুবোধ্য পন্থায় উহার উত্তর বলিয়া দেই নাই। 
১১১১5 201955 এন এত lille (৮ +৮৪১৪ 09১8এআর 
কুরআনকে পৃথকপৃথকভাবে অবতীর্ণ করিয়াছি যেন আপনি উহা মানুষের কাছে ক্রমে 
ক্রমে পাঠ করিতে পারেন এবং আমি উহা নাধিলও করিয়াছি ক্রমে ক্রমে । (সূরা বনী 
ইসরাঈল ৪ ১০৬) 

অবশেষে আল্লাহ্‌ তা'আলা কাফিরদের অশুভ পরিণতি সৰ্ম্পকে ইরশাদ করিয়াছেন ঃ 
Ul CLES এট9 ৯০৮৯০ ale SLES od 


রা 


Contents 


২১২ তাফসীরে ইবনে কাছীর 


যাহাদিগকে মুখমন্ডলের উপর উপুড় করিয়া জাহান্নামের দিকে লইয়া যাওয়া হইবে 
তাহাদের বাসস্থান হইবে অতি নিকৃষ্টটতর এবং মতাদর্শের দিক হইতেও তাহারা অতি 
গুমরাহ। বিশুদ্ধ হাদীসে হযরত আনাস রো) হইতে বর্ণিত। তিনি বলেন, একদা এক 
ব্যক্তি জিজ্ঞেস করিল, ইহা রাসূলাল্লাহ! কিয়ামতের দিন কাফিরকে তাহার মুখের উপর 
ভর করিয়া কি ভাবে জাহান্নামে লইয়া হইবে? তিনি বলিলেন, se ১০০51 sl 
2811 092 বইও se 252 21154 বসি, “যেই মহান শক্তিমান 
তাহাকে তাহার দুইপায়ে চলাইতে শক্তি রাখেন, তিনি তাহাকে কিয়ামত দিবসে তাহার 
মুখের উপরও চালাইতে পারিবেন” । মুজাহিদ, হাসান, কাতাদাহ (র) এবং আরো 
অনেকে এই ব্যাখ্য পেশ করিয়াছেন। 


পি ৩৫ ৩৫ হি ত্ত তা ্ট $ 6 Pos vv oi, ৫ 
৮০০ (শত Lass AS (49 উদ) ০৮৮৮9 19 
4, osc it 


‘29 ০১৪৮১ 
পর্ণ 1H & ০70 পার্ট শার্ট ॥ ৯ $ < EEA পর $ 2 4 
Lost nds 2d -০৯ ঠা ১০ ৮৮৩9 Sg 


Zi os Plas 


eed nen 
$ Ard A শার্ট ৪ 
9৬১ Ly 1৮১ ১০১5 এ 


2 $ ৮ ৩৫০৮৫ A 


, ৮ (69০ als রন ০০৪৪ 
SAN ৯৪, 


LET Ws bh 22 স্পা ০৩ A 
3) 565১50৬43৩2 ৭ 


AS ৮৯ KALLA 
৪ ০০৯5 Pi Sh AE ott’ 


১1১৪০ ৩৪> 2) cy 5:59 195: 


নিম্ন নাররগনারানিিলাভারারারানানিররীল 
হারূনকে তাহার সাহায্যকারী করিয়াছিলাম, (৩৬) এবং বলিয়াছিলাম, “তোমরা 


Contents 


সূরা আল-ফুরকান ২১৩ 


সেই সম্প্রদায়ের নিকট যাও যাহারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করিয়াছে। 
অতঃপর আমি উহাদিগকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করিয়াছিলাম। (৩৭) এবং নূহের 
সম্প্রদায় যখন রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিল, তখন আমি উহাদিগকে 
নিমজ্জিত করিলাম এবং উহাদিগকে মানবজাতির জন্য নির্দশনস্বরূপ করিয়া 
রাখিলাম । যালিমদিগের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি। (৩৮) 
আমি ধ্বংস করিয়াছিলাম আদ, সামূদ ও রাস্স বাসী এবং উহাদিগের 
অর্তঁবতীকালের বহু সম্প্রদায়েকেও। (৩৯) আমি উহাদিগের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত 
বর্ণনা করিয়াছিলাম আর উহাদিগের সকলকেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করিয়াছিলাম 
(৪০) উহারা তো সেই জনপদ দিয়াই যাতায়াত করে যাহার উপর বর্ষিত হইয়াছিল 
অকল্যাণের বৃষ্টি, তবে কি উহারা ইহা প্রত্যক্ষ করে না? বস্তৃত উহারা পুনরুথানের 
আশংকা করে না। 

তাফসীর £ যেই সকল মুশরিক রাসূলুল্লাহ (সা) রিসালাতকে অস্বীকার করিত ও 
তাহার বিরোধিতা করিত, আল্লাহ্‌ তাআলা তাহাদিগকে কঠিন শাস্তির ধমক দিয়াছেন । 
অনুরূপ পূরবর্তী জাতির মধ্য হইতে যাহারা তাহাদের রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করিত 
আল্লাহ্‌ তা'আলা তাহাদের উপরও কঠিন শাস্তি অবতীর্ণ করিয়াছিলেন। উল্লেখিত 
আয়াতে সর্বপ্রথম হযরত মুসা (আ.)-এর উল্লেখ করিয়াছেন, আল্লাহ তাহাকে রাসূল 
হিসাবে প্রেরণ করিয়াছিলেন এবং তাহার ভাই হযরত হারূন (আ.)-কে তাহার 
সাহায্যকারী হিসাবে প্রেরণ করিয়াছিলেন, কিন্তু ফির'আউন তাহাদের উভয়ের নবুওয়াত 
রিসালতকে অস্বীকার করিয়াছিল। অতএব আল্লাহ্‌ তাহাদিগকে বিধস্ত করিয়াছিলেন 
ইরশাদ হইয়াছে ঃ EL ls pele tt ১০০ “অতএব আল্লাহ্‌ তাআলা 
তাহাদিগকে ধ্বংস করিয়া দিয়াছেন এবং অন্যান্য কাফিরদের জন্য ও অনুরূপ শাস্তি 
হইবে” । (সূরা মুহাম্মদ ৪ ১০) হযরত মূসা (আ)-এর বিরোধীদিগকে যেমন ধ্বংস করা 
হইয়াছিল, হযরত নূহ (আ)-এর কাওমকে ও অনুরূপ অপরাধের কারণে অনুরূপ শাস্তি 
দেওয়া হইয়াছিল। যে ব্যক্তি কোন একজন রাসূলকে অস্বীকার করিবে সে যেন সকল 
রাসূলকে অস্বীকার করিল। কারণ, আল্লাহর রাসূল হিসাবে কাহারও মধ্যে কোন পার্থক্য 
নাই। আল্লাহ যদি এই প্রকার লোকের নিকট একই সময় সকল রাসূলকে প্রেরণ 
করিতেন তবে তাহারা সকলকেই অস্বীকার করিত। আর এই কারণেই আল্লাহ ইরশাদ 
করিয়াছেনঃ 0০5০1192414 09১ P53 “হযরত নূহ (আ.)-এর কওম যখন সকল 
রাসূলকে অস্বীকার করিল” অথচ, হযরত নূহ (আ.)-এর কাওমের নিকট কেবল হযরত 
নূহ (আ)-কেই প্রেরণ করা হইয়াছিল। তিনি তাহাদিগকে সাড়ে নয়শত বৎসর যাবৎ 
আল্লাহর পথের প্রতি আহবান করিয়াছেন। তাহাদিগকে সতর্ক করিয়াছেন, 71 (22 


Contents 


২১৪ তাফসীরে ইবনে কাছীর 


১5 সি <2 কিন্তু অতি অল্প সংখ্যক লোক তাহার সহিত ঈমান আনিয়াছিল। আর 
এই কারণেই তাহাদিগকে পানিতে ডুবাইয়া মারা হইয়াছিল । আদম সন্তানের মধ্য হইতে 
যাহারা হযরত নূহ (আ.)-এর নৌকায় আরোহণ করিয়াছিল, কেবল তাহারাই রক্ষা 
পাইয়াছিল। £% ১141] ৯ (১13 “আর তাহাদিগকে আমি নিদর্শন ও উপদেশ 
গ্রহণের বস্তু বানাইয়া রাখিয়াছি”। যেমন অন্যত্র ইরশাদ হয়েছে ঃ 


| _ J 
(259 ১১৫১১৫1061৯ 22০01 As ৮১১০ (| 
44. £ 5 


“যখন পানি স্ফীত হইল তখন তোমাদিগকে অর্থাৎ তোমাদের পার 
নৌকায় আরোহন করাইলাম, যেন আমি উহাকে একটি স্মরণীয় বস্তুতে পরিণত করিতে 
পারি এবং সংরক্ষণকারী কান যেন উহাকে সংরক্ষন করিয়া রাখে”। (সূরা হাক্কা £ 
১১-১২) অর্থাৎ হযরত নূহ (আ) নৌকাকে আমি এ মহাপ্রাবন হইতে রক্ষা পাইবার এবং 
উহার সাহায্যে দীর্ঘ সফর করিবার উপায় করিয়া দিয়াছিলাম, যেন তোমরা শলীল সমাধি 
হইতে আক্ররক্ষার এবং মুমিনদের সন্তান হইবার সৌভাগ্য লাভের জন্য কৃতজ্ঞতা 
প্রকাশ কর। 

১১০১1] 1৯০০ 1089 1155 সূরা আ'রাফ ও অন্যান্য আরো কয়েকটি সূরার 
মধ্যে আদ ও সামুদ জাতির ঘটনা সবিস্তারে আলোচনা করা হইয়াছে । এখানে উহার 
পুনরালোচনার প্রয়োজন নাই। তবে ‘আসহাবুর রাস্স' সম্পর্কে ইবন জুরাইজ (র) 
হযরত ইব্‌ন আব্বাস রে) হইতে বর্ণিত। তিনি বলেন, যে তাহারা হইল “সামুদ* জাতির 
আবাস ভূমিতে বসবাসকারী একটি গোত্র । ইব্‌ন জুরাইজ (র) আরো বলেন, ইকরিমাহ 
বলেন-“আসহাবে রাস্স+হইল ‘ফলজ’ বাসী এবং তাহারাই “আসহাবে ইয়াসীন” ৷ 
কাতাদাহ রে) বলেন, ফলজ হইল ইয়ামামাহ এর এক জনপদের নাম। ইব্‌ন আবু 
হাতিম রে) স্বীয় সূত্রে হযরত ইব্‌ন আব্বাস (র) হইতে বর্ণনা করেন, রাস্স হইল, 
“আজারবায়জান” এর একটি কুপের নাম। অতএব আসহাবে রাস্স হইল এঁকুপের 
পাশ্ববর্তী এলাকায় বসবাসকারী অধিবাসী | সাওরী রে) আবু বাকর (র) ইকরিমাহ (র) 
হইতে বর্ণিত। তিনি বলেন, রসস্ কুপ উহার পার্শ্বে বসবাসকারী লোকদিগকে আসহাবে 
রাস্স এই কারণে বলা হইত, যে তাহারা এ কুপে তাহাদের নবীকে দাফন করিয়াছিল। 

ইব্‌ন ইসহাক (র) মুহাম্মদ ইব্‌ন কা'ব রে) হইতে বর্ণনা করিয়াছিলেন, তিনি বলেন, 
রাসূলুল্লাহ (সা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, কিয়ামত দিবসে সর্বপ্রথম একজন 
কালো গোলামকে বেহেশতে দাখেল করিবেন । কারণ, আল্লাহ্‌ তা'আলা এক জনপদে 
একজন নবী প্রেরণ করিলে, তাহাদের কেহই সেই নবীর প্রতি ঈমান আনে নাই । ঈমান 


Contents 


সূরা আল-ফুরকান ২১৫ 
আনিয়াছিল কেবল সেই কালো গোলামটি। এ জনপদের লোকজন একটি কূপ খনন 
করিয়া তাহাদের প্রতি প্রেরিত নবীকে উহার মধ্যে নিক্ষেপ করিয়া দিল এবং উহার উপর 
একটি প্রকান্ড পাথর চাপিয়া রাখিল। 

রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, ধ কালো গোলমটি জঙ্গল হইতে লাকড়ী কাটিয়া পিঠের 
উপর বহন করিয়া বাজারে গিয়া বিক্রয় করিত এবং এইভাবে উপার্জিত অর্থ দ্বারা 
খাদ্যদ্রব্য ক্রয় করিত। অতঃপর সে এ খাদদ্রব্য লইয়া এ কুপের নিকট আসিয়া কুপের 
উপরের পাথরটি সরাইত। পাথরটি সরাইবার ব্যাপারে আল্লাহ তাহাকে সাহায্য 
করিতেন । কারণ কোন এক ব্যক্তির পক্ষে উহার সরানো সম্ভব ছিল না। অতঃপর 
লোকটি একটি রশির সাহায্যে খাদ্যদ্রব্য এ নবীর নিকট পৌছাইয়া দিত এবং তিনি উহা 
আহার করিতেন। এইভাবে দীর্ঘকাল অতীত হইল ৷ একবার অভ্যাসমত লোকটি লাকড়ী 
কাটিল এবং উহা বাধিল। কিন্তু লোকটি যখন লাকড়ীর বোঝা লইয়া উঠিতে ইচ্ছা করিল 
তখন হঠাৎ সে ন্দ্রাকাতর হইয়া পড়িল এবং শুইয়া পড়িল । আল্লাহ তাহাকে সাত বৎসর 
পর্যন্ত নিদ্রিত রাখিলেন। 

সাত বৎসর পর একবার লোকটি নড়াচড়া দিয়া উঠিল এবং পার্থ ফিরিয়া পুনরায় 
ঘুমাইয়া পড়িল। আল্লাহ্‌ তা'আলা তাহাকে আরো সাত বৎসর পর্যন্ত ঘুমন্ত রাখিলেন। 
ঘুম হইতে জাগ্রত হইয়া সে তাহার লাকড়ীর বোঝা উঠাইয়া বাজারে চলিল। সে ধারণা 
করিয়াছিল যে, সে তো অল্পক্ষণই ঘুমাইয়াছে। কিন্তু বাজারে গিয়া লাকড়ী বিক্রয় 
করিবার পর খাদ্যদ্রব্য ক্রয় করিয়া যখন এ কুপের নিকট আসিল, তখন আর সে কুপটি 
খুজিয়া পাইল না। এদিকে এ জনবসতীর অধিবাসীদের মনের পরিবর্তন ঘটিয়াছিল। 
তাহারা তাহাকে কুপ হইতে উদ্ধার করিয়াছিল । এবং তাহার প্রতি ঈমান আনিয়া তাহার 
অনুগত হইয়াছিল! উক্ত নবী সেই কালো গোলামটি সম্পর্কে তাহাদের নিকট জিজ্ঞাসা 
করিলেন কিন্তু কেহই তাহার সন্ধান দিতে পারিল না। ইহার পর এ নবীর ইন্তিকাল 
হইল ৷ এবং ইহার পর এ লোকটি তাহার দীর্ঘ নিদ্রা হইতে জাগ্রত হয়। 

রাসূলুল্লাহ (সা)) বলেন, এ কালো গোলামই কিয়ামত দিবসে সর্বপ্রথম বেহেশতে 
প্রবেশ করিবে । ইব্‌ন জবীর (র) ইব্‌ন হুমাইদ (র) ..... মুহাম্মদ ইব্‌ন কাব (র) হইতে 
মুরসালরূণে বর্ণনা করিয়াছেন। তবে রিওয়াতেটি গরীব ও মুনকার এবং মুদরাজ হইবার 
সম্ভবনা আছে। 

ইব্‌ন জরীর (র) বলেন, ঘটনায় সেই সকল লোকের কথা উল্লেখ করা হইয়াছে . 
তাহারা কুরআনে বর্ণিত, “আসহাবে রসস্” হইতে পারে না। কারণ, আল্লাহ্‌ তা'আলা 
তাহাদিগকে ধ্বংস করিয়াছেন বলিয়া উল্লেখ করিয়াছেন । অথচ, ঘটনায় বর্ণিত লোকজন 
তো তাহাদের নবীর প্রতি ঈমান আনিয়াছিল। তবে এই সম্ভাবনাকে অস্বীকার করা যায় না 
- যে তাহাদের বৃদ্ধদিগকে ধ্বংস করিবার পর তাহাদের তরুণরা ঈমান আনিয়াছিল। 


Contents 


২১৬ তাফসীরে ইবনে কাছীর 


ইব্‌ন জরীর (র) বলে আসহাবে রাসস্‌ দ্বারা এ আসহাবে উখদুদই উদ্দেশ্য যাহাদের 
উল্লেখ করা হইল, উহাদের মধ্যবর্তী আরো অনেক সম্প্রদায় ও জাতি আছে যাহাদিগকে 
ংস করা হইয়াছে। 

"54 ৬১০, ০,5, “সেই সকলে জাতির উল্লেখ করা হইল উহাদের 
মধ্যবর্তী আরো অনেক সম্প্রদায় ও জাতি আছে যাহাদিগকে ধ্বংস করা হইয়াছে” ৷ 

12335105925 IS 00851 4 0০০ ও 

টি ভা রান্নার পারল রর রায়ান দা পানা রজার 
তে ads cae a0 55 (5১5 94 আর সকলকে আমি 

ংস করিয়াছি। যেমন - অন্যত্র ইরশাদ হইয়াছে 8 ১০ :১১৪)। 11124 
উরস at TEC rte পর সক 
(সূরা ইস্রা ৪ ১৭) 

১১৪৫ অর্থ মানুষের দল। যেমন ইরশাদ হইয়াছে ৪ ৪ ৯৬৯১০০১৯০17 
১৪১৯ 0১৪১৪ “অতঃপর আমি তাহাদের পরে আরো অনেক উন্মাতকে সৃষ্টি 
করিয়াছি” । (সূরা মু'মিনুন 8 ৪২) এক “কারণ” এর সময়কাল কি, এই সম্বন্ধে কেহ 
বলেন, একশত বিশ বৎসর । কেহ বলেন, একশত বৎসর । কেহ বলেন আশি বৎসর, 
আবার কেহ বলেন, চল্লিশ বৎসর । ইহা ব্যতিত আরোও মত রহিয়াছে। কিন্তু অধিক 
নির্ভরযোগ্য মত হইল, এক “কারণ'-এর অর্থ হইল, একই যুগে বসবাসকারী লোকজন । 
এক যুগে বসবাসকারী লোকজন যখন সকলেই মৃত্যুবরণ করিবে তখন দ্বিতীয় “কারণ” 
আরম্ভ হইবে। 

বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত ৪ 

69 93301 75165512 0201 6 ৪০১৪ 95১৪] ১১ 

“সর্বাপেক্ষা উত্তম কারণ ও লোকজন হইল আমার সময়ে বসাবাসকারী লোকজন 

৪পর উহার পরবতী যুগে বসবাসকারী লোকজন, অতঃপর উহার পরবর্তী যুগে 
বসবাসকারী লোকজন” । 

Re) ৮৮5 ০০৮৭ এত হ। 95150 281 

আর বারতা জানার উপর রা গাড়ির করিয়াছে বাহাদের. রা 
শোচনীয়ভাবে পাথর বর্ষণ করা হইয়াছে” । অর্থাৎ লূত (আ)-এর কাওমের আবাসভূমি 
সাদূমের উপর দিয়া তাহারা চলাচল করিয়াছে, যাহাদিগকে পাথর বর্ষণ করিয়া আল্লাহ 
ETS লি লাম ওরা ৪6217৮১১৮৭5 

০৯১১ 0৮০? ১51, 5 আর আমি তাহাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ 
করিয়াছি এবং তাহাদের প্রতি বর্ষিত বৃষ্টি ছিল বড়ই খারাপ । (সূরা শু“আরা ৪ ১৭৩) 


Contents 


সূরা আল-ফুরকান ২১৭ 
আরো ইরশাদ হইয়াছে ঃ 


. 035 90000 0৯০০ hele Sd 319 

“আর তোমরা তাহাদের ধ্বংসপ্রাপ্ত জনবসতীর উপর দিয়া কিংবা রাত্রে অতিক্রম 
করিয়া থাক। তবে কি তোমরা বুঝিবে না”? (সূরা সাফ্ফাত £ ১৩৭) J (851) 
৪ এ সকল বসতী তো তোমাদের যাতায়াত পথেই অবস্থিত। 1৮৮১২ oli 
(4১9১১ তাহারা সেই সকল বসতীর ধ্বংসলীলা অবলোকন করে না? যদি তাহারা 
যথাযথভাবে এ সকল বিধ্বস্ত আবাসভূমির প্রতি লক্ষ্য করিত, যাহার অধিবাসীদিগকে 
রাসূলের বিরোধিতার কারণে ধ্বংস করা হইয়াছে তবে তাহারাও উপদেশ গ্রহণ করিত। 
১১ ৮৯১১ 1304 45 এবং তাহারা উপদেশ গ্রহণ করে না। কারণ, তাহারা 
কিয়ামতকে সম্ভব বলিয়াই মনে করে না। 


২৫, পার্ট পাট ৪ *্ি ০৮৩৫ LPFG 7৫ 
Sl 1০৬ 15১৯১) HS: ৩ ৩৯১ সি ১৫1 
১৪০৪৫ 


০৮595০8858৫ .£া 


পা 
Ab শার্ট শার্ট চিতা LAG LBL 


২৮০০ ৬০০ Sse Ss 


২০ 4 Led SN CAEL Ed 


রর ১০3১৬ ১৯১4) ১০০ ০+০০ ১ 


& রা রা রোযার ৪7 
৯৩ ৯৪৪০৯ ANS i tt 


| ১ ১০1 ০৫০৩৬, টা 


জারা করার বকছে রা রা CARTE রাবার রানা 
ঠাট্রা-বিদ্রুপের পাত্ররূপে গণ্য করে এবং বলে এই কি সে, যাহাকে আল্লাহ্‌ রসূল 
করিয়া পাঠাইয়াছেন। ৫৪২) সে তো আমাদিগকে আমাদিগের দেবতাগণ হইতে 
দূরে সরাইয়া দিত যদি না আমরা তাহাদিগের অনুগত্যে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিতাম। 
যখন উহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন উহারা জানিবে কে সর্বাধিক পথভ্রষ্ট । (৪৩) 
আপনি কি দেখননা তাহাকে যে তাহার কামনা বাসনাকে ইলাহ্রূপে গ্রহণ করে? 


ইব্‌ন কাছীর-_২৮ (৮ম) 


Contents 


২১৮ তাফসীরে ইবনে কাছীর 


তবুও কি আপনি তাহার কর্মবিধায়ক হইবেন? (8৪8) আপনি কি মনে করবেন যে, 
উহাদিগের অধিকাংশ শুনে ও বুঝে ? উহারা তো পশুরই মতো বরং উহারা 
আরও অধম । 
তাফসীর ঃ আল্লাহ্‌ তাআলা ইরশাদ করেন, মুশরিকরা যখনই রাসূলুল্লাহ (সা)-কে 
CU OSE OCG করার নর রানার 
775 2 145৯৫511954 S311 U1, 1519 “কাফিররা যখনই আপনাকে 
দেখিতে পায় তখনই তাহারা আপনাকে লইয়া ঠা্টা-বিদুপ শুরু করে” । 


আর এখানে ইরশাদ হইয়াছে £ 

FL LES GH ial Von NOSE bl si BU 

আর যখনই তাহারা আপনাকে দেখিতে পায় তখনই তাহারা আপনাকে তুচ্ছ মনে 
ক্রিয়া বিদুপ করিতে শুরু করে। তাহারা বলে, এই লোকটিকেই কি আল্লাহ রাসূল 
বানাইয়া প্রেরণ করিয়াছেন? পূর্ববর্তী রাসূলগণের সহিত সেই যুগের কাফিররাও অনুরূপ 
ব্যবহার করিত । ইরশাদ হইয়াছে ঃ ১1125 a J +4 il ০৪159 হে নবী! 
আপনার পূর্বে রাসূলগণের সহিতও বিদুপ করা হইয়াছিল । (সূরা রাদ ৪ ৩২) 

EOS (494 এর 2 
, কাফিররা বলে, যদি আমরা আমাদের উপাস্যদের উপাসনার উপর মযবুত ও 
প্রতিষ্ঠিত না থাকিতাম তবে এই লোকটি অর্থাৎ হযরত মুহাম্মদ (সা) তো আমাদিগকে 
আমাদের উপাস্যও দেবতাদের উপাস্য হইতে প্রায় বিভ্রান্ত করিয়া ফেলিয়াছিল। আল্লাহ্‌ 
তা'আলা তাহাদিগকে ধমক দিয়া বলেন $ 
i Lal ১০ ক ১১৮০০১৭৫০৮৭, 

“আর তাহারা অচিরেই জানিতে পারিবে যে, কে বিভ্রান্ত ছিল! যখন তাহারা 
তাহাদের প্রতি শান্তি অবতীর্ণ হইতে দেখিবে । অবশেষে আল্লাহ্‌ তা“আলা তাহার নবীকে 
সতর্ক করিয়া বলেন, আল্লাহ্‌ তা“আলা যাহার ভাগ্যে গুমরাহী নির্ধারণ করিয়া রাখিয়াছেন 
তাহাকে আল্লাহ ব্যতিত অন্য কেহই হেদায়াত দান করিতে পারে না” ৷ 

০115 7450া 

আপনি কি সে ব্যক্তিকে দেখিয়াছেন যে তাহার প্রবৃত্তিকে উপাস্য বানাইয়াছে। অর্থাৎ 
তাহার প্রবৃত্তি যাহাকে ভাল ও সুন্দর মনে করে উহাকে সে ধারণ করে এবং উহাকে স্বীয় 
ধর্ম বানাইয়া লয়। যেমন অন্যত্র ইরশদ হইয়াছে £ 


2০৩2 $ 8৮ ৪ পল ত%৩ 


EOE SE 7555 
“তবে কি এইরূপ ব্যক্তি যাহারা মন্দ কাজকে তাহার জন্য সজ্জিত করিয়া দেখান 
হইয়াছে? অতঃপর সে উহাকে উত্তম বলিয়া মনে করিতেছে। আর সেই ব্যক্তি যে মন্দ 


Contents 


সূরা আল-ফুরকান ২১৯ 


কাজকে মন্দই মনে করিতেছে কখনও কি সমান হইতে পারে? বস্তুতঃ আল্লাহ যাহাকে 
ইচ্ছা গুমরাহ করেন আর যাহাকে ইচ্ছা হেদায়েত দান করেন। ইহা অন্য কাহার 
ক্ষমতাধীন নহে”। (সূরা ফাতির ৪ ৮) 

এই কারণে ইরশাদ হইয়াছে ৪ ১১৫ «১4০ 545 ১১21 আপনি কি এই ধরনের 
লোকের উপর কার্যনির্বাহী হইতে পারেন? অর্থাৎ ইহা আপনার পক্ষে সম্ভব নহে। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, জাহেলী যুগে এমনও হইত যে, এক ব্যক্তি প্রথম 
সাদা পাথর পূজা করিত। কিছু দিন পর অন্য এক পাথর আরো উত্তম দেখিতে পাইয়া 
প্রথম পাথর ত্যাগ করিত এবং দ্বিতীয়টিকে পুজা করিত 


Ol sl ০১৮৮০এ ৯০৪৫ এ 251 

অথবা আপনি কি ধারণা করেন যে তাহাদের অধিকাংশ শ্রবণ করে কিংবা বুঝিতে 
পারে অর্থাৎ এ সকল কাফির চতুষ্পদ জন্তু অপেক্ষাও অধিক নিকৃষ্ট । কারণ, চতুষ্পদ 
জন্তুকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করা হইয়াছে তাহারা উহা পালন করে। কিন্তু এ সকল 
কাফিররা হইল মানুষ, আর মানুষকে কেবল আল্লাহর ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করা 
হইয়াছে। কিন্তু তাহাদের নিকট রাসূল প্রেরণ করা হইয়াছে । দলীল প্রমাণ অবতীর্ণ করা . 
হইয়াছে। ইতা সত্বেও তাহারা আল্লাহ ব্যতিত অন্য দেবদেবীর উপাসনা করে। এই 
কারনেই ইরশাদ হইয়াছে £ ১: /:০17১ 4 71১94 % ১৯ ৩। কাফিররা ও 
পশুরই মত, বরং তাহারা আরও অধম। 


UAE I MALLS bi ৯080 
2 & ০ badd | তার $ (1 ৮ if 4 


a, টা BDA চে 
led 


MAES 
7৮৩ 24 ৩. 5১6 5065 Pe MD 
১৯০ bm 223s Ll 3০৩ Sax ১) ৯১51 
৪৮ A 
' 0১৪০১) 
অনুবাদ 8 (8৫) তুমি কি তোমার প্রতিপালকের প্রতি লক্ষ্য কর না ? কিভাবে 
পারিতেন। অনন্তর আমি সূর্যকে করিয়াছি ইহার নির্দেশক। (৪৬) অতঃপর আমি 
ইহাকে আমার দিকে ধীরেধীরে গুটাইয়া আনি। (8৭) এবং তিনিই তোমাদিগের 


জন্য রাত্রিকে করিয়াছেন আবরণ স্বরূপ, বিশ্রামের জন্য তোমাদিগের দিয়াছেন নিদ্রা 
এবং সমুখানের জন্য দিয়াছেন দিবস । 


{ 


Contents 


২২০ তাফসীরে ইবনে কাছীর 


তাফসীর $ উল্লেখিত আয়াতসমূহের মাধ্যমে আল্লাহ তাহার অস্তিত্ব ও পূর্ণ কুদ্রতের 
উপর প্রমাণ উল্লেখ করিতেছেন। তিনি পরস্পর বিরোধী ও বিভিন্ন গুণাগুণ বিশিষ্ট 
বস্তৃসমূহ সৃষ্টি করিয়া স্বীয় ক্ষমতার দলীল পেশ করিতেছেন, করিবার ক্ষমতা রাখেন। 
ইরশাদ হইয়াছে ঃ 011 5 354 429 11 ০571 হে নবী! আপনি কি আপনার 
প্রতিপালকের এ ক্ষমতার প্রতি লক্ষ্য করেন নাই যে তিনি কিভাবে ছায়াকে বিস্তৃত 
করিয়াছেন? হযরত ইবৃন আব্বাস, (রা) ইবৃন উমর (রা) আবুল আলিয়াহ, আবু মালিক, 
মাসরূক, মুজাহিদ, সাঈদ ইবন জুবাইর, নাখঈ, যাহ্হাক, হাসান ও কাতাদাহ (র) 
বলেন, সেই সময়ে আল্লাহ ছায়াকে বিস্তৃত করেন উহা হইল, ফজর উদয় হওয়ার পর 
হইতে সূর্যোদয় হওয়ার মধ্যবর্তী সময় | 

(24174112111 20551? যদি আল্লাহ ইচ্ছা করিতেন তবে তিনি উহাকে স্থির 
করিয়া দিতেন। কোন পরিবর্তন করিতেন না। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 
10700 এ 20 05 9 ১01 1 

“হে নবী! আপনি বলিয়া দিন, আচ্ছা বল তো দেখি, যদি আল্লাহ্‌ তা'আলা রাতকে 
চিরকালের জন্য রাখিয়া দিতেন তবে কি কেহ দিন আনিতে সক্ষম হইত । কিংবা যদি 
তিনি চিরকালের জন্য দিন অবশিষ্ট রাখিতেন তবে কে রাত আনিতে পারিত”। (সুরা 
কাসাস ৪ ৭১) 

9815 4215 wid Gls তি) 
তঃপর আমি সূর্যকে উহার উপর নিদর্শন করিয়াছি। অর্থাৎ যদি সূর্য উদয় না হইত, 

তবে দিন যে কি, উহা জানাই যাইত না। কারণ, কোন বিপরীত বস্তুকে উহার বিপরীত 
বস্তু দ্বারাই জানা সম্ভব। কাতাদাহ ও সুদ্দী (র) বলেন, আমি সূর্যকে ছায়ার জন্য দলীল 
বানাইয়াছি যে ছায়া তাহার অনুসরণ করে থাকে। সূর্য থাকিলে ছায়া হইবে। সূর্য ডুবিয়া 
গেলে ছায়া নিঃশেষ হইয়া যায় । | 

অতঃপর এ ছায়াকে আমি ধীরেধীরে সংকুচিত করি। কেহ কেহ বলেন, সূর্যকে 
ধীরেধীরে আমি সংকুচিত করি । ইব্‌ন আব্বাস (রা) বলেন, 1১:55 অর্থ ৮১০ অর্থাৎ 
দ্রুত। মুজাহিদ রে) বলেন +:.১.৫ অর্থাৎ নিঃশব্দে । সুদ্দী (র) বলেন, আয়াতের অর্থ 
হইল, অতঃপর এ ছায়াকে আমি নীরবে নিঃশব্দে এত সংকুচিত করি যে, ছাদের কিংবা 
গাছের নিচে ব্যতিত যমীনের অন্য কোথায়ও এ ছায়া অবশিষ্ট থাকে না। অথচ ছাদ ও 
গাছের উপর সূর্যের কিরণ বিদ্যমান থাকে । আইয়ুব ইব্ন মুসা রে) আলোচ্য আয়াতের 
অর্থ করেন, আমি অল্পঅল্প করিয়া ছায়াকে সংকুচিত করি। 

045] 4111] এ Hl ৬৯৩ 

তিনি সেই মহান সত্তা, যিনি তোমাদের জন্য রাত্রকে আবরণ করিয়াছেন, অর্থাৎ 

রাত্রের মাধ্যমে তিনি যাবতীয় বস্তুকে আবৃত করিয়া রাখেন। যেমন অন্যত্র ইরশাদ 


Contents 


সূরা আল-ফুরকান ২২১ 


হইয়াছে ৪ 5২১ 131 0211, রাত্রে শপথ, এডি 
14. আর বিন তোমাদের জন্য আরামদায়ক করিয়াছেন দিনের র চলাচলের 
দরুন মানুষের আরামের ব্যাঘাত ঘটে, কিন্তু রাত্রের আগমনের পর যখন চলাচল 
বন্ধ হইয়া যায় এবং নিদ্রার কোলে ঢলিয়া পড়ে, তখন শরীর ও আত্মা উভয়ই প্রশান্তি 
লাভ করে। 
1১৮০ 9441 055 

আর সেই মহান সত্তা দিনকে সজীবতা দানকারী বানাইয়াছেন। অর্থাৎ দিনের বেলা 
মানুষ তাহাদের জীবিকা উপার্জনের জন্য সচল হয়, যেন দিনের কারণে তাহাদের প্রাণ 
চাঞ্চল্যের সৃষ্টি হয়। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 
-4০২ ১০105 41৮44 04501 ৩ ৩৯ ০০০৯৭, 
রাত্রে প্রশান্তি লাভ করিতে পার এবং দিনে তাহার অনুগ্রহ- রিযিক অন্বেষণ করিতে 
পার। (সূরা কাসাস ৪ ৭৩) 
SE Ea SHALL ০5582 J&A 


2, PP 2 চো ৮৫ 


bee 


৫61৫ ৮2৮ (ৰ 


ক 
PBB ND El | cf 1 ৮৫ 
১ ০৪ ১০৮০৮5০৮০৮০, 0 
2. 22 
2৮3 
অনুবাদ ৪ (৪৮) তিনিই স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদ বাণীরূপে বায়ু প্রেরণ 
করেন এবং আমি আকাশ হইতে বিশুদ্ধ পানি বর্ণণ করি। (৪৯) যদ্দারা আমি মৃত 
ভূখণ্ডকে সঞ্জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্যে বহু জীবজন্তুও মানুষকে উহা পান 
করাই । (৫০) এবং আমি ইহা উহাদিগের মধ্যে বিতরণ করি যাহাতে উহারা স্মরণ 
করে। কিন্তু অধিকাংশ লোক কেবল অকৃতজ্ঞতাই প্রকাশ করে। 
তাফসীর ৪ উল্লেখিত আয়াতসমূহের মধ্যে আল্লাহ্‌ তাআলা স্বীয় মহা ক্ষমতার 
উল্লেখ করিয়াছেন। তিনি বৃষ্টি বর্ষণ করিবার পূর্বে বৃষ্টির সুসংবাদ বহনকারী বায়ূমন্ডল 


Contents 


২২২ তাফসীরে ইবনে কাছীর 


প্রবাহিত করেন। বায়ু কয়েক প্রকারে বিভক্ত । এ প্রকার বায়ু মেঘমালাকে বিস্তৃত করে। 
এক প্রকার বায়ু মেঘমালাকে বহন করে। আর এক প্রকার বায়ু এমনও আছে যাহা 
মেঘমালাকে হাকাইয়া লইয়া যায়। ইহা ছাড়া এক প্রকার এমনও আছে যাহা বৃষ্টি বর্ষণের 
পূর্বে উহার সুসংবাদ বহন করে। এক প্রকার এমনও আছে পূর্বেই যমীনকে উৎপাদনের 
জন্য প্রস্তুত করে। আর এক প্রকার হইল যাহা মেঘমালাকে পানি দ্বারা পরিপূর্ণ করে। 

ইরশাদ হইয়াছে 81,০ ০ 71577 

আর আকাশ হইতে আমি বিশুদ্ধ পানি অবতীর্ণ করি। ১১৫1 শব্দের অর্থ, যাহা দ্বারা 
তাহারতও পবিত্রতা লাভ করা যায়। যেমন ৪ ৮২, অর্থ যাহা দ্বারা সেহরী করা যায়। 
কিন্তু কেহ কেহ বলেন, ১১% শ্বদটি ১3 ছন্দে মুবালাগার জন্য অথবা ০3 এর 
অর্থে ব্যবহৃত হইয়াছে। কিন্তু ইহার উপর কয়েকটি প্রশ্ন উ্থাপিত যাহার আলোচনা 
এখানে সংগত নহে । - 

ইব্‌ন আবু হাতিম (রা.) বলেন, আমার পিতা ..... সাবিত বুনানী (রা.) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার আমি বৃষ্টির দিনে আবুল আলীয়া রে)-এর সহিত বাহির 
হইলাম । “বাস্রা' এর পথ তখন বৃষ্টির কারণে কদমাক্ত হইয়াছিল। কিন্তু তিনি ও পথেই 
সালাত আদায় করিলেন। আমি তাহাকে এই দিকে লক্ষ্য করিতে বলিলে, তিনি এই 
আয়াত পাঠ করিলেন £1%1 27 ০02511১০109 অর্থাৎ আল্লাহ্‌ তাআলা 
আকাশ হইতে পবিত্র পানি বর্ষণ করিয়াছেন এবং উহার দ্বারা পথকেও পবিত্র করিয়া 
দিয়াছেন । 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ..... সাঈদ ইবৃন মুসাইয়্যেব (রে) হইতে 
বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্‌ তা'আলা আকাশ হইতে বিশুদ্ধ পানি বর্ষণ করিয়াছেন 
উহাকে অন্য কিছুই অপবিত্র করিতে পারে না। হযরত সাঈদ (রা) হইতে বর্ণিত। তিনি 
বলেন, রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি বুয'আহ 
নাম পুকুর হইতে অযু করিতে পারি। অথচ উহা এমন একটি কূপ যাহাতে জাহেলী যুগে 
মলমূত্র ও কুকুরের মাংস নিক্ষেপ করা হইত? তখন তিনি বলিলেন 8 ১ ১৬৫ ৮411 ৩ 
(৬, ৭.৯ “পানি পাক পবিত্র কোন বস্তু উহাকে অপবিত্র করে না” । হাদীসটি ইমাম 
শাফিঈ ও আহমাদ বর্ণনা করিয়াছেন এবং ইমাম আহমদ (র) উহাকে বিশুদ্ধ বলিয়াছেন। 

ইমাম আবু দাউদ এবং তিরমিযী (র) ও উহা বর্ণনা করিয়াছেন এবং তিরমিযী 
_ হাসান’ বলিয়া মত প্রকাশ করিয়াছেন । এবং নাসাঈও বর্ণনা করিয়াছেন । 
CL ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ..... আবুল আশ‘আম খালিদ ইবন 
'ইযায়ীদ (র) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার আমরা আব্দুল মালিক ইব্‌ন 
মারওয়ান-এর নিকট উপস্থিত ছিলাম । এ মজলিসে তখন পানির আলোচনা উঠিল । 


Contents 


সূরা আল-ফুরকান ২২৩ 
খালিদ ইবৃন ইয়াযীদ রে) বলিলেন; কোন কোন পানি তো আসমান হইতে বর্ষিত হয়। 
আবার কোন কোন পানি সমুদ্রের পানি হইতে মেঘমালার আকৃতি ধারণ করে। অতঃপর 
এ মেঘমালা বিদ্যুৎ চমকাইয়া ও গর্জন করিয়া বৃষ্টি বর্ষণ করে। সমুদ্র হইতে মেঘমালার 
রূপ ধারণ করিয়া যেই বৃষ্টি বর্ণিত হয় উহার দ্বারা কোন ফসল ও গাছপালা উৎপন্ন হয় 
না। আসমান হইতে বর্ষিত পানি দ্বারাই গাছপালা উৎপন্ন হয়। ইকরিমাহ (র) হইতে 
বর্ণিত, আসমান হইতে বর্ষিত পানি দ্বারা যমীনে গাছপালা উৎপন্ন হয় এবং সমুদ্রে বর্ষিত 
হইয়া উহা মুক্তায় পরিণত হয়। কেহ কেহ বলেন, আসমানের যেই পানি স্থলে বর্ষিত হয় 
উহা গম উৎপন্ন করে এবং যাহা সমুদ্রে বর্ষিত হয় উহা মুক্ত উৎপন্ন করে। 

(5: 55, ১] অর্থাৎ আসমান হইতে এই জন্য বৃষ্টি বর্ষন করা হয় যে মৃত 
শহর অর্থাৎ যেই শহরে দীর্ঘকাল যাবৎ অনাবৃষ্টির কারণে গাছপালা তরুলতা শূন্য 
হইয়াছে, সম্পূর্ণরূপে উহার সৌন্দর্য বিনষ্ট হইয়াছে, বৃষ্টি বর্ষন করিয়া আমি উহাকে সজীব 
করিয়া তুলি । অর্থাৎ সৌন্দর্য ও শ্রীহীন শহরে পুনরায় গাছপালা ও নানা প্রকারও নানা রং 
এর ফলফুল উৎপন্ন হইয়া সৌন্দর্যময় হইয়া পুনরায় সজীব হইয়া উঠে। যেমন ইরশাদ 
হইয়াছে 8৪ ০১) ০১2] ১0114514705 [3.১ “যখন মৃত শহরে বৃষ্টি বর্ষিত হয় 
না A Ue aU A ৩৯) 


“0 e0ere 


Mts সাক 
কেননা তাহাদের পিপাসার জন্য ও কৃষি কাজের জন্য অত্যত্য প্রয়োজনীয় । 
অন্যত্র ইরশাদ হইয়াছে 81:45 (5 +৯০ ১০ 5১৯11 5555311 ৯ “তিনি 
হইয়াছে ঃ 
1535 260৮81০১০০৪ 40 PRE 2] ১৮ 
“হে নবী! আপনি আল্লাহর রহমতের বৃষ্টির প্রতিক্রিয়ার প্রতি দৃষ্টিপাত করুন, 
কিভাবে উহা মৃত যমীনকে জীবিত করে” । (সূরা রূম ৪ ৫০) 
1058 YI LAK এন 19১85] 1822 2১৯০০ আও 
আর আমি বৃষ্টির সেই পানি তাহাদের মধ্যে বিতরণ করি অর্থাৎ দেশের কোন 
এলাকার বর্ধন করি আর কোন স্থানে বর্ধন করি না৷ মেঘমালা কোন এলাকায় বর্ষন না 
করিয়াই উহা অতিক্রম করিয়া অন্য স্থানে বর্ধন করে। অথচ, উহার অপর প্রান্তে এক 
ফোটা পানিও বর্ষন করে না। এই ভাবে বৃষ্টি বর্ষন করায় আল্লাহর বিরাট রহস্য 
রহিয়াছে । হযরত ইব্‌ন আব্বাসও (রা) বলেন, এমন হয় না যে, এক বৎসর অধিক বৃষ্টি 
হয় এবং অন্য বৎসর কম বৃষ্টি হয়। প্রত্যেক বৎসরই সমান বৃষ্টিপাত ঘটে । বস্তুত যাহা 


Contents 


২২৪ তাফসীরে ইবনে কাছীর 


সংঘটিত হয় উহা হইল আল্লাহ্‌ তা'আলা পৃথিবীর কোন অঞ্চলে অধিক বর্ষন করেন 
আবার কোন অফলে বৃষ্টি শুন্য রাখিয়া দেন। অতঃপর তিনি এই আয়াত পাঠ করিবেনঃ 


14 


10588411১৪৫ ৪3198 62 4১৪০ 5819 
আল্লাহ তাআলা বৃষ্টির পানিকে বিতরণ করেন এই কারণে মানুষ যেন ইহা দ্বারা 
উপদেশ গ্রহণ করে যে, যেই মহা শক্তিমান পানি দ্বারা মৃত জনপদকে সজীব করিতে 
পারেন, তিনি মৃত মানুষও তাহাদের পচা হাড়গুলো জীবিত করিতে সক্ষম । আর এই 
উপদেশ যেন গ্রহণ করে যেসব যেই অঞ্চলে আল্লাহ তা'আলা বৃষ্টি বর্ষন করেন নাই উহা 
কেবল তাহাদের গুনাহের পরিণতি । অতএব এ অঞ্চলের জনগণ যেন গুনাহ হইতে 
তাওবা করে। একবার উকবাহর আযাদকৃত গোলাম উমর (র) বলেন, একবার নবী 
করীম (সা) হযরত জিব্রীল (আ)-কে জিজ্ঞাসা করিলেন। মেঘমালার বিষয়টি আমার 
জানিতে ইচ্ছা হয়। উহা যে কোথাও বর্ধন করে আবার কোথাও বর্ধন করে না, ইহার 
কারণ কি? তিনি বলিলেন, হে আল্লাহর নবী! যে মেঘমালার কাজে নিয়োজিত ফিরিশতা 
রহিয়াছেন, আপনি তাহাকে জিজ্ঞাসা করুন। রাস্লুলল্লাহ (সা) তাহাকে জিজ্ঞাসা 
কর। আমরা কেবল সেই হুকুমই পালন করিয়া থাকি। রিওয়াতেটি ইব্‌ন আবু হাতিম 
(র) বর্ণনা করিয়াছেন। কিন্তু ইহা মুরসাল। 
ইকরিমাহ রে) বলেন £ 1১৬৯৫ 21 Al ১৪২1 (5303 এ সকল লোক সম্পর্কে 
বলা হইয়াছে যাহারা বলে অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি বর্ষিত হইয়াছে। মুসলিম শরীফে 
বর্ণিত একবার বৃষ্টির পরে রাসূলুল্লাহ (সা) তাহার সাহাবা কিরামকে বলিলেন, তোমরা 
জান কি, তোমাদের প্রতিপালক কি বলিয়াছেন? তাহারা বলিলেন আল্লাহ ও তাহার রাসূল 
অধিক ভাল জানেন। তিনি বলিলেন £ আল্লাহ বলিয়াছেন, আমার বান্দা হইতে কিছু 
লোক মু'মিন অবস্থায় ভোর করিয়াছে আর কিছু লোক কাফির অবস্থায় । যাহার বলে 
আল্লাহর অনুগ্রহে বৃষ্টি হইয়াছে তাহারা মু'মিন এবং নক্ষত্রের ক্ষমতাকে অস্বীকারকারী ৷ 
আর অপর পক্ষে যাহার বলেন; অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হইয়াছে তাহারা নক্ষত্রের 
ক্ষমতার প্রতি তো বিশ্বাস রাখে এবং আমার ক্ষমতার প্রতি বিশ্বাস রাখে না। 


1 ৮৫০৮৬ -৫- ০৯ ৬. 4১/4 


০2১৪৯০০১০৩০ ০০১১ 0 


2 


৫ 6৮০০১৬৩০০২৯ 231 


Contents 
সূরা সদর ২২৫ 


GF, ail 

০41 ১০০১০০১০৯৯৪, ১0 
LiF Gz, 2 মার oS 
১১ ১ ৩১৮ লৈ এস Eo 


GS ৮ 


০৮৮৮১ AN ৩৬৯০১ Ot 
EOE 
ঃ (৫১) আমি ইচ্ছা করিলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী প্রেরণ 
জনিত গানত 0) তুমি কাফিরদিগের অনুগত্য করিও না। এবং তুমি 
কুরআনের সাহায্যে উহাদিগের সহিত প্রবল সংগ্রাম চালাইয়া দাও । (৫৩) তিনিই 
দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করিয়াছেন। একটি মিষ্টি, সুপেয় এবং অপরটি 
লোনা, খর; উভয়ের মধ্যে রাখিয়া দিয়াছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান । 
(৫৪) এবং তিহি মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি হইতে; অতঃপর তিনি তাহার 
বংশগত ও বৈবাহিক সম্বন্ধ স্থাপন করিয়াছেন । তোমার প্রতিপালক সর্বশক্তিমান । . 
তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 
১০ ২৯১5 ৮1৫ "০৪ (55 20 "519 আমি ইচ্ছা করিলে প্রতি জনপদে এক 
একজন নবী প্রেরণ করিতাম। কিন্তু হে মুহাম্মদ! কেবল আপনাকেই সারা বিশ্ববাসীর 
জন্য নবী হিসাবে প্রেরণ করিয়াছি এবং এই কুরআন প্রচারের কাজে নিযুক্ত করিয়াছি। 
ইরশাদ হইয়াছে ৪ EE ০০১ ৭০৩০১০ যেন এই পবিত্র কুরআন দ্বারা তোমাদিগকে 
গিটার টিন ররর ক রিনার আরতি রা বিটা খা! 
- ০০৬, LEG lal, ৩০ 4১882, ১৭ 
“আর বিভিন্ন গোত্রসমূহ. হইতে যেই ব্যক্তিই ইহার সহিত কুফর করিবে সে হইবে 
দোযখবাসী” । (সূরা হুদ ৪ ১৭) 
আরো ইরশাদ হইয়াছে 8 ৫15 ৬০ ১৪111 ০৬৯০ 
“যেন মক্কাবাসী ও উহার পার্বতী এলাকাসমূহের জনপদকে আপনি সতর্ক করিতে 
পারেন” । 
আরো ইরশাদ হইয়াছে $ 
1৮৮৯ 01 401 055) ৩০141154008 
হে নবী! আপনি বলুন, হে লোক সকল। আমি তোমাদের সকলের নিকট রাসূল 
in ee ৷ (সূরা আরাফ £ ১৫৮) 
ইব্‌ন কাছীর_-২৯ (৮ম) 


হ) 


Contents 


২২৬ তাফসীরে ইবনে কাছীর 


_ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত ৪ ১,১1, ১০২১। 511 5১৫ আমি, লাল 
কালো নির্বিশেষে সকলের নিকট প্রেরিত হইয়াছি। বুখারী ও মুসলিম শরীফে আরো 
বর্ণিত, {Le Ll (11 ০১১19 Lol 33 ৩1] ০৮১৪ UO পূর্বে 
কোন নবী বিশেষ এক কাওমের প্রতি প্রেরিত হইয়াছেন। কিন্তু আমি সকল কাওমের 
প্রতি প্রেরিত হইয়াছি। আর এই কারণে ইরশাদ হইয়াছে $ ০১৯ ]| ০০ ১০৪ 
1১২৯১ হে নবী! আপনি কাফিরদের অনুসরণ করিবেন না এবং তাহাদের সহিত 
কুরআন দ্বারা জিহাদ করুন। 


13101513500 ০ ডিও oll ০৮5 Hl a 

তিনি সেই মহান সত্তা যিনি দুই সমুদ্রকে মিলাইয়া দিয়াছেন, একটি পানি সুমিষ্ট এবং 
অপরটির পানি লবণাক্ত ও তিক্ত। অর্থাৎ তিনি দুই প্রকার পানি সৃষ্টি করিয়াছেন। 
চতুর্দিকে নদী-নালা ও পুকুর পানিকে তিনি সুমিষ্ট করিয়াছেন । ইহাকে আয়াতে মিষ্ট 
পানির সমুদ্র বলা হইয়াছে । ইবন জরীর ও ইব্‌ন জুরাইজ (র) এই তাফসীর গ্রহণ 
করিয়াছেন । তাহাদের এই তাফসীরে সন্দেহের কোন অবকাশ নাই । বস্তুতঃ মিষ্ট পানির 
অন্য কোন সমুদ্র নাই। আর আল্লাহ্‌ তা'আলা তো বাস্তব ঘটনারই সংবাদ দান করিয়া 
করিয়াছেন । অতএব মিষ্ট পানির সমুদ্র দ্বারা এ সকল নদী নালার প্রবাহিত পানি বুঝান 
হইয়াছে। যাহা পৃথিবীর প্রত্যেক এলাকায় মানুষের সর্বপ্রকার প্রয়োজন পূর্ণ করিবার জন্য 
মারার রাগের লিজ 

‘21০515৯ অৰ্থাৎ একটির পানি এমন লবণাক্ত ও তিক্ত যে উহা কোন অবস্থায় 
গান বারী পা SCE মেন প্রান ও গাগতার রনি eT এারং রানা 
মহাসাগর ও উহাদের সহিত সংযুক্ত অন্যান্য সাগর । যেমন- লোহিত সাগর, ইয়ামান 
সাগর, বাস্রা সাগর, পারস্য সাগর, চীন সাগর, ভারত মহাসাগর । এই প্রকার আরো বহু 
সাগর আছে যাহাদের পানি থাকে স্থির। কিন্ত শীতকালে ও তীব্র ঝড়ের সময়ে ইহাদের 
মধ্যে মারাক্লুক ঢেউয়ের সৃষ্টি হয়। কোন কোন সাগরে জোয়ার ভাটা শুরু হয়। প্রতি চন্দ্র 
মাসের শুরুতে জোয়ার হয়, চন্দ্র যখন ছোট হইতে শুরু করে তখন হইতে ভাটা শুরু 
হয়। নতুন চাঁদ উদয় হইবার সাথে সাথেই পুনরায় জোয়ার হয় এবং পানি বৃদ্ধি পায় এই 
ভাবে চাদের চৌদ্দ তারিখ পর্যন্ত পানি বৃদ্ধি পাইতে থাকে । কিন্তু যেই সকল সমুদ্র স্থির 
থাকে উহাদের পানি লবণাক্ত ও তিক্ত । ফলে বায়ু দুষিত হয় না এবং এ সকল সমুদ্রে 
যেই অসংখ্য জীবজন্তু মুত্যুবরণ করে । উহার কারণে ও পৃথিবীতে দুর্গন্ধ ছড়াহেয়া পড়ে 
না। আর সমুদ্রে পানি লবণাক্ত হইবার কারণেই হাওয়াও বিশুদ্ধ থাকে । একদা রাসূলুল্লাহ 
| (সা)-কে জিজ্ঞাসা করা হইল, আমরা কি সমুদ্রের পানি দ্বারা অযু করিতে পারি? তিনি 
বলিলেন 855, =| ১০০ ৫%1| ৯ উহার পানি পাক ও বিশুদ্ধকারী এবং উহার 
মৃত জীব ও হালাল। হাদীসটি মালিক, শাফিঈ, আহমাদ ও সুনান গ্রন্থ সমূহের 
গ্রন্থকারগণ বর্ণনা করিয়াছেন। 


Contents 


সূরা আল-ফুরকান ২২৭ 
1১১৯০ 2,055,514, 022, আর তিনি উহাদের মাঝে অর্থাৎ 
লবণাক্ত ও সুমিষ্ট সাগর ও নদী যাত্রার মাঝে আবরন ও মযবুত অন্তরায় সৃষ্টি 
করিয়াছেন। যেন একটির পানি অপরটির সহিত মিশ্রিত না হইতে পারে। যেমন অন্যত্র 
ইরশাদ হইয়াছে £ 
28 Yr 2 Ed পি ০৮2৫5 ৮০ ৭ “28-0 এসি 9৮ ০ ৮০. er ee 
LS) ₹১। ৪৮ 0022 4 ০১১ শিউলি JEL 2! 0০৩ 
_ ১0445 
“আল্লাহ তা'আলা দুইটি সম্মিলিত সাগরকে প্রবাহিত করিয়াছেন উহাদের মাঝে 
রহিয়াছে একটি প্রতিবন্ধক, যেন উহারা পরস্পরে তাহাদের স্বীয় সীমা অতিক্রম না 
করে। অতএব তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার 
করিবে”? (সূরা রাহমান ৪ ১৯-২০)। 
বা নাট নারি. 


শা রা কা রা কা Me ভা কা জা করা FF ee www 


কিন 8 40 ০21 2428 

“না কি, সেই মহান সত্তা যিনি যমীনকে আবাসস্থল করিয়াছেন এবং উহার মাঝে 

নদী নালা সৃষ্টি করিয়াছেন, উহার উপর পাহাড় ও প্রতিষ্ঠিত করিয়াছেন আর দুই সমুদ্রের 

মাঝে অন্তরায় সৃষ্টি করিয়াছেন। বলতো দেখি আল্লাহর সহিত কি অন্য উপাস্য আছে? 
বরং তাহাদের অধিকাংশই হইল মূৰ্খ । (সূরা নামল $ ৬১) 


105 2001 ০ BIE ও yn 

তিনি সেই মহান সত্তা যিনি পানি অর্থাৎ দুর্বল ও নিকৃষ্ট বীর্য দ্বারা মানুষ সৃষ্টি 

করিয়াছেন। তাহাকে সর্বাঙ্গীন সুন্দর করিয়া সৃষ্টি করিয়াছেন। যাহাকে ইচ্ছা পুরুষ সৃষ্টি 

তাহাকে প্রথমতঃ বংশগতভাবে সম্বন্ধিত করিয়াছেন। কিছু কাল পরে যখন সে বিবাহ 

করে তখন বৈবাহিক সম্পর্ক দ্বারা আদ্রীয়-স্বজন করিয়া দেন। যেমন- শ্বশুর-শাশৃূড়ী 
ইত্যাদি । 


॥ 2৫ 2০ ১ ৫ 42 4 
৯০ iS A ০৯১০০১৯২০৯৪, চটি 


S00 ৷ ১7047 


Contents 


২২৮ তাফসীরে ইবনে কাছীর 


WW bd dW Ld 8 oo শার্ট & ০৫৮১ 
১৯৫৩৪ ৬৩ APLC S ১0৮ 


2 & শার্ট 


৮৫০ 
| id ২৮66 Pos ডি 9 
ols ole e354 


PE 


4 bed AG ০৪১২, ০১৮৭ ৩৮০৯ 04 
ES A ৩০৬৯৭ 


2,23, Po oc Phu jet 


40845054592 


অনুবাদ £ রর সা আকার রও এ গা 
উহাদিগকে উপকার করিতে পারে না, অপকারও করিতে পারে না। কাফির তো স্বীয় 
প্রতিপালকের বিরোধী । (৫৬) আমি তো আপনাকে কেবল সুসংবাদদাতা ও 
সর্তককারীরাপেই প্রেরণ করিয়াছি। (৫৭) বলুন, আমি তোমাদিগের নিকট ইহার 
জন্য কোন প্রতিদান চাহি না, তবে যে ইচ্ছা করে সে তাহার প্রতিপালকের পথ 
অবলম্বন করুক । (৫৮) তুমি নির্ভর কর তাহার উপর যিনি চিরঞ্জীব, যাহার মৃত্যু নাই 
এবং তাহার প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা কর, তিনি তাঁহার বান্দাদিগের পাপ 
সম্পর্কে যথেষ্ট অবহিত (৫৯) তিনি আকাশমন্ডলী পৃথিবী ও উহাদিগের মধ্যবর্তী 
সমস্ত কিছু ছয় দিবসে সৃষ্টি করেন। অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনিই 
রাহমান, তাহার সম্পর্কে যে অবগত আছে তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখ । (৬০) 
যখন উহাদিগকে বলা হয়, সিজ্দাবনত হও রাহমান -এর প্রতি, তখন উহারা বলে, 
‘রাহমান’ আবার কে? তুমি কাহাকেও সিজ্দা করিতে বলিলেই কি আমরা তাহাকে 
সিজদা করিব? ইহাতে উহাদিগের বিমুখতাই বৃদ্ধি পায়। 

তাফসীর ঃ উপরোল্লিখিত আয়াতে আল্লাহ তাআলা মুশরিকদের মূর্খতার উল্লেখ 
করিয়াছেন। কারণ, তাহারা কেবল তাহাদের মতানুসারে এমন সকল প্রতিমা পূজা করে 
যাহারা তাহাদের কোন উপকার করিতে সক্ষম নহে আর না তাহাদের কোন ক্ষতি 


Contents 


সূরা আল-ফুরকান ২২৯ 
করিতে পারে। আর এ সকল প্রতীমার জন্যই আল্লাহ ও তাহার রাসূলের বিরোধিতা করে 
: এবং মুসলমানদের সহিত শত্রুতা পোষণ করে। আর তাহাদের প্রতিমার জন্যই যুদ্ধ 
বিগ্রহে লিপ্ত হয়। 1১. $ <, = ॥1| 34 আর কাফির তো আল্লাহর 
বিরুদ্ধে শয়তানের সাহায্য করিয়া থাকে। কিন্তু আল্লাহর রাহে জিহাদকারী সৈনিকগণই 
বিজয়ী হয়। 

অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 

৯১১ ০১৮১৮৯০১০০১] Ll 401 ০৩০ Se TST 

“আর তাহারা আল্লাহকে বাদ দিয়া অন্যকে উপাস্য গ্রহণ করিয়াছে । তাহাদের আশা 
যে, তাহারা সাহায্য পাইবে । অথচ, এ সকল উপাস্য তাহাদের সাহায্য করিতে সক্ষম 
হইবে না”। (সূরা ইয়াসীন £৪ ৭৪) অথচ অনর্থক এ সকল মুর্খরা তাহাদের পক্ষে যুদ্ধে 
অবতীর্ণ হইয়াছে। পার্থিব ও পারলৌকিক শুভ পরিণতি ও সাহায্য কেবল আল্লাহ, তাহার 
রাসূল ও মুমিনদের জন্য । 

মুজাহিদ (র) আলোচ্য আয়াতে অর্থ করিয়াছেন, “কাফির আল্লাহর নাফরমানীর 
ব্যাপারে শয়তানের সাহায্যকারী । সাঈদ ইব্‌ন জুবাইর (র) সাঈদ ইবন জুবাইর (র) 
বলেন, কাফির, শিরক ও আল্লাহ দ্রোহীতার কারণে শয়তানের সাহায্যকারী । যায়িদ ইব্‌ন 
আসলাম (র) বলেন, কাফির শয়তানের বন্ধু । 

5৫9 17751৮, গু। ৬০,1 5 হে নবী! আমি আপনাকে কেবল মু"মিনদের 
জন্য সুসংবাদ দানকারী ও কাফিরদের জন্য সতর্ককারী হিসাবে প্রেরণ করিয়াছি । যেই 
ব্যক্তি আল্লাহর আনুগত্য স্বীকার করিবে তাহার জন্য বেহেশতের সুসংবাদদাতা । আর 
প্রেরণ করিয়াছি। 

১ ১০ এত ১41৭ 5% হে নবী! আপনি বলিয়া দিন আমি তো এই 
কাজের বিনিময়ে তোমাদের নিকট কোন প্রতিদান প্রার্থনা করিতেছি না। আমি তো 
কেবল আলাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই কাজ করিতেছি । অতএব তোমাদের 
নিজেদের স্বার্থে যাহার ইচ্ছা সে যেন সরল পথে পরিচালিত হয় । 

১4১০, 14 || 55501 25০ 9। অৰ্থাৎ তোমাদের নিকট হইতে আমার 
যাহা কিছু চাওয়া-পাওয়া উহা হইল, যেই ব্যক্তি তাহার প্রতিপালকের পথ অবলম্বন 
করিতে চায় সে যেন অবলম্বন করে । ইহাই তোমাদের নিকট হইতে আমার চাওয়া ও 
প্রার্থনা । এবং আল্লাহর পথ অবলম্বন করিতে হইলে অবশ্যই আমার অনুসরণ করিতে 
হইবে। | 


Contents 


২৩০ তাফসীরে ইবনে কাছীর 


Oo ew 


৩৯০১ ৪১1 ৯1 15 455, আপনি আপনার সকল কার্যে সেই চিরঞ্জীব 
মহান আল্লাহ্‌র উপর ভরসা ড যিনি কখনও মৃত্যুষরণ করিবেন না। | 


62 ০ পে z 


১:1০ 453 9৯ ১541১ ১0119 ১5১13 0941 9 তিনিই প্রথম, 
তিনিই শেষ, তিনিই যাহির আর তিনিই বাতিন। আর তিনিই সকল বস্তু সম্পর্কে পরিচিত 
(সূরা হাদীদ ৪ ৩)। তিনিই সকলের প্রতিপালক ও মালিক। অতএব হে নবী, তিনিই 
আপনার আশ্রয়স্থল । তাহার প্রতিই ভরসা করা যায়। তিনিই আপনার জন্য যথেষ্ট । 
তিনিই আপনার সাহায্যকারী ও সাফল্যদানকারী । যেমন ইরশাদ হইয়াছে ঃ 


৪ 0০০71 ০ 31) ৩৮) ৩০ এ 05805 85 0৮185 
lil ১০ 05551117451) 

“হে রাসূল! আপনার প্রতিপালকের পক্ষ হইতে প্রেরিত বাণী আপনি প্রচার করুন। 
যদি আপনি উহা না করেন তবে দায়িতৃ পালিত হইবে না। আর আল্লাহ আপনাকে মানুষ 
হইতে হিফাযত করিবেন” । (সুরা মায়িদা ৪ ৬৭) 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আবু যুর'আহ রে) ..... শাহর ইবন হাওশাব (রি) 
হইতে বর্ণিত। তিনি বলেন, একদা হযরত সালমান (রা) মদীনার এক গলিতে রাসূলুল্লাহ 
(সা)-এর সহিত সাক্ষাৎ ঘটিলে, তিনি রাসুলুল্লাহ (সা)-কে সিজ্দা. করিলেন, তখন 
রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেনঃ 

০৪ 2 1 ৯] 19 00৭5 6 জী 

“হে সালমান! তুমি আমাকে সিজ্দা করিও না। তুমি সেই মহান আল্লাহকে সিজদা 
করিবে যিনি চিরঞ্জীবি, কখনও যাহার মৃত্যু ঘটিবে না। রিওয়ায়েতটি মুরসাল-হাসান। 

৯৬০৯ [9 অর্থাৎ আল্লাহর প্রশংসার সহিত তাহার পবিত্রতা ঘোষণা কর। এই 
কারণে রাসূলুল্লাহ সো) বলিতেন ঃ 4১২50559441 445৫ হে আল্লাহ । হে 
আমাদের প্রতিপালক । আপনার প্রশংসার সহিত আপনার পবিত্রতা ঘোষণা করিতেছি। 
আয়াতের মর্ম হইল, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তাহার ইবাদত কর এবং তাহারই 
উপর ভরসা কর। 

' অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ ১১. ৮... আল্লাহর প্রশংসার সহিত তাহার পবিত্রতা 


ঘোষণা কর । এই কারণে রাসুলুল্লাহ (স) বলিতেন ৪ 01১১915181০ 
অর্থৎ্ হে আল্লাহ! হে আমাদের প্রতিপালক! আপনার প্রশংসার সহিত আপনার পবিত্রতা 
ঘোষণা করিতেছি। আয়াতের মর্ম হইল কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তাহার ইবাদত 


এবং তাহার উপর ভরসা কর। 


Contents 


সূরা আল-ফুরকান ২৩১ 
অন্যত্র ইরশাদ হইয়াছে $ 
90253 ১১৯৪৪ 9৯ 2 4113 ০১৪০] Giallo 

“তিনি মাশরিক ও মাগরিবের প্রভূ । তিনি ব্যতিত আর কোন ইলাহ নাই, অতএব 
তীহাকে তুমি কার্যনির্বাহী হিসাবে গ্রহণ কর”। (সূরা মুয্যাম্মিল্‌ 8 ৯) 

আরো ইরশাদ হইয়াছে ঃ ale JS ১১৪৪০ “অতএব তাহার ইবাদত কর এবং 
তাহার উপর ভরসা কর” । 

Rs Ls tn 950 

“আপনি বলুন, তিনি বড়ই মেহেরবান, আমরা তো তাহার প্রতি ঈমান আনিয়াছি 

এবং তাহার উপর ভরসা করিয়াছি” । (সূরা মুল্‌ক ৪ ২৯) 

[১১ ১১,০ ০554; ৮২৫ আল্লাহ তাহার বান্দাদের গুনাহসমূহ সম্পূর্ণ অবগত 
হওয়ার জন্য যথেষ্ট। তিনি সর্ববিষয়ে জ্ঞাত। অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুও তাহার অজ্ঞাত 
নহে। 

EA এ CELE Ul a al Splat GR Loh 

“আল্লাহ যিনি চিরজীবি তিনি তাহার মহান কুদ্রতে সু-উচ্চ সাতটি আসমান এবং 
সাতটি যমীনকে ছয় দিনে সৃষ্টি করিয়াছেন। অতঃপর তিনি আরশে আসীন হইয়াছেন। 
অর্থাৎ তিনি সকল বিষয়ের ব্যবস্থাপনা করেন। সঠিক ফায়সালা করেন” । 

"১ 3 44৯ ১১৯৮ “অতএব সেই মহান আল্লাহ সম্পর্কে কোন 
ওয়াকিফহাল ব্যক্তিকে জিজ্ঞাসা কর এবং তীহার সম্পর্কে জ্ঞান লাভ কর” । আর ইহা 
জানা কথা যে, হযরত মুহাম্মদ (সা) যিনি আল্লাহর খাস বান্দা ও তাহার রাসূল তিনিই 
মহান আল্লাহ সম্পর্কে সর্বাপেক্ষা অধিক জ্ঞান রাখেন । কারণ তিনি মানবজাতির সরদার, 
তিনি যাহা কিছু বলেন, আল্লার পক্ষ হইতে অহী প্রাপ্ত হইয়া বলেন। অতএব তিনি যাহা 
কিছু বলিবেন উহাই সত্য । মানুষের মধ্যে কোন বিষয়ে বিরোধ সৃষ্টি হইলে উহার সঠিক 
ফয়সালা কেবল তিনিই দিতে সক্ষম। সেই বিষয় তাহার মত ও ফয়সালা কেবল তিনিই 
দিতে সক্ষম। সেই সকল বিষয় তাহার মত ও ফয়সালা বিরোধী হইবে উহা অসত্য । 

ইরশাদ হইয়াছে £ ৮11... 1৮০৪৮5305০৮ “যদি কোন বিষয়ে তোমাদের 
উট নিন ব্রি উর লিলা সাযার বন রাধা রান ও 
মীমাংসা কর”। (সূরা নিসা 8 ৫৯) 


Contents 


২৩২ তাফসীরে ইবনে কাছীর 


আরো ইরশাদ হইয়াছে 8 4111 A ৮৮০ ০ ALE ১, “যেই 
বিষয়ে তোমরা মতবিরোধ করিবে উহার ফয়সালা আল্লাহর পক্ষ হইতে গ্রহণ করিতে 
হইবে” ৷ (সূরা শুরা £ ১০) 

3:০৫ 185 45, < ৩০5, সত্যতা ও ইনসাফের দিক হইতে তোমার 
প্রতিপালক সংবাদ দিয়াছেন উহা চরম সত্য এবং সেই সকল আদেশ নিষেধ করিয়াছেন 
উহা ইনসাফের উপর প্রতিষ্ঠিত । অতএব উহারই অনুসরণ করিতে হইবে। 

শিমর ইব্‌ন আতীয়্যাহ (র) বলেন, আলোচ্য আয়াতের অর্থ হইল, আল্লাহকে 
সঠিকভাবে জানিতে হইলে এই কুরআন হইতে জান। কারণ ইহাতেই আল্লাহর সঠিক 
জ্ঞান বিদ্যমান। 

অতঃপর আল্লাহ্‌ তা“আলা মুশরিকদের প্রতিবাদ করিয়াছেন । যাহারা আল্লাহ ব্যতিত 
অন্যান্য উপাস্যদের সম্মুখে সিজ্দা করিত ইরশাদ হইয়াছে ঃ 

1১১১১ 51015 ১৮৮41102400 0510 

আর যখন তাহাদিগকে বলা হয় তোমরা রাহমানের সমীপে সিজ্দা কর তখন 
তাহারা বলে, রাহমান কে? আমরা তাহাকে চিনি না। মুশরিকরা আল্লাহর জন্য “রাহমান' 
নামকে অস্বীকার করিত ৷ হুদায়বিয়ার সন্ধির দিনেও তাহারা এই নামকে অস্বীকার 
করিয়াছিল । সন্ধিকালে যখন রাসূলুল্লাহ (সা) লেখককে “বিস্মিল্লাহির রহমানির রহীম’ 
না। বরং আমরা যেমন লিখি, তোমরাও তদুপ লিখ । অর্থাৎ বি-ইস্মিকা আন্মাহুম্মা। এই 
কারণেই আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন £ 

1৮০০১] ০ 2 Loe Ell a sla tyes এ 

“আপনি বলুন, তোমরা আল্লাহ বলিয়া ডাক, কিংবা রাহমান বলিয়া ডাক যাহা 
বলিয়াই ডাক সবই ঠিক । কারণ, আল্লাহর জন্য অনেকগুলো উত্তম নাম রহিয়াছে। অর্থাৎ 
তিনি আল্লাহ, এবং তিনি রাহমানও” । (সূরা ইস্রা ৪ ১১০) 

এখানে ইরশাদ হইয়াছে ঃ 

La MILs UG ১০৯০ 15৬০ ০৫৪ 3251915 

“যখন তাহাদিগকে রাহমানকে সিজ্দা করিতে বলা হয় তখন তাহারা বলে, রাহমান 
কে? আমরা রাহমানকে চিনি না। (2১55 (51 ১: আমরা কি কেবল তোমার 
নির্দেশেই সিজ্দা করিব? আর তাহাদের ঘৃণা বৃদ্ধি হইয়া-ই চলিতেছে। অবশ্য মু*মিনগণ 
পরম করুণাময় রাহমান-রাহীমের সমীপে সিজ্দা করে আর কেবল তীহাকেই মাবৃদ 


Contents 


সূরা আল-ফুরকান ২৩৩ 


বলিয়া মান্য করে।.সমস্ত উলামায়ে কিরাম এই বিষয়ে এক্যমত পোষণ করেন যে, সূরা 
ফুরকান এর এই আয়াত যে পাঠ করিবে এবং শ্রবণ করিবে সকলের উপরই সিজ্দা করা 
ওয়াজিব । 


শার্ট 8 ১:৮৮ 


4:০9 E32 Bas ৯৩৮5 ১61 
2, Loo 2 
els ৩০৭ 


FY ১১০৯০6১5020 Tr 0৯ না 


সস 


অনুবাদ 8৪ (৬১) কত মহান তিনি যিনি নভোমন্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র 
এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ ও জ্যোর্তিময় চন্দ্র । (৬২) এবং যাহারা 
উপদেশ গ্রহণ করিতে ও কৃতজ্ঞ হইতে চাহে তাহাদিগের জন্য তিনিই সৃষ্টি 
করিয়াছেন রাত্রি এবং দিবসকে পরম্পরের অনুগামীরূপে । 

তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা স্বীয় মহতৃও বড়ত্ব প্রকাশার্থে ইরশাদ করেন ঃ তিনিই 
আসমানে বুরুজ সৃষ্টি করিয়াছেন মুজাহিদ ও সাঈদ ইব্‌ন জুবাইর (র), আবু সালিহ, 
হাসান ও কাতাদাহ রে) বলেন, 'বুরুজ' দ্বারা এখানে নক্ষত্রপুঞ্জ বুঝান হইয়াছে । কেহ 
হযরত আলী, ইব্‌ন আব্বাস (রা) মুহাম্মদ ইবন কাব, ইব্রাহীম নাখুঈ ও সুলায়মান ইব্‌ন 
মিহ্রান ও আমাশ (র) হইতে ইহা বর্ণিত। আবু সালিহ (র) হইতেও ইহা' বর্ণিত। 
অবশ্য বিশাল নক্ষত্রসমূহ পাহারার জন্য নির্দিষ্ট বালাখানা হিসাবেও বিবেচিত হইতে 
পারে। তখন অবশ্য কোন বিরোধ থাকিবে না। কিন্তু প্রথম মতটি অধিক প্রসিদ্ধ। 
ইরশাদ হইয়াছে 8 ৮১:৮০ ১১ 2০1 1825 5815 “আমি প্রথম আসমানকে 
উজ্জ্বল নক্ষত্র দ্বারা সজ্জিত করিয়াছি” । (সূরা মুল্ক 8 ৫) 

আর এই কারণেই ইরশাদ হইয়াছে ঃ _ 
০৪508505545 0585254010৯ দু 4১৪ 

“সেই সত্তা বড়ই বরকতময়, যিনি আসমানে বরুজ অর্থাৎ নক্ষত্র পুঞ্জ সৃষ্টি 
করিয়াছেন এবং উহাতে প্রদীপতুল্য সূর্য ও উজ্জ্বল চন্দ্র সৃষ্টি করিয়াছেন” । যেমন অন্যত্র 
ইরশাদ হইয়াছে, (২12১ (৯1... (১1৯9 “আর আমি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করিয়াছি” । 
ইব্‌ন কাছীর-_৩০ (৮ম) 


Contents 


২৩৪ তাফসীরে ইবনে কাছীর 


JES ECE অর্থ হইল, আল্লাহ্‌ তা'আলা চন্ত্রকে সূর্যের-আলো ছাড়াই ভিন্ন 
আলোকে উজ্জ্বল করিয়াছেন। যেমন ইরশাদ হইয়াছে ঃ 
-1955 ০০819 ৭০ ant 0৯ ও 95 
“আর তিনি সেই সত্তা যিনি সূর্যকে আলোকময় করিয়াছেন এবং চন্দ্রকে করিয়াছেন 
নূর” । (সূরা ইউনুস ৪ ৫) 
হযরত নূহ (আ) যে তাহার কাওমকে হিদায়াত বাণী শুনাইয়াছিলেন, উহার উল্লেখ 
করিয়া আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 


1১৬১ ০৫৪ ১০৪]| 4০৯303০5১৭৮ ৮৮০ 401 5 Sy ০০ 

“তোমরা কি ইহা প্রত্যক্ষ কর না যে, আল্লাহ্‌ তা'আলা কিরূপে সাতটি আসমানকে 
উপর নিচু করিয়া সাজাইয়াছেন আর উহাদের মধ্যে চন্দ্রকে নূর করিয়াছেন এবং সূর্যকে 
করিয়াছেন প্রদীপ” । (নূহ- ১৫ - ১৬) 

তঃপর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন ৪1411 21:91 115 os 

{415 “আর সেই মহান আল্লাহ-ই রাত্র দিবসকে একে অপরের পরে সৃষ্টি করিয়াছেন” । 
অর্থাৎ দুইটি সময় একত্রিত হয় না। রাত্র শেষ হইবার পরে দিনের আগমন ঘটে । আর 
দিন শেষ হইবার পর রাত্রের আগমন ঘটে । (সূরা ফুরকান ৪ ৪৮) 

যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে £ ১4513 LA ..4511 ১1,59 “সেই 
মহান আল্লাহ তোমাদের জন্য চন্দ্র-সূর্যকে যথাক্রমে একেরপর এককে অধিনস্ত করিয়া 
IS CVE VENTE Et CN LOU দর 

আরো ইরশাদ হইয়াছে 8 ১৯০ 1০০ 44110511 ০5১৯১ “রাত্র দিবসকে 
আচ্ছাদিত করি এবং পারার ৰ 


| ৩১১৪ 01 $] 4 ১4০। সূৰ্যের জন্য ইহা সংগত নহে যে সে 
Ey OO CUE EV ৪০) 
পপর উর রী 
নির্দিষ্ট করিয়া দিয়াছেন। দিবাকালে কোন আমল ছুটিয়া গেলে রাত্রিকালে উহা পালন 
করিতে পারে । অনুরূপভাবে যাহার রাত্রিকালের আমল ছুটিয়া যায়৷ সে উহা দিবাকালে 
পুনরায় করিতে সুযোগ পায় । 


Contents 


সূরা আল-ফুরকান ২৩৫ 
বিশুদ্ধ হাদিসে বর্ণিত ঃ 
LEU bs El গে 54787575845 


HARE 

“আল্লাহ তা'আলা রাত্রিকালে দিনের অপরাধীকে তাওবা কবূল করিবার জন্য হাত 
সম্প্রসারিত করেন এবং দিবাকালে রাত্রিকালের অপরাধীর তাওবা কবূল করিবার জন্য 
হাত সম্প্রসারিত করেন” । আবু দাউদ তায়ালিসী (র) ..... হাসান (র) হইতে বর্ণিত। 
একবার হযরত উমর ইবনুল খাত্তাব (রা) চাশতের সালাত দীর্ঘ করিলেন । তখন তাহাকে 
বলা হইল, আপনি আজ এমন এক কাজ করিয়াছেন, যাহা পূর্বে কখনও করেন নাই। 
তিনি বলিলেন, আমার রাত্রের কিছু আমল অবশিষ্ট রহিয়া গিয়াছিল, এখন আমি উহা পূর্ণ 
করিলাম । অতঃপর তিনি পাঠ করিলেন ঃ 
-1০৫:5901% 280 45159 25 ১445 0৪ এ id ০১ 

আলী ইব্‌ন তালহা (র) বলেন, হযরত ইব্‌ন আব্বাস রো) আলোচ্য আয়াতের 
তাফসীর প্রসংগে বলেন, যেই ব্যক্তির রাত্রিকালের কোন আমল ছুটিয়াছে দিবাকালে সে 
উহার করিতে পারে । আর যাহার দিবা কালের আমল ছুটিয়া যায় রাত্রিকালে সে উহা 
করিতে পারে । ইকরিমাহ, সাঈদ ইব্‌ন জুবাইর এবং হাসান (র) ও অনুরূপ ব্যাখ্যা 
করিয়াছেন। মুজাহিদ ও কাতাদাহ (র) আলোচ্য আয়াতের তাফসীর করিয়াছেন, আল্লাহ্‌ 
রাত্র ও দিবসকে পরম্পরে একে অপরের বিপরীত করিয়াছেন। একটি অন্ধকার, অপরটি 
আলোকিত । 


১১6 ০১১৩ ৬ ০%১-২০ ১০৮০ ০; গা" 
Zio acd FL 2 


০০19৬ Sr > 


৫ Ad w 
Zo usu A af BASE dat ॥ a 


052০০ ৩১৯৫২ ls NM 


SEALY AP do 
GE tH Sol ঢের, ০%৯এ ০:০5 ১0 


2 শাহি তা 


১1৮৮ S50 


Contents 


২৩৬ তাফসীরে ইবনে কাছীর 


A APD িললি৬ LE AE A 
১৩০০9 | ২০০০৩ ০১৮০০ 171 


Pad 


টির রা AS LAL 
ASS rh As 5 A সি ০ ১71 
পিচের 


১৩199 এ১ 


$ (৬৩) “রাহ্মান' oe ate Nett রান সরল রজার কার 
এ Ue HA SLA SUA তখন তাহারা বলে 
‘সালাম’ (৬৪) এবং রাত্রি অতিবাহিত করে তাহাদিগের প্রতিপালকের উদ্দেশ্যে 
সিজ্দাবনত হইয়া ও দন্ডায়মান থাকিয়া । (৬৫) এবং আর তাহারা বলে “হে 
আমাদিগের প্রতিপালক! আমাদিগ হইতে জাহান্নামের শাস্তি বিদূরিত কর; উহার 
শাস্তি তো৷ নিশ্চিত বিনাশ; (৬৬) আশ্রয়স্থল ও বসতি হিসাবে উহা কত নিকৃষ্ট । (৬৭) 
এবং যখন তাহারা ব্যয় করে, তখন তাহারা অপব্যয় করে না; কার্পণ্যও করে না। 
বরং তাহারা আছে এতদুভয়ের মধ্যে মধ্যম পন্থায় । 
তাফসীর £ উল্লেখিত আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলা তাহার খাস বান্দাগণের 
গুণাবলীর উল্লেখ করিয়াছেন। ইরশাদ হইয়াছে 81:১৯ 2১31 de has ০১১11 
“যাহারা যমীনের উপর চলাচলে বিনীত হইয়া চলে, তাহাদের গান্তির্য বজায় রাখিয়া 
অথচ, কোন প্রকার অহংকার না করিয়া চলে। ইরশাদ হইয়াছে £ ৯০5১১ 
(১০ ১৯১%। “তুমি যমীনে অহংকার ভরে চলিওনা” । মু'মিনগণ অহংকার না করিয়া 
কাহাকে তুচ্ছজ্ঞান না করিয়া বিনীত ও বিনম্র হইয়া চলাচল করে । তবে ইহার অর্থ ইহাও 
নহে যে তাহারা বানোয়াট ও লৌকিকতা করিয়া রোগীদের মত চলাচল করে । রাসূলুল্লাহ 
(সা) যখন চলিতেন তখন মনে হইত যেন তিনি কোন উচুস্থান নিচে অবতীর্ণ হইতেছেন 
এবং যেন তাহার জন্য যমীনকে সংকুচিত করা হইতেছে। সালফে সালেহীন লৌকিকতা 
করিয়া দুর্বলদের ন্যয় চলা অপসন্দ করিতেন। হযরত উমর (রা) হইতে বর্ণিত, একবার 
তিনি একজন যুবককে বড় ধীরেধীরে চলিতে দেখিলেন; তাহাকে তিনি জিজ্ঞাসা 
করিলেন, তুমি কি রোগী! সে বলিল, জী না, তখন তিনি তাহার প্রতি লাঠি উচু করিয়া 
সতর্ক করিয়া দিলেন এবং তাহাকে শক্তির সহিত চলিতে আদেশ করিলেন । আলোচ্য 
আয়াতে 1:৯৯ অর্থ ভাব গান্টীর্য। রাসূলুল্লাহ সো) ইরশাদ করিয়াছেন ঃ 


ree 


811 25 Si 355 LEST ৮5 এও 51021 হা | 
ls SSL [৬1০৬০587১31 0০৪01039115 


Contents 


সুরা আল-ফুরকান ২৩৭ 


তোমরা যেন সালাতের জন্য আগমন কর তখন তোমরা দৌঁড়াইয়া আসিও না বরং 
তোমরা নিজেদের ভাবগন্তিরতা বজায় রাখিয়া সালাত পড়িতে আসে, অতঃপর জামাতের 
সাথে সেই সালাত পাইবে উহা আদায় করিবে। এবং যাহা ছুটিয়া যাইবে উহা পূর্ণ 
করিবে । আবদুল্লাহ ইব্‌ন মুবারাক, মা'মুর উমর ইব্‌ন মুখতার ও হাসান বাসরী (র) 
হইতে বর্ণনা করিয়াছেন। তিনি 11... ০*১|। ১০১ -এর তাফসীরে প্রসংগে 
বলেন, মু'মিনগণের চক্ষু কর্ণও অন্যান্য অংগ প্রতংগসমূহ অবনত থাকে । এমন কি মূর্খ 
লোকেরা তাহাদিগকে রোগী বলিয়া ধারণা করে। বস্তুত তাহারা রোগাক্রান্ত নহে। 
যাহা অন্য লোকের অন্তরে প্রবেশ করে না। এবং পরকাল সম্পর্কে তাহাদের দৃঢ় বিশ্বাসই 
তাহাদিগকে পার্থিক মোহ হইতে বিরত রাখে । কিয়ামত দিবসে তাহারা বলিবে, সমস্ত 
প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের যাবতীয় চিন্তা দূর করিয়া দিয়াছেন। আল্লাহর 
কসম! অন্যান্য লোকের মত তাহাদের পার্থিক কোন চিন্তা ছিল না। আর বেহেশতের 
পরিবর্তে আর কোন বস্তু তাহাদের নিকট অধিক গুরুত্বপূর্ণ ছিল না। তাহারা দোযখের 
শান্তির ভয়েই রোদন করিত। যেই ব্যক্তি আল্লাহর পক্ষ হইতে ভীতি প্রদর্শন করিবার 
পরও অন্তরে আল্লাহর ভয় পোষণ করিত না তাহারা অনুতাপের কোন শেষ নাই। যেই 
ব্যক্তি কেবল পানাহারকেই আল্লাহর নিয়ামত বলিয়া বিবেচনা করে, সে মূর্খ এবং তাহার 
শাস্তিও নিকটবর্তী । 

USL TG salad 28৮05 1315 

আর মুর্খ লোকেরা যখন আল্লাহর বান্দাগণের সহিত কোনরূপ অশালীন কথাবার্তা 
বলে, তখন তাহারা জবাবে মূর্খদের সহিত অনুরূপ অশালীন কথাবার্তা বলে না এবং 
তাহাদিগকে ক্ষমা করিয়া দেয় এবং জ্দ্রতাপূর্ণ কথাবার্তা বলে। যেমন রাসূলুল্লাহ 
(সা)-এর সহিত কেহ যদি যতই কঠিন মুর্খতার পরিচয় দিত, তিনি (সা) তাহার সহিত 
ততই ধৈর্যধারণ করিতেন । যেমন- ইরশাদ হইয়াছে 81০০1 95111 152০5190109 
£ “আর তাহারা অর্থাৎ মুমিনগণ যখন কোন অনর্থক কথাবার্তা শ্রবণ করে উহার প্রতি 
তাহারা ভুক্ষেপ করে না”। (সূরা কাসাস £ ৫৫) | 

ইমাম আহমাদ (র) বলেন, আসওয়াদ ইবৃন আমির (র) ..... নু'মান ইব্‌ন মুকরিন 
মুযানী (র) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার রাসুলুল্লাহ (সা)-এর সম্মুখে এক ব্যক্তি 
অপর এক ব্যক্তিকে গালি দিতে ছিল, কিন্তু যাহাকে গালি দিতেছিল, সে উহার জবাবে 
বলিতেছিল, তোমার উপর সালাম ও শান্তি বর্ষিত হউক । ইহা শুনিয় রাসূলুল্লাহ (সা) 
বলিলেন £ তোমাদের মাঝে একজন ফিরিশ্তা ছিল। এ ফিরিশৃতা গালিদাতার গালির 
জবাবে বলিতেছিল, গালি যোগ্য এই ব্যক্তি নহে বরং তুমি। আর যেই ব্যক্তি গালির 


Contents 


২৩৮ তাফসীরে ইবনে কাছীর 


জবাবে সালাম করিতেছিল, তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছিল সালামের যোগ্য এ 
গালিদাতা নহে বরং তুমি৷ হাদীসটির সনদ হাসান । মুজাহিদ (র) (5১ [513 অর্থ 
করেন তাহারা সঠিক ও সমুচিৎ কথা বলে। সাঈদ ইব্‌ন জুবাইর রে) বলেন, তাহারা 
উত্তম কথার মাধ্যমে মুর্খদের কথা জবাব দান করে । হাসান বাসরী (র) বলেন, মূর্খরা 
যদি মুমিনদের উপর অবিচার করে তবে তাহারা ধৈর্যধারণ করে। আল্লাহর প্রিয় 
বান্দাগণ দিবাকালে তো নানা প্রকার অসহনীয় কথাবার্তা শ্রবণ করে, কিন্তু রাত্রিকাল 
তাহাদের জন্য হয় অতি উত্তম। ইরশাদ হইয়াছে 8 ১০ ৮১] ১২:১২ ০3113 
(239 “আর যাহারা তাহাদের প্রতিপালকের সমীপে সিজ্দা করিয়া এরং দণ্ডায়মান 
হইয়া রাত্র অতিক্রম করে”। 

' ইরশাদ হইয়াছে ঃ 

- EOE RENE TE EAE (০ Jal ১০ 9243 1৬) 

“তাহারা অতি অল্প সময় শয্যাগ্রহণ করে এবং শেষ রাত্রে তাহারা আল্লাহর দরবারে 
মাগফিরাতের জন্য দোয়া করে” । (সূরা যারিয়াত ৪ ১৭) 

আরো ইরশাদ হইয়াছে ৪ Ul ১০ ৫2৬১৯ ২৮3৯3 ইনি 
পার্খদেশ বিছানা হইতে পৃথক রাখে”। (সূরা সিজদা 8 ১৬) 

সার বালার ররর 


9 #0 rer 


1১ ২১৪ ৮১%। ১১০১০৮০৫০৪০ aU JL দিন ০৪৪ ১5 ১০ 
- 42) ২০৯১ 

“না কি সেই ব্যক্তি উত্তম যে রাত্রির প্রহরসমূহে পরকালের ভয়ে এবং তাহার 
প্রতিপালকের রহমতের আশা পোষণ করিয়া আল্লাহর সমীপে সিজ্দা করিয়া ও 
দণ্ডায়মান হইয়া কাটাইয়া দেয়।” (সূরা যুমার ৪৯) 

আল্লাহ্‌ তা'আলা এখানেও তাহার প্রিয় বান্দাগণের এ গুণের উল্লেখ করিয়া বলেন £ 

Cle SK lie 01 ৯ 13০ 05 Grol (3 ৩1555 ০21 

“আর যাহারা আল্লাহর দরবারে এই দোআ করে, হে আমাদের প্রতিপালক! আপনি 
আমাদের নিকট হইতে জাহান্নামের আযাবকে দূরে রাখুন । নিঃসন্দেহে উহার আযাব বড়ই 
সর্বনাশা, যাহা চিরকাল শাস্তি দিতে থাকিবে । কখনও শেষ হইবে না” । কবি বলেন ঃ 

19122 2 AE 92১৯ ৮৪০ ly CE ৫2 ০১১০৫ ৩1 

“যদি তিনি শাস্তি দেন তবে উহা হইতে চিরস্থায়ী । আর যদি তিনি বড় দান করেন 

তবে উহাও করিতে পারেন । কারণ তিনি কাহারও পরোয়া করেন না”। 


Contents 


সূরা আল-ফুরকান ২৩৯ 
হাসান (র) 1০1১2 5.4 (4২১2 ১1-এর তাফসীর প্রসংগে বলেন, অস্থায়ীভাবে 
মানুষ যেই বিপদের সম্মুখীন হয় উহাকে ১1৫ বলা হয় না। ১1১: বলা হয় ,এ বিপদকে 
যাহা চিরকাল শাস্তি দিতে থাকে। মুহাম্মদ ইবৃন কা'ব (র) বলেন, আল্লাহ্‌ তা'আলা 
উত্তর দিবে না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে চিরস্থায়ী শাস্তির জন্য জাহান্নামে 
নিক্ষেপ করিবেন। ৃ 
(213, 41545. {৷ নিঃসন্দেহে এ দোযখের দৃশ্য বড়াই কুৎসিত এবং 
উহার বড়ই নিকৃষ্ট বাসস্থান । ইবন আবু হাতিম (র) আলোচ্য আয়াতে তাফসীরে প্রসংগে 
বলেন, আমার পিতা ..... মালিক ইবন হারিস (র) হইতে বর্ণিত। তিনি বলেন, যখন 
কোন মানুষকে দোযখে নিক্ষেপ করা হইবে, তখন সে উহার অতি গভীরে পৌছিবে, 
অতঃপর উহার একটি দরজায় পৌছলে তাহাকে বাধা দিয়া বলা হইবে, তুমি তো বড়ই 
পিপাসিত। লও এক পেয়ালা পানীয় পান কর। অতঃপর তাহাকে সাপ ও বিচ্ছুর বিষ 
পান করান হইবে । ফলে তাহার চামড়া পৃথক হইয়া পড়িবে, চুল পৃথক হইয়া যাইবে । 
আবু হাতিম (র) আরো বলেন, আমার পিতা ..... উবাইদ ইব্‌ন উমাইর (রে) হইতে 
বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, জাহান্নামের মধ্যে কিছু গর্ত আছে উহার মধ্যে বিরাটাকয় 
বুখৃতী উটের মত সর্প আছে এবং কালো খচ্চরের মত কিচ্ছু আছে। দোযখীকে যখন 
উহাতে নিক্ষেপ করা হইবে তখন তাহারা স্বীয় গর্তসমুহ হইতে বাহির হইবে এবং 
তাহদের ঠোঁট, চুল এবং শরীরে অন্যান্য অংগ জড়াইয়া ধরিবে এবং দংশন করিতে 
থাকিবে । উহাদের বিষে তাহাদের মাথার ও অন্যান্য অংশের চামড়া ঝরিয়া পায়ের উপর 
পড়িবে। 
ইমাম আহমাদ (র) বলেন, হাসান ইব্‌ন মূসা (র) ..... আনাস ইব্ন মালিক (রা) 
হইতে বর্ণিত । তিনি বলেন, নবী করীম (সা) বলেন, জাহান্নামে নিক্ষিপ্ত হইবার পর এক 
বান্দা হে হান্নান! হে মান্নান! বলিয়া হাজার বৎসর পর্যন্ত চিৎকার করিতে থাকিবে । তখন 
আল্লাহ্‌ তা'আলা জিবরীল (আ)-কে বলিবেন, অমুক বান্দাকে লইয়া আস। অতঃপর 
হযরত জিব্রীল (আ) দোযখের কাছে গিয়া দেখিবেন সকল দোযখবাসি উপুড় হইয়া 
কাঁদিতেছে। তিনি উহাদের মধ্যে এ লোকটিকে খুঁজিয়া না পাইয়া আল্লাহর নিকট 
ফিরিয়া আসিবেন। আল্লাহ তাহাকে আবার বলিবেন, যাও, এ লোকটিকে আমার কাছে 
লইয়া আস, সে অমুক স্থানে আছে। এইবার তিনি তাহাকে লইয়া আসিবেন এবং 
আল্লাহর সমীপে তাহাকে দন্ডায়মান করিবেন। তখন আল্লাহ তাহাকে বলিবেন, তুমি 
তোমার বাসস্থান ও বিশ্বামস্থল কেমন পাইয়াছ? সে বলিবে বড় নিকৃষ্ট বাসস্থান ও নিকৃষ্ট 
বিশ্রমাস্থাল। আল্লাহ্‌ তা'আলা ফিরিশতাগণকে বলিবেন, তোমরা ইহাকে আপন স্থানে 


Contents 


রত তাফসীরে ইবনে কাছীর 


লইয়া যাও। তখন সে বলিবে, হে আল্লাহ! একবার যখন আপনি আমাকে উহা হইতে 
বাহির করিয়াছেন, আমি আশা করি পুনরায় আমাকে উহার মধ্যে নিক্ষেপ করিবেন না। 
' আল্লাহ বলিবেন, আচ্ছা আমার বান্দাকে তোমরা ছাড়িয়া দাও । 
wl... sys ol 54 ft ১১৭1, “আর যাহারা এমন যে যখন তাহারা 
ব্যয় করে, তখন অপব্যয় করে না আর তাহারা কৃপণতাও করে না। অর্থাৎ তাহারা 
প্রয়োজনের অতিরিক্ত ও ব্যয় করে না আর তাহাদের পরিবার পরিজনের জন্য যাহা 
প্রয়োজন উহা হইতে কমও ব্যয় করে না বরং তাহারা উভয় প্রকার ব্যয়ের মাঝামাঝি 
ব্যয় করে । আর সকল বিষয়ে মধ্যবতী পথই উত্তম। অন্যত্র ইরশাদ হইয়াছেঃ 
৮০711 JS (দল ও এ এ]। 21985 JL এইট ও 
“আর না তো তোমার হাতকে তোমার গর্দানের সহিত বাধিয়া রাখিও আর না সম্পূর্ণ 
সম্প্রসারিত করিও না। অর্থাৎ কৃপণতা ও করিও না আর অপব্যয় ও করিও না”। (সূরা 
ইস্রা 8 ২৯) 
ইমাম আহমাদ (র) বলেন, ইসাম ইবৃন খালিদ (র) ..... আবু দারদা (র) হইতে 
বর্ণিত। তিনি নবী করীম (সা) হইতে বর্ণনা করেন 8 ০১৮৮০ 2 483 ৭ 
২:১০ “জীবন যাত্রায় মধ্যপথ অবলম্বন করাই মানুষের বুদ্ধিমাত্তার পরিচয়” । ইমাম 
আহমাদ (র) আরো বলেন, আবু উবায়দাহ হাদ্দাদ (র) ..... আব্দুল্লাহ ইবন মাসউদ রে) 
হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন 8 ৬০55 ১৭ Je 
যেই ব্যক্তি তাহার ব্যয়ে মধ্য পথ অবলম্বন করে সে দরিদ্র হয় না। 
পি botslig a dhoilge আহমাদ ইব্‌ন ইয়াহইয়া (র) ..... হযরত 
হুযায়ফা (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন ৪ 
টা sy ১৪১]। ৮৪ এ] ০০০৯] 5৩ ll 2 CPCS VFL # 
- Sallis soll 
“স্বচ্ছলতায় মধ্যবর্তী ব্যয় বড়ই উত্তম, দারিদ্রেও মধ্যমপন্থা বড়ই উত্তম এবং 
ইবাদাতে মধ্যম পথ অবলম্বন করা বড়ই উত্তম” । ইমাম আহমাদ (র) বলেন, হাদীসটি 
কেবল হযরত হুযায়ফা (রা) হইতে বর্ণিত বলিয়া আমরা জানি। 
হযরত হাসান বাসরী (র) বলেন 8৫১ 4111 ১/..:০ 28511 18৮: 
“আল্লাহর রাহে অতিরিক্ত ব্যয় করা অপব্যয় নহে”। ইয়াস ইবন মুআবীয়াহ (র) বলেন 
যেই ব্যয়ের মাধ্যমে আল্লাহর হকুমকে লংঘন করা হয় উহা জপব্যয় । কেহ কেহ বলেন, 
আল্লাহর নাফরমানীতে ব্যয় করাই হইল অপব্যয় ৷ 


Contents 


সূরা আল-ফুরকান . ২৪১ 
7558১558355 এ wh A এ ৩ ৯৮2 ০৪] oA 
$ 9. শপ আর & 9 _/ 
১০০০০৯৪৩৬৭৯ ২১০০৩ 


রদ 


Sf 45100 পিতা ৬৫8৩1 


* ১৬০ 4৫9 2 ০০০০৪ dns ০০) Han, 14 


৮ 5 ০০ 
4৩১ ১১/১৬০০৬৬০১০০০৪৬০৬৭ 


রা ade dad 


66, if HOLE ৮০ ০5০6 211 


অনুবাদ ৪ (৬৮) এবং তাহারা আল্লাহ্‌র সহিত কোন ইলাহকে ডাকে না । আল্লাহ্‌ 
যাহার হত্যা নিষেধ করিয়াছেন, যথার্থ কারণ ব্যতিরেকে তাহাকে হত্যা করে না এবং 
ব্যভিচার করে না। যে এইগুলি করে সে শাস্তিভোগ করিবে । (৬৯) কিয়ামতের দিন 
উহার শাস্তি দ্বিগুণ করা হইবে এবং সেখানে সে স্থায়ী হইবে হীন অবস্থায়ই । (৭০) 
তাহারা নহে, যাহারা তাওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ উহাদিগের 
পাপ পরিবর্তন করিয়া দিবেন পুণ্যের দ্বারা । আল্লাহ্‌ ক্ষমাশীল পরম দয়ালু । (৭১) . 
যেই ব্যক্তি তাওবা করে ও সৎকর্ম করে সে সম্পূর্ণরূপে আল্লাহ্‌র অভিমুখী হয়। 

তাফসীর ঃ ইমাম আহমাদ (র) বলেন, আবু মু'আবীয়াহ রে) ..... হযরত আব্দুল্লাহ 
ইবন মাসউদ (রো) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা 
করা হইল, সর্বপেক্ষা বড় গুনাহ কোনটি? তিনি বলিলেন 8 আল্লাহ্‌র সাথে শরীক করা 
অথচ, তিনিই তোমাকে সৃষ্টি করিয়াছেন। তিনি জিজ্ঞাসা করিলেন, ইহার পর কোনটি? 
তিনি বলিলেন, তোমার সন্তান হত্যা করা । তিনি আবার জিজ্ঞসা করিলেন, ইহার পর 
কোনটি? তিনি বলিলেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সহিত ব্যভিচার করা। হযরত 
আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলিলেন, আল্লাহ তা'আলা রাসুলুল্লাহ্‌ (সা)- এর এই বাণীর 
সমর্থনে এই আয়াত নাযিল করিয়াছেন 8 31 (0 ৭111 ₹. 229 1 ১১০? 


ইবৃন কাছীর---৩১ (৮ম) 


Contents 


২৪২ . তাফসীরে ইবনে কাছীর 


ইমাম নাসাঈ রে) হান্নাদ ইব্‌ন সারী (র)-এর সূত্রে আবু মু'আবীয়া রে) হইতে অত্র 
সনদে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। তবে তাহাদের রিওয়ায়েতে ১১৫] ২১ এ -এর স্থলে ৷ ৫1 
541 রহিয়াছে। 
ইমাম জরীর (র) বলেন, আহমাদ ইব্‌ন ইসহাক আহওয়াষী (র) ..... আব্দুল্লাহ রো) 
হইতে বর্ণিত যে, একবার রাসূলুল্লাহ (সা) বাহির হইলেন, আমি ও তাহার পশ্চাতে 
চলিলাম, চলিতে চলিতে তিনি একটি উচ্চস্থানে বসিয়া পড়িলেন। আমি ও তাহার নিচে 
বসিলাম । আমার চেহারা তীহার দুই হাঁটুর বরাবর ছিল। রাসূলুল্লাহ (সা)-এর সহিত এই 
নির্জনতাকে বড়ই-সুযোগ মনে করিলাম এবং তাহাকে জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ! 
সর্বপেক্ষা বড় গুনাহ কোনটি? তিনি বলিলেন, আল্লাহর সহিত অন্য কাহাকেও শরীক 
করা। অথচ, তিনিই তোমাকে সৃষ্টি করিয়াছেন । আবার জিজ্ঞাসা করিলাম, ইহার পর 
কোনটি? তিনি বলিলেন, তোমার সহিত আহার করিবে ইহা অপসন্দ করিয়া তোমার 
সন্তানকে হত্যা করা। জিজ্ঞাসা করিলাম, ইহার পর কোনটি? তিনি বলিলেন, তোমার 
প্রতিবেশীর স্ত্রীর সহিত ব্যভিচার করা। অতঃপর তিনি পাঠ করিলেন £ 


51001 2001 2০ 0555 ১0 
নিরবতা কুতায়বা (র) ..... সালামাহ. ইবৃন-কায়েস (র) হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সো) বিদায় হজ্জে ইরশাদ করিয়াছেন, মনে রাখিবে! 
চারটি গুনাহ সর্বাপেক্ষা বড় গুনাহ। সালামাহ ইব্‌ন কায়েস রো) বলেন, রাসূলুল্লাহ (সা) 
হইতে শুনিবার পর হইতে উহা বর্ণনা করিতে কখনও আমি কৃপণতা করি নাই। আর 
উহা হইল, আল্লাহর সহিত কাহাকেও শরীক করিবে না, যাহাকে হত্যা করা আল্লাহ 
নির্দেশ আছে ইহা ছাড়া কাহাকেও হত্যা করিবে না। ব্যভিচার করিবে না এবং চুরি 
করিবে না। 
ইমাম আহমদ (র) বলেন, আলী ইব্‌ন আল-মদীনী (রে) ..... হযরত মিকদাদ ইবন 
আসওয়াদ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সা) সাহাবায়ে 
কিরামকে জিজ্ঞাসা করিলেন, তোমরা ব্যভিচার সম্পর্কে কি মত পোষণ কর? তীহারা 
বলিলেন, আল্লাহ ও তাহার রাসূল উহাকে হারাম করিয়াছেন। অতএব উহা কিয়ামত 
পর্যন্ত হারাম । তখন সাহাবায়ে কিরামকে তিনি বলিলেন, দশজন অন্য স্ত্রীলোকের সহিত 
ব্যভিচার করা একজন প্রতিবেশী স্ত্রীর সহিত ব্যভিচার করা অপেক্ষা অধিক কম অপরাধ । 
অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমরা চুরি সম্বন্ধে কি 
বল? তাহারা বলিলেন, আল্লাহও তীহার রাসূল উহা হারাম করিয়াছেন। অতএব কিয়ামত 
পর্যন্ত উহা হারাম । তখন তিনি বলিলেন, অন্যান্য দশ ঘরে চুরি করা একজন প্রতিবেশীর 
ঘরে চুরি করা অপেক্ষা কম অপরাধ । আবু বকর ইব্‌ন আবুদ্‌ দুনিয়া (র) ..... হায়সাম ' 


Contents 


সূরা আল-ফুরকান ২৪৩ . 
ইব্‌ন মালিক তায়ী (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, নবী করীম (সা) ইরশাদ 
করিয়াছেন, আল্লাহর নিকট শিরকের পরে ব্যভিচার অপেক্ষা অধিক বড় গুনাহ আর 
একটিও নাই । ইবন জুরাইজ (র) ..... ইবন জুবাইর (রা) হইতে বর্ণনা করেন। তিনি 
বলেন, কিছু সংখ্যক মুশরিক এমন ছিল যাহারা অনেক হত্যা করিয়াছিল, বহুবার 
ব্যভিচার করিয়াছিল তাহারা রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলিল, “আপনি যাহা 
কিছু বলেন, উহাতো ভালই বলেন, কিন্তু যদি আপনি আমাদের পূর্ববর্তী অপরাধ ক্ষমা 
হইতে, পারে এমন কিছু বলিতেন। তখন এই আয়াত অবতীর্ণ হইল ৪ ০১41১ 
ATU dl ৮০ ৩৬০৪ এবং এই আয়াতও অবতীর্ণ হইল ঃ 


- ২১১১০1৮5858 Seah ole yl ১2311 ৪১০১০ CY 

“হে রাসূল আপনি বলুন, হে আমার বান্দাগণ! যাহারা স্বীয় সত্তার উপর অবিচার 
করিয়াছ, তোমরা আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না”। (সূরা যুমার 8 ৫২) 

ইব্‌ন আবু হাতিম রে) বলেন, আমার পিতা ..... আবু ফাখ্তা (র) হইতে বর্ণিত। 
তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সা) এক ব্যক্তিকে বলিলেন ঃ 


দঃ bi 45531551855 ৮4 ৮553 ৪০৪ 44৩ 
- ১ ২৯ i Sl আও Ll EEL 
“আল্লাহ তোমাকে খালিকের ইবাদত ছাড়িয়া মাখ্লূকের ইবাদত করিতে নিষেধ 
করিয়াছেন, সন্তানকে হত্যা করিয়া কুকুরকে আহার দিতে নিষেধ করিয়াছেন এবং 
প্রতিবেশীর স্ত্রীকে ব্যভিচার করিতেও নিষেধ করিয়াছেন” ৷ সুফিয়ান (র) বলেন, আল্লাহ্‌ 
তা'আলা 41: ০) ৮] < ০০ ১৮528 9115 আয়াতে এই সকল বিষয়েরই 
পানা 


ও tot Potang i Windle 
241 জাহান্নামের একটি উপত্যকা । ইকরিমাহ (র) বলেন, ‘আসাম!’ জাহান্নামের 
কয়েকটি উপত্যকা যাহার মধ্যে ব্যভিচারীদিগকে শাস্তি দেওয়া হইবে । কাতাদাহ রে) 
বলেন, ‘আসম’ অর্থ কঠিন শাস্তি । 

বর্ণিত আছে, হযরত লুক্মান (আ) তাহার পুত্রকে বলিয়াছিলেন, হে বৎস! তুমি 
ব্যভিচার হইতে বিরত থাকিবে । ইহার প্রথমে ভয় ভীতি এবং ইহার পরিণতি অনুতাপ ও 
অনুশোচনা ইবন জরীর (র)ও অন্যান্য মুহাদ্দিসগণ আবু উমামাহ বাহিলী (রা) হইতে 
মারফু ও মাওফুকরূপে বর্ণনা করিয়াছেন। 'গাইও আসাম’ জাহান্নামের দুইটি গভীর কূপ ৷ 
আল্লাহ আমাদিগকে উহা হইতে রক্ষা করুন। সুদ্দী (র) বলেন, 51 অর্থ শাস্তি। এবং 


Contents 


২৪৪ তাফসীরে ইবনে কাছীর 


পরবর্তী আয়াতে উহার ব্যাখ্যা দেওয়া হইয়াছে। অর্থাৎ ₹%$ ০1511 5] LL 
45U5/ কিয়ামত দিবসে তাহার জন্য শাস্তি দ্বিগুণ বৃদ্ধি করা হইবে এবং কঠিন শাস্তি 
দেওয়া হইবে। [3:* «23 ১/৯ এবং জাহান্নামের মধ্যে সে চিরকাল লাঙ্িত হইয়া 
থাকিবে। 
Ca LL ae LE bol 

উপরেল্লিখিত শাস্তি হইতে কেবল সেই ব্যক্তি রক্ষা পাইবে যে উল্লেখিত গুনাহসমূহ 
হইতে তাওবা করিবে। তাওবা করিবার পর আল্লাহ তাহার তাওবা কবুল করিবেন। ইহা 
দ্বারা বুঝা যায় যে, হত্যাকারীও যদি তাওবা করে তবে তাহার তাওবাও কবূল করা 
হইবে। কিন্তু সূরা নিসা এ বিদ্যমান আয়াত £$ 1১২২ (১০৯ 45৪ ০০9 এর সহিত 
ইহার কোন বিরোধ নাই। অত্র আয়াত দ্বারা বাহ্যতঃ যদিও ইহা বুঝা যায় যে, কোন 
মু'মিনকে হত্যাকারী চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করিবে। কিন্তু এই শাস্তি কেবল 
সেই হত্যাকারীর জন্য প্রযোজ্য যে, তাওবা না করিয়াই মৃত্যুবরণ করে। 

পক্ষান্তরে আলোচ্য আয়াতে উল্লেখ করা হইয়াছে যে, হত্যাকারী তাওবা করিলে 
উহার তাওবা কবুল করা হইবে । সারকথা হইল, আলোচ্য আয়াত তাওবাকারী ব্যক্তির 
জন্য প্রযোজ্য সূরা নিসা -এর আয়াত তাওবাকারী সেই হত্যাকারীর জন্য প্রযোজ্য যে 
তাওবা না করিয়াই মৃত্যবরন করে। অতএব উভয়ের মধ্যে কোন বিরোধ নাই । বিশুদ্ধ 
হাদীসে উল্লেখ রহিয়াছে, এক ব্যক্তি একজন মানুষ হত্যা করিয়াছিল, অতঃপর সে 
তাওবা করিলে আল্লাহ তাহার তাওবা কবুল করিয়াছিলেন 

at, DE cit os wd Hot 0 এনা 

“যাহারা তাওবা করে এবং সৎকাজে লিপ্ত হয়, আল্লাহ তাহাদের অসৎকর্মকে নেকীর 

দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই মেহেরবান” । 


০১০০৯ ১5551111555 -এর দুই ব্যাখ্যা করা হইয়াছে। একটি হইল, যেই 
সকল লোক তাওবা করিবার পূর্বে খারাপ আমল করিয়াছিল, আল্লাহ্‌ তা'আলা 
তাহাদিগকে তাওবা করিবার পর নেক আমল করিবার তাওফীক দান করেন । আলী ইব্‌ন 
তালহা (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াতের তাফসীর সম্পর্কে 
বলেন, তাহা হইল এ সকল মু'মিন যাহারা ঈমান আনিবার পূর্বে খারাপ কাজ করিত। 
কিন্তু ঈমান আনিবার পর আল্লাহ তাআলা তাহাদিগকে অন্যায় কাজ হইতে ফিরিয়া নেক 
কাজের প্রতি আগ্রহী করিয়াছেন, টন বারাটা আর রিয়ার জত জাহ 
করিয়াছে। 


আতা ইবৃন আবু রাবহ (র) বলেন, আলোচ্য আয়াতের অর্থ হইল, এই পৃথিবীতে 
আল্লাহ্‌ তাআলা এ সকল লোক যাহারা তাওবা করে তাহাদের দোষগুলিকে পরিবর্তন 


Contents 


সূরা আল-ফুরকান ২৪৫ 
করিয়া কল্যাণকর গুণাবলীর অধিকারী করেন। সাঈদ ইবৃন জুরাইর (র) বলেন, আল্লাহ্‌ 
তাওফীক দান করেন । মুসলমানগণকে হত্যা করিবার পরিবর্তে মুশরিক হত্যার তাওফীক 
দান করেন। শিরক -এর পরিবর্তে ইখুলাসের ও কুফর -এর পরিবর্তে ইসলাম গ্রহণ 
করিবার এবং পাপ পংকিলতার পরিবর্তে পৃত-পবিত্র জীবন যাপনের তাওফীক দান 
করেন। আবুল আলীয়াহ, কাতাদাহ (র) এবং আরো অনেক এই তাফসীর করিয়াছেন । 
' দ্বিতীয় ব্যাখ্যা হইল, শুধুমাত্র তাওবার কারণেই তাওবাকারীর বিগত সকল গুনাহ 
নেকীর দ্বারা পরিবর্তিত হইয়া যায়। আর ইহার কারণ হইল, তাওবাকারী যখনই তাহার 
বিগত গুনাহসমূহ স্মরণ করিবে তখনই সে অনুতপ্ত হইবে, ইস্তিগফার করিবে ফলে 
তাহার গুনাহ নেকীতে পরিবর্তিত হইবে। যদিও তাহার কোন ক্ষতি হইবে না। কারণ, 
কিয়ামত দিবসে তাহার আমলনামায় গুনাহর পরিবর্তে নেকী লেখা থাকিবে । বিশুদ্ধ 
হাদীস ও আসার দ্বারা ইহা প্রমাণিত । 

ইমাম আহমাদ (র) বলেন, আবু মু'আবীয়াহ রে) ..... হযরত আবু যার (র) হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, কোন ব্যক্তি দোযখ হইতে 
সর্বশেষে বাহির হইবে এবং সর্বশেষে বেহেশতে প্রবেশ করিবে উহা আমি জানি না। এক 
ব্যক্তিকে আল্লাহর দরবারে উপস্থিত করিয়া আল্লাহ ফিরিশতাগণকে বলিবেন, তোমরা 
উহার বড় বড় গুনাহসমূহ মিটাইয়া দাও এবং ছোটছোট গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা কর। 
অতঃপর তাহাকে বলা হইবে, তুমি অমুক, অমুক ও অমুক দিনে অমুক অমুক ও অমুক 
গুনাহ করিয়াছ। সে উহা স্বীকার করিবে । অস্বীকার করিতে সক্ষম হইবে না। অতঃপর 
তাহাকে বলা হইবে, তোমার প্রত্যেক গুনাহকে নেকীর দ্বারা পরিবর্তন করা হইল । তখন 
সে বলিবে, হে আমার প্রতিপালক! আমি তো আরো অনেক গুনাহ করিয়াছ যাহা আমি 
দেখিতে পাইতেছি না? রাবী বলেন, ইহা বলিয়া রাসূলুল্লাহ (সা) এমনভাবে হাসিয়া 
পঁড়িলেন যে, তাহার মুবারক দাতগুলি দেখা গেল। 
হাফিয আবুল কাসিম তিব্রানী (র) বলেন, হাশেম ইব্‌ন ইয়াধীদ রে) ..... আবু 
মালিক আশ‘আরী (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেনঃ 
(2151 abs 5৪১৯০ এন ১৮ এআ 0519 APL I 
০১১২০৮১৯০০৮১০০৪৮৯০০৯৬ ৮৯০৩ ৪555 
lull 
“যখন মানুষ নিদ্রা যায় তখন ফিরিশতা শয়তানকে বলে, আমাকে এই ব্যক্তির 
আমলনামা দাও । অতঃপর শয়তান তাহার আমলনামা ফিরিশতাকে দান করিবে, 


Contents 


২৪৬ | তাফসীরে ইবনে কাছীর 
ফিরিশতা তাহার আমলনামা হইতে এ ব্যক্তির এক এক নেকীর পরিবর্তে দশ দশটি 
গুনাহ বিলুপ্ত করিয়া দেয় এবং উহার স্থানে দশটি নেকী লিখিয়া দেন। অতএব তোমাদের 
মধ্য হইতে যেই ব্যক্তি নিদ্রা যাইতে ইচ্ছা করে সে যেন তেত্রিশবার আল্লাহু আকবার । 
চৌত্রিশবার আল-হামদুলিল্লাহ ও তেত্রিশবার সুবহানাল্লাহ পাঠ করিয়া নিদ্রা যায়। ী 
ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ..... সালমান (রা) হইতে বর্ণিত। তিনি 
বলেন, কিয়ামত দিবসে এক ব্যক্তিকে তাহার আমলনামা দেওয়া হইবে, সে উহার 
উপরিভাগ পাঠ করিয়া দেখিবে উহাতে তাহার গুনাহসমূহ লিপিবদ্ধ করা হইয়াছে। ইহা 
দেখিয়া সে নিরাশ হইয়া যাইবে । অতঃপর সে আমলনামার নিম্মভাগ পাঠ করিবে। 
উহাতে সে তাহার নেক আমল দেখিতে পাইবে । তখন সে কিছু আশাও পোষণ করিবে । 
দ্বিতীয়বার যখন সে উহার উপরি ভাগের প্রতি দৃষ্টিপাত করিবে, তখন সে দেখিতে 
পাইবে যে, তাহার গুনাহসমূহের স্থানে নেকী লিপিবদ্ধ হইয়াছে। 

ইব্‌ন আবু হাতিম (র) আরো বলেন, আমার পিতা ..... হযরত আবু হুরায়রা (র) 
হইতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্‌ তাআলা কিয়ামত দিবসে এমন কিছু লোক উপস্থিত 
করিবেন যাহারা মনে করিবে যে, তাহারা অনেক গুনাহ করিয়াছে । হযরত আবু হুরায়রা 
(র)-কে জিজ্ঞাসা করা হইল, এ সকল লোক কাহারা? তিনি বলিলেন, যাহাদের গুনাহ 
সমূহকে আল্লাহ নেকীর দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। 

ইবন আবু হাতিম (র) আরো বলেন, আমার পিতা ..... আবু সাইফ রে) হইতে 
বর্ণিত। তিনি বলেন, আমার পিতা তিনি বলেন, চার প্রকার লোক বেহেশতে প্রবেশ 
করিবে । (১) মুত্তাকী ও পরহেযগারগণ (২) শাকির কৃতজ্ঞতা প্রকাশকারীগণ (৩) অন্তরে 
আল্লাহর ভয় পোষনকারীগণ । (8) ডান হস্তে আমলনামা প্রাপ্ত ব্যক্তিগণ । জিজ্ঞাসা করা 
হইল এই সকল লোকদিগকে “আসহাবুল ইয়ামীন ডান হস্তে আমলনামাপ্রাপ্ত বলা হইবে 
কেন? তিনি বলিলেন, যেহেতু তাহারা ভাল-মন্দ উভয় প্রকার আমল করিয়াছে এবং 
তাহদিগকে ডান হস্তে আমলনামা দেওয়া হইবে । 
উঠিবে, হে আমাদের প্রতিপালক! ইহাতে তো সবই আমাদের গুনাহ লিপিবদ্ধ, 
আমাদের নেক আমল কোথায়? তখন আল্লাহ তাহাদের গুনাহসমূহ বিলুপ্ত করিয়া দিবেন 
এবং উহার পরিবর্তে উহাতে নেকী লিপিবদ্ধ হইবে এবং এই মুহুর্তে তাহারা আনন্দে 
বলিয়া উঠিবে ২5:54 21০31 5৯ অর্থাৎ তোমরা আস এবং আমার আমলনামা দেখ । 
(হাক্কা £ ১৯) আর এই প্রকার লোকই বেহেশতে অধিক প্রবেশ করিবে । আলী ইবন | 
জয়নুল আবিদীন রে) ইব্‌ন হুসাইন (রা) বলেন, গুনাহ সমূহকে নেকী দ্বারা আখিরাতে 
পরিবর্তন করা হইবে। মাকহুল (র) বলেন, আল্লাহ তা'আলা তাহাদের গুনাহসমুহ ক্ষমা 


Contents 


সূরা আল-ফুরকান ২৪৭ 
করিয়া এবং নেকীতে পরিণত করিবেন। ইবন আবু হাতিম (র) বর্ণনা করিয়াছেন। ইব্‌ন 
জরীর ও সাঈদ ইব্ন মুসাইয়্যেব (র) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ..... মাকহুল (র) হইতে বর্ণিত। তিনি 
বলেন, একবার একজন অতিশয় বৃদ্ধলোক রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে আসিয়া বলিল, 
ইয়া রাসূলাল্লাহ! একব্যক্তি এত বড়ই গুনাহগার যে সে কোন প্রকার গুনাহ কোন প্রকার 
অশ্লীল কাজ বন্ধ করিতে ছাড়ে নাই। যদি তাহার গুনাহ সমগ্র বিশ্ববাসীর মধ্যে বিতরণ 
করা হয় তবে সকলেই আল্লাহর গযবে ধ্বংস হইয়া যায়, এমন মহাপাপীর জন্যও কি 
তাওবা আছে? লোকটি বলিল, আমি, সাক্ষ্য দিতেছি যে, এক আল্লাহ ব্যতিত আর কোন 
ইলাহ নাই, আর মুহাম্মদ (সা) তীহার বান্দা ও রাসূল । তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন, 
তুমি তো গুনাহ করিয়াছ; আল্লাহ উহা ক্ষমা করিয়া দিবেন এবং তোমর গুনাহ সমুহকে 
নেকী দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। সে পুনরায় জিজ্ঞাসা করিল, আমার ছোট-বড় 
সকল গুনাই কি ক্ষমা করা হইবে? তিনি বলিলেন, তোমার ঠোট বড় সকল প্রকার 
গুনাহই ক্ষমা করা হইবে । তখন লোকটি আনন্দ উৎফুল্লে তাক্বীর ও তাহলীল করিতে 
করিতে প্রস্থান করিল । 

ইমাম তিবরানী (র) ..... হযরত আবু ফারওয়াহ (র) হইতে বর্ণনা করিয়াছেন, 
একবার তিনি রাসূলুল্লাহ (সা) এর খিদমতে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ইয়া 
রাসূলাল্লাহ! আচ্ছা, যদি কোন ব্যক্তি এমন হয় যে, কোন গুনাহ করিতেই ছাড়ে নাই, 
তাহার জন্য কি তাওবা আছে? তখন তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি ইসলাম গ্রহণ 
করিয়াছ? তিনি বলিলেন জী হাঁ। তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন, ভাল কাজ করিতে 
থাক এবং মন্দ কাজ ত্যাগ করিতে থাক । তাহা আল্লাহ্‌ তা'আলা সকল মন্দ কাজকে ভাল 
কাজে পরিণত করিয়া দিবেন । তিনি আবার জিজ্ঞাসা করিলেন, আমার ছোট-বড় সকল 
গুনাহই কি ক্ষমা করিয়া দেওয়া হইবে । তিনি বলিলেন, হ্যা, অতঃপর প্রশ্বকারী সাহাবী 
তাক্বীর ধ্বনি করিতে করিতে অদৃশ্য হইয়া গেলেন। ইমাম তিবরানী ..... আবু ফারওয়া 
বায়হাকী (র) সূত্রে সালামাহ ইবন নুফাইল (রা) হইতে মারফু পদ্ধতিতে বর্ণনা 
করিয়াছেন । | 

ইমাম তিবরানী রে) আরো বলেন, আবু যুর‘আহ হযরত আবু হুরায়রা (রা) হইতে 
বর্ণিত । তিনি বলেন, একবার আমার নিকট একজন স্ত্রীলোক আসিয়া জিজ্ঞাসা করিল 
আমার জন্য কি তাওবা আছে? অথচ, ব্যাভিচার করিয়া সন্তান প্রসব করিয়াছি, উহাকে 
হত্যা করিয়াছি। আমি বলিলাম না, তোমার তাওবা কবুল হইবে না কখনও তোমার চক্ষু 
শীতল হইবে । আর না কখনও তুমি. কোন মর্যাদা লাভ করিতে পারিবে । তখন 
স্ত্রীলোকটি অনুতাপ অনুশোচনা করিতে করিতে প্রস্থান করিল । হযরত আবু হুরায়রা (রা) 
বলেন, অতঃপর আমি রাসূলুল্লাহ (সা)-এর সহিত ফজরের সালাত পড়িলাম, এবং 


Contents 


২৪৮ ভফজীরে ইবনে কাছীর 


তাহার খিদমতে স্ত্রীলোকটির ঘটনা বর্ণনা করিলাম । 'ইহা শুনিয়া রাসূলুল্লাহ (সা) 
বললেন, তুমি বড়ই খারাপ করিয়াছ। তুমি কি এই আয়াত পাঠ কর না ৪ 


wl (21০ dll ee ATU বা ০০০১2 ally 

হয়রত আবু হুরায়রা (রা) বলেন, ইহার পর আমি ওঁ স্ত্রীলোকটিকে আয়াত পাঠ 
করিয়া শুনাইলাম। সে খুশীতে সিজ্দায় পড়িয়া গেল । বলিল, সেই মহান সত্তার জন্য 
সকল প্রসংসা যিনি আমার মুক্তির পথ করিয়া দিয়াছেন। অত্র সূত্রে হাদীসটি গরীব । এবং 
সুত্রটির মধ্যে অপরিচিত রাবীও আছে। অবশ্য হাদিসটি ইব্‌ন জরীর (র) ইব্রাহীম ইব্‌ন 
মুনযির হিযামী (র)-এর সূত্রে অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে তাহার বর্ণনায় যেই 
পার্থক্য রহিয়াছে উহা হইল, শ্ত্রীলোকটি অনুতাপ করিতে করিতে হযরত আবু হুরায়রা 
(রা)-এর নিকট হইতে চলিয়া গেল এবং সে ইহাও বলিল, হায়! এই সুন্দর চেহারা কি 
জাহান্নামের জন্য সৃষ্টি করা হইয়াছিল? ইব্‌ন জরীরের বর্ণনায় ইহাও রহিয়াছে, হযরত 
আবু হুরায়রা রাসূলুল্লাহ (সা)-এর খিদমত হইতে বাহির হইয়া এ স্ত্রীলোকটি খুঁজিতে 
লাগিলেন। কিন্তু মদীনার সকল গলি খুঁজিয়াও তাহাকে পাওয়া গেল না। কিন্তু হঠাৎ 
রাত্রিকালে এ স্ত্রীলোকটি পুনরায় তাহার নিকট উপস্থিত হইল এবং হযরত আবু হুরায়রা 
(রা) তাহাকে রাসূলুল্লাহ (সা)-এর হাদীস শুনাইলে সে সিজ্দায় পড়িয়া গেল এবং বলিল 
সেই মহান সত্তার জন্য সকল প্রশংসা, যিনি আমার জন্য তাওবার ব্যবস্থা করিয়াছেন 
এবং আমার মুক্তির পথ করিয়াছেন। ইহার পর সে তাহার একটি বাদী ও তাহার 
কন্যাকে আযাদ করিয়া দিল। এবং আল্লাহর দরবারে তাওবা করিল। অতঃপর আল্লাহ্‌ 
তাআলা ইরশাদ করেন £ 

(9057 401 01105 51051055055 2 05 2০) আর যেই ব্যক্তি 
তাওবা করিবে এবং সৎকাজ করিবে, বস্তুত সে আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করে। আল্লাহ 
তাহার তাওবা কবুল করেন ।.অত্র আয়াত দ্বারা আল্লাহ তাহার ব্যাপক অনুগ্রহের উল্লেখ 
করিয়াছেন। অর্থাৎ যেই ব্যক্তিই আল্লাহর দরবারে নিষ্ঠার সহিত তাওবা করে তিনি ' 
তাহার ছোট-বড় সর্বপ্রকার তাওবা কবুল করেন। অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 

- ১4০০2 2 0০ ya iS als of 

“তাহারা কি জানে না যে, আল্লাহ তাহার বান্দাগণ হইতে তাওবা কবুল করেন”? 

(সূরা তাওবা ৪ ১০৪) । 


- এ) ২০০১ ১০1০৯544501 CD ১১৫ 22450 
“আপনি বলুন, হে আমার বান্দাগণ। তোমরা যাহারা নিজ সত্তার উপর অবিচার 
করিয়াছ, আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না” । (সূরা যুমার ৪ ৫০) . 


Contents 


. সূরা আল-ফুরকান ২৪৯ 
2 রর ‘GB টিন রণ & ৮০৬ ৮০৫ SNA 
৮৮ 1 58h br hls 35 ০১০৬৯) dlls YY 


পা 6 the $ ৫ 


UG At ht GTS BVA VY 


রি %ু 
(৮৪9 ৮০০ 
৫ রর Swi Ad & A ৮৮ $ ২০০ 
৮১ ০০১১১১-০ ০. 04 ৩ ৯১০, ০৯১ ৩৪৭ hs 


অনুবাদ ঃ (4) HTT PIS EA CSE Rae 
সম্মুখীন হইলে স্বীয় মর্যাদার সহিত উহা পরিহার করিয়া চলে । (৭৩) এবং যাহারা 
তাহাদিগের প্রতিপালকের আয়াত স্মরণ করাইয়া দিলে উহার প্রতি অন্ধ এবং বধির সদৃশ 
আচরণ করে না । (৭8) এবং যাহারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক আমাদিগের 
জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান কর যাহারা আমাদিগের জন্য নয়ন গ্রীতিকর এবং 
আমাদিগকে মুত্তাকীদিগের জন্য আদর্শস্বরূপ কর । 

তাফসীর ঃ উল্লেখিত আয়াতসমূহেও আল্লাহু তাহার প্রিয় বান্দাগণের গুণাবলীর 
উল্লেখ করিয়াছেন যে, তাহারা মিথ্যা ও অনর্থক কাজ ও কথাবার্তায় যোগ দেয় না। কেহ 
কেহ বলেন; /%1 দ্বারা এখানে শিরক, প্রতিমাপূজা বুঝানো হইয়াছে । কেহ কেহ 
বলেন, মিথ্যা, ফিদূক, কুফর, অনর্থক কাধুকলাপ ও বাতিল বন্ধুকে বুঝানো হইয়াছে। 
মুহাম্মদ ইবৃন হানাফিয়্যাহ (র) বলেন ‘5,341 ' দ্বারা অনর্থক কার্যকলাপ ও গান বুঝান 
হইয়াছে। আবুল আলীয়াহ, তাউস, ইব্‌ন সীরীন, যাহ্হাক, রাবী ইব্‌ন আনাস (র) ও 
অন্যান্য তাফসীরকারগণ বলেন, ইহা দ্বারা মুশরিকদের মেলা বুঝানো হইয়াছে। আমর 
ইব্‌ন কায়িস (র) বলেন, ইহার অর্থ হইল মন্দ ও অশ্নীলমূলক মজলিস । মালিক (র) 
যুহরী (র) হইতে বর্ণনা করিয়াছেন, ১]| “১%৮$ **+ ১ এর অর্থ হইল, তাহারা 
মদ্যপানে যোগ দেয় না এবং উহার গ্রতি তাহাদের কোন আগ্রহও'নাই। যেমন হাদীস 
সানীর J 

CNAs Cote Te oll Len নন CBT CUES 
যোগ না দেয় যেখানে মদ পরিবেশন করা হয়। কেহ কেহ বলেন, 931 5১ 
' ইব্‌ন কাছীর_-৩২ (৮ম) 


Contents 


২৫০ . তাফসীরে ইবনে কাছীর 


-এর অর্থ হইল, যাহারা মিথ্যা সাক্ষ্য দেয় না। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, হযরত 
আবু বাকরাহ রো) বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন ৪ আমি কি তোমাদিগকে 
সর্বাপেক্ষা বড় গুনাহ কি উহা বলিয়া দিব না? তিনি ইহা তিনবার বলিলেন, আমরা 
বলিলাম, জী হ্যা বলুন, তিনি বলিলেন, ১+:1151| 15১89 410: 4৮৫41 আল্লাহর 
সহিত শরীক করা এবং পিতা-মাতার প্রতি অবাধ্যতা প্রকাশ করা। 

রাবী বলেন, রাসূলুল্লাহ (সা) হেলান দিয়া ছিলেন, তিনি সোজা হইয়া বসিয়া 
বলিলেনঃ)১১1| 944,991,951 0,331 সাবধান, মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষ্য 
দেওয়া । তিনি ইহা বারবার বলিতে থাকিলেন, এমন কি আমরা মনে মনে বলিলাম, হায়! 
তিনি যদি নীরব হইতেন। ইব্‌ন কাসীর (র) বলেন, তবে পরবর্তী কালাম দ্বারা ইহাই 
স্পষ্ট যে, ইহার অর্থ তাহারা মিথ্যা ও অনর্থক কার্যকলাপের মজলিসে যোগ দেয় না। এই 
কারণেই ইরশাদ হইয়াছে $ (5০5 1১০০ ৯১৫1৮১19৯০155 তাহারা যখন অনর্থক 
কার্যকলাপের মজলিস দিয়া অতিক্রম করে তখন জদ্রভাবে অতিক্রম করে। অর্থাৎ তাহারা 
এই ধরনের মজলিসকে তো উদ্দেশ্য করিয়া যোগ দেয়-ইনা উপরত্তু যদি আকস্মিকভাবে 
এমন মজলিসের নিকট দিয়া অতিক্রম করিতে হয় তখনও তাহারা উহার প্রতি আকৃষ্ট হয় 
না। ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আবু সাঈদ আশাজ্জ (র) ..... ইব্রাহীম ইব্‌ন মায়সার 
(র) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আয়ত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ রে) একটি 
খেলার নিকট দিয়া অতিক্রম করিলেন। কিন্তু তিনি উহার প্রতি আকৃষ্ট না হইয়া সোজা 
চলিয়া গেলেন। রাসূলুল্লাহ (সা) ইহা জানিতে পাড়িয়া বলিলেন ৪ 8 al ৮০০৪1 
(2১৫ ৮৮০19 ১৬৯০৭ ইব্‌ন মাসউদ আজ বড়ই ভর প্রমাণিত হইয়াছে। 

হুসাইন ইব্‌ন মুহাম্মদ ইবৃন সালামাহ নাহভী (র) ..... ইব্রাহীম ইব্‌ন মায়সারাহ (র) 
হইতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার হযরত আবদুল্লাহ ইবৃন মাসউদ (রা) একটি 
খেলার নিকট দিয়া অতিক্রম করিলেন । কিন্তু সেখানে তিনি থামিলেন না। রাসূলুল্লাহ 
(সা) তাহাকে বলিলেন, আবদুল্লাহ ইব্‌ন মাসউদ আজ বড়ই ভদ্র প্রমাণিত হইয়াছে। 
রিওয়ায়েতটি বর্ণনা করিয়া ইব্রাহীম ইব্‌ন মায়সারাহ (রা) এই আয়াত তিলাওয়াত 
করিলেন £ 


(০1551১১০ ৬২11019১51919 
৯11... 19১১ ০1 ০৫5১ 50301089151 92315 ইহা আল্লাহর প্রিয় 
বান্দাগণের গুণ যে তাহাদিগকে আল্লাহর আয়াতসমূহ দ্বারা উপদেশ দান করা হয় তাহারা 


উহার উপর বধির ও অন্ধভাবে এড়াইয়া যায় না অর্থাৎ তাহারা উহার প্রতি অবজ্ঞা প্রকাশ 
করে না। বরং কুরআনের আয়াত শ্রবণ করিতে উহা দ্বারা ঈমান বৃদ্ধি করিতে যন্তবান 


Contents 


সূরা আল-ফুরকান ২৫১ 
হয়। ইরশাদ হইয়াছে $ 
ESS SUL ele CA By 8৮ 15 ৩০ 39 ot Sl শা 
te SUIT TE EU NE HOE CY SOLENT LAI 
আর যখন তাহার আয়াতসমূহ পাঠ করা হয় তাহাদের ঈমান বৃদ্ধি হয় এবং তাহারা স্বীয় 
প্রতিপালকের উপর ভরসা করে” । (সূরা আনফাল ৪২) | 
কিন্তু অপরপক্ষে কাফিররা আল্লাহর কালাম শ্রবণ করিলে উহা তাহাদের মধ্যে কোন 


প্রতিক্রিয়া সৃষ্টি করে না। বরং তাহারা তাহাদের কুফ্র, অবাধ্যতা, মুর্খতা ও গুমরাহীর 
মধ্যে নিমজ্জিত থাকে । যেমন ইরশাদ হইয়াছে ৪ 


৩ of 0 ld 


Ll ১২৯43১97521 ০৮-82১০ ৮৫১০২ En ol yl [2 31 
sl 32511051, ৩১০০০০০০7৪৪ (৮: esl ডি Ll 


৫০১ 11৮১ 85158 ১১৯০ 

না at TN ক এ বা 
তোমাদের মধ্য হইতে কাহার ঈমান বৃদ্ধি করিয়াছে। বস্তুতঃ যাহারা মু'মিন কোন সূরা 
অবতীর্ণ হইলে তাহাদের ঈমান বৃদ্ধি পায় এবং তাহারা আনন্দিত হয়। আর যাহাদের 
অন্তরে কুফ্র -এর রোগ রহিয়াছে কোন সূরা অবতীর্ণ হইলে তাহাদের পংকিল অন্তরে 
আরো পংকিলতার বৃদ্ধি হয়” (সূরা তাওবা £ ১২৪)। 

অপরপক্ষে কাফিররা যখন কোন আয়াত শ্রবণ করে তাহারা পুর্বাবস্থায় অবিচল 
থাকে তাহাদের অন্তরে কোন প্রতিক্রিয়া হয় না। যেমন তাহারা বধির ও অন্ধ হওয়ার 
কারণে কোন কিছু শ্রবণ করে নাই । মুজাহিদ (র) ইহার তাফসীরে জানান যে মুসলিমগণ 
আল্লাহর আয়াত শ্রবণ করিয়া বধির ও অন্ধ হন না। যেভাবে তাহারা. কোন কিছু শ্রবণ 
করিতে পারে না, দেখিতে পারে না এবং বুঝিতে পারে না মুমিনগণ নি কাস! 
কাতাদাহ (র) বলেন £ 

GUase Ul 19৯21711625 SLL 95 31 ১০3419 এর অর্থ 
হইল, আল্লাহ এ সকল প্রিয় বান্দাগণ, হক শ্রবণ করা হইতে বধির হয় না এবং তাহারা 
উহা হইতে অন্ধও থাকে নাই। এবং তাহারা হক ও সত্যকে বুঝিয়াছে এবং আল্লাহর 
কিতাব হইতে যাহা কিছু শ্রবণ করিয়াছে উহা দ্বারা উপকৃত হইয়াছে। 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, উসাইদ ইব্‌ন আসিম (র) ..... ইবন আওন (রর) 
বর্ণিত। তিনি বলেন, একবার আমি শাঁঁফী রে) এর নিকট জিজ্ঞাসা করিলাম, এক ব্যক্তি 


Contents 


"২৫২ তাফসীরে ইবনে কাছীর 


যিনি কিছু লোককে সিজ্দায় পায় তবে সেও কি সিজ্দায় যাইবে? অথচ যে আয়াত পাঠ 
করিয়া তাহারা সিজ্দায় গিয়াছে সে উহা শ্রবণ করেন নাই । তখন তিনি এই তিলাওয়াত 
করিয়া ইহা বুঝাইলেন যে, তাহার পক্ষে সিজ্দা করিতে হইবে না। কারণ সে শ্রবণ ও 
করে নাই আর উহা সম্পর্কে চিন্তাও করে নাই। আর কোন মু'মিনের পক্ষে চিন্তা করা 
ছাড়াই কোন কাজ করা উচিৎ নহে এবং বুঝিয়া সুঝিয়া যে কোন কাজের প্রতি আকৃষ্ট 
হওয়া উচিৎ। 
-উ/10512)1 EIR EY SEL ০১15 

আর আল্লাহর সেই প্রিয় বান্দাগণ এই দোয়া করে, হে আমাদের প্রতিপালক! আপনি 
আমাদিগকে এমন সুসন্তান দান করুন, যাহারা কেবল আপনার আনুগত্য স্বীকার করে, 
কেবল আপনারই দাসত্ব গ্রহণ করে, আপনার সহিত অন্য কাহাকেও শরীক না করে। 
ফলে তাহাদের দ্বারা দুনিয়া ও আখিরাতে আমাদের চক্ষু শীতল হয়। ইকরিমাহ (র) 
বলেন, আল্লাহর এই প্রিয়জনগণ সুন্দর ও রূপবান সন্তানের জন্য দোয়া করে নাই। বরং 
কেবল এমন সন্তানের দোয়া করিয়াছে যাহারা আল্লাহর হুকুমের অনুগত হইবে । হাসান 
বাসরী (র)-এর নিকট আলোচ্য আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, 
স্ত্রী ও সন্তানদের পক্ষ হইতে আল্লাহর আনুগত্য প্রত্যক্ষ করাই একজন মু*মিন বান্দার 
কাম্য। পুত্রকন্যা ভাই-বোন ও আত্মীয়-স্বজন ও বন্ধুদের পক্ষ হইতে আল্লাহর আনুগত্য 
দেখিলেই একজন মু'মিনের চক্ষু শীতল হয়। মুজাহিদ রে) বলেন এমন স্ত্রী সন্তান-সন্ততি 
দান করুন যাহারা আপনার উত্তম ইবাদত করে এবং কোন প্রকার পাপ করে না। 

আবদুর রহমান ইবন যায়িদ ইব্‌ন আসলাম (র) আলোচ্য আয়াতের অর্থ করেন, হে 
আমাদের প্রতিপালক । আপনি আমাদিগকে এমন স্ত্রী ও পুত্র-কন্যা দান করুন, যাহা 
দিগকে আপনি ইসলামের পথে পরিচালিত করিবেন । ইমাম আহমদ (র) বলেন, মা“মার 
ইব্‌ন রশীদ রে) তিনি বলেন, একদিন আমরা মিকদাদ ইবৃন আসওয়াদ (রা)-এর নিকট 
বসিয়াছিলাম, এমন সময় তাহার নিকট এক ব্যক্তি অতিক্রম করিল। সে বলিল, সেই দুই 
চক্ষু বড়ই মুবারাক যাহারা রাসূলুল্লাহ (সা)-কে দর্শন করিয়াছে । হায় আমরাও যদি 
তাহাকে দেখিতে পারিতাম হায়। আমরাও যদি রাসূলুল্লাহ (সা) সাহচর্য লাভ করিতে 
পারিতাম। ইহা শুনিয়া হযরত মিকদাদ (রা) ক্রোধাবিত হইলেন । কিন্তু আমি তাহার 
ক্রোধ দেখিয়া আশ্চার্মািত হইলাম । কারণ, লোকটি তো খারাপ কিছুই বলেন নাই। 
হযরত মিকদাদ (রা) বলিলেন, মানুষের হইল কি যে, আল্লাহ তাহাকে যাহা দান করেন 
নাই, উহার জন্য সে আকাঙ্ক্ষা করে। এ যুগে থাকিলে যে তাহার কি অবস্থা হইত উহা 
কি তাহার জানা আছে? আল্লাহর কসম, রাসূলুল্লাহ (সা)-এর যুগে এমন লোকও ছিল 
যাহাদিগকে তাহার দাওয়াত গ্রহণ না করিবার কারণে এবং অমান্য করিবার কারণে 


Contents 


সূরা আল-ফুরকান | ২৫৩ 


লাঞ্ছিত করিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইয়াছে। তোমরা ইহার জন্য আল্লাহর কেন 
কৃতজ্ঞতা প্রকাশ কর না যে, তোমরা মাতৃগর্ভ হইতে ভূমিষ্ট হইবার সাথেই তোমাদের 
প্রতিপালককে জানিতে পারিয়াছ। তোমাদের নবীর প্রতি প্রেরিত কিতাবকে তোমরা 
বিশ্বাস করিয়াছ। অথচ ইহার জন্য তোমাদের পূর্বপুরুষদের প্রতি বিপদের যেই সয়লাব 
অবতীর্ণ হইয়াছিল উহা তোমাদিগকে স্পর্শও করে নাই। 

রাসূলুল্লাহ্‌ সো) যেই যুগে প্রেরিত হইয়াছিলেন, উহা ছিল সর্বাপেক্ষা নিকৃষ্ট এবং 
বর্বর ও মুখতার যুগ । প্রতিমা পূজা ব্যতিত উত্তম ধন আর কিছু থাকিতে পারে বলিয়া 
তাহারা বিশ্বাস করিত না। এমনি এক মুহুর্তে রাসূলুল্লাহ্‌ (সা) হক ও বাতিলের মধ্যে 
পার্থক্যকারী এক দীন সহ আগমন কারিয়াছিলেন, যাহার মাধ্যমে তিনি সত্যকে পৃথক ও 
মিথ্যাকে পৃথক করিয়া দেখাইয়াছেন, ইহার ফলে পিতা-পুত্র হইতে পৃথক হইয়াছে । যদি 
কোন ব্যক্তি তাহার পিতা কিংবা পুত্র অথবা ভাইকে কাফির দেখিত, তবে তাহার অন্তর 
ঈমানে পরিপূর্ণ থাকিবার কারণে সে তাহার সেই পিতা-পুত্র কিংবা ভাইকে ধ্বংসপ্রাপ্ত 
বলিয়া ধারণা করিত । ফলে এই ধরনের সন্তান ও আপনজন দেখিয়া তাহার চক্ষু শীতল 
হইবার কথা নহে। কারণ যে জানিত যে, তাহার আত্মীয় ও তাহার বন্ধু একজন দোযখী । 
আর এই কারণেই তাহারা আল্লাহ্‌ দরবারে দো'আ করিত, হে আল্লাহ! হে আমাদের 
প্রতিপালক! আপনি আমাদের জীগণ ও সন্ানগণ হইতে আমাদিগকে চক্ছুর শীতলতা 
দান করুন । রিয়ায়েতের সনদ বিশুদ্ধ । 


Lal 051 (নাও 

আর হে আমাদের প্রতিপালক! আপনি আমাদিগকে মূত্তাকীদের জন্য ইমাম বানাইয়া 
দিন। ইব্‌ন আব্বাস (র), হাসান, সুদ্দী, কাতাদাহ ও রাবী ইব্‌ন আনাস রে) ইহার অর্থ 
করিয়াছেন, আমাদিগকে মুত্তাকীদের জন্য ইমাম বানাইয়া দিন যে, সৎকাজে তাহারা 
আমাদের অনুসরণ করে। অন্যান্য তাফসীর কারগণ বলেন, “আমাদিগকে 
পথপ্রদর্শনকারী ও কল্যাণের প্রতি আহবানকারী বানাইয়া দিন” । আল্লাহর এই সকল 
বান্দাগণের কাম্য ইহাই যে, তাহাদের সন্তানগণ ও যেন তাহাদের ইবাদতে অনুসরণ করে 
এবং তাহাদের হিদায়াত দ্বারা যেন অন্য লোক উপকৃত হয়। ইহা দ্বারা সাওয়াব ও অধিক 
লাভ হয় এবং ইহার পরিণতি ও অধিক কল্যাণকর । মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা 
(রা) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, যখন কোন মানুষের ইন্তিকাল 
হইয়া যায় তখন তাহার সকল আমল বন্দ হইয়া যায়। কিন্তু তিনটি আমলের সাওয়াব 
মৃত্যুর পর লাভ করিতে থাকে । সৎসন্তান, উপকারী ইল্ম ও সাদাকায়ে জারিয়াহ। 


Contents 


২৫৪ গার কাছীর 


রত ১৮. $ ৮ ৰ A ৮৮ 
টিটো 
2 ০৫ Locos PFs Ao পি 
৮০০০৮৫৯০৮৯৯ ১7 
॥ ৮980৯77৬৮০৫ ০8০০৫ wt Ld ৩৬ 


AT SHG op Aa CS ‘YY 
2 rhe 
‘lye ৬5565 

অনুবাদ ৪ ৭৫) তাহাদিগকে প্রতিদান স্বরূপ দেওয়া হইবে জান্নাত, যেহেতু 
তাহারা ছিল ধৈর্যশীল, তাহাদিগকে সেথায় অভ্যর্থনা করা হইবে অভিনন্দন এসালাম 
সহকারে । (৭৬) সেথায় তাহারা স্থায়ী হইবে । আশ্রয় স্থল ও বসতি হিসাবে উহা কত 
উৎকৃষ্ট । (৭৭) বল, আমার প্রতিপালককে না ডাকিলে তাহার কিছু আসে যায় না। 
তোমরা অস্বীকার করিয়াছ, ফলে অচিরে নামিয়া আসিবে অপরিহার্য শাস্তি। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা পূর্বে তাহার প্রিয় বান্দাগণের উত্তম গুণাবলীর বর্ণনা 
দান করিয়া তাহাদের বিনিময় ঘোষণা করিয়া বলেন ৪ {4,11 ১১, 121 সকল 
লোকদিগকেই তাহাদের বিশেষ গুণাবলীর উপর ধৈর্যধারণের রিনিময়ে বেহেশত দান 
করা হইবে । (১:০৪ ২১-5 14৪ ১%19 এবং এ বেহেশতের মধ্যে তাহাদিগের 
সম্মান প্রদর্শনার্থে দু'আ ও সালাম করা.হইবে ৷ ফিরিশতাগণ প্রতি দরজা দিয়া তাহাদের 
অবস্থান করিবে । কখনও তাহার এ স্থান ত্যাগ করিবে না। 

ইরশাদ হইয়াছে 8 ৩১ Ls (42৪ 21২ ২১৯11 ৮৪৪ 1১৮৮০ 98511 Cl 
১৯১91 51141 যাহারা ভাগ্যবান তাহারা চিরকাল বেহেশতে অবস্থান করিবে । 
(সূরা হুদ 8 ১০৮) 

(5135) 550,055 রী স্থান দেখিতেও চমৎকার এবং আরামের জন্যও 
উত্তম । অবশেষে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন ১1214 05 হে 
নবী! আপনি এ সকল কাফিরদিগকে বলিয়া দিন, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান না 
আন তবে আমার প্রতিপালক তোমাদের কোন পরোয়া করেন না। তোমাদের দ্বারা 


Contents 


সূরা আল-ফুরকান ২৫৫ 
আল্লাহর প্রয়োজনটা কি? বস্তুতঃ ইবাদত করিবার প্রয়োজন তোমাদেরই, কারণ আল্লাহ 
তোমাদিগকে তাহার ইবাদত করিবার জন্য; তাহার একত্বাদ মানিবার জন্য ও সর্বদা 
তাহার পবিত্রতা ঘোষণার জন্যই সৃষ্টি করিয়াছেন। 

Ll 154) (৪৮০০৪ ১515৫ ১53 হে কাফিররা, তোমরা আল্লাহ ও তাঁহার 
রাসূলের নির্দেশ অমান্য করিয়াছ। অতএব তোমাদের এই অমান্যতার কারণেই অবশ্যই 
তোমাদের দুনিয়া ও আখিরাতে শাস্তি ভোগ করিতে হইবে। হযরত আবদুল্লাহ ইবৃন 
মাসউদ (রা), উবাই ইব্‌ন কা'ব (রা), মুহাম্মদ ইব্‌ন কা'ব কুরাজী (র) এই আয়াত দ্বারা 
বদরের যুদ্ধের শাস্তির কথা বলা হইয়াছে । হাসান বাসরী (র) বলেন, আলোচ্য আয়াতে 
আখিরাতের শাস্তির উল্লেখ করা হইয়াছে। 


(আল-হামদু লিল্লাহ সূরা ফুরকান -এর তাফসীর সমাপ্ত হইল)। 


Contents 


তাফসীর £ঃ আশ-শু“আরা 
[পবিত্র মক্কায় অবতীর্ণ! 
ইহাকে সূরা জামেআহ ও বলা হয় 


w >.) 
$6 7 $ ১$ Gos ৮% শর শর Wu 


Lh ss SL Ss hs + 


6 LAA Ab Ab Ww ax hd LAA ৬:22 2 


০49 0 05555 ৮৮০৮4555854 
০১৬ YS 


AS bt OR ১৩6৩ Ls & এ +e ঠা ee 
15 ১1 ০০০০ ০৮ ০০০৮১ ৬১৬ ৬ 0 

রম এ 2 

" ৬১৮১ 

59 BA 8:০৬ AD OTE পির্ক 


০১০১৮হ০৯০% 8০420315659 ১ 
ইব্‌ন কাছীর__-৩৩ (৮ম) 


Contents 


২৫৮ তাফসীরে ইবনে কাছীর 


57: 
৮৫৪০ তি ১৯১১ sl 19১০5 1 
AS TSS 
us ০৯৮ পর্ণ ২ ,% 
১০০৮৮১৪৭০৮৪৪১৯১৬৪। A 
৮ 22522 Ol 
১১) 5% ৩০৩ এ 
অনুবাদ £ (১) তা-সীন-মীম । (২) এই গুলি সুস্পষ্ট কিতাবের আয়াত (৩) উহারা 
মু'মিন হইতেছে না বলিয়া তুমি হয়তো মনোকষ্টে আত্মবিনাশী হইয়া পড়িবে ৷ (8) 
আমি ইচ্ছা করিলে আকাশ হইতে উহাদিগের নিকট এক নিদর্শন প্রেরণ করিতাম, 
ফলে উহাদিগের গ্রীবা বিনত হইয়া পড়িত উহার প্রতি । (৫) যখনই উহাদিগের কাছে 
দয়াময়ের এর নিকট হইতে কোন নতুন উপদেশ আসে তখনই উহারা উহা হইতে 
মুখ ফিরাইয়া লয়। (৬) উহার তো অস্বীকার করিয়াছে । সুতরাং উহারা যাহা লইয়া 
ঠাট্রা-বিদ্রপ করিত, তাহার প্রকৃত বার্তা তাহাদের নিকট শীপ্রই আসিয়া পড়িবে । 
(৭) উহারা কি পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করে না? আমি উহাতে প্রত্যেক প্রকারের কত 
উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করিয়াছি । ৮৮) নিশ্চয় উহাতে আছে নিদর্শন, কিন্তু উহাদিগের 
অধিকাংশই মু'মিন নহে। (৯) তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম 
দয়ালু । 
আলোচনা করিয়াছি। অতএব এখন উহার প্রয়োজন নাই । ০11 i 154১1 0117 
অর্থাৎ ইহা সুস্পষ্ট কুরআনের আয়াতসমূহ, যাহা হক ও বাতিলকে পৃথক পৃথক করিয়া 
দেখাইয়া দেয় এবং হেদায়েত কি,গুমরাহী কি, উহা সুস্পষ্টভাবে বলিয়া দেয়। এঁর! 
২০০১1১58341 ৬1,430, সম্ভবতঃ আপনি তাহাদের ঈমান না আনিবার 
কারণে দুশ্চিন্তা করিয়া নিজের জীবন শেষ করিয়া ফেলিবেন। 
কাফিরদের ঈমান না আনিবার কারণে, রাসূলুল্লাহ (সা) যে দুবির্ষহ যন্ত্রণা ভোগ 
করিতেছিলেন, সেই কারণে অত্র আয়াত দ্বারা আল্লাহ্‌ তাআলা তীহার প্রিয় নবীকে 
সাতুনা দান করিয়াছেন। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে £ 0] উড আসি 
এ 1১০০৯ pele 
“আপনি এ সকল কাফিরদের প্রতি অনুতাপ করিয়া স্বীয় প্রাণনাশ করিবেন না”। 


Contents 


সূরা আশ-শু'আরা ২৫৯ 


আরো ইরশাদ হইয়াছে ৪ ১২১41 LL AL UL “তাহাদের 
কার্যকলাপের প্রতি দুশ্চিন্তাগ্বস্থ হইয়া আপনি নিজের প্রাণকে নাশ করিয়া দিবেন”? 

মুজাহিদ, কাতাদাহ, ইকরিমাহ, আতীয়্যাহ, যাহ্হাক, হাস্সান (র) ও অন্যান্য 
তাফসীরকারগণ বলেন £ এর অর্থ হইল, জীবন হত্যাকারী ।যেমন কবির ভাষায় এই অর্থ 
উদ্দেশ্য করা হইয়াছে ৪ 

- ৭0311 4259 ০১০ 4১৯০ (৮8 * 4৮৮৪১ ০১৯৭ ৮৯111482131 

এই অর্থ উদ্দেশ্য করা হইয়াছে। ইহার পর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 

৮১৮৪১019251 801 4 ১০325405055) 

যদি আমি ইচ্ছা করি তবে তাহাদের প্রতি আসমান হইতে এমন নিদর্শন অবতীর্ণ 
করিতে পারি, যাহার সন্মুখে তাহাদের গর্দান অবনত হইবে এবং ঈমান আনিতে বাধ্য 
হইবে। কিন্ত যেহেতু আমি কেবল এচ্ছিক ঈমানের প্রত্যাশা করি। অতএব এইরূপ 
নিদর্শন অবতীর্ণ করি না, যাহার ফলে তাহারা বাধ্য হইয়া ঈমান আনে। 


অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 
৮৮] 2১5 OE EEN ০5১০0 5 HOE 
১১০৯০1৮৬৫০০ 
“আপনার প্রতিপালক ইচ্ছা করিলে বিশ্বের সকল লোক ঈমান আনিত। তবে কি 
আপনি ঈমান আনিতে বাধ্য করিবেন”? (সূরা ইউনুস ৪ ৯৯) 
আরো ইরশাদ হইয়াছে ৪ _ 
Cus El A (জা এ) এ 95 
“যদি আপনার প্রতিপালক ইচ্ছা করিতেন, তবে সকল মানুষকে একই দল ভুক্ত 
করিয়া দিতেন” । (সূরা হুদ £ ১১৮) কিন্তু আল্লাহ তা'আলা তাহা করেন নাই। বরং পৃথক 
পৃথক ধর্মের ব্যাপারে তাহার নির্ধারিত বিষয়টিই আত্মপ্রকাশ করিয়াছে । নবী-রাসূল 
৮4 
Las ic IK YT ৬০৯১ ১৯০। ৩৭ ০২৩ ০৪১০০ Ly 
গা শে 
উপদেশ বাণী আসে তাহাদের অধিকাংশই উহার হইতে বিমুখ হইয়া পড়ে”। যেমন 
অন্যত্র ইরশাদ হইয়াছে £ ১৮৮০০ ০০৮৯১ ১৭ ধা 055 “আর ' 
আপনি যদি তাহাদের ঈমান জন্য লোভও করেন তবুও তাহাদের অধিকাংশ লোক ঈমান' 
আনিবে না”। 


Contents 


২৬০ তাফসীরে ইবনে কাছীর 


আরো ইরশাদ হইয়াছে ৪ 

Uses (1১ YN 1৮০) ০ pel Ce Call le 8০০৯৯ 

“বান্দাগণের প্রতি বড়ই অনুতাপ! তাহাদের নিকট যখনই কোন রাসূলের আগমন 
ঘটে তাহারা তাহার সহিত বিদ্রুপ করিতে থাকে” । (সূরা ইয়াসীন ৪ ৩০) 


আরো ইরশাদ হইয়াছে ঃ 
ts Ua CLC SE 
তঃপর আমি পর্যায়ক্রমে রাসূল প্রেরণ করিয়াছি কিন্তু সেই উম্মাতের নিকট যখনই 
তাহাদের রাসূল আগমন করিয়াছেন তাহরা তাহাকে মিথ্যা প্রতিপন্ন করিয়াছে” । (সূরা 
মু'মিনূন 8৪৫) 
এখানে ও আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন ৪ 
- ০১655805153 05192011622 19:54 ৪3 
“যেই সকল লোকের প্রতি শেষ নবীকে প্রেরণ করা হইয়াছে তাহারা তাহাকে মিথ্যা 
প্রতিপন্ন করিয়াছে । অতএব তাহাদের নিকট অচিরেই তাহাদের বিদ্রপের পরিণতি 
সা নার এই মিথ্যা প্রতিপন্ন করিবার অশুভ 
পরি | 


অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 


- 9১২48১2৮4৪১ এ1 1১16 2311 ১12০৭) 
“অচিরেই যালিমরা জানিতে পারিবে যে, তাহারা কোন পথে পরিচালিত হইতেছে” । 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা স্বীয় মহাশক্তি ও প্রতাপের কথা উল্লেখ করিয়া এ সকল 
অবতারিত কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করিবার ধৃষ্টতা করিয়াছে। যিনি রাসূল প্রেরণ 
করিয়াছেন ও তাহার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছেন তিনি এমন মহাশক্তির অধিকারী 
যিনি যমীন সৃষ্টি করিয়াছেন এবং উহাতে নানা প্রকার ফল-ফলাদি উৎপন্ন করিয়াছেন, 
নানা প্রকার জীবজন্তু সৃষ্টি করিয়াছেন। সুফিয়ান সাওরী (র) বলেন, জনৈক রাবীর 
মাধ্যমে শাবী (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, মানুষ যমীনেরই উৎপাদিত 
বস্তু। তাহাদের মধ্য হইতে যেই ব্যক্তি বেহেশতে প্রবেশ করিবে সে সম্মানিত । আর যে 
দোযখে প্রবেশ করিবে সে ঘৃণিত ও লাঞ্কিত। 

59 ৬১:35, অবশ্যই ইহাতে সৃষ্টিকর্তার ক্ষমতার প্রমাণ রহিয়াছে, যিনি 
.যমীনকে বিস্তৃত করিয়াছেন। এবং আসমানকে সুউচ্চ করিয়াছেন। এতদসত্বেও অধিকাংশ 
লোক তাহার প্রতি ঈমান আনে নাই। বরং তাহার প্রেরিত রাসূল ও অবতারিত কিতাব 
সমূহকে মিথ্যা প্রতিপন্ন করিয়াছে এবং তাহার আদেশ নিষেধ অমান্য করিয়াছে । 


Contents 


সূরা আশ-শু'আরা ২৬১ 


Al ১2১৮] +40 এ ৬! অবশ্যই আপনার প্রতিপালক বড়ই শক্তিধর, যিনি 
তাহার বান্দাগণের প্রতি বড়ই মেহেরবান। অতএব তাহার শক্তি সত্তেও কাহাকেও তাহার 
বিরোধিতার কারণে শাস্তি দিতে ব্যস্ত হন না। বরং তাহাকে অবকাশ দান করেন অতঃপর 
তাহাকে অতিশয় কঠিন হস্তে পাকড়াও করেন। আবুল আলীয়াহ, রাবী ইব্‌ন আনাস ও 
ইব্‌ন ইসহাক (র) বলেন, আল্লাহ্‌ তা'আলা তাহার বিরোধিতাকারী ও যাহারা আল্লাহ্‌ 
ব্যতীত অন্যের ইবাদত করে তাহাদিগকে হইতে কঠিন হস্তে প্রতিশোধ গ্রহণ করেন। 
সাঈদ ইব্‌ন জুবাইর (র) বলেন, যেই ব্যক্তি আল্লাহর নিকট তাওবা করে আল্লাহ তাহার 
প্রতি বড়ই মেহেরবান। 


রত রত A Ad $ টা রা? ॥ 75৫ 
' ০৫৭২৪) ৬৩ ৩ sn ৩৯১ ৩৯১ 95. 
7০৯6৮৩৮৩৪৮৪ 


৩১৯০২০৯৯১১৯) 


72 


০৮১৪৩ ৩ এতো! ০১06, 


সি 
+ 


নি sl ih ৬০৭ ০5৭, ১০ ৯:9০) 


১৯9৬৫ ০৫, Sd 


১৮১০ Sob SD ৯৬ ts 1 
IO ZR 2 
পিস নিক 


71৮০12৮৩৮৩৪ 


82255 ০.1 
-০৮৬ ৬৮৬৯০৪০০৪৪৪ BSI A 


\ & তর dd শার্ট LA শার্ট শার্শা ক এশ ১ পণ 


০২১০৩ ০০০১ এ NALS এ 


Contents 


২৬২ তাফসীরে ইবনে কাছীর 
| Lo A 4 ২৮০৯ $৮৮ ৮৫৮৮ 
০০) ১০6 সি (2০ YE +. 
2, ॥:-৮ 6:০৮ পার্ট ৮৮5৪ ॥ দিত পুত ৫০ রত পপ 


৪ DA [] ৮০৮ 


নি ৬ নি 


& পার্ট Wh চিনে 


০৮৭2০ AL AOL YY 


অনুবাদ ৪ (১০) স্মরণ কর, যখন তোমার প্রতিপালক মুসাকে ডাকিয়া বলিলেন, 
তুমি যালিম সম্পদ্রায়ের নিকট যাও, (১১) ফিরা ‘আউন সম্প্রায়ের নিকট, উহারা কি 
ভয় করে না ? (১২) তখন সে বলিয়াছিল, হে আমার প্রতিপালক! আমি আশংকা 
করি যে, উহারা আমাকে অস্বীকার করিবে (১৩) এবং আমার হৃদয় সংকুচিত হইয়া 
পড়িতেছে। আর আমার জিহ্বা তো সাবলীল নাই । সুতরাং হারূনের প্রতিও 
প্রত্যাদেশ পাঠাও (১৪) আমার বিরুদ্ধে তো উহাদিগের এক অভিযোগ আছে, আমি 
আশংকা করি উহারা আমাকে হত্যা করিবে (১৫) আল্লাহ্‌ বলিলেন, না, কখনও 
নহে । অতএব তোমরা উভয়েই আমার নিদর্শন সহ যাও । আমি তোমাদিগের সংগে 
আছি, শ্রবণকারী (১৬) অতএব তোমরা ফিরা“আউনের নিকট যাও এবং বল, আমরা 
তো জগতসমূহের প্রতিপালকের রাসূল (১৭) আর আমাদিগের সহিত যাইতে দাও 
বনী ইসরাঈলকে (১৮) ফির“আউন বলিল, আমরা কি তোমাকে শৈশবে আমাদিগের 
মধ্যে লালন-পালন করি নাই এবং তুমি তো তোমার জীবনের বহু বৎসর আমাদিগের 
মধ্যে কাটাইয়াছ (১৯) তুমি তো তোমার কর্ম যাহা করিবার তাহা করিয়াছ, তুমি 
অকৃতজ্ঞ । (২০) মূসা বলিল, আমি তো ইহা করিয়াছিলাম তখন যখন আমি ছিলাম 
অজ্ঞ। (২১) অতঃপর আমি তোমাদিগের ভয়ে ভীত হইলাম, তখন আমি 
তোমাদিগের নিকট হইতে পালাইয়া গিয়াছিলাম। তৎপর আমার প্রতিপালক 
আমাকে জ্ঞান দান করিয়াছেন এবং রাসূল করিয়াছেন (২২) আমার প্রতি তোমার 
অনুগ্রহের কথা উল্লেখ করিতেছ তাহা তো এই যে, তুমি বনী ইসরাঈলকে দাসে 
পরিণত করিয়াছ। 

তাফসীর ঃ উল্লিখিত আয়াতে আল্লাহ্‌ তা“আলা স্বীয় রাসূল ও কালীম হযরত মুসা' 
(আ)-কে যেই নির্দেশ দিয়াছিলেন উহার উল্লেখ করিয়াছেন। তুর পাহাড়ের ডাইন দিক 
হইতে তাহাকে আহ্বান করিয়াছিলেন। তাহার সহিত কথা বলিয়াছিলেন। তাহাকে 


জি 


Contents 


সূরা আশ-শু'আরা ২৬৩ 


রাসূল হিসাবে মনোনীত করিয়াছিলেন এবং ফির‘আউনকে দাওয়াত পৌছাইবার জন্য 
রন বাগানের সিটি দন আযাদ হারান 


পে পা কক কাতর তিক কেক we 


2 LIE; ১১১০ এ ১১০৮১৮০১৪৪০ 75৪11 ০১১ | 
৮1০1613১১০৯ Ad 4০90 ৮১৮০০] 31 ২3৪১৬০৪৮৯৪7 না 


রশ 555525 


- ০১18 1 3008১ 
হে মুসা! তুমি ফির'আউনের কাওমের নিকট গমন কর। তাহাদিগকে আল্লাহ্‌র 
শাস্তির ভীতি প্রদর্শন কর। তাহারা কি আল্লাহকে ভয় করিবে না। পরহেযগারী অবলম্বন 
করিবে না। হযরত মুসা (আ) বলিলেন, হে আমার প্রতিপালক ! আমার ভয় হইতেছে 
যে, আমি তাহাদের নিকট গমন করিয়া রাসূল হইবার দাবী করিয়া আপনার দাওয়াত 
পৌছাইলে তাহারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করিবে । আমার অন্তর সংকুচিত হইয়া 
যাইবে । আমি সুন্দরভাবে কথা বলিতে অক্ষম । অতএব আপনি হারূনকে রাসূল করিয়া 
তাহাদের নিকট প্রেরণ করুন৷ ইহা ছাড়া তাহারা আমার উপর একটি অপরাধের দাবীও 
করে । অতএব আমার ভয় হইতেছে যে, তাহারা আমাকে হত্যা করিয়া ফেলিবে। হযরত 
মুসা (আ) এইভাবে আল্লাহর দরবারে স্বীয় ওজর পেশ করিলেন । এবং উহা দূর করিবার 
জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করিলেন । সূরা ‘তো-হা’ -এর মধ্যে ইরশাদ হইয়াছে ঃ 
৬০,০১3 ১5 ৪৮৭ 2৮5 ৬০৮০ ১৮ ০০০৪ 


॥ ০ 


- LSI 

“মূসা বলিল, হে আমার প্রতিপালক! আপনি আমার সীনা খুলিয়া দিন এবং আমার 
কাজকে সহজ করিয়া দিন ..... অতঃপর আল্লাহ্‌ বলিলেন, হে মুসা! তোমার সকল 
প্রার্থনা মঞ্জুর হইল” । 

551585০৮865 IL 419 আর তাহারা আমার উপর একটি 
অপরাধের দাবী করে । অতএব ভয় হইতেছে যে, তাহারা আমাকে হত্যা করিবে । হযরত 
মুসা (আ) একজন কিবৃতীকে হত্যা করিয়াছিলেন । আর এই কারণে তিনি মিসর ত্যাগ 
করিতে বাধ্য হইয়াছিলেন । (< (003 ইহার জবাবে আল্লাহ বলিলেন, তুমি ইহার জন্য 
একটু ভয় করিও না। ইহার জন্য আমি যাবতীয় ব্যবস্থা করিব । ইরশাদ হইয়াছে ঃ 


দিতো তি 98101 le 5125-48-88 
৮5025 
“অচিরেই তোমার ভাইয়ের দ্বারা তোমার বাহুকে মযবুত করিয়া দিব এবং তোমাদের 


জন্য দলীল প্রমাণ নির্ধারণ করিয়া দিব। অতএব তাহারা তোমাদের নিকট পৌছিতেই 
সক্ষম হইবে না বরং তোমরাও তোমাদের অনুসারীগণই বিজয়ী হইবে” । 


Contents 


২৬৪ তাফসীরে ইবনে কাছীর 


১৬০১০০০ pi il SUL U3 তোমরা আমার নির্দশন ও মু'জিযা লইয়া 
তাহাদের নিকট গমন কর। আমি তোমাদের কথা শ্রবণ করিব এবং তোমাদের জন্য 
আমার সাহায্য থাকিবে। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে 8 ৪/19 I | 
অর্থাৎ আমি নিশ্চয় তোমাদের সাথে আছি। তোমাদের সংরক্ষণ করিব, তোমাদের কথা 
শ্রবণ করিব, তোমাদের দেখিব ও তোমাদের সাহায্য করিব ৷ (১1 4১85 ০১০১৪ 1233 
১১৯] ০১০ ৭১০১ তোমরা উভয়ই ফির'আউনের নিকট গমন করিয়া বল, আমরা 
রাব্বুল আলামীনের পক্ষ হইতে প্রেরিত। 00754 sls 51 আল্লাহ্‌ 
তা'আলা তোমার নিকট আমাদিগকে এই জন্য প্রেরণ করিয়াছেন যে, তুমি বনী 
ইসরাঈলকে তোমার গোলামী হইতে মুক্ত করিয়া আমাদের সহিত প্রেরণ করিবে। বস্তুত 
তাহারা আল্লাহ্র মু'মিন বান্দা অথচ, তুমি তাহাদিগকে লাঞ্কনাদায়ক শাস্তিতে আবদ্ধ 
রাখিয়াছ। ফির'আউন যখন হযরত মূসা (আ)-এর এই দুঃসাহসিকতা পূর্ণ কথা শুনিল, 
তখন সে অতি তাচ্ছিল্য ভরে তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিল ঃ ১9 ৩১০১1 
আমি কি তোমাকে শৈশবকালে প্রতিপালন করি নাই ? অর্থাৎ তুমি কি সেই ব্যক্তি নহে, 
যাহাকে আমার ঘরে প্রতিপালন করিয়াছি ? আমার সর্বপ্রকার সেবাযতু গ্রহণ করিয়াই 
তুমি বড় হইয়াছ এবং দীর্ঘকাল যাবৎ আমার দেওয়া সর্বপ্রকার নিয়ামত ভোগ করিয়াছ ? 
এবং উহার প্রতিদানে তুমি আমার গোষ্ঠীরই একজন লোককে হত্যা করিয়া নিমকহারামী 
করিয়াছ? ০+১৪|| ১ 5১9 বস্তুতঃ তুমি অকৃতজ্ঞদেরই দলভুক্ত । ইব্‌ন আববাস (রা) 
আবদুর রহমান ইব্‌ন যায়িদ ইব্‌ন আসলাম রে) এই ব্যাখ্যা করিয়াছেন এবং ইব্‌ন জরীর 
(র)-এর মনোপুত তাফসীরও ইহাই । 

IEA ১০ 15191 (6815 003 মূলা বলিল, আমি তখন এ কাজ এমন 
অবস্থায় করিয়াছিলাম যে, তখন আমি সঠিক পথ সম্পর্কে অজ্ঞ ছিলাম । আমার নিকট 
তখনও আল্লাহর পক্ষ হইতে অহী আসে নাই এবং নবুওয়াত ও রিসালাত প্রাপ্ত হই নাই। 
ইব্‌ন আব্বাস, মুজাহিদ, কাতাদাহ ও যাহ্হাক রে) ও অন্যান্য তাফসীরকারগণ বলেন ঃ 
4৮০ অর্থ A অর্থাৎ আমি তখন অজ্ঞ ছিলাম । ইব্‌ন জুরাইজ (র) বলেন, 
lil ইরা ডা রেডি cE Mle 

১ (1 5৫৯০ (০১০ অতঃপর আমি তোমাদের ভয়ে পলায়ন করিয়াছি। 
ভি পা এবং তান্ত তর ভক 
পলায়ন করিয়াছিলাম। তখনকার অবস্থা হইতে আমার বর্তমান অবস্থা সম্পূর্ণ ভিন্ন ৷ 
তখন আমি ওহী ও রিসালত প্রাপ্ত ছিলাম না, বর্তমান আমি আল্লাহ্‌র পক্ষ হইতে তোমার 
নিকট রাসূল হিসাবে প্রেরিত। অতএব এখন যদি তুমি আমার অনুসরণ কর তবে তো 
নিরাপদ থাকিবে নচেৎ ধ্বংস হইয়া যাইবে । অতঃপর হযরত মূসা (আ) ফিরা'আউনকে 
বলিলেন ঃ . 


Contents 


সূরা আশ-শুআরা . ২৬৫ 
টি ০৫০2০2০৩০৫6 ৫৫৩25 প্রাঃ ০৩ ০৩ 
৩71১ ডাক এল 01 ও ১০৪৫5) আও 
আমার প্রতি তোমার যেই অনুগ্রহের তুমি খোটা দিতেছ, উহা এই তো এই যে, তুমি 
বনী ইসরাঈলকে গোলাম বানাইয়া রাখিয়াছ। অর্থাৎ বনী ইসরাঈলকে গোলাম বানাইয়া 


তাহাদের প্রতি যে দুর্ব্যবহার করিতেছ, যেই অমানবিক কষ্ট ও যাতনা দিতেছ উহার 
তুলনায় এক ব্যক্তির প্রতি তোমার অনুগ্রহ ও বদান্যতা উল্লেখযোগ্য কোন বস্তু নহে। 


১4) ৭১০০১৯৯০৩৭1 

AY ৮149. Ns ০১ ৮! ১ ০০ ৮৫ 

:০৯৮৪০৩৫ > ০৮৪০৬ 10 

১3 40 9৬7 

৮৯০ ৫৮৭১ SNUG vv 

০৩ 24370৭৮৮528 SJB NA 
নি 


অনুবাদ $ (২৩) ফির“আউন বলিল, জগতসমূহের প্রতিপালকের আবার কে 
(৩৪) মুসা বলিল, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী উহাদিগের মধ্যবর্তী সমস্ত কিছুর 
প্রতিপালক, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও । (২৫) ফির“আউন তাহার 
পারিষদবর্ণকে লক্ষ্য করিয়া বলিল, তোমরা শুনিতেছ তো (২৬) মূসা বলিল. তিনি 
তোমাদিগের প্রতিপালক এবং তোমাদিগের পূর্ব পুরুষগণের প্রতিপালক (২৭) 
পাগল (২৮) মূসা বলিলেন, তিনি পূর্ব পশ্চিমের এবং উহাদিগের মধ্যবর্তী সমস্ত 
কিছুর প্রতিপালক, যদি তোমরা বুঝিতে । 


ইব্‌ন কাছীর__৩৪ (৮ম) 


Contents 


২৬৬ তাফসীরে ইবনে কাছীর 


. তাফসীর £ উল্লিখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা ফির‘আউনের কুফরি, অহংকার ও 
অবাধ্যতার সংবাদ দিয়াছেন। যেহেতু ফির‘আউন তাহার প্রজাদিগকে এই কথা বিশ্বাস .. 
করাইতেছিল যে, ($১ «| ৬-৪4] ০% সে ছাড়া আর কোন রব ও প্রতিপালক 
নাই এবং তাহারা তাহার আনুগত্য স্বীকার করিয়াছিল । তাহারা আল্লাহকে অস্বীকার 
করিত এবং বিশ্বাস করিত যে ফির‘আউন ছাড়া আর কোন রব নাই । হযরত মূসা (আঁ) 
যখন তাহার নিকট গিয়া বলিল, রাব্বুল আলামীনের পক্ষ হইতে তোমার নিকট তাহার 
হুকুম পৌছাইবার নিমিত্তে আসিয়াছি, তখন সে তাচ্ছিল্যের সহিত বলিল, £,১1$ 
১১৭! আমি ছাড়া আর রব কে আছেঃ পূর্ববর্তী পরবর্তী উলামায়ে কিরামগণ এই রূপ 
তাফসীর করিয়াছেন । 

গস? ১৯০ oo bes এরম ০০৬৭ 17০১ ১১4০ 
শুর তমার পরা আমাদের রব সেই মহান সত্তা 
যিনি সমস্ত বস্তুকে সৃষ্টি করিয়াছেন । অতঃপর তিনি সকলকে সঠিক পথ দেখাইয়াছেন। 
তর্ক শান্ত্রবিদগণের মধ্য হইতে যাহারা এই কথা বলেন যে, ফির“আউন আল্লাহর 
হাকীকত ও তার মূল পরিচিত সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছিল। তাহারা ভুল করিয়াছে । 
কারণ ফির“আউন আল্লাহর অস্তিত্বকে স্বীকার করিত না। অতএব আল্লাহর হাকীকত 
সম্পর্কে জিজ্ঞাসা করিবার প্রশ্নই উঠে না। অথচ রাব্বুল আলামীনের অস্তিত্বের উপর 
দলীল প্রমাণ সবই তাহার নিকট উপস্থিত ছিল। ফির“আউন যখন হযরত মুসা (আ) 
জিজ্ঞাসা করিল, আমি ছাড়া আবার রাব্বুল আলামীন কে আছেন ? তখন তিনি বলিলেনঃ 

pS Ey ay ০০1৬৭০এ। ক 

আসমানসমূহ ও যমীন এবং উহাদের মাঝে অবস্থিত সকল বস্তুর যিনি সৃষ্টিকর্তা ও 
পালনকর্তা তিনিই রাব্বুল আলামীন । তিনিই সকল বস্তুর মালিক তিনিই অদ্বিতীয় 
উপাস্য । উর্ধজগত এবং উহাতে অবস্থিত স্থির-অস্থির নক্ষত্রপুঞ্জকে তিনিই সৃষ্টি 
করিয়াছেন। যমীন এবং উহাতে বিদ্যমান সকল পাহাড়-পর্বত নদী-নালা, গাছ-পালা, 
জীব-জস্তু এবং উভয় জগতের মাঝে শৃন্যেই উড়ন্ত সকল পাখি-পক্ষী তিনিই সৃষ্টি 
করিয়াছেন । সকল বস্তু তাহার দাস এবং তাহার সম্মুখে অবনত । 

০০৯০ ৯০০৫ ৩1 এই মহান সত্তাকে কেবল তখনই রাব্বুল আলামীন বলিয়া 
মানিবে যদি তোমার বিশ্বাস স্থাপনকারী অন্তর থাকে এবং দর্শনকারী চক্ষু থাকে । হযরত 
মূসা আ)-এর মুখে এই কথা শুনিবার পর ফির“আউন তাহার মন্ত্রী বর্গের প্রতি তাকাইয়া 
বিদ্রুপ করিয়া এবং মুসা আ)-কে মিথ্যা প্রতিপন্ন করিয়া বলিল ঃ ১ ০%:.5 31 আরে 
তোমার কি ইহার বক্তব্যকে শ্রবণ করিতেছ না ? সে যে বলিতেছে যে, আমি ছাড়া আরো 


Contents 


সুরা আশ-শু'আরা ২৬৭ 


নাকি কোন উপাস্য আছে। তাহার কথা শ্রবণ করিয়া মূসা (আট বলিলেন ৪২১১ 
358 IES ; তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্ব পুরুষদের প্রতিপালক 
তিনিই ৷. ফির'আউন তাহার কাওমকে বলিল £ ৪5211 0০১1 BE EE 
')%*.০] তোমাদের যেই রাসূলকে তোমাদের নিকট প্রেরণ করা হইয়াছে, নিঃসন্দেহে 
সে একজন পাগল । তাহা না হইলে আমাকে ছাড়া অন্য কাহাকেও সে উপাস্য বলিয়া 
মানিত না। 


তখন হযরত মুসা (আ) বলিলেন ৪ 


- 088 ক 91 ৮৪ ৩ ৯9 Grill 2 

“আমি যাহাকে রব বলিয়া বিশ্বাস করি কেবল তিনিই মাশরিক, মাগরিব এবং 
উহাদের মাঝে অবস্থিত সকল বস্তুর রব। যদি তোমরা বুঝিতে সক্ষম হও” । কেবল 
তিনিই পূর্বদিকে সূর্যকে উদিত করেন এবং পশ্চিম দিকে অন্তমিত করেন। যদি 
ফির“আউন রব উপাস্য হওয়ার দাবীতে সত্য হয় তবে আল্লাহ ব্যবস্থাপনার বিপরীত 
করিয়া দেখাক অর্থাৎ সে যেন সূর্যকে পশ্চিম দিক হইতে উদিত করিয়া পূর্ব দিকে 
অস্তমিত করুক । যেমন হযরত ইব্রাহীম (আ)-এর সহিত বিতর্কে অবতরণকারী সম্পর্কে 
আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন ঃ 

- idl ১৭ (6২০ Gill ৩৭ ১০510015411 905 

“ইব্রাহীম (আ) বলিলেন, আল্লাহ্‌ তা'আলা পূর্ব দিক হইতে সূর্য উদিত করেন, তুমি 
পশ্চিম দিক হইতে উদিত কর” । ( সূরা বাকারা £ ২৫৮) 

হযরত মূসা (আ)-এর দলীল প্রমাণ পেশ করিবার পর ফির'আউনের পক্ষ আর যখন 
উত্তর করা সম্ভব হইল না, তখন সে এই ভাবিয়া তাহার শক্তি ব্যবহার করিবার ধমক দিল 
যে হয়ত ইহা দ্বারা হযরত মূসা (আ) প্রভাবিত হইবেন। 


পা 0A bb 
smd on Sas ৮৬ নি 
2 be শর তর 


১১৭ 


Laer sp oS শা) 


শর্ট শা পারি 


শর 
টিক a, a 


sn Ub 561 ৮০০৮ ৯8 11 


Contents 


২৬৮ | তাফসীরে ইবনে কাছীর 


টি bo 


Ap BELLIS rr 


69 5549 ১/০ 


AE ১৮৭০৬ ৩ 5৮৮৩ রা ই: 


নটর orf ৫6 $ ১৯৬৫৫ 


১১৮৮৮০২০৩৮৮ rE এ? 


A. EAS “ 
১১১৩ 


পাল & 


পর্ণ ৪ 1 «৬৯৫ ৪৮ ৮৮২০৮ 6 &:৫ ঠ ০9৫ 
* ১১১৮০০৮ ০০। লিড পা 


অনুবাদ ঃ (২৯) ফির“আউন বলিল, ক 
রূপে গ্রহণ কর, আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করিব । (৩০) মূসা বলিল, আমি 
তোমার নিকট স্পষ্ট কোন নিদর্শন আনয়ন করিলেও (৩১) ফির“আউন বলিল, তুমি 
যদি সত্যবাদী হও তবে উহা উপস্থিত কর (৩২) অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ 
করিল, তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল (৩৩) আর মূসা হাত বাহির করিল 
আর তৎক্ষণাৎ উহা দর্শনকারীদিগের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল (৩৪) 
ফির“আউন তাহার পারিষদবর্গকে বলিল, এ তো এক সুদক্ষ যাদুকর (৩৫) এ 
তোমাদিগকে তোমাদিগের দেশ হইতে তাহার যাদুর বলে বহিষ্কার করিতে চাহে ? 
(৩৭) তাহারা বলিল, তাহাকে ও তাহার ভ্রাতাকে কিঞ্চিৎ অবকাশ দাও এবং নগরে 
নগরে সংগ্বাহকদিগকে পাঠাও (৩৭) যেন তাহারা তোমার নিকট প্রতিটি সুদক্ষ 
' যাদুকর উপস্থিত করে। 

তাফসীর ঃ ফির'আউন যখন যুক্তি তর্কের দ্বারা হযরত মুসা (আ) কে পরাজিত 
করিতে ও প্রভাবিত করিতে ব্যর্থ হইল তখন সে তাহাকে তাহার ক্ষমতার ভয় দেখাইয়া 
দার বারা নানার 


দিব্য ৮০ এরা" এলাকার 
আমি তোমাকে কারারুদ্ধ করিব । ইহা শুনিয়া হযরত মূসা (আ) তাহাকে বলিলেন, ',1 


Contents 


সূরা আশ-শু'আরা ২৬৯ 


১১০ 1৮] এই 51 আমি যদি তোমার নিকট দলীল প্রমাণ পেশ করি তবুও কি 
তুমি আমাকে কারারুদ্ধ করিবে? 

52511 OO oY ৩1! ৩3 ৪ ফির‘আউন বলিল, যদি তুমি তোমার 
দাবীতে সত্যবাদী হওঁ তবে উহা পেশ কর 0১%. ' (০৯1303১০০০০ সঃ 
তখন মূসা (আ) তাহার লাঠি নিক্ষেপ করিলে উহা এক সুস্পষ্ট ভয়ানক বিকট আকৃতির 
অজগরে পরিণত হইল “১*১৮/411 : 40০55 ৯1405 55 (559 এবং তাহার জেব 
হইতে হাত বাহির করিলে আকস্মিক দর্শকদের জন্য উহা চন্দ্রের ন্যায় উজ্জ্বল হইল । ইহা 
দেখিয়া ফির“আউন তাহাকে মিথ্যা প্রতিপন্ন করিতে উদ্যত হইল এবং দরবারী 
সর্দারগণকে বলিল, ১০,০] 1১ ৫ নিশ্চয়ই এই ব্যক্তি বড় বিজ্ঞ যাদুকর । এই 
কথা বলিয়া ফির“আউন তাহার দরবারীদিগকে ইহাই বুঝাইতে চাহিয়াছে যে, হযরত মুসা 
(আ)-এর পক্ষে হইতে এই আলৌকিক ঘটনা কেবল তাহার বিজ্ঞ যাদুকরী ছাড়া কিছু 
নহে। ইহা তাহার নবৃওয়াতের দলীল নহে। অতঃপর সে তাহার দরবারীদিগকে তাহার 
বিরোধিতা করিবার জন্য উত্তেজিত করিল। সে বলিল ঃ 


জি sla 2 ১৩০১1 ০ ৫৯৯৯২ ul ১2১৪ 
তাহার ইচ্ছা সে তাহার যাদুশক্তি দ্বারা তোমাদিগকে তোমাদিগের আবাস ভূমি হইতে 
বিতাড়িত করিবে । এখন তাহার ব্যাপারে তোমরা আমাকে কি পরামর্শ দাও। অর্থাৎ মুসা 
তাহার যাদুমন্ত্রের দ্বারা মানুষের অন্তরে প্রভাব বিস্তার করিবে । তাহারা তাহার প্রতি 
আকৃষ্ট হইবে এবং তাহার অনুসরণ করিবে । ফলে তাহাদের সাহায্যে সে তোমাদের 
রাজত্ব কাড়িয়া লইবে। এই পরিস্থিতিতে তোমরা আমাকে কি পরামর্শ দাও? 
০১505 ১1225৯৬৮১০৮ EO CPE 
pe 
তাহারা বলিল, আপনি মূসা ও তাহার ভাইকে অবকাশ দিন এবং বিভিন্ন শহরে 
ঘোষক প্রেরণ করুন, তাহারা বিজ্ঞ যাদুকরদিগকে একত্রিত করিবে এবং যাদুকররা মূসা 
(আ) কে মুকাবিলা করিয়া তাহাকে পরাস্ত করিবে। ফলে আপনি বিজয়ী হইবেন। 
তাহাদের প্রস্তাবে ফির“আউন এক্যমত পোষণ করিল এবং যাদুকরদিগকে একত্রিত 


করিয়া বিশাল ময়দানে ব্যবস্থা করিল । বস্তুত ইহা ছিল আল্লাহর পক্ষ হইতে প্রকাশ্যভাবে 
সকলের সম্মুখে তাহার নির্দশন ও দলীল প্রকাশের এক সুব্যবস্থা । 


ny rc Em ৬ A 


৬ nh ৫ ॥ 8৮০০, 


০৯০০১০১৭০৪৪ ৭ 


Contents 


২৭০ তাফসীরে ইবনে কাছীর 


LL é 2 2 LS ললো শাঁরি % Br Aa 


sid চিহ্নিত 


৫ 
Ls wo ৫০০ w 6৫ 


3৫1, ১০০৪ ০৯০১০1৯৩৮০৭ ৮৩৩, 


oA ৮০৯৮ ৮ 


১৪:-৪০১৮৮৮০৪০৪। 
Fs ods bs 
৯০০৮1 ১৯৪১০ 19৬9, ০০৮ A 19১১, 


, ১৯৭০) 


Ll ০৪ 


রি এ ৬৭1৯, 


পর & ০$ 77 


"৩১৪৮১৪ ৭9 5) ৃ 


অনুবাদ ৪ (৩৮) অতঃপর এক নির্বাচিত দিনে নিদিষ্ট সময়ে যাদুকরদিগকে একত্র 
করা হইল (৩৯) এবং লোকদিগকে বলা হইল, তোমরা সমবেত হইতেছ কি? (৪০) 
আমাদিগের জন্য পুরষ্কার থাকিবে তো? (৪২) ফির“আউন বলিল হ্যা, তখন তোমরা 
অবশ্যই আমার ঘনিষ্টদের শামিল হইবে । (8৪৩) মূসা তাহাদিগকে বলিল, 
তোমাদিগের যাহা নিক্ষেপ করার তাহা নিক্ষেপ কর (88) অতঃপর তাহারা 
উহাদিগের রজ্জু ও লাঠি নিক্ষেপ করিল এবং বলিল ফির“আউনের ইজ্জতের শপথ 
আমরাই বিজয়ী হইব । (8৫) অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল সহসা উহা 


Contents 


সূরা আশ-শু'আরা ' ২৭১ 


উহাদিগের অলীক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল । (৪৬) তখন যাদুকরেরা 
সিজ্দায় নত হইয়া পড়িল (৪৭) এবং বলিল, আমরা ঈমান আনয়ন করিলাম 
জগতসমূহের প্রতিপালকের প্রতি (৪৮) যিনি মূসা ও হারূনের প্রতিপালক । 
তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা হযরত মুসা (আ) ও কিবৃতী সম্প্রদায়ের মাঝে যেই 
বিতর্ক ও মুকাবিলা হইয়াছিল উহা তিনি সূরা আ‘রাফ, সূরা তোহা এবং অত্র সূরা শু“আরা 
এর মধ্যে উল্লেখ করিয়াছেন। কিবৃতী সম্প্রদায় ভাবিয়া ছিল যে, তাহারা আল্লাহর নূরকে 
মুখের ফুৎকারে নির্বাসিত করিয়া ফেলিবে ৷ কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তাহাদের ইচ্ছা 
পূর্ণ সম্ভব ছিল না। ঈমান ও কুফর এর যখনই মুকাবিলা হয় তখন কুফরের উপর 
ঈমানের বিজয়ী ঘটে ৷ ইরশাদ হইয়াছে £ 
Gal 98 BEG JBL গত ৬৯৪ ২৪১ 0 
“বরং হকের দ্বারা বাতিলের উপর আঘাত হানি । অতঃপর হক বাতিলকে চুরমার 
করিয়া দেয় এবং উহা বিলুপ্ত হইয়া যায়” । (সূরা আবিয়া ৪ ১৮) 
আরো ইরশাদ হইয়াছে £ JL 5৮১ ০11 রি ৫৪ আপনি বলুন, হক 
সমাগত হইয়াছে বাতিল বিলুপ্ত হইয়াছে । এই কারণেই দেশ বিদেশের বিভিন্ন শহর 
হইতে আগত খ্যাতনামা সুপ্রসিদ্ধ যাদুকরগণ একত্রিত হইয়া হযরত মুসা (আ)-এর 
মুকাবিলা পরাস্ত হইল এবং হযরত মুসা (আ)-এর প্রতিপালকের প্রতি ঈমান আনিল। 
কেহ কেহ বলেন, তাহাদের সংখ্যা ছিল বারো হাজার ৷ কাহারও মতে সতের হাজার । 
কেহ বলেন, উনিশ হাজার । ইহা ছাড়া ত্রিশ হাজারের উর্ধে এবং আশি হাজার বলিয়া 
কেহ মত প্রকাশ করিয়াছেন। 
ইব্‌ন ইসহাক (রে) বলেন, যাদুকরদের চারজন সর্দার ছিল । তাহাদের নাম হইল, 
সাবূর, আয়ুর, হাত্হাত্‌ ও মুসাফ্ফা । চারজন ছিল তাহাদের কার্যনির্বাহী । এ দিন বিপুল 
জন সমাবেশ ঘটিয়াছিল। এ জন সমাবেশ হইতে একজন বলিল ঃ 
- 25101 1594 SIE তন 
যদি যাদুকররা বিজয়ী হয় সম্ভবত আমরা তাহাদের অনুসরণ করিব। তাহাদের 
কাহার ও মুখ হইতে ইহা বাহির হইল না যে, আমরা হকের অনুসরণ করিব। কারণ, 
তাহারা ফির“উনের প্রজা ছিল এবং প্রজারা সাধারণতঃ বাদশাহর ধর্মের অনুসারী হইয়া 
থাকে। 5 
ANY এ 2৭ ১৮০১ HG SE ও 
যখন যাদুকরেরা ফির“'আউনের দরবারে উপস্থিত হইল । ফির“আউন তাহাদের 


Contents 


২৭২ তাফসীরে ইবনে কাছীর 


তবে কি আমাদের জন্য কোন বিশেষ বিনিময় থাকিবে। ১] 51 1 ১ JL 
%)০]। সে বলিল হ্যা, তোমরা তখন অবশ্যই আমার বিশেষ ঘনিষ্ট লোকদের 
নীরা গিলাসাসেটা নিসা sigan yard 


eee 6 ০/% 110 51 প 


রা 
নিক্ষেপ করিব। 1 ৪11 5] মুসা (আ) বলিল, আমি নহে বরং তোমরা অগ্থে 
নিক্ষেপ কর। 

এখানে ইরশাদ হইয়াছে ৪ ১৬৪০১111১81 ০:৬১] ৩. তোমাদের 
যাহা নিক্ষেপ করিবার আছে উহা তোমরা নিক্ষেপ কর। ৫2-০১ ৫০> [9315 
15111 0111 9৮০১৪ 551/109 অতঃপর তাহারা তাহাদের রাশি ও লাঠি 
গুলো নিক্ষেপ করিল এবং বলিল, ফির'আউনের ইজ্জতের কসম, আমরা বিজয়ী হইব। 

সূরা আ'রাফে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন £ 


-2১০,০৯০৪13০0৯3 AAs lll ০2০ ১১. 
তাহারা মানুষের চক্ষুতে যাদু করিল এবং তাহাদিগকে ভীত সন্ত্রস্ত করিল এবং বড় 
ধরনের যাদু পেশ করিল । সূরা তো-হার মধ্যে ইরশাদ হইয়াছে ঃ 


01১2 29৮৮০ 1801৯১৯০০০০ 4০]| ০১৮ ১৪০১০৪+৫10১৯18 
“আকস্মিক তাহাদের রশিও লাঠিগুলো তাহার কাছে তাহাদের যাদুর কারণে 
দৌড়াইতেছে বলিয়া মনে হইল” । আর এখানে ইরশাদ হইয়াছে ৪ 


1 02 


-3588215 El A BO ৪2 ye cl 
অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিলেন, আকস্মিকভাবে উহা এ সবই গিলিতে 
রা 


- ০3১৯১ ০১০৬০ PI UIs IK Le এ ৬৯ ৪৪৪৪ 

অতঃপর হক সাব্যস্ত হইল এবং তাহাদের কৃত বস্তু বাতিল প্রমাণিত হইন। সকলেই 
ইসলাম গ্রহণ করিল এবং সকলেই অবনত হইয়া সিজ্দা করিল । তাহারা ঘোষণা করিল, 
আমরা সারা জাহানের প্রতিপালকের উপর ঈমান আনিয়াছি, যিনি মুসা ও হারূনের 
প্রতিপালক । 


_.. ফির'আউনের সম্মুখে সত্যের এই সুস্পষ্ট দলীল উপস্থিত হইল এবং তাহার আর 
কোন ওজর অবশিষ্ট থাকিল না। যাহাদের সাহায্য সে বিজয়ী হইবার জন্য সাহায্য 


Contents 


সূরা আশ-শু'আরা ২৭৩ 
প্রার্থনা করিয়াছিল তাহারা পরাজয় বরণ করিয়া তখনই হযরত মুসা (আ)-এর প্রতি 
ঈমান আনিল এবং রাব্বুল আলামীনের প্রতি মাথা অবনত করিয়া সিজ্দা করিল । যিনি 
সুস্পষ্ট মু‘জিযাসহ হযরত মূসা ও হারূনকে রাসূল হিসাবে প্রেরণ করিয়াছিলেন। 
ফির‘আউন পরাজিত হইল, লাঞ্ছিত হইল, আল্লাহর প্রেরিত মু‘জিযা স্বচক্ষে দেখিল। 
কিন্তু তাহার দুর্ভাগ্য যে, ঈমান আনিতে ব্যর্থ হইল ৷ শুধু ইহা নহে সে অহংকার ভরে 
যাদুকরদিগের অধিক শত্রুতা প্রকাশ করিতে উদ্যত হইল । সে যাদুকরদিগকে শক্তি দ্বারা 
নিম্পেষিত করিবার ধমক দিয়া বলিল ৪ 


মূসা তোমাদের গুরু যে তোমাদিগকে যাদু শিক্ষা দিয়াছে। 
“নিশ্চয়ই ইহা একটি ষড়যন্ত্র যাহা তোমরা পূর্বে আঁটিয়াছিলে”। 


এ fd পৃ | ১১০5 টা £4 
' ন" ৪22 এ 45 ১৬:77 AAs 2 a 


6 শার্ট & & PY oD ০$ bd 
০5 ১৯৬০ ৮১19 
হি 

৩৮:4৩ 82১31 ৩ 
৮ 22 ‘ % । ৫০টি ৮৬৮7 ডিএ 


ei U5 Lr SUE Cra SE 0) ১০01 


অনুবাদ ৫ (৪৯) ফির“আউন বলিল, আমি তোমাদিগকে অনুমতি দেওয়ার পূর্বেই 
তোমরা উহাতে বিশ্বাস করিলে? এই তো তোমাদিগের প্রধান যে তোমাদিগকেই 
যাদু শিক্ষা দিয়াছে। শ্রীপ্বই তোমরা ইহার পরিণাম জানিবে। আমি অবশ্যই 
তোমাদিগের হাত এবং তোমাদিগের পা বিপরীত হইতে কর্তন করিবই। (৫০) 
করিব। (৫১) আমরা আশা করি যে, আমাদিগের প্রতিপালক আমাদের অপরাধ 
মার্জনা করিবেন । কারণ আমরা মু'মিনদিগের অগ্রণী । 
ইব্‌ন কাছীর-_৩৫ (৮ম) 


Contents 


২৭৪ তাফসীরে ইবনে কাছীর 


দিল । অথচ, উহাতে তাহাদের ঈমান বৃদ্ধি পাইল ৷ বস্তুতঃ ইহার কারণ ছিল, তাহাদের 
অন্তর হইতে কুফ্র -এর পর্দা সরিয়া গিয়া সত্য এমনভাবে বদ্ধমূল হইয়া ছিল যে, 
শাস্তির ধমক দিয়া এ বিশ্বীস হইতে তাহাদিগকে মুক্ত করা সম্ভব ছিল না। তাহারা হযরত 
মুসা (আ) এর মু‘জিযা দেখিয়া বুঝিতে পারিয়াছিল যে, আল্লাহর পক্ষ হইতে সাহায্যপ্রাপ্ত 
না হইলে কোন মানুষের পক্ষে এই আলৌকিক ঘটনা প্রকাশ করা সম্ভব নহে। এবং 
হযরত মূসা আ) একজন সত্য নবী, আল্লাহ্‌ তা'আলা ইহার সাহায্যেই তাহাদের 
সম্মুখেই উহার সত্যতা প্রমাণ করিয়াছেন। 

ফির'আউন নও মুসলিম যাদুকরদের প্রতি ক্রোধান্বিত হইয়া বলিল, 13 4] 75১০। 
1 0১1 ১1 আমার অনুমতির পূর্বেই তোমরা মূসা (আ)-এর প্রতি ঈমান আনিলে। 
তোমাদের এত বড় ধৃষ্টতা, অথচ আমি তোমাদের শাসক আমার অনুমতি প্রার্থনা করা 
তোমাদের পক্ষে অত্যাবশ্যক ছিল, আমার অনুমতি পাইলে তোমরা ঈমান আনিতে নচেৎ 
বিরত থাকিতে । 

ll [শন ৬] ৫১২৫৭ 5 তাহা হইলে বুঝা গেল এ মূসা (আ) 
তোমাদের বড় গুরু যে, তোমাদিগকে যাদু শিক্ষা দিয়াছে। কিন্তু ফির'আউনের এই কথা 
যে, একবারেই ভিত্তিহীন তাহা সহজেই বুঝা যায় । কারণ হযরত মূসা (আ)-এর সহিত 
এ সকল যাদুকরদের আর কখনও সাক্ষাৎ ঘটে নাই । অতএব যাদুকরদের উত্তাদ ও গুরু 
হইবার প্রশ্নই অবান্তর । কোন জ্ঞানী ব্যক্তি এই রূপ কথা বলিতে পারে না। যাদুকরগণ 
ঈমান আনিবার ঘোষণা করিল, তখন ফির “আউন তাহাদের হাত পাও কর্তন করিবার ও 
শূলেতে চড়াইবার ধমক দিলে তাহারা বলিয়া উঠিল, “৮,.০3 কোন ক্ষতি নাই, আমাদের 
কোন পরোয়া নাই। ০১২৪১-১ [১. 411 (১1 অবশ্যই আমরা আমাদের প্রতিপালকের 
নিকট প্রত্যাবর্তন করিব। এবং তিনি আমাদিগকে আমাদের কর্মের উত্তম বিনিময় দান 
করিবেন । 
তিনি যেন আমাদের কৃত অপরাধ ক্ষমা করিয়া দেন এবং এ যাদুর পাপ ও মোচন করিয়া 
দেন যাহার জন্য তুমি আমাদিগকে বাধ্য করিয়াছ। ০:০1 4911-১4 ও | 
কারণ আমরা সর্বপ্রথম ঈমান আনিয়াছি। আমাদের কিবৃতী সম্প্রদায়ের মধ্য হইতে 
এখন ও আর কেহ ঈমান আনে নাই। ইহার পর ফির'আউন তাহাদের সকলকে হত্যা 
করিয়া দিল। 


Contents 


সূরা আশ-শু'আরা ২৭৫ 


৬০৪৫৫ । ১৮7৫ Ca & পার্ট bd 


: sie AS) ৬১০৮৭ ৬ ৮7৮৬ ৩৮919 .01 


০৮৯৯০৯৭৯০৮১০০১৬ 
৪ ০৯ 
CEES So ১0৫ 


cS ০ PL 


* ১9০০৩) ০০০৪) 9 00 


$ P24 রর >, Pls ot A 


SS NEAT 


HEAR 


32045 রে রর wr ১0৭ 


অনুবাদ £ (৫২) আমি মুসার প্রতি ওহী করিয়াছিলাম। টিনা ভমার 
বান্দাদিগকে লইয়া রজনী যোগে বহির্ণত হও, তোমাদিগের পশ্চাদ্ধাবণ করা হইবে। 
(৫৩) অতঃপর ফির“আউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠাইল । (৫৪) এই 
বলিয়া ইহার তো একটি ক্ষুদ্র দল ৷ (৫৫) উহারা তো আমাদিগের ক্রোধ উদ্রেক 
করিয়াছে । (৫৬) এবং আমরা তো একদল সদাসতর্ক (৫৭) পরিণামে আমি 
ফির“আউন গোষ্ঠিকে বহিষ্কৃত করিলাম উহাদিগের উদ্যানরাজী ও প্রস্রবণ হইতে । 
(৫৮) এক ধনভান্ডারের ও সুরম্য সৌধমালা হইতে (৫৯) এইরূপই ঘটিয়াছিল এবং 
বনী ইসরাঈলকে করিয়াছিলাম এই সমুদয়ের অধিকারী । 

তাফসীর ঃ মিসরে হযরত মুসা (আ)-এর অবস্থান যখন দীর্ঘ হইল এবং 
ফির“আউনের কাছে তিনি আল্লাহ্‌র দলীল প্রমাণাদি পেশ করিলেন । অথচ, দিন দিন 
ফির'আউনের দৌরাত্‌ বৃদ্ধি পাইতে থাকিল, তখন তাহার ভাগ্যে দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া 
আর কিছুই রহিল না। অতএব আল্লাহ্‌ তা'আলা হযরত মূসা (আ)-কে রাত্রি কালেই বনী 


Contents 


২৭৬ তাফসীরে ইবনে কাছীর 


ইস্াঈলকে মিসর ত্যাগ করিতে হুকুম দিলেন এবং তাহাদিগকে লইয়া আল্লাহ্র নির্দেশিত 
স্থানে গমন করিতে হুকুম দিলেন। হযরত মূসা (আ) আল্লাহ্‌র হুকুম পালন করিলেন। 
বনী ইসরাঈল ফির'আউনের.কাওমের বহু গহনা ধার লইয়াছিল। তাহারা এ সকল গহনা 
লইয়াই হযরত মূসা (আ)-এর সহিত রওয়ানা হইল । একাধিক তাফসিরকারের মতে 
ফজর হইবার সাথেই হযরত মূসা (আ) বনী ইসরাঈলকে লইয়া রওয়ানা হইয়াছিলেন। 
মুজাহিদ রে) বর্ণনা করেন, এ রাত্রে চন্দ্রগহণ হইয়াছিল । 

হযরত মুসা (আ) যখন রওয়ানা হইলেন, তখন হযরত ইউসুফ (আ)-এর কবর 
কোথায় জিজ্ঞাসা করিলে, বনী ইসরাঈলের একজন স্ত্রী লোক কবরটি সন্ধান দিল। 
হযরত মুসা (আ) তাহার সিন্ধুক সাথে লইয়া গেলেন। হযরত ইউসূফ (আ) বনী 
ইসরাঈলকে অসীয়্যত করিয়াছিলেন, তাহারা যখন মিসর ত্যাগ করিবে তখন তাহার 
লাশের সিন্ধুকটি সংগে লইয়া যায়। 

এই সম্পর্কে একটি হাদীস বর্ণিত আছে। ইবৃন আবু হাতিম রে) বলেন, আলী ইব্‌ন 
হুসাইন (র) ..... হযরত আবূ মুসা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ 
(সা) একজন আরব বেদুঈনের বাড়ী অবতরণ করিলেন ।" সে তাহাকে সম্মান করিল। 
তাহার বাড়ী হইতে বিদায় কালে তাহাকে বলিলেন, তুমি মদীনায় আমার সাক্ষাৎ 
করিবে । কিছুকাল পরে এ লোকটি রাসূলুল্লাহ্‌ (সা) এর খিদ্মতে উপস্থিত হইল। 
রাসূলুল্লাহ্‌ সো) তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কি কোন জিনিসের প্রয়োজন আছে? 
সে বলিল, আমাকে হাওদাসহ একটি উন্ত্রী দান করুন এবং একটি দুধের বক্রীও দিন। 
রাসূলুল্লাহ বলিলেন £ আফসোস, তুমি বনী ইসরাঈলের সেই বৃদ্ধার মত কিছু প্রার্থনা কর 
নাই। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! এ বৃদ্ধার ঘটনা কি জানাইয়া 
দিন। তিনি বলিলেন, হযরত মূসা (আ) যখন বনী ইসরাঈলকে সংগে লইয়া রওয়ানা 
হইলেন, তিনি পথ ভুলিয়া গেলেন। হাজার চেষ্টা করিয়াও তিনি পথের সন্ধান পাইলেন 
না। হযরত মূসা (আ) বনী ইসরাঈলের একত্রে করিয়া বলিলেন, এমন অন্ধকার কেন? 
আর কেনই পথের সন্ধান পাইতেছি না। তবে বনী ইসরাঈলের উলামাগণ বলিলেন, 
হযরত ইউসুফ (আ) আমাদের নিকট শেষ অসিয়্যত করিয়াছিলেন, যখন আমরা মিসর 
হইতে চলিয়া যাইব তখন যেন, আমরা তাহার লাশের সিন্ধুকটি সাথে লইয়া যাই। 
হযরত মূসা আ) তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, হযরত ইউসুফ (আ) এর কবরটির 
সন্ধান তোমাদের মধ্যে হইতে কে দিতে পারে? কিন্তু কেহই উহার সন্ধান দিতে পারিল 
না। তাহারা শধু এইটুকু বলিল, একজন বৃদ্ধা হযরত ইউসুফ (আ) এর কবরের সন্ধান 
দিতে পারে । হযরত মূসা (আ) উক্ত বৃদ্ধার নিকট পাঠাইয়া হযরত ইউসুফ (আ)-এর 


Contents . bd 


সূরা আশ-শু'আরা ২৭৭ 


দিতে পারিব। হযরত মূসা (আ) বলিলেন, তুমি কি বিনিময় চাও? বৃদ্ধা বলিল, আপনার 
সহিত আমি বেহেশৃতে অবস্থান করিতে চাই । হযরত মূসা (আ)-কে তাহার এই শর্ত 
ভাবাইয়া তুলিল । কিন্তু আল্লাহর পক্ষ হইতে অহী আসিল, তাহার শর্ত মানিয়া লও। 
অতএব হযরত মূসা (আ) তাহার শর্ত মানিয়া লইলেন। এবং বৃদ্ধা তাহাকে এক ঝিলের 
নিকট লইয়া গেল। ঝিলের পানি নষ্ট হইয়াছিল। সে পানি নিষ্কাশনের জন্য বলিল, 
অতঃপর পানি নিষ্কাশন করা হইল এবং মাটি দেখা দিল । অতঃপর সেখানে খনন করা 
হইলে হযরত ইউসুফ (আ) এর কবর বাহির হইল । অতঃপর ইউসুফ (আ)-এর লাশের 
সিন্ধুকটি যখন সাথে লইয়া চলা শুরু হইল তখনও পথ স্পষ্ট দেখা গেল । হাদীসটি বড় 
গরীব । বরং মাওকুফ রিওয়ায়েতে বলিয়াই ধারণা । 
হযরত ইউসুফ (আ) বনী ইসরাঈলকে সংগে লইয়া গেলে প্রত্ুষে ফির'আউন কোন 
প্রহরী ও গোলাম না দেখিয়া অত্যধিক বিচলিত হইয়া পড়িল। বনী ইসরাঈলের প্রতি 
অত্যধিক ক্রোধাধিত হইল এবং আল্লাহ্র গযবে নিপতিত হইল। তাহাদের মধ্যে সে 
ঘোষণা করিল ১১-4৪-১৮৬৭ রেডি | তাহাদের সংখ্যা অতি নগন্য। ১1 74215 
১%১:৯। আর তাহারা সর্বদাই তাহাদের কার্যকলাপের মাধ্যমে আমাদিগকে ক্ৰোধাম্বিত 
করিতেছে। ৩১১১১০24 ৬/9 আর আমরা সদা তাহাদের আকস্মিক আক্রমণে 
ভীত । কোন কোন ক্বারী এখানে ১৪১১৯১০৪4 19 পড়েন। অর্থাৎ আমরা তাহাদের 
বিরুদ্ধে সসন্ত্রবাহিনী। আমি তাহাদিগকে তাহাদের অবাধ্যতার স্বাদ বুঝাইয়া দিব এবং 
তাহাদিগকে ধরাপৃষ্ঠ হইতে বিলুপ্ত করিয়া দিব। কিন্তু আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে ধ্বংস 
করিয়া দিয়া স্বীয় ইচ্ছাই পূর্ণ করিলেন। 


ইরশাদ হইয়াছে 8 725৫ 2৮8০৩, ১৬৫5 ১৮১০০ ৯০৯ ১০ ৮১৯০৭৪ 
অতঃপর আমি তাহাদিগকে বাগ:বাগিচা ও প্রবাহিত ঝর্ণাসমূহ'ও উত্তম বাসস্থান হইতে 
বহিষ্কার করিলাম ৷ তাহারা তাহাদের ঘর-বাড়ী বাগ-বাগিচা ও ধন-ভান্ডার সব কিছু 
ফেলিয়া বাহির হইয়া পড়িল এবং নদীতে ডুবিয়া প্রাণ হারাইল। 

17474 i ACE's UE আর এমনিভাবেই বনী ইসরাঈলকে তাহাদের 
এ সকল ধন-সম্পদের উত্তরাধিকারী করিয়াছি। যেমন আল্লাহ্‌ তা'আলা অন্যত্র ইরশাদ 
করিয়াছেন ৪ 


(১১৯০৪ ০৯ sli ০১৯০০০৩০৪৮৭ all ১৪11 19315 
Us CEL asl 
আর সেই কাওমকে যাহাদিগকে দুর্বল মনে করা হইত বরকত ভূখন্ডের মাশরিক ও 
মাগরিব অর্থাৎ সবটুকুরই উত্তরাধিকারী করিয়া দিয়াছি। আরো ইরশাদ হইয়াছে ৪ 


Contents 


২৭৮ তাফসীরে ইবনে কাছীর 
S24 ১০৪4০ -" EC SEN ০, % 5 “0% মগ কাঠ রি 


- 92851911161 
“যেই জাতিকে মিসর ভূখণ্ড দুর্বল মনে করা হইত তাহাদের উপর অনুগ্রহ করিবার 
এবং তাহাদিগকে ঈমান ও অত্র ভূখন্ডের উত্তরাধিকারী বানাইবার আমার ইচ্ছা” । 
2 


$$ WwW & Ss VAST 


: ৩১০৯০৯৯৪ড 1. 
২5 ০৮ ৫৬০৯০ 0 75৮০0 ॥ 4 ০৫ 
১৮১০০ 0 ০9৫ 0 ১৩ ০৯০৭ HB B11 


পার্ট 6 & dd & b> 


oo 1১7০৪ ১7 


শার্ট পাঠ শর্চি পার্ট 6 শঠ শার্ট $ পার্ট 8 পার্টি 


১০ ০০৪ 2 el: ১ ১১৪ - ৮9 TV 


পঃ 
& 


ha) ১৯৩, ১, BG SS 
St ০4১5 NM 


dt Ab AE 96 Ad Abid bl 


atic 4৫ 09 চিক ০০9 +০ 


০২৯১ ০৪৮০০ ১17 
A a ৯০৯৫8 ৮-৮ Ad At 


eh ASNT Ls 423 ৬৯ ৬ ৩ 71 


ESBS ৩০০ 

অনুবাদ £ (৬০) উহারা সূর্যোদয়কালে তাহাদিগের পশ্চাতে আসিয়া পড়িল। 
(৬১) অতঃপর যখন দুই দল পরস্পরকে দেখিল, তখন মুসার সংগীরা বলিল, আমরা 
ধরা পড়িয়া গেলাম । (৬২) মুসা বলিল, কিছুতেই নয়, আমার সংগেই আছেন আমার 
প্রতিপালক, তিনি আমাকে পথনির্দেশ করিবেন। (৬৩) অতঃপর মুসার প্রতি ওহী 


Contents 


সূরা আশ-শু'আরা ২৭৯ 


করিলাম, তোমার যষ্টি দ্বারা সমুদ্রে আঘাত কর । বিভক্ত হইয়া দু’ভাগ বিশাল পর্বত 
সদৃশ হইয়া গেল । (৬৪) আমি সেথায় উপনীত করিলাম অপর দলটিকে (৬৫) এবং 
আমি উদ্ধার করিলাম মুসা ও তাহার সংগী সকলকে (৬৬) তৎপর নিমজ্জিত করিলাম 
অপর দলটিকে (৬৭) ইহাতে অবশ্যই নির্দশন রহিয়াছে । কিন্তু তাহাদিগের 
অধিকাংশই মু'মিন নহে (৬৮) তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম 
দয়ালু। 

তাফসীর £ একাধিক তাফসীরকার বর্ণনা করিয়াছেন, যে ফির“আউন তাহার 
সম্বাজ্যের সকল কর্মকর্তা ও আমীর উমারা ও সেনা বাহিনীসহ হযরত মুসা (আ) ও 
তাহার সাথীদের পশ্চাতে ধাওয়া করিয়াছিল। কোন কোন ইস্রাঈলী বর্ণনা রহিয়াছে 
ফির“আউনের সৈন্য সংখ্যা ষোল লক্ষ ছিল। উহাদের মধ্যে দুই লক্ষ ছিল অশ্বারোহী 
আবার ইহারা ছিল কালো অশ্বারোহী । তবে এই বর্ণনা চিন্তা ও বিবেচনা সাপেক্ষ। 
হযরত কা“ব আহরাহ রে) হইতে বর্ণিত, আট লক্ষ সৈন্যই ছিল কালো অশ্বারোহী এই 
বর্ণনা বিবেচনাযোগ্য । বস্তুত এই ধরনের রিওয়ায়েতে বনী ইসরাঈলের অতিশয়োক্তি। 
যাহা সঠিক ও সত্য উহা হইলে পবিত্র কুরআনের উক্তি । কুরআন তাহাদের কোন সংখ্যা 
নির্ণয় করে নাই । উহাতে কোন ফায়দাও নাই । পবিত্র কুরআনে তো উল্লেখ করিয়াছে 
যে, ফির“আউন তাহার সকল লোকজনসহ ধাওয়া করিয়াছিল । 

১৯৪১১ 0 মা কারান দিলি হত রাত 
তাহাদের সাথীদের নিকট সূর্যোদয় কালে পৌছিয়া গেল। ১০৮১৯) 51545 
অতঃপর যখন উভয় দল একে অপরকে দেখিল, (| টির ৮১541] 
১] হযরত মূসা (আ) তাহার সংগীগণকে বলিলেন, আমরা ধৃত হইয়াছি। কারণ 
তাহাদের সম্মুখে ছিল নীল নদ । তাহাদের সম্মুখে অগ্রসর হইবার আর কোন উপায় ছিল 
না। অর্থাৎ পশ্চাত দিক ফির“আউন ও তাহার সেনাবাহিনী তাহাদের নিকটস্থ হইয়াছে। 
হযরত মূসা (আ) বলিলেন, ৬১১% (৮১ ০০ 1 9 তোমরা যাহার আশংকা 
করিতেছ, উহা কখনও সংঘটিত হইবে না। কারণ, আমার প্রতিপালক আমার সাথেই 
আছেন। তিনি শত্রু হইতে রক্ষা পাইবার জন্য পথ দেখাইলেন। তিনিই আমাকে 
তোমাদিগকে এখানে আসিবার নির্দেশ দিয়াছেন এবং তিনি ওয়াদা ভংগ করেন না। 

হযরত হারূন (আ) হযরত ইউশা এবং ফির“আউন বংশের বহু মু'মিন লোক সহ 
অগ্রভাগে ছিলেন এবং হযরত মূসা (আ) ছিলেন শেষ ভাগে । অনেক তাফসীরকারে 
বর্ণনানুসারে এই মূহুর্তে বনী ইসরাঈল কিংকর্তব্য বিমূড় হইয়া গেল। হযরত ইউশা কিংবা | 


Contents 


২৮০ তাফসীরে ইবনে কাছীর 


ফির“আউনী বংশের মু’মিনগণ হযরত মূসা (আ)-কে জিজ্ঞাসা করিল, হে আল্লাহ্‌র নবী! 
আপনার প্রতিপালক কি এই পথে আসিতে নির্দেশ দিয়াছেন? তিনি বলিলেন, হ্যা । 
অতঃপর ফির“আউন ও তাহার সেনাবাহিনী তাহাদের নিকটে আসিয়া পৌছিল এবং 
উভয়দলের মাঝে অতি অল্প পার্থক্য থাকিল । তখন আল্লাহ্‌ তা'আলা হযরত মূসা (আ) 
কে হুকুম করিলেন, তোমার লাঠি দ্বারা নদীর বুকে আঘাত কর। তিনি আঘাত করিলেন 
আল্লাহ্‌র হুকুমে নদী দুই ভাগে বিভক্ত হইল । 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আবু যুর“আহ (র) ..... আব্দুল্লাহ ইবন সালাম (রা) 
হইতে বর্ণিত যে, হযরত মুসা (আ) যখন নদীর তীরে পৌছলেন, তখন তিনি আল্লাহ্‌র 
নিকট সবিনয়ে দু'আ করিলেন, মহান সত্তা যিনি সকল বস্তুর পূর্বেও বিদ্যমান ছিলেন, 
সকল বস্তুকে যিনি সৃষ্টি করিয়াছেন এবং সকল বস্তুর পরেও থাকিবেন। অনুগ্বহপূর্বক 
আমাদের জন্য মুক্তির পথ করিয়া দিন। তখন অবতীর্ণ হইল ঃ এ. ₹১১০| ১1 
১৯এ। তুমি তোমার লাঠি দ্বারা নদীর বুকে আঘাত কর । অতঃপর হযরত মুসা (আ) 
লাঠি দ্বারা নদীর বুকে আঘাত করিলে, আল্লাহ্‌র ইচ্ছায় নদী দুই ভাগে বিভক্ত হইল। 

আল্লাহ রাত্রিকালেই নদীকে জানাইয়াছিলেন, মুসা (আ) যখন তোমার উপর লাঠি 
মারিবে, তখন তুমি তাহার অনুকরণ করিবে । নদী সেই রাব্রেই অধিক বিচলিত থাকিল। 
উহার জানা ছিল না যে, হযরত মুসা (আ) কোন দিক দিয়া তাহার বুকে আঘাত 
করিবেন। অতঃপর হযরত মুসা (আ) যখন নদীর নিকট পৌছিলেন, তখন হযরত ইউশা 
তাহাকে বলিলেন, হে আল্লাহ্র নবী ! আপনার প্রতিপালক আপনাকে কোথায় যাইতে 
বুকে লাঠি মারিতে হুকুম করিয়াছেন। তখন তিনি বলিলেন, আচ্ছা, তবে মারুন । মুহাম্মদ 
ইব্‌ন ইসহাক রে) বলেন, আমার নিকট যাহা বর্ণনা করা হইয়াছে, উহা হইল, আল্লাহ্‌ 
তা'আলা নদীকে জানাইয়া দিলেন, যখন মুসা (আ) তোমাকে লাঠি মারিবেন, তখন তুমি 
দ্বিখণ্ডিত হইবে । ইহা শুনিয়া নদী অত্যধিক অস্থির হইল, এবং আল্লাহ্র ভয়ে উহা 
প্রকম্পিত হইল। এবং আল্লাহ্‌ তা'আলা হযরত মূসা (আ) কে হুকুম করিলেন, তুমি 
তোমার লাঠি দ্বারা নদীর বুকে আঘাত কর। অতঃপর তিনি আঘাত করিলেন এবং নদী 
দুইভাগে বিভক্ত হইয়া গেল। 

ইরশাদ হইয়াছে 81221 ১১1৫ ৪ ৪41৫ 04 51452 অতঃপর নদী 
দুইভাগে বিভক্ত এবং বিরাট পাহাড়ের ন্যায় দীড়াইয়া রহিল। ইব্‌ন মাসউদ রে) ইবৃন 
আব্বাস রে) মুহাম্মদ ইব্‌ন কা“ব, যাহ্হাক, কাতাদাহ (র) ও অন্যান্য তাফসীর- 
কারগণ 41 -এর অর্থ করিয়াছেন পাহাড় । আতা খুরাসানী রে) বলেন, ১11 অর্থ 
দুই পাহাড়ের মাঝের প্রশস্থ স্থান। ইবৃন আব্বাস (রা) নদীর মাঝে বারোটি গোত্রের জন্য 
বারোটি পথ হইয়াছিল । সুদ্দী (র) বলেন, নদীর বারোটি পথে মাঝে মাঝে ছিদ্রপথ ও 


Contents 


সূরা আশ-শু'আরা ২৮১ 


ছিল যাহার মধ্যে বনী ইসরাঈলের বারটি গোত্র একে অপরকে নিরাপদে অতিক্রম 
করিতে দেখিতে পাইল । রাস্তার দুইদিকে দেওয়ালের ন্যায় পানি দন্ডায়মান ছিল। আল্লাহ্‌ 
তা'আলা বায়ু প্রবাহিত করিয়াছিলেন, ফলে পানি শুষ্ক হইয়া নদীর মধ্যে পরিষ্কার পথ 
হইয়া গেল । ইরশাদ হইয়াছে $ 
Be girl PtP RABE 25718857584 

তুমি নদীর উপর লাঠি মার উহাতে পথ হইয়া যাইবে ফির'আউনের ছারা ধৃত 
রা পা ES EDD ০১১১। (58191 আর আমি 
অন্য লোকদিগকে অর্থাৎ ফির“আউন ও তাহার সেনাবাহিনীকে তাহাদের নিকটস্থ করিয়া 
দিলাম। ইব্‌ন আব্বাস (রা) আতা খুরাসানী, কাতাদাহ ও সুদ্দী রে) এই তাফসীর 
করিয়াছে। 


০৩৪৩৩ ৫5৩০ প্র con O88 ৩০৩০ ৩৩ 


রিট. রগ ক 20 Hit Ne SE GIVING 
আমি ডুবাইয়া দিলাম । অর্থাৎ ফির‘আউন ও তাহার সেনাবাহিনীর সকলকে পানিতে 
ডুবাইয়া ধ্বংস করিলাম । তাহাদের একজন ও ধ্বংস হইতে রক্ষা পাইল না। ইব্‌ন আবু 
হাতিম (র) বর্ণনা করিয়াছেন, আলী ইব্‌ন হুসাইন রে) ..... হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন 
মাসউদ রো) হইতে বর্ণিত। তিনি বলেন, হযরত মূসা (আ) বনী ইসরাঈলকে সংগে 
লইয়া যখন রাত্রিকালে বাহির হইয়া পড়িলেন, ফির“আউন তখন একটি বকরী যবাই 
করিল এবং বলিল, এই বক্রীর চামড়া পৃথক হইতে না হইতেই ছয় লক্ষ কিবৃতী এখানে 
একত্রিত হইয়া যাইবে । এ দিকে হযরত মূসা (আ) চলিতে চলিতে নদীর তীরে উপস্থিত 
হইলেন। এবং নদীকে বলিলেন, তুমি পৃথক হইয়া যাও এবং পার করিয়া দাও ৷ নদী ইহা 
শ্রবণ করিয়া বলিল, হে মূসা ! আপনি বড়ই অহংকার প্রকাশ করিতেছেন। আমি কোন 
মানুষের জন্য কি পূর্বে কখনও আপন স্থান হইতে সরিয়াছি। কাহারও জন্য কি পথ 
করিয়াছি? যে আপনার জন্য আজ সরিয়া দীড়াইব ও বিভক্ত হইব । রাবী বলেন, হযরত 
মূসা আ)-এর সহিত একজন অশ্বারোহী ছিল, সে বলিল হে আল্লাহ্‌র নবী! আপনাকে 
কোথায় যাইতে নির্দেশ দেওয়া হইয়াছে! তিনি বলিলেন, আমাকে এই পথেই আসিতে 
হুকুম দেওয়া হইয়াছে । আল্লাহ্র কসম; না আল্লাহ্‌ মিথ্যা বলিয়াছেন আর না, আমি 
মিথ্যা বলিয়াছি। রাবী বলেন, অতঃপর আল্লাহ্‌ তা'আলা হুকুম দিলেন, হে মুসা! তুমি 
তোমার লাঠি দ্বারা নদীর বুকে আঘাত কর। 

হযরত মূসা আঘাত করিলেন, নদী বিভক্ত হইল এবং উহার মধ্যে দিয়া বারোটি 
গোত্র অতিক্রম করিল এবং অতিক্রমকালে একে অপরকে দেখিতে পাইল । হযরত মুসা 
(আ) এর সাথীগণ নদী অতিক্রম করিয়া গেল এবং ফির“আউনের সেনাবাহিনী তাহাদের 
অনুসরণ করিয়া নদীতে প্রবেশ করিল। নদীর পানি তাহাদের উপর উপচাইয়া পড়িয়া 
_ ইব্‌ন কাছীর-_৩৬ (৮ম) 


Contents 


২৮২ তাফসীরে ইবনে কাছীর 


তাহাদিগকে ডুবাইয়া মারিল। ইসরাঈল (র) ..... আবদুল্লাহ্‌ হইতে বর্ণনা করিয়াছেন যে 
হযরত মূসা (আ) এর সাথীগণ নদী সকলেই পার হইয়া গেলে, ফির'আউন সাথীরা 
সকলেই নদীর মধ্যে প্রবেশ করিলে এবং নদীর পানি তাহাদিগকে ডুবাইয়া দিল। 
0৮7 
er sfc; ee ope (আ) কি বসত 
যেই সকল বিস্ময়কর বিষয় ও মুমিন বান্দাগণের জন্য আল্লাহ্‌ সাহায্য সমর্থনের কথা 
উল্লেখ করা হইয়াছে উহাতে বড়ই নির্দশন রহিয়াছে । 
A ১2911 341 এ) 019 ০৯১০০ ৮৯০৪৩ ৩৫ ও 

“আর তাহাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না এবং আপনার প্রতিপালক সার্বভৌম 

ক্ষমতার অধিকারী ও পরম দয়ালু” । 


PA Ere. 5১1 ১৭ 
শি ০155544336১ ৭ 


I Aaa 2 5, 32 


fs Y 455 ৩০০০ ৮) 21561 
২৪৪ 655,509506 vr 


পার্ট & ৮০ চে পভ পা 


১) ১১৬ CL 502 AIG 1 


LIF 6 5০৯৮৮৮৫৮৮০৫ 
95425 LS CLS Je »0 
CHV 5৮7 


৫? 
SAAT ডি ০০৯০৮ “৫ 


Contents 


সূরা আশ-শু'আরা ২৮৩ 


অনুবাদ ৪ (৭৯) উহাদিগের নিকট ইব্রাহীমের বৃত্তান্ত বর্ণনা কর (৭০) সে যখন 
তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা কিসের ইবাদত কর (৭১) 
উহারা বলিল, আমরা প্রতীমার পূজা করি এবং নিষ্ঠার সহিত উহাদিগের পূজায় 
নিবৃত্ত থাকিব । (৭২) সে বলিল, তোমরা প্রার্থনা করিলে উহারা কি শুনে (৭৩) 
অথবা তাহারা কি তোমাদিগের উপকার কিংবা অপকার করিতে পারে ? (৭৪) 
উহারা বলিল, না, তবে আমরা আমাদিগের পিতৃপুরুষদিগকে, এইরূপ করিতে 
দেখিয়াছি (৭৫) সে বলিল, তোমরা কি তাহার সম্বন্ধে ভাবিয়া দেখিয়াছ, যাহার পূজা 
করিতেছ? (৭৬) তোমরা এবং তোমাদিগের অতীত পিতৃপুরুষেরা (৭৭) উহারা 
সকলেই আমার শত্রু, জগতসমূহের প্রতিপালক ব্যতীত । 

তাফসীর ৪ উল্লিখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা হযরত ইব্রাহীম (আ) এর 
আলোচনা করিয়াছেন । হযরত মুহাম্মদ (সা)-কে তিনি তাহার উম্মাতের কাছে হযরত 
ইব্রাহীম (আ)-এর ঘটনা শুনাইবার নির্দেশ দিয়াছেন। যেন তাহারা ইখ্লাস, তাওয়াক্কুল 
ও তাওহীদের বিষয়ে তাহার অনুসরণ ও অনুকরণ করে এবং আল্লাহ্র ইবাদত করে। 
শিরক ও মুশরিকদের বর্জন করে। আল্লাহ্‌ হযরত ইব্রাহীমকে শৈশব কালেই রুশদ 


'  হিদায়েত দান করিয়াছিলেন। তিনি শুরু থেকে প্রতীমা ও মূর্তি পূজাকে অস্বীকার করিয়া 


আসিয়াছেন। অতএব তিনি তাহার পিতা ও কাওমকে জিজ্ঞাসা করিলেন, যেই সকল 
প্রতীমা ও মূর্তির পূজা করিয়া আসিতেছ উহা কি? 
| 35845010575 Cal 9০190 

“তাহারা বলিল, আমরা প্রাচীন যুগ হইতে এই সকল প্রতীমার পূজা করিয়া 
আসিতেছি এবং বারবার উহার পাশে বসিয়া ধ্যান করিয়া আসিতেছি” । 
(5১৯9 Ls AG 39১০5251558 ঢা 95555 Seas Ja JU 

Sh Wk 0০০ 

ইব্রাহীম (আ) বলিলেন ঃ যখন উহাদিগকে ডাক, তখন তাহারা তোমাদের ডাক 
শ্রবণ করে? কিংবা উহারা তোমাদের কোন ফায়দা কিংবা ক্ষতি সাধন করিতেও ক্ষমতা 
রাখে? তাহারা বলিল, আমরা তো আমাদের পূর্বপুরুষদের অনুকরণেই উহাদের পূজা 
পাঠ করিয়া থাকি । উহাদের ফায়দা ক্ষতি সম্পর্কে আমরা অবগত নহি । মূর্তি উপাসকরা 
ইহা দ্বারা এই কথা স্বীকার করিয়া লইল যে, তাহাদের মূর্তি সকল উপকার ও অপকার 
কিছুই করিতে সক্ষম নহে। তাহারা যে এ সকল মূর্তির উপাসনা করে উহা কেবল 
তাহাদের পূর্ব পুরুষদের অনুকরণ করিয়া করে। 


Contents 


২৮৪ | তাফসীরে ইবনে কাছীর 
SEO SUE OE OCU 


249 5০ oF 5 ০2 


SN SE ১ 09355704113 ১১3] 
ভি 

তোমরা জান কি তোমরা ও তোমাদের পূর্ব পুরুষরা কোন জিনিসের পূজা কর? 
কেবল মহান রাব্বুল আলামীন ছাড়া আর সকলেই আমার শত্রু । অর্থাৎ তোমাদের 
প্রতীমা ও মূর্তির ক্ষতিসাধন করিবার ক্ষমতা থাকে, তবে পরিষ্কার জানাইয়া দিতেছি যে, 
আমি উহাদের বিরোধী উহাদের শত্রু । ক্ষমতা থাকিলে আমার ক্ষতি করুক । হযরত নূহ 
 (আ) ও তাহার উম্মাতদিগকে এই রূপ কথাই বলিয়াছিলেন। 

ইরশাদ হইয়াছে £ «1 ৮৫-৮৫-০11৯ তোমরা তোমাদের উপাস্য 
সকলে একত্রিত হইয়া আমার ক্ষতি সাধন করিবার সিদ্বান্ত গ্রহণ কর । দেখা যাক, আমার 
কোন ক্ষতি করিতে পার কিনা। 


জীন রানার 


৮ 
# ০৪ 


৮১৭10১০1554 ০০০৫5০০3155 


ls 2122 cle এক 11624 

আমি আল্লাহকে সাক্ষী মানিতেছি এবং তোমরা সাক্ষী থাক যে, তোমরা আল্লাহ্‌ 
ব্যতিত তাহার সহিত আর যাহা কিছু শরীক করিতেছ, আমি সেই সব কিছু হইতে সম্পর্ক 
ছিন্ন করিলাম । অতএব তোমরা সকলেই একত্রিত হইয়া আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর এবং 
আমাকে মোটেই অবকাশ দিও না। আমি তো কেবল আমার ও তোমাদের যিনি 
প্রতিপালক তাহারই উপর ভরসা করিয়াছি । সকলেই তাহারই নিয়ন্ত্রনাধীণ। নিঃসন্দেহে 
আমার প্রতিপালক সঠিক পথের অধিকারী । (সূরা হৃদ £ ৫৪-৫৫) 

হযরত ইব্রাহীম আ) এ সকল আম্বিয়ায়ে কিরামের মত মুশরিকদের প্রতীমা ও 
উপাস্যসমূহ হইতে বেজার হইবার ঘোষণা করিয়াছেন । তিনি বলিলেন ঃ 

44104 8 EE 0৪৯85 ধস তে জো এও 

তোমরা যাহাকে আল্লাহ্র সহিত শরীক কর আমি উহাকে কিভাবে ভয় করিতে পারি? 

অথচ, তোমরা আল্লাহ্র সহিত শিরক করাকে ভয় কর না। (সুরা আন“আম ৪ ৮১) 


আল্লাহ্‌ তা“আলা ইরশাদ করিয়াছেন ঃ 


6৮৮০০ ow ০5 নি &- ৩ লও ০ ১৫৩৫৫৫142৩৩ #048 গল ছল 
- ১২৯৪ 4440 1৬০০৬ ৮৮৮৯ *** 8৯1১1 ৮৮৪ 4১০০৯ ২৬ aS] 29 sy 


Contents 


সূরা আশ-শু'আরা ২৮৫ 


কেবল একমাত্র আল্লাহ্‌র প্রতি ঈমান আনিবে" । (সূরা মুমতাহানা £ 8) 
নী রা 
8০ 
“আর যখন ইব্রাহীম তাহার আব্বাকে বলিল ও তাহার কাওমকে বলিল, 'আমি 
তোমাদের উপাস্য হইতে বেজার। কিন্তু যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তিনি আমাকে 
সঠিক পথ প্রদর্শন করিবেন। এবং “লা-ইলাহা-ইন্্রীল্লাহ'কে তিনি কালেমা 
বানাইয়াছেন”। (সূরা যুখরুফ ৪২৬-২৮) 


শার্ট $ dd SA $ 


০১৬৮ ৬৪ sl YA 


$$ পার্ল ES & I 
' ০৫৮১ ৯০০৮: 5» sls ১৭ 
& ক ২পাত & শর্ট পৰ 


০১২৯১ bp bls ‘Ae 


॥ 8:৮6 Ls Pi LF, A 


5 75582 % ৫ NS IES 
* 2০০1৭92৯০৭০ ০০১ 01 | Ss AY 
অনুবাদ ঃ (৭৮) যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন, তিনিই আমাকে পথ প্রদর্শন 
করেন (৭৯) তিনি আমাকে দান করেন আহার ও আহার্য পানীয় । (৮০) এবং 
রোগাক্রান্ত হইলে তিনি আমাকে রোগমুক্ত করেন । (৮১) এবং তিনি আমার মৃত্যু 
ঘটাইবেন, অতঃপর পৃনজীবিত করিবেন । (৮২) এবং আশা করি তিনিই কিয়ামত 
দিবসে আমার অপরাধসমূহ মার্জনা করিবেন । 
তাফসীর ৪ হযরত ইব্রাহীম (আ) বলেন, আমি তো কেবল সেই মহান সত্তার 
ইবাদত করি যাহার মধ্যে এই গুণাবলী রহিয়াছে £ ০,১১৫ +৫ ৮১৪1২ (5৯1 যিনি 
সৃষ্টিকর্তা, আমাকেও তিনি সৃষ্টি করিয়াছেন এবং সকল বস্তুকে নির্ধারণ করিয়াছেন এবং 
যিনি যাহাকে ইচ্ছা হেদায়েত দান করেন, যাহাকে ইচ্ছা গুমরাহ করেন। “৯ ৪3119 
১৪১০ "৮০৯৮ এবং যিনি আমার উপাস্য তিনিই আমার রিষিকদাতা, আহারদাতা 
তিনি নতমণ্ডলে ও ভূমণ্ডলের উপাদানের ব্যবস্থা করিয়াছেন । আসমান হইতে বৃষ্টি বর্ষণ 


Contents 


২৮৬ তাফসীরে ইবনে কাছীর 


করেন। উহার সাহায্যে যমীনকে সজীব করেন এবং বান্দার রিযিকের জন্য নানা প্রকার 
ফল ফলাদিও ফসল উৎপন্ন করেন। এবং আসমান হইতে বর্ষিত সুমিষ্ট পানি মানুষ ও 
জীব-জন্তু পানি পান করিয়া থাকে । 

১৮১১ উর ৩০০১১5 13/9 আর মা'বুদ সেই মহান সত্তা যিনি আমাকে অসুস্থ 
হইলে রোগমুক্ত করেন। যদিও রোগ আল্লাহ্‌র পক্ষ হইতে তবুও আদব রক্ষার্থে হযরত 
ইব্রাহীম রোগের সম্বন্ধ আল্লাহ্‌র প্রতি না করিয়া নিজের প্রতি করিয়াছেন। যেমন আল্লাহ্‌ 
তা'আলা মুসন্লীকে এই দু'আ করিতে নির্দেশ দিয়াছেন ৪ 55 ball Gal 
£91 অত্র আয়াতে হেদায়েত ও ইন‘আমকে তো আল্লাহ্‌র প্রতি সম্বন্ধিত করা হইয়াছে। 
(ফাতিহা 8 ৫) কিন্ত ‘গযব’, এর সম্বন্ধ আল্লাহ্র প্রতি করা হয় নাই । অনুরূপভাবে 
গুমরাহীর সম্বন্ধও আল্লাহ্‌র প্রতি না করিয়া বান্দার প্রতি করা হইয়াছে। যেমন জিনরা 
বলিয়াছিল $ 


“ # Ofer OHO ee ere Or 


রা আর Ee Sl el Cr RR 
প্রতিপালক তাহাদের হেদায়েতের ইচ্ছা করিয়াছেন। (সূরা জিন £ ১০) অত্র আয়াতে ও 
আদবের প্রতি লক্ষ্য রাখিয়াই ,& ও অকল্যাণের সম্বন্ধ আল্লাহ্র প্রতি করা হয় নাই । 
হযরত ইব্রাহীম (আ) অনুরূপভাবে আদবের প্রতি দৃষ্টিপাত করিয়াই রোগের সম্বন্ধ 
আল্লাহ্‌র প্রতি করেন নাই । বরং তিনি বলিয়াছেন, যখন আমি রুগ্ন হই তখন তিনিই 
আমাকে রোগমুক্ত করেন। তিনি ছাড়া আমাকে আর কেহ রোগমুক্ত করিতে পারেন না। 
১১০ 5 ৮১১১০০ ১/১ আমার মা'বুদ সেই মহান সত্তা যিনি আমাকে মৃত্যু দান 
করিবেন এবং পুনরায় তিনি আমাকে জীবিত করিবেন। এই গুণ অন্য কাহারো মধ্যে 
নাই। ১১1 ১৮৮১৯ ০৮১৫ 31৮০0515৫15 আর সেই সত্তা আমার 
মা‘বৃদ ও উপাস্য যাহার সমীপে কিয়ামত দিবসে আমি পাপ মোচনের জন্য আশা করিতে 
পারিব। দুনিয়া ও আখিরাতে পাপ মোচন করিতে আর কেহ সক্ষম নহে । কেবল মহান 
আল্লাহ্‌-ই গুনাহ ক্ষমা করিতে সক্ষম । তিনি যাহা ইচ্ছা উহাই করিতে পারেন। 


০৭০০২ ih ডে 5০৯০১ AY 
০১১৯১ ৯3১০ ০০৭ 9০০9৫ 


ঠি ১.৮ পতি $ $ $-৮ 8০৮ 
সিন এ ০১৯ ৩৫ 5৫১ ৫ 


Contents 


সূরা আশ-শু'আরা ২৮৭ 


sll ০ ১৯৮৪ MM 
A ed it & শর্ট 6 ৬ Sod at 
LS anc ৯ ১9 ‘AY 
A 855 BU 2282০ 


(১৮২১০১০৮৪১৭ ‘AA 
পদে Bi ও ০ ৮২ AA 


অনুবাদ 8 (৮৩) হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান দান করুন এবং সৎকর্ম 
পরায়ণদিগের শামিল করুন(৮৪) এবং আমাকে পরবরতীদিগের মধ্যে যশস্বী কর। 
(৮৫) এবং আমাকে সুখময় জান্নাতের অধিবাসীদিগের অন্তর্ভুক্ত কর । (৮৬) আর 
আমার পিতাকে ক্ষমা কর। তিনি তো পথভ্রষ্টদিগের শামিল ছিলেন (৮৭) এবং 
আমাকে লাঞ্ছিত করিও না পুনরুথান দিবসে (৮৮)যেই দিন ধন সম্পদ ও 
সন্তান-সন্ততি কোন কাজেই আসিবে না । (৮৯) সে দিন উপকৃত হইবে কেবল সে 
যে আল্লাহ্‌র নিকট আসিবে বিশুদ্ধ অন্তঃকরণ লইয়া । 

তাফসীর ৪ হযরত ইব্রাহীম (আ) আল্লাহ্র দরবারে প্রার্থনা করিয়াছেন, তিনি যেন 
তীহাকে হিক্মত ও জ্ঞান দান করেন। ইব্‌ন আব্বাস (রা) বলেন, 1৫২ -অর্থ ইল্ম। 
ইকরিমাহ (র) বলেন, 1৫২ অর্থ বুদ্ধি । মুজাহিদ (রে) বলেন ইহার অর্থ কুরআন । সুদ্দী 
(র) বলেন, অর্থ নবুওয়াত । ০১৯1৮০| (১৪৯1 দুনিয়া ও আখিরাতে নেক্কারদের 
অন্তর্ভুক্ত করুন। রাসূলুল্লাহ্‌ (সা)-এর মৃত্যুকালে আল্লাহ্র দরবারে এই দু'আ 
করিয়াছিলেনঃ 51221 3৪:11 "০৪ 211 হে আল্লাহ্‌ ! আপনি আমাকে উত্তম বন্ধুর 
সহিত মিলাইয়া দিন। এই দু'আ তিনি তিনবার করিয়াছিলেন । অপর এক হাদীস বর্ণিত, 
সা সাব 


“ Der = 0 


OE ২৩21১ 

“হে আল্লাহ! আপনি আমাদিগকে ইসলামের উপর জীবিত রাখুন এবং মুসলমানীর 

উপর রাখিয়াই মৃত্যু দান করুন। এবং সালিহ ও নেক্কার লোকদের অন্তর্ভূক্ত করুন। 
আমরা যেন লাঞ্চিত না হই আর আমাদের পরিবর্তন না ঘটে” । 


Contents 


২৮৮ তাফসীরে ইবনে কাছীর 
EM ৩৯১১৬ ১০৭ এ ০৯৯৩ 
আর হে আল্লাহ্‌! আপনি পরবর্তী লোকদের মধ্যে আমার সুনাম অবশিষ্ট রাখুন যেন, 
তাহারা কল্যাণকর কাজে আমার অনুসরণ করিতে পারে । যেমন ইরশাদ হইয়াছে ঃ 


Ell একী DK ১919211০69০ 92১৯২ ০ le OK 

“আর আমি তাহার সুনাম পরবর্তী লোকদের মধ্যে অবশিষ্ট রাখিয়াছি। ইব্রাহীমের 
উপর সকলের পক্ষ হইতে সালাম । এমনিভাবেই আমি উত্তম লোকদিগকে বিনিময় দান 
করিয়া থাকি” । মুজাহিদ ও কাতাদাহ (র) বলেন, ২২০০ ১০ অর্থ প্রশংসা ও সুনাম । 
লাইস ইব্‌ন আবদুল্লাহ্‌ (র) বলেন, প্রত্যেক ধর্মের লোকেরাই হযরত ইব্রাহীম (আ)-কে 
সানা রান তারপর গা রাজ 

| ২৯ ২১০৩ ৬০ 4৯19 হে আল্লাহ্‌! দুনিয়ায় আপনি আমার সুনাম 
অবশিষ্ট রাখুন এবং আখিরাতে আমাকে নিয়ামত পরিপূর্ণ বেহেশতের উত্তরাধিকারী 
করুন। 3%, ১১215 আর আমার পিতাকে ক্ষমা করিয়া দিন। হযরত ইব্রাহীম (আ) 
এইরূপ অন্যত্র ও বর্ণিত আছে। যেমন, sls > 5) হে আমার 
প্রতিপালক! আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার পিতাকেও (সূরা ইব্রাহীম ৪ 
৪১)। পরবর্তীকালে হযরত ইব্রাহীম (আ) এই ধরনের দু'আ করা হইতে বিরত 
থাকেন। যেমন ইরশাদ হইয়াছে ৪ 
-5121 ২559 ১০৩০ ০৩ এ CY all Tl LK 

“ইব্রাহীম যে তাহার পিতার জন্য দু'আ করিতেন উহা কেবল তাহার পিতার সহিত 
ওয়াদা বদ্ধ হইবার কারণে । (সূরা তাওবা 8 ১১৪) পরবর্তীকালে তিনি যখন স্পষ্ট 
জানিতে পারিলেন যে তাহার পিতা আল্লাহ্‌র শত্রু, তখন তাহার জন্য দু'আ করা হইতে ' 
বিরত থাকেন। হযরত ইব্রাহীম (আ)-এর অনুকরণ করিবার জন্য আল্লাহ্‌ তা'আলা 
আমাদিগকে অনুপ্রাণিত করিয়াছেন । কিন্তু তিনি যে তাহার কাফির পিতার জন্য দুআ 
করিয়াছিলেন এই বিষয়ে তাহার অনুকরণ করিতে নিষেধ ও করিয়াছেন। 

SEL ৮১১৪ 

“আর হে আল্লাহ্‌! আপনি আমাকে যেই দিন সকলকে পুনজীবিত করা হইবে সেই 
দিন লাঞ্চিত করিবেন না”। ইমাম বুখারী (রা) এই আয়াতের ব্যাখ্যাকালে বর্ণনা 
করিয়াছেন। ইব্রাহীম ইব্‌ন তাহ্মান রে) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ হযরত ইব্রাহীম (আ) কিয়ামত দিবসে 
তাহার পিতার সহিত সাক্ষাৎ করিবেন। তখন তাহার পিতার মুখ-মন্ডলী লাঞ্ছনায় বিবর্ণ 
হইয়া থাকিবে । | 


Contents 


সূরা আশ-শু'আরা ২৮৯ 


অন্য বর্ণনায় রহিয়াছে ইস্মাঈল রে) ..... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত । 
তিনি বলেন, নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন, কিয়ামাত দিবসে হযরত ইব্রাহীম 
(আ) তাহার পিতার সহিত সাক্ষাৎ করিবেন । অতঃপর তিনি আল্লাহ্র দরবারে বলিবেন, 
হে আমার প্রতিপালক! আপনি আমার সহিত যে ওয়াদা করিয়াছেন, আমাকে কিয়ামত 
দিবসে লাঞ্চ না করিবেন না। তখন আল্লাহ্‌ বলিবেন, আমি কাফিরদের জন্য বেহেশত 
হারাম করিয়াছি। অত্র সনদে বর্ণিত, কিয়ামত দিবসে হযরত ইব্রাহীম (আ) তাহার 
পিতা ‘আযর’-এর সহিত সাক্ষাৎ করিবেন। তাহার মুখমন্ডল বিবর্ণ হইবে । হযরত 
,ইব্রাহীম (আ) তাহাকে বলিবেন, আমি বলিয়াছিলাম না যে, আমার কথা অমান্য 
করিবেন না? তাহার পিতা তখন বলিবেন, আজ তোমার কোন কথা অমান্য করিব না। 
তখন হযরত ইব্রাহীম (আ) বলিবেন, হে আমার প্রতিপালক! আপনি আমার নিকট 
ওয়াদা করিয়াছেন, আমাকে আপনি লাঞ্চিত করিবেন না। আমার পিতা আমার নিকট 
হইতে দূরে, জাহান্নামের গহবরে থাকিবে, ইহা অপেক্ষা অধিক লাঞ্চনা আর কি হইতে 
পারে? তখন আল্লাহ্‌ বলিবেন, আমি কাফিরদের উপর বেহেশত হারাম করিয়াছি । ইহা 
বলিয়া আল্লাহ হযরত ইব্রাহীমকে বলিবেন, তুমি পায়ের নিচে তাকাও । তিনি তাকাইয়া 
দেখিবেন, তাহার পিতাকে একটি জন্তু রক্তাক্তাবস্থায় ফেলিয়া রাখিয়া দিয়াছে । অতঃপর 
তাহাকে হাত পাও ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে । ইমাম নাসাঈ (রে) তাহার 
সুনান গ্রন্থে উক্ত হাদীসটি বর্ণনা করেন। 

- 022 792 ৪১১১ ১ | 

আহমাদ ইব্ন হাফস্‌ ইব্‌ন আবদুল্লাহ্‌ রে) ...... হযরত আবু হুরায়রা রো) হইতে 
বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন যে, হযরত ইব্রাহীম (আ) কিয়ামত 
দিবসে, তাহার পিতাকে বিমর্ষ অবস্থায় দেখিতে পাইয়া বলিবেন, আমি না আপনাকে 
বলিয়াছিলাম, আমার কথা অমান্য করিবেন না। কিন্তু আপনি আমার কথা মান্য করেন 
নাই । তখন তাহার পিতা বলিবেন, আজ তোমার কোন একটি কথা ও অমান্য করিব না। 
ইহার পর তিনি আল্লাহ্র দরবারে বলিবেন, হে আমার পরওয়াদিগার! আপনি আমার 
নিকট ওয়াদা করিয়াছেন, কিয়ামত দিবসে আপনি আমাকে অপমান করিবেন না । আমার 
পিতাকে যদি অপমান করেন, তবে ইহা অপেক্ষা আমার বড় অপমান আর কি হইতে 
পারে। আল্লাহ বলিবেন, হে ইব্রাহীম! আমি কাফিরদের উপর বেহেশত হারাম 
করিয়াছি। এই কথা বলিয়া তাহার পিতাকে তাহার নিকট হইতে ধরিয়া লইবেন এবং 
তাহাকে যবাই করিয়া বলিবেন, হে ইব্রাহীম । তুমি তোমার নিচের দিকে তাকাও ৷ তিনি 
' তাকাইয়া দেখিবেন তাহার পিতা একটি জন্তু রূপে রক্তাক্তাবস্থায় পড়িয়া রহিয়াছে। ইহার 
পর তাহার. হাত পাও ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে । হাদীসের সনদ মুনকার ও 
গরীব । ইব্‌ন কাসীর রে) বলেন, ৮১ এক প্রকার জন্তু । আল্লাহ্‌ ‘আযর’ কে একটি জন্তু 
ইব্‌ন কাছীর-_-৩৭ (৮ম) 


Contents 


২৯০ তাফসীরে ইবনে কাছীর 


রূপে পরিবর্তিত করেন। অতঃপর মলমূত্রে গড়াগড়ি করিতে থাকবে ইহার পাও ধরে 
জাহান্নামে নিক্ষেপ করা হইবে! বায্যাব ও স্বীয় সনদে হাম্মাদ ইব্‌ন সালামাহ ..... 
হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত । তিনি নবী করীম (সা) হইতে বর্ণনা 
করিয়াছেন, কিন্তু এই সনদটি ও গরীব । কাতাদাহ (র) ..... আবু সাঈদ (রা) হইতে 
তিনি নবী করীম (সা) হইতে রিওয়ায়েতটি অনুরূপ বর্ণনা করিয়াছেন। 
- 53 9905 68১53 HEE 

যেই দিন আল্লাহ্‌ আযাব হইতে কোন ব্যক্তিকে তাহার ধন-সম্পদ রক্ষা করিতে 
পারিবে না। যদি সারা দুনিয়ার ধন-সম্পদ ও সে মুক্তিপণ হিসাবে পেশ করুক.না কেন। 
অনুরূপভাবে তাহার সন্তান-সন্তটি ও আল্লাহ্‌র আযাব হইতে রক্ষা করিতে পারিবে না। 
সেই দিন কেবল মানুষের ঈমানই তাহাকে রক্ষা করিতে ও ফায়দা দিতে পারিবে । এই 
না নানার বারন 

০ ৮18: 2101 ০৪ 9০ 4 কিন্তু যেই ব্যক্তি সুস্থ অন্তর লইয়া আল্লাহ্র 
দরবারে উপস্থিত হইবে, শিরক হইতে তাহার অন্তর পাক থাকিবে সে-ই উপকৃত হইবে। 
মুহাম্মদ ইব্‌ন সীরীন (র) বলেন, ‘কালব সালীম' এর অর্থ হইল, আন্মাহ্‌কে হক বলিয়া 
বিশ্বীস করা, কিয়ামত অবশ্যই সংঘটিত হইবে এবং সকল মৃত পুনজীবিত করা হইবে 
ইহা দৃঢ় বিশ্বাস রাখা । হযরত ইব্‌ন আব্বাস রো) বলেন, এর অর্থ হইল, আল্লাহ্‌ ছাড়া 
আর কোন মাবুদ নাই বলিয়া সাক্ষ্য দেওয়া । মুজাহিদ, হাসান (র) ও অন্যান্যরা বলেন, 
শিরক হইতে মুক্ত অন্তরই হইল “কালব সালীম'। সাঈদ ইবৃন মুসায়্যাব (র) বলেন 
মু'মিনদের অন্তর হইল কালব সালীম ও সুস্থ অন্তর এবং কাফির ও মুনাফিকের অন্তর 
রুগ্ন ও অসুস্থ অন্তর। ইরশাদ হইয়াছে, ৪ ০৯৭ ৮৫১43 ৮39 আর তাহাদের অন্তরে 
রোগ রহিয়াছে । আবূ উসমান নিশাপুরী (র) বলেন, বিদ'আত হইতে মুক্ত এবং সুন্নাতের 
001 
ARAN 1 


শার্ট 8 ২4০৮ ॥ এরি 


Pd SS, পর চি 5 Po 


১০০৫৭ At 4539 ৭ 
শর $ ০5০5 SS $ পার্ট ba i 


9722 5 56 05 J al ১৯১৩৮, নি 


Contents 


সূরা আশ-শু'আরা ২৯১ 


ভি ৫ চি ০৮৬ 


Bo bs ss CARY 
ত $ ০৮7 $ লা শর $ 
* (১১০ ০১ SE ১৭0 


রে ৮০১৩ ৩5 


| & 


০০১০০৪৮৪456 NY 


টি ৯:০7 ০৯৬ 


sil 2 ARS SN ,৭॥ 
রশীদ খু (51 5; ১8৭ 


$$ & ০$ ৪ -৮ পার্ট 6 পার্টি LAW তার AW পার্ট & ' 
sil ০৩ বব ররর 
১৫ । চে 

৮৯ 56588 ০৯৯ ১ 


তন 


অনুবাদ £ (৯০) আর মুত্তাকীদের নিকটবর্তী করা হইবে জান্নাত; (৯১) এবং 
পথপ্রষ্টদিগের জন্য উন্মোচন করা হইবে জাহান্নাম; (৯২) উহাদিগকে বলা হইবে 
তাহারা কোথায় তোমরা যাহাদিগের ইবাদত করিতে (৯৩) আল্লাহ্র পরিবর্তে; 
উহারা কি তোমাদিগকে সাহায্য করিতে পারে, অথবা উহারা কি আত্মরক্ষা করিতে 
সক্ষম? (৯৪) অতঃপর তাহাদিগকে এবং পথভ্রষ্টদিগকে জাহান্নামে নিক্ষেপ করা 


Contents 


২৯২ তাফসীরে ইবনে কাছীর 


হইবে অধোমুখী করিয়া । (৯৫) এবং ইব্লীসের বাহিনীর সকলকেও (৯৬) উহারা 
সেথায় বিতর্কে লিপ্ত হইয়া বলিবে- (৯৭) আল্লাহ্র শপথ! আমরা তো স্পষ্ট 
বিভ্রান্তিতেই ছিলাম । (৯৮) যখন আমরা তোমাদিগকে জগতসমূহের প্রতিপালকের 
সমকক্ষ মনে করিতাম (৯৯) আমাদিগকে দৃষ্কৃতিকারীরাই বিভ্রান্ত করিয়াছিল । (১০০) 
পরিণামে, আমাদিগের কোন সুপারিশকারী নাই । (১০১)এবং কোন সুহৃদয় বন্ধুও 
নাই ৷ (১০২) হায়! যদি আমাদিগের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটিত তাহা 
হইলে আমরা মু“মিনদিগের অন্তর্ভুক্ত হইতাম। (১০৩) ইহাতে অবশ্যই নির্দশন 
রহিয়াছে, কিন্তু তাহাদের অধিকাংশই মু’মিন নহে । (১০৪) তোমার প্রতিপালক, 
তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু । 

তাফসীর ৪ 4১21 ৩1,1, আর বেহেশতের অধিবাসীদের জন্য উহাকে নিকটবর্তী 
করা হইবে । আর যাহারা মুত্তাকী তাহারা পৃথিবীতে উহার জন্য কামনা-বাসনা করিত 

বং উহার উপযুক্ত আমলও করিত । 

১৪৬৯৭] | ৩,১১১ আর পথভ্রষ্টদের সম্মুখে জাহান্নামে তুলিয়া ধরা 
হইবে। তখন উহা হইতে একটি গর্দান বাহির হইবে এবং গুনাহগারের অতিশয় 
ক্রোধাম্বিতাবস্থয় দৃষ্টিপাত করিবে এবং এমন বিকট শব্দ করিবে যে ভয়ে তাহারা 
প্রকম্পিত হইবে এবং তাহাদের অন্তর কীপিয়া উঠিবে। তখন তাহাদিগকে ধমক দিয়া 
মলা ত! 

১৩১৯৯ 91498 0৯ এ ০১ ১০ (5 te RS BO 
তোমরা যাহাদের পূজা করিতে এখন তাহার কোথায়? তাহারা কি তোমাদের কোন 
সাহায্য করিতেছে। অর্থাৎ আজ তাহারা তোমাদের কোনই উপকারে আসিতেছে না। 
আজ তাহারা ও তোমরা সকলেই জাহান্নামের ইন্ধন । 

১413১ 45-81: তাহাদিগকেও সকল গুমরাহদিগকে উপুড় করিয়া 
জাহান্নামে নিক্ষেপ করা হইবে । 

০৬০৯1 ০44১1 ১৪১৯৩ এবং ইবলীসের সকল সেনাদলকেও জাহান্নামে নিক্ষেপ 
করা হইবে। 


ln 

যাহারা গুমরাহদিগের নেতা ছিল, পথভ্রষ্ট করিবার ব্যাপারে যাহারা নেতৃত্ব দান 
করিয়াছিল, তাহাদের সহিত তাহাদের অনুসারীরা ঝগড়া করিবে। তাহারা বলিবে আমরা 
তো তোমাদের অনুসরণ করিয়াছিলাম, আজ তোমরাই আমাদিগকে বিপদ মুক্ত কর না? 


Contents 


সূরা আশ-শু'আরা ২৯৩ 


" তাহারা নিজেদের কর্মকাণ্ডের জন্য নিজদিগকে ভর্তসনা করিয়া বলিবে। ১৫ * 1 411115 
১১১ ০১-:০15] আল্লাহর কসম! আমরা স্পষ্ট ওমরাহীর মধ্যে নি ছিলাম। 
65০ f #2 0 


১411 ০১2 ১১৪-০১ | যখন আমরা তোমাদিগকে রাব্বুল আলামীনের হুকুমের 
সমকক্ষ মনে করিতাম। 


০৮০০৯] %। 31.519 আর আমাদিগকে এই গুমরাহীর প্রতি অপরাধীরাই 
আহবান করিয়া গুমরাহ করিয়াছিল। ১.3: ১, (০৪ আজ আমাদের জন্য কোন 
সুপারিশকারী নাই। কেহ কেহ বলেন, এখানে সুপারিশকারী দ্বারা কোন ফিরিশতা 
সুপারিশকারী বুঝান হইয়াছে । যেমন ইরশাদ হইয়াছে £ 

“কাফির ও মুশরিকরা কিয়ামত দিবসে বলিবে, আমাদের জন্য কি কোন 
সুপারিশকারী আছে? কিংবা আমাদিগকে দুনিয়ায় যাহা করিতাম তাহার বিপরীত কার্য 
করিতে দেওয়া হইবে” । (সূরা আ'রাফ £ ৫৩) তাহারা আরো বলিবে ৪ ১ 041-৪ 
১৭১ 3১১০১১ ১৮০8. আমাদের না আছে কোন সুপারিশকারী না আছে কোন 
অন্তরঙ্গ বন্ধু। কাতাদাহ (র) বলেন, তাহারা জানিত বন্ধু যদি নেক্কার হয় তবে সে 
উপকার করে । আর অন্তরঙ্গ বন্ধু নেককার হইলে সুপারিশ করিয়া থাকে। 
যদি আমাদিগকে পুনরায় দুনিয়ায় প্রেরণ করা হইত, তবে অবশ্যই আমরা ঈমান 
আনিতাম। কাফির মুশরিকরা দুনিয়ায় প্রত্যাবর্তন করিয়া আল্লাহ্‌র আনুগত্য করিবার 

আকাংক্ষা করিবে, কিন্ত আল্লাহ্‌ জানেন, তাহাদের আবারও দুনিয়ায় প্রেরণ করা হয় তবে 
তখনও তাহারা অবাধ্য হইবে । বস্তুতঃ তাহারা মিথ্যাবাদী । 

দোযখবাসীরা পরস্পরে ঝগড়া করিবে উহার উল্লেখ সূরা “সোয়াদ'-এর মধ্যে 
এইভাবে হইয়াছে ৪ ৷ /'১1+-_১3 ৯1 এ) | জাহান্নামীদের পারস্পরিক 
ঝগড়া নিশ্চিতভাবে হইবে । অতঃপর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন ঃ 


o 2 o#2 #40 


০১০১০ কমা 9৩ Ly LY এএ১ ০5০ 
অবশ্যই ইহাতে বড় নিদর্শন রহিয়াছে, কিন্তু তাহাদের অধিকাংশই বিশ্বাসী নহে। 
অর্থাৎ হযরত ইব্রাহীম (আ) যে তাহার কাওমের সহিত তাওহীদের দলীল প্রমাণসহ 
বিতর্ক করিয়াছেন, উহা দ্বারা সুস্পষ্ট বুঝা যায় যে, এক আল্লাহ্‌ ব্যতীত আর কোন মাবুদ 
বা উপাস্য নাই। +-২৯:১4| ১১]| ৯৫ এ 91৩ তোমার প্রতিপালক, তি তিনি তো 
পরাক্রমশালী, পরম দয়ালু । 


Contents 


২৯৪ তাফসীরে ইবনে কাছীর 


Sts iS, 22 Lr A 


dl, ৯ ৩৫১, 10 


লিন Ss Ly & 


9০১ ১ সারা ১7 


০ Fo, 


5 ০৬ ৪ 


৩১৯০4৮0019৮ হে 
beled 8 i bd পপ পি 

১৯3৩ ০০০ ye HERAT ॥১৭ 
' wa) পর 


:০5৯:5545153 ৬.1), 


অনুবাদ 8 (১০৫) নূহ -এর সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ 
করিয়াছিল । (১০৬) যখন তাহাদিগের ভ্রাতা নূহ উহাদিগকে বলিয়াছিল, তোমরা কি 
সাবধান হইবে না? (১০৭) আমি তো তোমাদিগের বিশ্বস্ত রাসূল । (১০৮) অতএব 
আল্লাহ্‌কে ভয় কর এবং আমার আনুগত্য কর। (১০৯) আমি তোমাদিগের নিকট 
ইহার জন্য কোন প্রতিদান চাহি না। আমার পুরষ্কার জগতসমূহের প্রতিপালকের 
নিকটে আছে (১১০) সুতরাং আল্লাহ্‌কে ভয় কর এবং এবং আমার আনুগত্য কর। 

তাফসীর ঃ পৃথিবীতে মূর্তি পূজা ও শিরক শুরু হইবার পর সর্বপ্রথম রাসূল হইলেন 
হযরত নূহ (আ)। আল্লাহ্‌ তা'আলা মূর্তি পূজা হইতে বিরত রাখিবার জন্য তাহাকে 
প্রেরণ করিয়াছিলেন। তিনি তাহার মুশরিক উন্মাতকে আল্লাহ্র শাস্তির ভয় 
দেখাইয়াছিলেন। কিন্ত তাহারা তাহাকে মিথ্যা প্রতিপন্ন করিয়া মূর্তি পূজায় অটল রহিল। 
আল্লাহ্‌ তা'আলা হযরত নূহ (আ)-কে মিথ্যা প্রতিপন্ন করাকেই সমস্ত আম্বিয়ায়ে 
কিরামকে মিথ্যা প্রতিপন্ন করিবার সমতুল্য বলিয়া উল্লেখ করিয়াছেন । এই জন্যই ইরশাদ 
হইয়াছে 


[+] 
০ 


+045 49 ০5:25:55 4222722৩205 ৯6 টিবি টিপি তির 


Contents 


সূরা আশ-শু'আরা ২৯৫ 


নূহ (আ)-এর কাওম সমস্ত রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করিয়াছিল । যখন তাহাদের 
ভাই নূহ (আ) তাহাদিগকে বলিয়ছিল, তোমরা আল্লাহ্‌কে ভয় করিয়া মূর্তি পূজা ত্যাগ 
করিবে নাঃ 

+০-১০1১,০১ ০৫1 :৪। আমি তোমাদের নিকট আল্লাহ্‌র পক্ষ হইতে প্রেরিত এবং 
তিনি যেই সকল বিষয়সহ আমাকে প্রেরণ করিয়াছেন উহার ব্যাপারে আমানতদার । 
আল্লাহ্‌ তা'আলা সেই সকল বস্তু তোমাদের নিকট পৌছাইবার জন্য নির্দেশ দিয়াছেন 
আমি উহা যথাযথভাবে পৌছাইব। কমও করিব না ও উহাতে বৃদ্ধি করিব না। 

১৯১০ 425৫ ও ১৯৮৪৮ 21111 48 অতএব তোমরা 
আল্লাহ্‌কে ভয় কর এবং আমার অনুসরণ কর। আমি তোমাদের নিকট ইহার কোন 
বিনিময় প্রার্থনা করি না বরং ইহার বিনিময়ে আল্লাহ্র নিকট সঞ্চয় করিয়া রাখিতেছি। 
অতএব তোমরা আল্লাহ্‌কে ভয় কর এবং আমার অনুসরণ কর । আমার সত্যতা আমার 
হীতাকাঙক্ষী ও আমার আমানতদারী সুস্পষ্ট হইয়াছে । 

DAD 


55) এ? ৬০০৮ 1909 .111 


7118০৮০৮৬০৯ 


usa 0 এ ৬৭ ০9৩৩ ১111 


টা 


০১৮৩০ ৮০১০৩ ১ 


$ ৬ ০ $ Pe 
i suis, 


ee + CAD TAME aE, CEE TRE olan SUN ্লীনিশরিা 
অথচ, ইতরজনেরা তোমার অনুসরণ করিতেছে (১১২) নূহ বলিল, উহারা কি করিত 
উহা আমার জানা নাই । (১১৩) উহাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকেরই 
কাজ । যদি তোমরা বুঝিতে! (১১৪) মু‘মিনদিগকে তাড়াইয়া দেওয়া আমার কাজ 
নহে । (১১৫) আমি তো কেবল স্পষ্ট সতর্ককারী । 


তাফসীর ঃ হযরত নূহ (আ)-এর কাওমকে যখন হযরত নূহ (আ) তাওহীদের 
.. দাওয়াত দিলেন, তখন তাহারা বলিল, তোমার দাওয়াতে কেবল আমাদের সমাজের নিকৃষ্ট 


Contents 


২৯৬ তাফসীরে ইবনে কাছীর 


ও ছোট লোকেরাই তোমার অনুসরণ করিয়াছে । অতএব আমরা তোমার প্রতি ঈমান 
আনিব না আর তোমাদের অনুসরণ করিয়া এ সকল ছোট লোকদের সাথীও হইব না। 
- ০১:৯৮ IK 0 ৮1515 UG SHIN LET, এ ১০১০ VIG 

“তাহারা বলিল, আমরা কি তোমার প্রতি ঈমান আনিতে পারি? অথচ, কেবল নিকৃষ্ট 
লোকেরা তোমার অনুসরণ করিয়াছে। হযরত নূহ (আ) ইহার জবাবে বলিলেন, যাহারা 
আমার অনুসরণ করিয়াছে, তাহারা যে কি কাজ করে, কে কোন পেশা অবলম্বন করিয়াছে 
উহার খোজ রাখা আমার দায়িত্ব নহে। যাহারা আমাকে মান্য করে ও আমার প্রতি ঈমান 
আনে উহা গ্রহণ করাই আমার কর্তব্য । আর তাহাদের আভ্যন্তরীন অবস্থা আল্লাহ্‌র উপর 
ন্যস্ত করাই আমার শ্রেয়। ০০11 ১,০ 51, আর আমি তো মু'মিনগণকে 
তাড়াইয়া দিতে পারি না। হযরত নূহ (আ)-এর কাওম তাহার নিকট এ সকল 
মু'মিনগণকে বিতাড়িত করিয়া দেওয়ার জন্যই তাহাকে বলিয়াছিল। কিন্তু তিনি উহা 
অস্বীকার করিয়া দিলেন এবং বলিলেন,১+3 411 3. Sta all 4 LE ELE 
£./', , আমি মু’মিনগণকে তাড়াইয়া দিতে পারি না। আমার দায়িত্ব কেবল প্রকাশ্যভাবে 
ভীতি প্রদর্শন করা । যেই ব্যক্তি আমার অনুসরণ ও অনুকরণ করিবে সে আমারই লোক 
এবং আমি তাহার চাই তোমাদের সমাজে সে নিকৃষ্ট লোক হউক কিংবা ভদ্র লোক । তুচ্ছ 
হউক কিংবা অভিজাত ৷ 


৫ রি SAL rH টিতে শর 
নি re SHIT ESA NIE. 117 


Wd  $ ৬৫ 


১৯৭৬৮ 0 ৮১০৩. 111 
৮ Gs as এ. A AV alt 
৩৬০৪ ৬৭০ ০৯১০৪ 29৯ ১114 
SAM 
০৮৬৭ 


| +2 $+ 4 EAD তি ০৮ 0৮৮৮ il 
১৮২5 তিতা পি 
(৮৩৫ ধরণ ৪ 


Contents 


সূরা আশ-শু'আরা ২৯৭, 


৫৪ sh 2/4 SNEAKS ॥ ৯ 


শর্ট সর 


CAA ৮ 


A) a ৩১) ৩9 2 


অনুবাদ ঃ (১১৬) তাহারা বলিল, হে নূহ! তুমি যদি নিবৃত্ত না হও তবে তুমি 
অবশ্যই প্রস্তরাঘাতে নিহতদিগের শামিল হইবে । (১১৭) নূহ বলিল, হে আমার 
প্রতিপালক! আমার সম্প্রদায় তো আমাকে অস্বীকার করিয়াছে। (১১৮) সুতরাং 
আমার ও তাহাদিগের মাঝে স্পষ্ট মীমাংসা করিয়া দাও এবং আমাকে ও আমার 
সহিত যে সব মু“মিন আছে তাহাদিগকে রক্ষা কর। (১১৯) অতঃপর আমি তাহাকে 
ও তাহার সংগে যাহারা ছিল তাহাদিগকে রক্ষা করিলাম বোঝাই নৌযানে । (১২০) 
অতঃপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করিলাম । (১২১) ইহাতে অবশ্যই রহিয়াছে 
নিদর্শন, কিন্তু তাহাদিগের অধিকাংশই বিশ্বাসী নহে। (১২২) এবং তোমার 
প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু । 

তাফসীর ঃ হযরত নূহ (আ) দীর্ঘকাল যাবত তাহার কাওমকে হেদায়েত করিবার 
জন্য তাহাদের মধ্যে অবস্থান করেন এবং দিবারাত্রি তাহাদিগকে তাহাদের প্রতিপালকের 
প্রতি গোপন ও প্রকাশ্যে আহবান করিতে থাকেন। কিন্তু তাহাদিগকে যতই দাওয়াত 
দেওয়া হইতে লাগিল তাহারা স্বীয় কুফরের উপর ততই কঠোর হইতে লাগিল। 
অবশেষে তাহার স্পষ্ট ভাষায় হযরত নূহ (আ) কে জানাইয়া দিল ৪ 

হে নূহ্‌! তুমি যদি এই দাওয়াত হইতে বিরত না হও তবে তোমাকে পাথর মারিয়া 
শেষ করিয়া দেওয়া হইবে । হযরত নূহ (আ) তখন আল্লাহ্র নিকট তাহাদের ধ্বংসের 
জন্য দু'আ করিলেন, যাহা তিনিই কবুল করিলেন। 

(৯৪655255522 ছে SSK ভণ্ড Ul কও 

হে আমার প্রভূ! আমার কাওম আমাকে অমান্য ফ্করিয়াছে। অতএব আমার ও 
তাহাদের মাঝে আপনি ফয়সালা করিয়া দিন। অন্যত্র ইরশাদ হইয়াছে £ 4.) (5.৪ 
"০5১৪৮১০ ৮ অতঃপর নূহ (আ) তীহার প্রভুর নিকট দু'আ করিলেন, আমি 
. অক্ষম হইয়াছি, পরাস্ত হইয়াছি অতএব আমাকে সাহায্য করুন । প্রতিশোধ গ্রহণ করুন। 
(সুরা কামার ৪ ১০) 


ইবৃন কাছীর_-৩৮ (৮ম) 


Contents 


* ২৯৮ তাফসীরে ইবনে কাছীর 


“HH OO ere er 


মি পা 
তাহার নির্দেশের অমান্য করিয়াছে সকলকে ডুবাইয়া মারিলাম | ১১৯০] ১1151] 
অর্থ, মাল, নানা রাডার হীরার রানি রি ৃ 


nl 1 5, uly ০১০০৮ ১৯১ ধা 0৮455 Ly us ১ ul 
- > 
নূহ ও তাহার কাওমের এই ঘটনায় বড়ই নিদর্শন রহিয়াছে, কিন্তু তাহাদের 
TTT AO ON EOE রান TIE TNS 


রা ভা 
/ ১539 ry 2, Fos Bid ia 
0 P25, 


পৰ টিটি পাশ এ 
et AD চু” ১117 
A) 2 লু $ 1০ 


শার্ট 8 চি টি 
| ৮১ 
র্ট ed 4 A EEN SP 


* ৬১০০১ 4৩) Porn 


22, শার্ট & 24d লা পট শা ৪ -$ 

' ০০১০০০০৪৮০৭ ss. 
6 & PSs শার্ট & 2, পল বু শা 
bier AE ARO a. 


প্রা ০৮৮৬ 


" ১৯৮১ 3) 1920 ৩.1 


টী” 


৭ 


Contents 


সূরা আশ-শু'আরা ২৯৯ 
শর Pots 
* ৩১৯১১ ০৭ 58158 9.1 


0৯79৫ $$ 


uss Ah TL ১ 


ND Dd ws ৮ 
রি (৩১৪9 পি 9 ১৫ 


বির টার রা চারা 
ARS An colds Aas S| ৪ ১10 

অনুবাদ ঃ (১২৩) আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল । (১২৪) যখন 
তাহাদিগের ভ্রাতা হুদ উহাদিগকে বলিল, তোমরা কি সাবধান হইবে না? (১২৫) 
আমি তোমাদিগের জন্য এক বিশ্বস্ত রাসূল (১২৬) অতএব আল্লাহকে ভয় কর এবং 
আমার আনুগত্য কর । (১২৭) আমি তোমাদিগের নিকট ইহার কোন প্রতিদান চাহি 
না (১২৮) তোমরা কি প্রতিটি উচ্চস্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করিতেছ নিরর্থক? (১২৯) 
আর তোমরা প্রাসাদ নির্মাণ করিতেছ এই মনে করিয়া যে, তোমরা চিরস্থায়ী হইবে। 
(১৩০) এবং তোমরা আঘাত হান তখন আঘাত হানিয়া থাক কঠোরভাবে । (১৩১) 
তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর । (১৩২) ভয় কর তাহাকে 
যিনি তোমাদিগকে দিয়াছিলেন সেই সমুদয় যাহা তোমরা জান। (১৩৩) 
তোমাদিগকে দিয়াছেন আন*আম ও সন্তান-সন্ততি, (১৩৪) উদ্যান ও প্রশ্রবণ 
(১৩৫) আমি তোমাদিগের জন্য আশংকা করি মহাদিবসের শাস্তি । 

তাফসীর ঃ উল্লেখিত আয়াতে হযরত হুদ (আ)-এর ঘটনা বর্ণনা হইয়াছে। হযরত 
হুদ (আ) আদ জাতিকে আল্লাহ্র দিকে আহবান করিয়াছিলেন । আদ জাতি আহকাফ 
নামক স্থানে বসবাস করিত। ইয়ামান এর হায্রামাওত এলাকার বালুর পাহাড়সমূহ 
আহকাফ বলা হয়। তাহারা ছিল হযরত নূহ (আ)-এর যমানায় পরবর্তী যুগের লোক। 
‘সূরা আ'রাফে ইরশাদ হইয়াছে $ 5 

hs Sill MSs Co 755 ১৬০১০ ০1815 ৮৫1৯ 3] |): 

“তোমরা এ সময়কে স্মরণ কর যখন আল্লাহ্‌ তা'আলা তোমাদিগকে নৃহ-এর 
কাওমের পরে তাহাদের স্থলাভিষিক্ত করিয়াছিলেন এবং তোমাদিগকে দীর্ঘকায় সৃষ্টি 
করিয়াছিলেন” । (সূরা আ'রাফ £ ৬৯) আল্লাহ্‌ তা'আলা আদ জাতিকে এক দিকে 
দীর্ঘকায় করিয়াছিলেন, তাহাদের অংগ প্রত্যঙ্গ মযবুত ও সুঠাম করিয়াছিলেন এবং 
বাহুতে দিয়াছিলেন বিপুল শক্তি। অপরদিকে ধন-সম্পদ, বাগ-বাগিচা, ঝর্ণার পানি ফল 


Contents 


৩০০ তাফসীরে ইবনে কাছীর 


ফলাদি দ্বারা ও খাদ্য-শষ্য দ্বারা করিয়াছিলেন সমৃদ্ধশালী । এতদসত্ত্বেও তাহারা 
গায়রুল্লাহ্‌কে পূজা করিত । আল্লাহ্‌ তা'আলা তখন ইহাদের কাছে হযরত হুদ (আ) কে 
বংশীর নাযীর প্রেরণ করিলেন। তিনি তাহাদিগকে আল্লাহ্র দীনের প্রতি আহবান 
করিলেন। এবং তাহাদিগকে আল্লাহ্‌ শাস্তির ভয় দেখাইলেন। এবং হযরত নূহ (আ)-এর 

ন্যায় তাহাদিগকে নানাভাবে বুঝাইলেন। এক পর্যায়ে তিনি বলিলেন £ 4৫১ ০১১০ 
35555 £1 0১১ তোমরা কি প্রত্যেক উচ্চস্থানে সৃতি নির্মাণ করিতে? তাহারা 
সাধারণ চলাচলে পথে প্রসিদ্ধ টিলার উপর উঁচু উঁচু মযবৃত স্মৃতিস্তম্ভ নির্মাণ করিত 
তাহাদের উদ্দেশ্য ছিল কেবল আমোদ, স্কৃতি ও শক্তি প্রদর্শন । বাস্তব জীবনে উহার 
কোন প্রয়োজন ছিল না। এই কারণে হযরত হুদ (আ) তাহাদের এই কর্মকাণ্ডের প্রতিবাদ 
করিলেন। কারণ, ইহাকে শুধু সময় ও অর্থের অপচয় এবং অনর্থক পরিশ্রম । ইহাতে না 
নি নি dinate as opm angel IEDs” TRO 
আর তোমরা নানা প্রকার মযবুত প্রাসাদ ও মহল নির্মাণ কর, সম্ভবত তোমরা 
বসবাস করিবে। 

মুজাহিদ (র) বলেন, ৮১,০ অর্থ মযবুত প্রাসাদ । কাতাদাহ (র) বলেন,পানির 
টাংকি। কুফার অধিবাসী কোন কোন কারী এখানে এই রূপ পড়িয়াছেন ১৮১55 
৬১২ <5 ০125 আর তোমরা মযবুত প্রাসাদ বানাইয়া থাক যেন তোমরা 
চিরকাল আবাস করিবে। কিন্তু প্রসিদ্ধ কিরাত হইল “১4১5 151 সারকথা হইল, 
তোমাদের কার্যকলাপ দ্বারা মনে হয় যেন তোমরা চিরকাল এখানে বসবাস করিবে। কিন্তু 
প্রকৃতপক্ষে তোমাদের পূর্ববর্তীদের মত তোমরাও এই সবকিছু ছাড়িয়া চলিয়া যাইবে। 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা ..... হযরত আবূ দারদা (র) হইতে 
বর্ণিত। তিনি যখন দেখিলেন, মুসলমানগণ যখন বড় বড় অন্টালিকা নির্মাণ ও 
বাগ-বাগিচা করিবার কাজে লিপ্ত হইয়াছে । তখন মসজিদে দণ্ডায়মান হইয়া উচ্চস্বরে 
দামেশৃকবাসীদের ডাকিলেন, তাহারা তাহার নিকট একত্রিত হইল । তিনি আল্লাহ্র 
প্রশংসা করিয়া বলিলেন, তোমাদের কি শরম হয় না? তোমাদের কি লজ্জা হয় না? 
তোমরা এমন সব বস্তু সঞ্চয় করিবার কাজে ব্যস্ত যাহা তোমরা আহার. করিতে পার না। 
আর এমন সকল অন্রীলিকা নির্মাণে ব্যস্ত যাহাতে তোমরা বসবাস করিতে পারিবে 
না।এবং এমন সব আশা পোষণ করিয়া আছ যাহা পূর্ণ হইবার নহে। তোমাদের পূর্বেও 
বহু কাওম অতীত হইয়াছে যাহারা ধন-সম্পদ একত্রিত করিয়াছিল, দীর্ঘ আশা পোষণ 
করিয়াছিল । কিন্ত তাহাদের সকল আশায় ধোকায় পরিণত হইয়াছে । সকল সম্পদ বিনষ্ট 
হইয়াছে এবং তাহাদের অক্রালিকা কবরে পরিণত হইয়াছে । আদ্ন হইতে উন্মান পর্যন্ত 


Contents 


সূরা আশ-শু'আরা ৩০১ 


আদ জাতির ঘোড়া ও উটে পরিপূর্ণ ছিল, কিন্তু আজ তাহারা কোথায় ? এমন কেহ কি 
আছে যে তাহাদের ত্যাজ্য বস্তু দুই দিরহামের বিনিময়ে ক্রয় করিবে । 

১৪১৯ ৯৪০৮৪ 7৮2 15/9 আর তোমরা যখন কাহার ও প্রতি হাত 
উত্তোলন কর তখন তোমরা যুলুমের হাত উত্তোলন করিয়া থাক। আল্লাহ্‌ এই আয়াত 
দ্বারা আদ জাতির ক্ষমতা ও শক্তির কথা ও যুলুম অত্যাচারের কথা উল্লেখ করিয়াছেন। 
পারার হার কাল কগনারানি 

১০১৮ i Ny 5.3 তোমরা আল্লাহ্‌কে ভয় কর এবং কেবল তাহারই ইবাদত 
কর এবং তোমাদের প্রতি প্রেরিত রাসূলের অনুসরণ কর। অতঃপর আল্লাহ তা“আলা 
তাহাদিগকে দেওয়া নিয়ামত সমূহের উল্লেখ করিয়াছেন £ 
০১৪১ ০৮621802৮55 Ce EE Le 

Ee EE 2 

“তোমরা সেই মহান আল্লাহ্‌কে ভয় কর যিনি তোমাদিগকে ধ সকল নিয়ামত দ্বারা 
সাহায্য করিয়াছেন। যাহা সম্পর্কে তোমরা জান। তোমাদিগকে চতুষ্পদ জন্তুও সন্তান 
সন্ততি দ্বারা সাহায্য করিয়াছেন। এবং বাগ-বাগিচা দ্বারা ও ঝর্ণা দিয়া ও সাহায্য 
করিয়াছেন। যদি তোমরা অবাধ্য হও তবে আমি তোমাদের উপর এক গুরুতর দিনের 


শাস্তির আশংকা করিতেছি” । এইভাবে হযরত হুদ (আ) আদ জাতিকে ভীতি প্রদর্শন 
সনির নানা নিন রানার বন সারা 


পার্টি 8 তার 2 & শর & ০ তার শর্ট পেস্ট be 
tel on SSAA ০৬৮৮৯, 117 


S| ৮ ১. Tow ৩ ১1% 


৮ ॥ ৫5 ৫ &. ৮ AA 
১৪৮2 4 ১4 
PORE RADA Ab A % ৮১৬ 
৬০৫ ৮০9২ ১ ১ ০০১০০ ১১ ১11৭ 
সর |] এত এ রী 
Ee AS 


Fa & লে 2, PAE ME Pode রি শোর 
A 5৮ ৩২১ ০567 


Contents 


৩০২ তাফসীরে ইবনে কাছীর 


অনুবাদ £ (১৩৬) উহারা বলিল, তুমি উপদেশ দাও অথবা না-ই দাও উভয়ই 
আমাদিগের জন্যই সমান । (১৩৭) ইহা তো পূর্ববর্তীদিগেরই স্বভাব । (১৩৮) আমরা 
শাস্তিপ্রাপ্তদিগের শামিল নহি । (১৩৯) আমি উহাদিগকে ধ্বংস করিলাম । ইহাতে 
অবশ্যই আছে নিদর্শন, কিন্তু তাহাদিগের অধিকাংশই মুমিন নহে । (১৪০) এবং 

তাফসীর ঃ হযরত হুদ (আ) আদ জাতিকে তাহাদের অবাধ্যতার কারণে শাস্তির ভয় 
দেখাইলেন, পরকালের প্রতি উৎসাহিত প্রদান করিলেন এবং সুস্পষ্টভাবে সত্য প্রকাশ 
করিলেন, কিন্তু ইহার পর তাহারা হযরত হুদ (আ) কে জবাব দিল আল্লাহ্‌ তা'আলা 
উল্লিখিত আয়াতে উল্লেখ করিয়াছেন ৪ _ 

১৮০19] ১০ SG তাহ Cle en IG 

তাহারা বলিল, তুমি আমাদিগকে নসীহত কর কিংবা নসীহত না কর আমরা কোন 
অবস্থায়-ই আমাদের মত ও পথ ত্যাগ করিব না। তোমার নসীহত করা ও না করা 
আমাদের পক্ষে উভয়ই সমান । ইরশাদ হইয়াছে ঃ 

“আমরা তো আমাদের উপাস্য সমূহকে তোমার কথায় ত্যাগ করিব না। আর 
তোমার প্রতি ঈমান ও আনিব না”। (সূরা হৃদ ৪ ৫৩) বস্তুতঃ সব যুগের কাফিরদের এই 
একই অবস্থা । রাসূলুল্লাহ্‌ সো)-কে লক্ষ্য করিয়া আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন ঃ 

- ০১৮০৪ ১ ১১১১০: ol gsi ele ss 4 allt 

“যাহারা কাফির তুমি তাহাদিগকে সতর্ক কর কিংবা নাই কর তাহাদের পক্ষে উভয়ই 
সমান । তাহার ঈমান আনিবে না” । (সূরা বাকারা ৪ ৬) 

আরো ইরশাদ হইয়াছে ০৩৮০ ¥ la ২41৮৪21০০৪৯ all 
“যাহাদের উপর আযাবের কালিমা সাব্যস্ত হইয়াছে তাহারা ঈমান আনিবে না” । (সূরা 
ইউনুস £ ৯৬) 

অনুরূপভাবে হুদ (আ)-এর কাওমের মধ্যে হইতে যাহাদের ভাগ্যে ঈমান গ্রহণ ছিল 
না তাহারা স্পষ্টই বলিয়া দিল যে, কোন অবস্থাই ঈমান আনিব না। 

১3১] 51৯ | ১৬ | এখানে কোন কোন ক্বারী ১11 13. পড়িয়াছেন। 
অর্থাৎ «২ কে যবর J কে সাকীস সহ পড়িয়াছেন। আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রটা 
আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী, আলকামাহ, ও মুজাহিদ (র) বলেন 


Contents 


সূরা আশ-শু'আরা ৩০৩ 


আয়াতের অর্থ হইল, তুমি (হুদ) যাহা কিছু আমাদের নিকট পেশ করিয়াছ উহা তো 
রা © Tue ss Cle viet SMe vB 
হইয়াছেঃ 

- nals ১১৪০ ale LS td Uk 51941 ১১৮০ ভরে 

“আর তাহারা বলিল, ইহা তো পূর্ববর্তীদের মনগড়া কাহিনী যাহা মুহাম্মদ (সা) 
লিখিয়া রাখিয়াছে এবং উহা তাহার সম্মুখে সকাল সন্ধ্যা পাঠ করা হয়। (সুরা ফুরকান ৫ 
৫) 

আরো ইরশাদ হইয়াছে ৪ 

158 ale Gel 95281208181 15৯ 011558452৯1 0৪ 

“কাফিররা বলিল, ইহা (কুরআন) তো মনগড়া কাহিনী যাহা সে নিজেই রচনা 
করিয়াছে এবং অন্যান্য সম্পদায় সাহায্য করিয়াছে” । (সূরা ফুরকান 8 ৪) 

আরো ইরশাদ হইয়াছে ঃ 

০0280 VIG Ls USS Be 154 0৮1 4555: 

“কাফিরদিগকে জিজ্ঞাসা করা হইল, তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করিয়াছেন? 
তাহার বলিল, ইহা তো পূর্ববতীদের কল্পিত কাহিনী”। (সূরা নাহল £ ২৪) আল্লাহ্‌র 
অবতারিত নহে। অন্যান্য ক্বারীগণ এখানে :১15। 515 পড়িয়াছেন। অর্থাৎ ০৮১ ও J 
কে পেশ সহ পড়িয়াছেন। আয়াতের অর্থ হইল, আমরা যেই ধর্ম পালন করিয়া থাকি 
উহা আমাদের পূর্বপুরুষদের ধর্ম। তাহার যেই ধর্ম পালন করিয়াছেন, আমরা সেই ধর্মই 
পালন করিব। তাহাদের মতে জীবন যাপন করিব আর তাহাদের মতেই মৃত্যুবরণ 
করিব । পরকাল বলিতে আমরা কিছুই জানি না। আর এই কারণে তাহারা বলে £ €5 
১১০০১ ৯5 যেহেতু পরকাল বলিতে তাহারা কিছুই বিশ্বাস করে না, অতএব 
আমাদিগকে শাস্তি দেওয়া হইবে না। 

আলী ইব্‌ন তাল্হা (র) রর হযরত ইব্‌ন আববাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, 
০11 515 এর অর্থ, পূর্ববর্তীদের ধর্ম। ইকরিমাহ, আতা খুরাসানী, কাতাদাহ, 
আবদুর রহমান ইব্‌ন যায়িদ ইব্‌ন আসলাম (র) এই অর্থ বর্ণনা করিয়াছেন এবং ইব্‌ন 
জবীর (র) ও এই অর্থ গ্রহণ করিয়াছেন । 

১41৯৪ ১5:১১ আদ জাতি হযরত হুদ (আ) অমান্য করা, তাহার বিরোধিতা 
করা ও তাহার প্রতি শত্রুতা পোষণ করা অব্যাহত রাখিল। অতএব আল্লাহ্‌ তা'আলা 
তাহাদিগকে ধ্বংস করিয়া দিলেন। পবিত্র কুরআনের একাধিক স্থানে উল্লেখ করা 


Contents 


৩০৪ তাফসীরে ইবনে কাছীর 


হইয়াছে, আদ জাতি প্রবল ঘূর্ণি ঝড় ও তীব্র শীত দ্বারা ধ্বংস করা হইয়াছিল । যেহেতু 
তাহারা চরম অহংকারী ছিল, অতএব প্রবল ঘূর্ণি বায়ু ও তীব্র শীত দ্বারা ধ্বংস করা 
হইয়াছিল । এই শাস্তি ছিল তাহাদের অপরাধের সহিত সংগতিপূর্ণ । যেমন অন্যত্র ইরশাদ 
হইয়াছে ঃ 
03১57 La SF Ay LO GE ৯ 
_ SSL 

“তুমি লক্ষ্য কর নাই যে, তোমার প্রতিপালক আদ জাতির প্রতি কেমন ব্যবহার 
করিয়াছিলেন। তাহারা ইরাম নামে পরিচিত এবং উচ্চ গড়নের । কোন দেশে তাহাদের 
মত মানুষ সৃষ্টি করা হয় নাই” । ইহারাই প্রথম আদ জাতি । যেমন ইরশাদ হইয়াছে ঃ 
521 ১০ ৩৯15/59 আর সেই পরাক্রমশালী আল্লাহ্‌ আদ জাতিকে ধ্বংস 
করিয়াছেন। ইহারা ইরাম ইব্‌ন সাম ইব্‌ন নূহ (আ)-এর বংশধর । কেহ কেহ বলেন 
ইরাম একটি শহর । কিন্ত ইহা সঠিক নহে। ইহা ইসরাঈলী রিওয়ায়েতে হইতে গৃহীত । 
ইহার মূল ও বাস্তবতা নাই। যদি ইহা কোন শহরের নাম হইত তবে আয়াতে 51১: 
(৫1২ এর স্থলে 1413, ০০৪] (যেই শহরের মত শহর অন্য কোথাও নির্মাণ করা হয় 
. নাই) বলা হইত ৷ বস্তুতঃ ইরাম এক ব্যক্তির নাম এবং প্রথম আদ তাহারাই বংশধর । 
তাহারা অত্যধিক বলিষ্ঠ শক্তিশালী ও প্রতাপ প্রতিপত্তির অধিকারী ও অহংকারী ছিল। 
ইরশাদ হইয়াছে ঃ 


৮2812 Z- co os ee লও ০ * ০ ৮০. 9 ০ $ ৫৮০ ০6 ক gre 
রত সা নে না জা 


টা O43 ere 0 


- 14>" 
“আদ জাতি পৃথিবীতে অন্যায়ভাবে অহংকারে মাতিয়াছিল। তাহারা বলিত, আমাদের 
তুলনায় অধিক শক্তিশালী আর কে আছে? তাহারা কি লক্ষ্য করে না যে, তাহাদের যিনি 
সৃষ্টিকর্তা তিনি সর্বাপেক্ষা শক্তিশালী । বস্তুতঃ তাহারা আমার নির্দশন সমূহকে অমান্য 
করিয়া চলিত” । (সূরা ফুস্সিলাত 8 ১৫) 
আমরা পূর্বেই উল্লেখ করিয়াছি যে, আদ জাতির উপর একটি বলদ গরুর নাক 
পরিমাণ বায়ু প্রবাহিত হইয়াছিল। যাহা তাহাদের ঘর বাড়ী নিশ্চিহ্ন করিয়াছিল। যেমন 
ইরশাদ হইয়াছে 843) ১০৮08 a সী নহি এসির 
নির্দেশে প্রত্যেক বস্তুকে ধ্বংস করিয়াছিল। (সূরা আহকাফ $ ২৫) 


Contents 


সূরা আশ-শু'আরা ৩০৫ 


আরো ইরশাদ হইয়াছে £ 

EE eyo PE ৪১০৪ ০০ LAL ৮০৮০ ১1948 42 Ll 
ELE 

তাহাদের উপর সাত রাত ও আট দিন ধরিয়া তীব্র ঝড়ো হাওয়া চালু রাখিলেন এবং 
এ কাওম এমনভাবে ধ্বংস হইল যে তুমি শুক্না মরা শুইয়া পড়া খেজুর গাছের মত 
তাহাদিগকে দেখিতে পাইবে । (সূরা আল-হাক্কাহ £৬) 

অর্থাৎ বায় তাহাদের উপরে উঠাইয়া নিক্ষিপ্ত করিত ফলে মাথা চূর্ণ বিচুর্ণ হইত, 
মগজ বাহিয়া যাইত এবং মস্তক শরীর হইতে বিছিন্ন হইয়া যাইত ৷ যেমন খেজুর গাছ 
উপড়াইয়া ফেলা হইয়াছে । তাহাদের মাথা উড়িয়া গেল, রহিয়া গেল কেবল তাহাদের 
বিরাট দেহ। তাহারা আল্লাহ্‌র শাস্তি আসিতে দেখিয়া মযবুত কিল্লায় সংরক্ষিত ঘরে 
আশ্রয় নিল, মাটিতে গর্ত করিয়া উহার মধ্যে শরীরের অর্ধেকাংশ ঢুকাইয়া রাখিল । কিন্তু 
তাহাদের কোন প্রচেষ্টাই আল্লাহ্‌র শান্তি হইতে রক্ষা করিতে পরিল না। 

LAP YE Brad 0519 | “আল্লাহ্র নির্ধারিত মৃত্যুর সময় যখন আসিয়াই 
যায় তখন আর কোন অবকাশ থাকে না” । (সূরা নুহ ৪ ৪) 

১:55 5. পি 


১46 \L ॥ 


5১০০১৮০১১১৯ ১1 


8 ১:7/49 ১9158 


ul ৩৪৮০ 5০916 


Sly 50 Nt 


9722 


SAA AE RAS 10 


524 ৬ 


ইব্‌ন কাছীর-_-৩৯ (৮ম) 


Contents 


৩০৬ তাফসীরে ইবনে কাছীর 


অনুবাদ £ (১৪১) সামুদ সম্প্রদায় অস্বীকার করিয়াছিল ৷ (১৪২) যখন উহাদিগের 
ভ্রাতা সালিহ্‌ উহাদিগকে বলিল, তোমরা কি সাবধান হইবে না? (১৪৩) আমি তো 
তোমাদিগের এক বিশ্বস্ত রাসূল । (১৪৪) অতএব আল্লাহকে ভয় কর এবং আমার 
আনুগত্য কর: (১৪৫) আমি তোমাদিগের নিকট ইহার কোন প্রতিদান চাহি না, 
আমার পুরষ্কার তো জগতসমূহের প্রতিপালকের নিকট আছে। 


তাফসীর ঃ'আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, তিনি তাহার বান্দা হযরত সালিহ আ) 
কে সামুদ জাতির নিকট প্রেরণ করিয়াছিলেন। ওয়াদিল কুরা ও শাম-এর মাঝে এই 
জনপদটি অবস্থিত। সামূদ জাতির আবাস ভূমিটি বড়ই সুপরিচিত। সূরা আরাফ-এর 
তাফসীরে আমরা উল্লেখ করিয়াছি যে, রাসূলুল্লাহ (সা) তাবুক যুদ্ধের সময় এ এলাকা 
অতিক্রম করিয়াছিলেন । হযরত ইব্রাহীম (আ)-এর পূর্বে এবং আদ জাতির পরে সামুদ 
জাতির অভ্যুদয় ঘটিয়াছিল। তাহাদের প্রতি প্রেরিত রাসূল হযরত সালিহ (আ)-কে 
তাহাদিগকে তাওহীদের দাওয়াত পেশ করিয়াছিলেন । এবং তাহার অনুসরণ করিবার 
জন্য আহবান জানাইয়াছিলেন। কিন্তু তাহারা অস্বীকার করিয়াছিল, তাহাকে মিথ্যা 
প্রতিপন্ন করিয়াছিল ও তাহার সহিত শত্রুতা পোষণ করিয়াছিল । হযরত সালিহ্‌ (আ) 
তাহাদিগকে জানাইয়া দিয়াছিলেন যে, তিনি তাহাদের নিকট কোন বিনিময় প্রার্থনা করেন 
না। তাওহীদের দাওয়াত পেশ করিতেছেন তিনি তাহাদের এই দাওয়াতের বিনিময়ে 
মহান রাব্বুল আলামীনের পক্ষ হইতে বিনিময় গ্রহণ করিবেন। ইহার পর আল্লাহ্‌ 
তা'আলা তাহাদিগকে.সেই নিয়ামত দান করিয়াছেন উহার উল্লেখ করিয়া তাহার বাধ্যতা 
স্বীকার করিতে উদ্বুদ্ধ করিয়াছেন । 


এ | এটি 
ঠ ১টি এ wt & 
abet 


৪৪ এ 8০ 


৯৯ ৪৮ ০৯৪ £১১৪। 


সরে 


$ 


দিক Jed or RE 


sf টিটি 


১১৯৫৮ 4৪15৪ 9,1০0, 


Contents 


সূরা আশ-শু'আরা ৩০৭ 

টির Arts be তেরা 
rl Ll Las 3501 

ডি ভা 6 26 dl ৬ 8 225 ELE 
৪৯০১ ১১ AD ৬৯ ০০০০৬ ০৯০৪ 101 
অনুবাদ £ (১৪৬) তোমাদিগকে কি নিরাপদ ছাড়িয়া রাখা হইবে, যাহা এইখানে 
আছে- (১৪৭) উদ্যানে, প্রস্রবণে ১৪৮) ও শস্য ক্ষেত্রে এবং সুকোমল গুচ্ছ বিশিষ্ট 
খর্জুর বাগানে? (১৪৯) তোমরা তো নৈপৃণ্যের সহিত পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ 
কর। (১৫০) তোমরা আল্লাহ্‌কে ভয় কর এবং আমার আনুগত্য কর, (১৫১) এবং 
সীমালংঘনকারীদের আদেশ মান্য করিও না, (১৫২) যাহারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি 

করে, শাস্তি স্থাপন করে না। 

তাফসীর $ উল্লিখিত আয়াতে আল্লাহ্‌ তাআলা সামূদ জাতিকে একদিকে তাহার 
শান্তির ভয় দেখাইয়াছেন অপর দিকে তাহার নেয়ামতসমূহের উল্লেখ করিয়া তাহার 
রাখিয়াছেন। তাহাদিগের বাগ-বাগিচা দান করিয়াছেন এবং নানা প্রকার ফসল উৎপাদন 
করিয়াছেন। 

(০৯ (24৮ 4৯১ আওফী রে) হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ইহার অর্থ 
করিয়াছেন, এমন খেজুর গাছ যাহার ছড়া পোক্তা খেজুরের বোঝাই । ইসমাঈল ইব্‌ন 
আবু খালিদ (র) আমর ইব্‌ন আবূ আমর (র) সূত্রে হযরত ইব্‌ন আববাস (রা) হইতে 
বর্ণিত, এমন খেজুর গাছ যাহার খেজুর পোক্তা হইয়া ঝুলিয়া থাকে । ইকরিমাহ ও 
কাতাদাহ রে) বলেন, ১১১৫! অর্থ ৬1 ৮১4 মুলায়েম তাজা খেজুর । যাহহাক 
(র) বলেন, খেজুরের ছড়ায় যখন অত্যধিক বেশী ধরে এবং একটার সহিত একটি 
মিলিত হইয়া থাকে তখন উহাকে ১৯ বলা হয়। মুররা বলেন, যখন ছড়া পৃথক 
পৃথক হইয়া যায় এবং খেজুর সবুজ হয় । হাসান বাসরী (র) বলেন, যেই খেজুরের কোন 
আটি নাই 'হাযীম' বলা হয়। আবু সাখর (র) বলেন যে খেজুরের কোন আটি থাকে না 
আর এক অংশ অন্য অংশের সাথে মিলিত হইয়া যায় তাহাকে হাযীম বলে । 

১৯০০ (১ JU: ৩০5 ১৬৮৯১ আর তোমরা পাহাড় কাটিয়া সুসজ্জিত 
করিয়া বাড়ী ঘর নির্মাণ করিয়া থাক। ইব্‌ন আববাস (রা) আরো অনেকে বলেন, ৩৫৯) 
অর্থ তোমরা পূর্ণ নৈপৃণ্যতার সহিত ঘর প্রস্তুত করিয়া থাক। ইব্‌ন আব্বাস (রা) 


Contents 


৩০৮ তাফসীরে ইবনে কাছীর 


হইতে অন্য বর্ণনায় রহিয়াছে ০৯,৯ অর্থ ০৯১, অর্থাৎ তোমরা অহংকার ভরে 
পাহাড় ঘর নির্মাণ কর। মুজাহিদ (র)ও এই অর্থ করিয়াছেন। দুই অর্থের মধ্যে কোন 
বিরোধ নাই। কারণ তাহারা পাহাড় কাটিয়া নৈপৃণ্যতার সহিত সুসজ্জিত ঘর নির্মাণ 
করিত, আবার এ সকল ঘর তাহারা কোন প্রয়োজান ছাড়াই কেবল অহংকার প্রকাশার্থে 
তৈয়ার করিত। 

১১০৮০ 2111 | 584. তোমরা আল্লাহ্‌কে ভয় কর এবং আমার অনুসরণ কর 
অর্থাৎ তোমরা কেবল এমন কাজ কর যাহা তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতে উপকারী 
হয় আর তাহা হইল, তোমাদের সৃষ্টিকর্তা ও রিষিকদাতার ইবাদত । তোমরা তাহারই 
ইবাদত কর, তাহার একত্বাদকে স্বীকার কর এবং সকালে ও সাঝে তাহার পবিত্রতা ও 
মহিমা ঘোষণা কর। 

--০২১০]| 51 1,2১১: %5 আর সীমা অতিক্রমকারীদের কাজের অনুসরণ 
করিও না, যাহারা কেবল পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে সংশোধন করে না মোটেই । অর্থাৎ 
সেই সকল লোক শিরক ও কুফর এর প্রতি আহবান করে এবং হকের বিরোধিতা করে, 
এমন সব গুমরাহ নেতৃবর্গের অনুকরণ করা হইতে বিরত থাক। 

ও ঠা 
১ ৩৮৯ ৮১11 


শপ 


খু 


১01 


ও 


স্পা 


ay SrA BE \e.\0t 


শা পট এ 


রি তে LG, 8 
LS Bo 015308. ০০ 
yg পৰ 6 er ৮778 একি 
nhs 2 olds 59০ ro Bi I ‘)07 


A s+ ss রা 


Eh Lyon ০১১৪১, 10 
৮৮০28 iS CEES ০০০৯১ \ OA 


& ক, LAA b 


or 2 | 


RY EH 
অনুবাদ ৪ (১৫৩) উহারা বলিল, তুমি তো যাদুগ্রস্তদিগের অন্যতম (১৫৪) তুমি 
তো আমাদিগের মত একজন মানুষ । কাজেই তুমি যদি সত্যবাদী হও একটি নির্দশন 


Contents 


সূরা আশ-শু'আরা ৩০৯ 


উপস্থিত কর । (১৫৫) সালিহ বলিল এই যে, উদ্্রী, ইহার জন্য আছে পানি পানের 
পালা, এবং তোমাদিগের জন্য আছে পানি পানের পালা, নির্ধারিত এক এক দিনে; 
(১৫৬) এবং উহার কোন অনিষ্ট সাধন করিও না, করিলে মহাদিবসের শাস্তি 
তোমাদিগের উপর আপতিত হইবে । (১৫৭) কিন্তু উহার উহাকে বধ করিল, 
পরিণামে তাহারা অনুতপ্ত হইল (১৫৮) অতঃপর শাস্তি তাহাদিগকে গ্রাস করিল । 
ইহাতে অবশ্যই রহিয়াছে নির্দশন, কিন্তু তাহাদিগের অধিকাংশই মু'মিন নহে। 
(১৫৯) তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু । 
. তাফসীর £ হযরত সালিহ (আ) যখন সামুদ কাওমকে তাহাদের পালনকর্তার 
ইবাদতের জন্য আহবান করিয়াছিলেন, তখন তাহারা তাহাদের জবাবে যেই ধৃষ্টতাপূর্ণ 
কথা বলিয়াছিল আল্লাহ্‌ তা“আলা উল্লিখিত আয়াতে উহার বর্ণনা দিয়াছেন । তাহারা 
বলিয়াছিল, ১+১৯:/০]| ১০ 10০৪1 তুমি তো এমন যাদুগ্স্ত লোক। যাদুর কারণে 
এইরূপ বিকৃত কথা বলিতেছ। মুজাহিদ (র) ও কাতাদাহ (র) এই অর্থ করিয়াছেন । আবু 
সালিহ রে) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ ১০ ৬১1 
১১৪১১) অর্থাৎ তুমি তো একজন মাখলূকই বটে। কিন্ত প্রথম অর্থই অধিক স্পষ্ট । 
তাহারা আরো বলিল £ (5156১ 2০ | ০05 তুমি আমাদের মতই একজন 
মানুষ। অথচ আমাদের নিকট আল্লাহ্র ওহী আসিল না, তোমার কাছে আসিল কি 
করিয়া? যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 


55 25০1৯ jl RC AG 
- এ, ASI ১০০ 
“আমাদিগকে ছাড়িয়া তাহার উপর কি কিতাব অবতীর্ণ করা হইয়াছে? বরং সে 
মিথ্যাবাদী ও বানোয়াটকারী । আল্লাহ্‌ বলেন, তাহারা অচিরেই জানিতে পারিবে যে, কে 
মিথ্যাবাদী কে বানোয়াটকারী ”। (সূরা কামার £৪ ২৫-২৬) 
অতঃপর সামূদ কাওম হযরত সালিহ (আ)-এর কাছে তাহার নবুওয়াতের সত্যতা 
প্রমাণের জন্য দলীল দাবী করিল । তাহাদের নেতৃবর্গ একত্রিত হইল এবং একটি পাথরের 
প্রতি ইংগিত করিয়া বলিল, এখনই এই পাথর হইতে একটি দশ মাসের গার্ভবতী উদ্বী 
বাহির করিলে তাহারা তাহার সত্যতা স্বীকার করিবে। হযরত সালিহ্‌ (আ) তাহাদের 
নিকট হইতে এই অঙ্গীকার লইলেন যে, যদি তিনি বাস্তবিক তাহাদের কাংখিত উক্ত 
পাথর হইতে বাহির করিতে পারেন, তবে অবশ্যই তাহার প্রতি ঈমান আনিবে এবং 
তাহার অনুসরণ করিয়া চলিবে । অতঃপর হযরত সালিহ্‌ (আ) দণ্ডায়মান হইয়া সালাত 
আদায় করিলেন, আল্লাহ্র দরবারে কাকুতি মিনতি করিয়া দু'আ করিলেন, যেন তিনি 


Contents 


৩১০ তাফসীরে ইবনে কাছীর 


তাহাদের কাংক্ষিত একটি উদ্ত্রী পাথর হইতে বাহির করিয়া দেন । অতঃপর তখন পাথর 
ফাটিয়া গেল এবং উহা হইতে একটি দশ মাসের গর্ভবতী উস্ত্রী বাহির হইয়া আসিল । 
Ne SOE CT RATAN TT থাম! 


Oe ps ot ETS Es 123 ১৩৯ 0৪ 
পাথর হইতে উন্ত্রী বাহির হইবার পর হযরত সালিহ্‌ (আ) বলিলেন, তোমরা উদ্ট্রীর 
প্রার্থনা করিয়াছিলে, উহা তোমাদের সম্মুখে উপস্থিত, কিন্তু ইহার ব্যাপারে একটি বিধি 
পালন করিয়া চলিতে হইবে । উহা হইল, এই উদ্ত্রীর জন্য পানি পান করিবার একটি 
নির্দিষ্ট দিন থাকিবে এবং তোমাদের পানি পানের জন্য একটি নির্দিষ্ট দিন থাকিবে । 
একের নির্দিষ্ট দিনে অন্য কেউ পানি পান করিতে পারিবে না। 


75585152588 
কিন্তু সাবধান এই উদ্ত্রীকে যেন তোমাদের মধ্যে হইতে কেহ কষ্ট না দেয়। তাহা 
হইলে গুরুতর দিনের শাস্তি তোমাদিগকে পাকড়াও করিবে । হযরত সালিহ (আ) 
তাহাদিগকে আল্লাহ্‌র শাস্তির ভয় দেখাইলেন, যেন তাহারা উন্ত্রীকে কষ্ট না দেয়। 
কিছুকাল যাবৎ তাহারা তাহাদের জন্য নির্ধারিত বিধি পালন করিল । উ্ভ্রী নিয়মিতভাবে 
পানি পান করিত । গাছের পাতা ও ঘাস খাইত এবং সামূদ কাওম পরিতৃপ্ত হইয়া উদ্থরীর 
দুধ পান করিত। কিন্তু এক সময় তাহাদের দুর্ভাগ্য আসিয়া পড়িল। এবং তাহাদের মধ্য 
হইতে এক চরম হতভাগ্য উদ্ত্রী কে হত্যা করিতে উদ্যত হইল এবং তাহারা সকলেই 
উহাতে এঁকমত্য পোষণ করিল । এবং উন্ত্রীকে হত্যা করিয়া ফেলিল। 
TE 2৯১05 sah ya ali n'y yi 
তাহারা উস্ত্রীকে বধ করিয়া ফেলিল। অতঃপর তাহারা অনুতপ্ত হইল এবং 
তাহাদিগকে আযাব পাকড়াও করিল ৷ যমীন তীব্র প্রকম্পিত হইল এবং বিকট শব্দ হইল, 
তাহাদের অন্তর কাপিয়া উঠিল এবং তাহার সকলেই ধ্বংস হইল । 
১০০১০ ৮৮০৪ 3৫ Ls LY US ০৪ 9| নিঃসন্দেহে ইহাতে বড় নির্দশন 
রহিয়াছে, কিন্তু তাহাদের অনেকেই ঈমান আনিল নাঁ। 
১৯৯০1 ১৪১৮] ৩1 442) ১2 আর তোমার প্রতিপালক সার্বভৌম ক্ষমতার 
অধিকারী, পরম দয়ালু। 
3252 


মি ॥ ৮ $ 


১9১১ 4. 225. 50$ ১171 


Contents 


সূরা আশ-শু'আরা ৩১১ 


LP 5:21: 4:55 


+S Yah a SD 
১৮9) 150 NW 


CE alg ae ar Ye UAE, ৪ IH 88772 
odd ০১ ৬১ ৬০ xl or এ 2474 

অনুবাদ ঃ (১৬০) কাওমে লূত রাসূলগণকে অস্বীকার করিয়াছিল (১৬১) যখন 
তাহাদিগের ভ্রাতা উহাদিগের বলিল, তোমরা সাবধান হইবে না? (১৬২) আমি তো 
তোমাদিগের একজন বিশ্বস্ত রাসূল । (১৬৩) সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং 
আমার আনুগত্য কর। (১৬৪) আমি ইহার জন্য তোমাদিগের নিকট কোন প্রতিদান 
চাহি না, আমার পুরষ্কার জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে। 

তাফসীর ৪ উল্লিখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা হযরত লূত (আ)-এর ঘটনা বর্ণনা 
করিয়াছেন। হযরত লূত (আ) ছিলেন হযরত ইব্রাহীম (আ)-এর ভ্রাতুষ্পুত্র অর্থাৎ 
‘হারান ইবন আযর’-এর পুত্র। আল্লাহ্‌ তা'আলা হযরত ইব্রাহীম (আ)-এর জীবদ্দশায় 
তাহাকে এক বিরাট সম্প্রদায়ের নিকট রাসূল করিয়া প্রেরণ করিয়াছেন। এ সম্প্রদায় 
সাদ্দুম নামক স্থানে বাস করিত। আল্লাহ তা“আলা তাহাদিগকে তাহাদের জঘন্য অশ্লীল 
কাজের কারণে ধ্বংস করিয়াছিলেন এবং তাহাদের জনপদকে দুর্গন্ধ সাগরে পরিণত 
করিয়াছিলেন । ইহা বাইতুল মুক্কাদ্দাস “কর্ক ও শুবাক' এর মাঝে এখন ও বিদ্যমান । 
হযরত লূত (আ)-তার কাওমকে তাওহীদের দাওয়াত দিলেন, তাহাদের প্রতি প্রেরিত 
রাসূলের অনুসরণ করিবার জন্য আহবান করিলেন। আল্লাহ্র নাফরমানী হইতে এবং 
তাহারা যেই রূপ গুরুতর অশ্লীল কাজে লিপ্ত ছিল অর্থাৎ স্ত্রী লোক ছাড়িয়া সমকামী হওয়া 
অপরাধ হইতে বাধা দিলেন। কিন্তু তাহারা আল্লাহর ও তাহার রাসূলের হুকুম অমান্য 


করিল এবং আল্লাহ্‌র রাসূলকে কষ্ট দিতে লাগিল। 
২৫18 ৩05৩ ০৫ ক PAA 
oda) ১১০ 015০8 ৩১১৩ ১170 
রানের রা রা Bk AAs টো রাজারা রা চো 
AS ০০৪ ADA  ০১০০৪ 177 
L3G 
* ৬১৪৬ 9° 


শা 
শার্ট $$ coi As ০ Ww eb 


EAE ASAE AEE 


Contents 


৩১২ তাফসীরে ইবনে কাছীর 


AY Al ৩ ৩ SL A wt as 
3 ০৫০৩ জী ৩৩০৪ 
০৪০8: AS পি 

০৮৩ ১ Gi 11 


8 ০৫-৫৯-৫৩05. ৮৮৫ 


৩৫ 40১19 4১4৮ 1): 


৯০৯ 111 


885 টাটা wb ক তরি 


৩৯১০০০৮৮০2০ ৮৫৩ Bly 
y “০ এ ০৫০23 DS BV 
2 ME at Sh Ait: ৮6 ৩ 

৫৯1 ১১১৯9 ৩১১ ০5 1 


অনুবাদ ঃ (১৬৫) সৃষ্টির মধ্যে তোমরা তো কেবল পুরুষের সহিত উপগত হও । 
(১৬৬) এবং তোমাদিগের প্রতিপালক তোমাদিগের জন্য যেই স্ত্রীলোক সৃষ্টি 
করিয়াছেন তাহাদিগকে তোমরা বর্জন করিয়া থাক । তোমরা সীমালংঘনকারীদের 
সম্প্রদায় ১৬৭) উহার বলিল, হে লূত! তুমি যদি নিবৃত্ত না হও তবে অবশ্যই তুমি 
নির্বাসিত হইবে ৷ (১৬৮) লূত বলিল, আমি তোমাদিগের এই কর্মকে ঘৃণা করি। 
(১৬৯) হে আমার প্রতিপালক! আমাকে এবং আমার পরিবার-পরিজনকে উহারা 
যাহা করে উহা হইতে রক্ষা কর। (১৭০) অতঃপর আমি তাহাকে ও তাহার পরিবার 
পরিজন সকলকেই রক্ষা করিলাম । (১৭১) এক বৃদ্ধা ব্যতিত, যে ছিল পশ্চাতে 
অবস্থানকারীদিগের অন্তর্ভুক্ত । (১৭২) অতঃপর অপর সকলকে ধ্বংস করিলাম । 
(১৭৩) আমি তাহাদিগের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম, তাহাদিগকে 
ভীতি প্রর্দশন করা হইয়াছিল, তাহাদিগের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট । (১৭৪) 
ইহাতেই অবশ্যই নির্দশন রহিয়াছে, কিন্তু উহাদিগের অধিকাংশই মুমিন নহে 
(১৭৫) আর তোমার প্রতিপালক তিনি তো পরক্রমশালী, পরম দয়ালু । 


Contents 


সূরা আশ-শু'আরা ৩১৩ 


তাফসীর ঃ আল্লাহ্র নবী হযরত লূত (আ) তাহার কাওমে অশ্লীলতা ও স্ত্রী লোক 
ছাড়িয়া সমকামী হইতে বাধা দিলে, তাহারা উহা হইতে বিরত থাকিবার পরিবর্তে যেই 
জবাব দিয়াছিল তাহা ছিল, ৯১১) ০ ০5১১1 "৮১, 2১513 ১1 হে লূত 
যদি তুমি তোমার উপদেশ হইতে বিরত না হও তবে অবশ্যই তুমি বহিষ্ৃত হইবে। 
তোমাকে আমরা দেশ হইতে বিতাড়িত করিয়া দিব । 


যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে $ 
১৬1১854০5১০ byl Jl 1১৯১১ AUS, | | 4০০৬৪ 1৬৯ ০০৪৪ 


71 

লূত (আ) এর উপদেশ এর পর তাহদের যেই জবাব ছিল, তাহা হইল, তোমরা 
লুতের পরিবার-পরিজনকে তোমাদের জনপদ হইতে বাহির করিয়া দাও । বিদ্রুপ করিয়া 
বলিল, তাহারা বড় পৃত পবিত্র লোক (সূরা নামল 8 ৫৬)। 

হযরত লূত (আ) যখন দেখিলেন যে, তাহারা কোনক্রমেই স্বীয় অশ্লীলতা ও শিরক 
কুফর হইতে বিরত হইল না বরং তাহার উহার উপর অটল রহিল, তখন তিনি তাহাদের 
তোমাদের কর্মকাণ্ডের জন্য অসন্তুষ্ট । কোন প্রকারেই আমি উহা পসন্দ করিতে পারি না। 
তোমাদের সহিত আমার কোন সম্পর্ক নাই। 

অতএব তিনি দু'আ করিলেন ৪ ৯215 91৯15 (৪০৯১ ০০০ হে আমার 
প্রতিপালক! আপনি আমাকে ও আমার পরিবার-পরিজনকে তাহাদের কর্মকাণ্ডের অশুভ 
পরিণতি হইতে মুক্তি দিন। আল্লাহ্‌ তাহার দু'আ কবুল করিলেন। ইরশাদ হইয়াছে ঃ 
১১০১ 14৮১৪ অতঃপর আমি তাহাকে ও তাহার সকল পরিবার-পরিজনকে 
মুক্তি দিলাম। “১১ এ ৯11 ৪19৯০ 3। কিন্তু একজন বৃদ্ধা, এ সকল লোকদের 
শামিল হইল না সে পিছনে রহিয়া গিয়াছিল। অর্থাৎ সেও অন্যান্যদের সহিত ধ্বংস হইয়া 
গেল । এই বৃদ্ধা ছিল হযরত লূত (আ)-এর স্ত্রী। সে ছিল একজন অসতী | সেও অন্যান্য 
কাফিরদের সহিত থাকিয়া গেল । সূরা আ'রাফ, হুদ, ও হাজ্র এর মধ্যে আল্লাহ তাআলা 
ইহার উল্লেখ করিয়াছেন। 

আল্লাহ্‌ তাআলা হযরত লূত (আ)-কে হুকুম করিয়াছিলেন যে, তাহার কাওমের 
ছাড়িয়া যায়। কিন্তু তাহার স্ত্রী যেন তাহাদের সাথে না যায়। যখন তাহারা বিকট শব্দ 
শুনিবে উহার প্রতি ভ্রক্ষেপও না করে। ইহার পর আল্লাহ্‌ তা'আলা তাহার কাওমের 
উপর আযাব অবতীর্ণ করিলেন, তাহাদের উপর প্রস্তর নিক্ষেপ করিলেন এবং ধ্বংস 
করিয়া দিলেন। 
ইবৃন কাছীর__ ৪০ (৮ম) 


Contents 


৩১৪ তাফসীরে ইবনে কাছীর 


ইরশাদ হইয়াছে 8 1 1০2 le (১১৮1 ১১১১১ রি 

অতঃপর আমি তাহাদিগকে ধ্বংস করিয়া দিলাম । যাহারা রহিয়া গিয়াছিল এবং 
তাহাদের উপর শাস্তিমূলক বর্ষণ করিলাম এবং ভীতি প্রদর্শিতদের প্রতি বর্ষণ ছিল বড়ই 
শোচণীয়। অবশ্যই ইহাতে বড়ই নির্দশন রহিয়াছে । কিন্তু তাহাদের অনেকেই বিশ্বাসী 
HET UE SEA APACS COOH EN UE 


শার্ট 18 পার্ট ৬৬ 


AA RY | ০১. 17 


১০৩: ba ০ 


92০১২ পশ১36 111 
€ এ) LAA 


2 76 ॥ 778 $s ii APP ৮০৮ ds 
৮১০৮১) ৬ dl A on AE SEAT Ae 
la) 
অনুবাদ 8 (১৭৬) আয়কাহবাসীরা রাসূলগণকে অস্বীকার করিয়াছিল (১৭৭) 
যখন তাহাদিগকে শু“আইব বলিয়াছিল, তোমরা সাবধান হইবে না? (১৭৮) আমি 
তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল । (১৭৯) সুতরাং তোমরা আল্লাহ্‌কে ভয় 
কর এবং আমার আনুগত্য কর । (১৮০) আমি ইহার জন্য তোমাদিগের নিকট কোন 
প্রতিদান চাহি না, আমার পুরস্কার জগতসমূহের প্রতিপালকের নিকটই আছে। 
তাফসীর £ বিশুদ্ধ মতে আয়কাবাসীরা হইল “মাদইয়ান'-এর অধিবাসী । হযরত 
শুআইব (আ) তাহাদের নিজস্ব লোক ছিলেন। এখানে হযরত শু“আইব (আ)-কে 
তাহাদের ভাই বলা হয় নাই। কারণ, তাহাদিগকে ‘আয়কা, (ঘনবণ)-এর প্রতি সম্বন্ধিত 
করা হইয়াছে । তাহারা এ গাছের পুঁজা করিত। বস্তুতঃ হযরত শু“আইব (আ) যদিও 
তাহাদের ভাই ছিলেন, তবুও এই সূক্ষ্ম তত্ত্বের কারণে তাহাকে তাহাদের প্রতি সম্বন্ধিত 
করা হয় নাই। কিন্তু যাহারা এই তত্ত্ব বুঝিতে ব্যর্থ হইয়াছে, তাহারা বলেন আয়কাবাসী 
ও মাদইয়ানবাসী দুই পৃথক পৃথক সম্প্রদায় ছিল। এবং হযরত শু“আইব (আ)-কে উভয় 
সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হইয়াছিল। কেহ কেহ বলেন, হযরত শু'আইব (আ)-কে 
তিন সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হইয়াছিল । 


Contents 


সূরা আশ-শু'আরা ৩১৫ 


ইসহাক ইবৃন বিশ্র কাহিলী রে) নামক একজন দুর্বল রাবী বলেন, ইব্‌ন সুদ্দী (র) 
তাহার পিতা ও যাকারিয়া ইব্‌ন আম্র হইতে তাহারা খুসাইফ (র) হইতে তিনি 
ইকরিমাহ (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, আল্লাহ্‌ তা'আলা কোন নবীকে 
দুইবার প্রেরণ করেন নাই। কিন্তু হযরত শু“আইব (আ)-কে একবার মাদইয়ান বাসীদের 
নিকট প্রেরণ করিয়াছেন, তাহারা তাহাকে অমান্য করিলে বিকট শব্দ দ্বারা তাহাদিগকে 
ধ্বংস করিয়া দিলেন। আর একবার আয়কাবাসীদের নিকট প্রেরণ করিলেন তখন 
. তাহারাও অমান্য করিল এবং তাহাদিগকে ছায়াওয়ালা দিনের আযাব পাকড়াও করিল । 

আবৃল কাশিম বাগাভী (র) ..... কাতাদাহ (র) হইতে বর্ণনা করিয়াছেন । তিনি 
বলেন, হযরত শু'আইব (আ)-কে আসহাবে রাস্স ও আসহাবে আয়কা এই দুই 
সম্প্রদায়ের কাছে প্রেরণ করা হইয়াছিল। ইসহাক ইব্‌ন বিশ্র (র) ইহা বর্ণনা 
করিয়াছেন। কিন্তু অনেকের মতে আসহাবে আয়কা ও মাদইয়ানবাসী একই সম্প্রদায় । 

হাফিয ইব্‌ন আসাকির ..... হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন আম্র (র) হইতে বর্ণনা 
করিয়াছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেনঃ 
শা নি dex SETI ৩৯০5 92৮5 7৮8 

মাদইয়ান সম্প্রদায় ও আয়কাবাসী পৃথক দুই উন্মাত। আল্লাহ্‌ তাআলা তাহাদের 
উভয়ের প্রতি হযরত শু“'আইব (আ)-কে প্রেরণ করিয়াছিলেন । হাদীসটি গরীব । ইহার 
মারফু হওয়াও নিশ্চিত নহে । মাওকুফ বলিয়া অধিক বিশুদ্ধ । কিন্তু এই বিষয়ে বিশুদ্ধ মত 
হইল, মাদইয়ানবাসী ও আয়কাবাসী একই উম্মাত। পবিত্র কুরআনের সবখানেই 
তাহাদিগকে বিষয়ের জন্য উপদেশ ও নসীহত করা হইয়াছে । উভয়কে সঠিক মাপ 
ও ওজন করিবার নির্দেশ দেওয়া হইয়াছে। ইহা দ্বারা বুঝা যায় যে, তাহারা একই 
উম্মাত ছিল। 


১৮০০৪ ০৭ এ ১১. J) ৯ 181 
৬ PES LL HOLLIS ১1 


৯ 
লে লণ 


০৬৫০৪ টপ ds Pod 8 ১ PY 
০১5১) Mods SAS SAN sls AE 


Contents 


৩১৬ তাফসীরে ইবনে কাছীর 


অনুবাদ ৪ (১৮১) মাপে পূর্ণ মাত্রা দিবে যাহারা মাপে ঘাটতি করে তাহাদিগের 
অন্তর্ভুক্ত হইও না। (১৮২) এবং ওজন করিবে সঠিক দাড়িপাল্লায় (১৮৩) 
লোকদিগকে তাহাদিগের প্রাপ্ত বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইবে না 
(১৮৪) এবং ভয় কর তাহাকে যিনি তোমাদিগকে ও তোমাদিগের পূর্বে যাহারা গত 
হইয়াছে তাহাদিগকে সৃষ্টি করিয়াছেন । 


তাফসীর $ হযরত শু'আইব (আ) তাঁহার উন্মাতকে পৃরাপুরিভাবে মাপ ও ওজন 
দিতে হুকুম করিয়াছেন এবং উহাকে ঘাটতি করিতে নিষেধ করিয়াছেন। ইরশাদ হইয়াছেঃ 
১৪১০০৯]। ১০ 5১5৫5 59 05411 1891 তোমরা পুরা মাপে মাল দাও, মাপে কম 
করিও না। এইভাবে তাহাদিগকে মাল কম দিও না। অথচ, তোমরা যখন ক্রয় কর তখন 
পূর্ণ মাপে মাল লইয়া থাক। অতএব তোমরা যখন অন্যের নিকট হইতে পূর্ণ মাপে লইয়া 
থাক অন্যকে পূর্ণ মাপে দিবে । আর লোককে যেমন দাও তোমরাও অনুরূপ লইবে। 

|| ১০০০৪] 15) আর তোমরা সঠিক দাড়িপাল্লায় ওজন 
করিবে। ০.1 অর্থ দাড়িপাল্লা। কেহ কেহ বলেন, ১৮,5! শব্দটি রূমী ভাষা 
হইতে আরবী ভাষায় গৃহিত হইয়াছে। মুজাহিদ রে) বলেন, ১৪:০1 ১4৮০] 
রূমী ভাষায় আদল ও ইনসাফকে বলা হয়। কাতাদাহ রে) বলেন বলেন, ১৫: ৪11 অর্থ 
ইনসাফ ৷ ৃ 

১১০০ ০ 2১7 ME Ue) 
অর্থাৎ তোমরা টা ডাকাতি ও রাহজানি করিও না। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে 
১০০৬ 1০০০ <, 15854%5 আর তোমরা ধমকাইয়া মানুষের নিকট 
হইতে তাহাদের মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রতি রাস্তায় রাস্তায় যেও না। (সূরা 
আরাফ ৪ ৮৬) 

21931 8৯115 24815 (55111585 তোমরা সেই মহান সত্তাকে ভয় কর 
যিনি তোমাদিগকে ও তোমাদের পূর্ববর্তী লোকজন কে সৃষ্টি করিয়াছেন । যেমন হযরত 
মূসা (আ) তাহার উম্মাতকে বলিয়াছেন ঃ ৪ ৩1931 ৫০ 021 ০১5 ১ তোমাদের 
প্রতিপালক ও তোমাদের পূর্বপুরুষদের প্রতিপালক। ইব্ন আব্বাস: সুদী, সুফিয়ান ইবন 
উয়ায়নাহ ও আবদুর রহমান ইব্‌ন যায়িদ ইব্‌ন আসলাম (র) বলেন, 51351 21৯11 
এর অর্থ পূর্ববর্তী মাখ্লুক। 


Contents 


Lo 22 ্ 


০৪১৩ 5৩৭ ০ 3৮৮ ১. ৬ Gun 


ean Hund a 0 ANN 181 


রর 


রর PRE i 
LY cl UB ০0-৮৮-5339 10৭ 


শার্লি এর পাৰ পার্ট 


:০৫৮৮%৫ ৮০০ 
hs PP 
০১৮2৭ ১৫69$ £১ ১৯৬৩ ১17 


০৮ ১১) 9৮৩১১ 9 11 
অনুবাদ ৪ (১৮৫) উহারা বলিল, তুমি যাদুগ্রস্থদিগের অন্তর্ভুক্ত (১৮৬) তুমি 
আমাদিগের মত একজন মানুষ, আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদের অন্যতম । 
(১৮৭) তুমি যদি সত্যবাদী হও, তবে আকাশের একখণ্ড আমাদিগের উপর ফেলিয়া 
দাও । (১৮৮) সে বলিল, আমার প্রতিপালক ভাল জানেন, তোমরা যাহা কর (১৮৯) 
শাস্তি গ্রাস করিল। (১৯০) ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু তাহাদিগের 
অধিকাংশই মু“মিন নহে। (১৯১) এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী 
পরম দয়ালু । 
তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, আয়কাবাসীরাও হযরত শু'আইব (আ) 
কে তদ্রুপ জবাব দিয়াছিল, যেমন সামূদ জাতি হযরত সালিহ্‌ (আ)-কে জবাব দিয়ছিল। 
উভয় কাওমের মন মানসিকতা ছিল একই রকম। তাহারা হযরত শু'আইব (আ)-কে 
বলিল, all ০০০] তুমি তে তো একজন যাদুগ্বস্তলোক। ৷ = 25 
LAK 2০] ৮55 10 UBL তুমি তো আমাদের মত একজন মানুষ আর 
তোমাকে আমরা মিথ্যাবাদি মনে করি । অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা আমাদের নিকট তোমাকে 
রাসূল করিয়া প্রেরণ করেন নাই। 


Contents 


৩১৮ তাফসীরে ইবনে কাছীর 


০1281 (24 55 < Cle ball তুমি উদ্দেশ্যমূলক 
আমাদের নিকট মিথ্যা দাবী লইয়া আসিয়াছ। যদি তুমি সত্যি সত্যি রাসূল হইয়া থাক 
তবে আসমানের এক টুকরা আমাদের উপর ছুড়িয়া মার । 

সুদ্দী (র) বলেন, ০৮4..| “১০ (4:5 -এর অর্থ আসমানের শাস্তি। কুরাইশরা 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট অনুরূপ দাবী করিয়াছেন। ৮.৯ ৫1 ০৯১ ৬] ১3 
Le 02৯১31 ৩০1 ০২২) তাহারা বলিল, আমরা তোমার প্রতি কখনো ঈমান 
আনিব না যাবৎ না তুমি আমাদের জন্য যমীন হইতে নহর প্রবাহিত করিবে। (সূরা 
ইস্রা ৪ ৯০) 


১১৪ 4K. 32115111593 21640455555 0২ 11759 

কিংবা আমাদের উপর আসমান হইতে শাস্তি অবতীর্ণ করিবে, যেমন তুমি দাবী 
করিয়াছ অথবা আল্লাহ্‌কে উপস্থিত করিবে অথবা ফিরিশতাগণকে দলেদলে হাজির 
করিবে । (সূরা ইস্রা £ ৯২) 

আরো ইরশাদ হইয়াছে ঃ 


১৯৯০ 9৮০8 ০১১০ ১০ ৯ 9৯5৯ 55৩ 10101191590 
পপ 
আর যখন তাহারা ( কুরাইশরা ) বলিল, হে আল্লাহ ! যদি ইহা আপনার পক্ষ 
হইতে সত্য হয়, তবে আসমান হইতে আমাদের উপর পাথর বর্ষণ করুন। (সূরা 
আনফাল ৪ ৩২)। 
_ হযরত শু'আইব (আ) এর কাওম ও তাহাকে অনুরূপ বলিয়াছিল, অর্থাৎ 4৪ 
[| ১০ < (5 অর্থাৎ তুমি যদি সত্যি হও তবে আসমানের শাস্তি ও আযাব 
আমাদের উপর অবতীর্ণ কর। 31৮51311521 152) 00৪ শু“আইব (আ) বলিলেন, 
আমার প্রতিপালক তোমাদের যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে খুব ভাল জানেন । অর্থাৎ তোমরা 
যদি শাস্তির যোগ্য হও তবে অবশ্যই আল্লাহ্‌ তাআলা এ শাস্তি দিবেন। কিন্তু এ শাস্তি 
দানে তিনি তোমাদের প্রতি মোটেই যুলুম করিবেন না। এবং পরবর্তী কালে আল্লাহ্‌ 
তা“আলা তাহাদের উপর ঠিক এ রূপ শাস্তি দিয়াছিলেন। যাহা তাহারা প্রার্থনা, 
করিয়াছিল । ইরশাদ হইয়াছে ৪ 
2255 pss ডন 9৫ it 2511 752 le ৯১৭৪ ১9 
অতঃপর তাহারা শু'আইবকে মিথ্যা প্রতিপন্ন করিল, ফলে শামিয়ানার দিনে শাস্তি 
তাহাদিগকে পাকড়াও করিল । অবশ্যই ইহা গুরুতর দিনের শাস্তি ছিল। বস্তত তাহাদের 
উপর যেই শাস্তি অবতীর্ণ হইয়াছিল উহা তাহাদের প্রার্থিত শাস্তি ছিল। তাহারা আসমান 


Contents 


সূরা আশ-শু'আরা ৩১৯৯ 


হইতে শাস্তি অবতীর্ণ করিবার জন্য বলিয়াছিল। অতএব আল্লাহ্‌ তা'আলা প্রথম সাতদিন 
পর্যন্ত তাহাদের উপর ভীষণ গরম অবতীর্ণ করিলেন। উহা হইতে বচিবার কোন উপায় 
ছিল না। ইহার পর তাহাদের মাথার উপর মেঘাচ্ছন্ন হইল । ইহা দেখিয়া তাহারা 
সকলেই ছায়ার নিচে সমবেত হইল । যখন তাহারা সকলে একত্রিত হইল তখন মেঘ 
হইতে আগুনের ফুলকী মারিত লাগিল, ফলে যমীন প্রকম্পিত হইল এবং এমন কি বিকট 
শব্দ হইল যাহার ফলে তাহাদের সকলের প্রাণ পাখী উড়িয়া গেল। 

12১০ ৪2 ৮1১5 অবশ্যই ইহা একটি গুরুতর দিনের শাস্তি ছিল। আল্লাহ্‌ 
তা'আলা আয়কাবাসীদের শাস্তির কথা তিনটি স্থানে উল্লেখ করিয়াছেন এবং প্রত্যেক 
স্থানে তাহাদের অবস্থার পেক্ষিতে যেই ধরনের শাস্তি সংগতি পূর্ণ উহার উল্লেখ করা 
হইয়াছে । সূরা আ'রাফে বলা হইয়াছে, তাহাদিগকে একটি বিকট শব্দ দ্বারা পাকড়াও 
করিয়াছিল ফলে তাহারা তাহাদের ঘরেই মৃতাবস্থায় উপুড় হইয়া রহিল । কারণ তাহারা 
হযরত শু“আইব (আ) ও তাহার সাথীগণকে বলিয়াছিল ৪ 

Ul ৪ ১১১19115205 ০০০ ce ১০ ৮৪৮৪1০১৯০৯৭ 

হে শু'আইব! আমরা তোমাকে ও তোমার সাথীদিগকে আমাদের জনপদ হইতে 
বহিষ্কার করিয়া দিব। অথবা তোমরা আমাদের ধর্মেই প্রত্যাবর্তন করিবে । এই বলিয়া 
তাহারা আল্লাহর নবী ও তাহার সাথীগণকে ভীত সন্ত্রস্ত করিয়াছিল। ফলে আল্লাহ্‌র পক্ষ 
হইতে এক ভয়নাক ভূ-কম্পনের মাধ্যমে তাহাদিগকে ধ্বংস করা হইল । এবং সূরা ‘হুদ’ 
-এ উল্লেখ করা হইয়াছে যে, বির সারার টা টগর 


41১০ ৪ 4৪০ ও 1015 en eal ০০০ stl 
- | ৯৫৯1 ১৪ il নিন 
তোমার সালাত আমাদিগকে নির্দেশ দিতেছে যে, আমরা আমাদের আমাদের পূর্ব 
পুরুষগণের উপাস্যগণকে বর্জন করিব কিংবা একই হুকুম করিতেছ যে, আমরা আমাদের 
মালের ব্যাপারে আমাদের ইচ্ছামত তাসাররুফ করা ছাড়িয়া দিব? তুমি তো দেখি 
ধৈয্শীল জ্ঞানী ৷ (সূরা হুদ £ ৮৭) তাহারা এই কথা বলিয়া হযরত শু“আইব (আ)-এর 
সহিত ঠাট্রা-বিদ্রপ করিয়াছিল । ফলে আল্লাহ্‌ তা'আলা তাহাদের এই অবস্থার সহিত 
ংগতিপূর্ণ শাস্তি অর্থাৎ বিকট শব্দ দ্বারা ধ্বংস করিবার কথা উল্লেখ করিয়াছেন, যাহা 
চিরতরে তাহাদিগকে এইরূপ গাট্রা-বিদ্রপ করা হইতে নীরব করিয়াছেন । 
ইরশাদ হইয়াছে ৪ {$11 44১২ ফলে তাহাদিগকে বিকট শব্দ পাকড়াও 
করিয়াছিল । আর এই সূরা অর্থাৎ “শু“আরা' যেহেতু এই কথা উল্লেখ করা হইয়াছে ৪ 


Contents 


৩২০ তাফসীরে ইবনে কাছীর 


এর “৮ 22 “oe 0 ০ ৫৮ 

০1০5411 ৪ (২,এএ Lil L553 আমাদের উপর আসমানের আযাব অবতীর্ণ 
কর। এবং ইহা তাহারা বলিয়াছিল শত্রুতা ও অহংকার করিয়া। অতএব তাহাদের 
অপারাধের সহিত সংগতি পূর্ণ শান্তির কথা এখানে উল্লেখ করিয়াছেন £ 


be rn ole ৩৫ tl 752 lie ail 

ছায়াওয়ালা দিনের শাস্তি তাহাদিগকে পাকড়াও করিয়াছিল । অবশ্যই গুরুতর দিনের 
শাস্তি ছিল। 

কাতাদাহ (র) বলেন, হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) বলিয়াছেন, আল্লাহ্‌ 
তা“আলা আয়কাবাসীদের উপর অতিশয় প্রখর রৌদ্র চাপাইয়া দিয়াছেন, ছায়া লাভ 
করিবার কোন উপায় ছিল না। ইহার পর আল্লাহ তা'আলা তাহাদের উপর এক খন্ড 
মেঘের ছায়া করিয়া দিলেন। তাহাদের মধ্যে হইতে এক ব্যক্তি এ ছায়ায় আশ্রয় গ্রহণ 
করিল এবং খুব আরাম অনুভব করিল। অতঃপর সকলকে এ ছায়ায় আশ্রয় লইতে 
বলিলে, সকলেই এ ছায়ায় আশ্রয় গ্রহণ করিল । এবং তাহাদের উপর অগ্নি প্রজ্্বলিত 
হইল । ইকরিমাহ, সাঈদ ইবৃন জুবাইর, হাসান ও কাতাদাহ (র) হইতে অনুরূপ বর্ণিত 
আছে। আবদুর রহমান ইবৃন যায়িদ ইব্‌ন আসলাম (র) বলেন, আল্লাহ্‌ তা“আলা 
তাহাদের প্রতি ছায়া প্রেরণ করিলেন । যখন তাহারা সকলেই উহার নিচে একত্রিত হইল, 
তখন তিনি ছায়া সরাইয়া দিলেন এবং তাহাদের উপর সূর্যকে অতিশয় প্রখর করিয়া 
দিলেন, ফলে কড়াইয়ে যেমন টিডিড ভূনা হইয়া যায় তাহারাও প্রখর রৌদ্রে অনুরূপ ভুনা 
হইয়া গেল। 

মুহাম্মদ ইব্‌ন কা'ব কুরাজী (র) বলেন, মাদইয়ানবাসীদিগকে তিন প্রকার শাস্তি 
দেওয়া হইয়াছিল। তাহাদের বসতীকে ভূ-কম্পন হইয়াছিল ফলে তাহারা ঘর হইতে 
বাহির হইয়া পড়িয়াছিল। ভূ-কম্পনের ফলে তাহারা যখন ঘর হইতে বাহির হইয়া পড়িল 
এবং এতই ভীত হইল যে, যদি তাহারা পুনরায় ঘরে প্রবেশ করে, তবে তাহাদের উপর 
ঘরের ছাদ ভাংগিয়া পড়িবার আশংকা করিল । অতঃপর আল্লাহ তা'আলা তাহাদের উপর 
ছায়া প্রেরণ করিলেন, তখন তাহাদের একজন উহার নিচে আশ্রয় নিল। সে বলিল এত 
আরামদায়ক ছায়া ইহার পূর্বে কখনও দেখি নাই। হে লোক সকল! তোমরা এই দিকে 
আসিয়া পড়। তাহারা সকলেই তখায় সমবেত হইল এবং তখনই একটি বিকট শব্দ 
হইল এবং সকলেই প্রাণ হারাইল। অতঃপর মুহাম্মদ ইবন কাব (র) এই আয়াত পাঠ 
করিলেন ঃ | 

23573 2135 0৫ এগ ll oy, oie ১ 

মুহাম্মদ ইবৃন জরীর (র) বলিলেন, হারিস রে) হইতে বর্ণিত তিনি বলেন একবার 
আমি হযরত ইব্‌ন আব্বাস (রা)- এর নিকট জিজ্ঞাসা করিলাম ঃ 8 525১1১০8৯১৭ 
di আয়াতের ব্যাখ্যা কি? তিনি বলিলেন আল্লাহ্‌ তা'আলা মাদইয়ানবাসীদের 


Contents 


সূরা আশ-শু'আরা ৩২১ 


' বসতীকে প্রকম্পিত করিলেন এবং তাহাদের উপর অত্যধিক কঠিন গরম প্রেরণ 
করিলেন। তাহারা অতিষ্ট হইয়া ঘর হইতে জংগলে বাহির হইল । তখন আল্লাহ্‌ তাআলা 
তাহাদের উপর এক খণ্ড মেঘ প্রেরণ করিলেন। তাহারা খুব শীতল ও আরামদায়ক 
অনুভব করিল এবং সূর্যের উত্তাপ হইতে রক্ষা পাইল । তখন ও যাহারা এ ছায়ার নিচে 
আসিয়া পৌছায় নাই তাহাদিগকে তথায় ডাকিয়া একত্রিত করা হইল । তাহারা সকলেই 
তথায় সমবেত হইল, তখন আল্লাহ্‌ তা'আলা তাহাদের উপর অগ্নি প্রেরণ করিলেন । 
উহাতে তাহারা পুড়িয়া প্রাণ হারাইল। হযরত ইব্‌ন আব্বাস রো) বলেন, “ছায়ার দিনের 
শাস্তি' দ্বারা ইহাই বোঝান হইয়াছে । অবশ্যই ইহা একটি গুরুতর দিনের শাস্তি ছিল। 


2৯০ ১2১৯] 941 029 13 ১৯০৪৭ ২৯০৪৭ এ ৫0০5 LN এ 
অবশ্যই ইহাতে বড়ই নির্দশন রহিয়াছে, কিন্তু তাহাদের অনেকের বিশ্বাসী হইল না। 
আর তোমার প্রতিপালক সার্বভৌম ক্ষমতার অধিকারী, পরম দয়ালু । 


শার্ট 1৬ সর ॥. 28528 ba 2 
dal ক) 57500 1৭1 


Fs cde টিটি 
| ৫১ ০৯ নর ৩৯৭ 
হি টি শর্ট 68 
১০০৭] ৮০ ১৮৩৬০, 1৭£ 


৫ 


৪ (১৯২) আল-কুরআন জগতসমূহের পভিপালক হইব (১৯৩) 

Henan বা সা রজার খরার তুমি 
সতর্ককারী হইতে পার- (১৯৫) অবতীর্ণ করা হইয়াছে সুস্পষ্ট আরবী ভাষায় ৷ 

তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা তাহার প্রেরিত বান্দা হযরত মুহাম্মদ (সা)-এর উপর 
লহ কাব কারি আয়া ডা সিন 
EE ot Mo 20১270 ৬-০ বয় মে নেই যিকির ও কিতাবের 
কথা উল্লেখ করা হইয়াছে উহা মহান রাব্বুল আলামীনের পক্ষ হইতে অবতারিত। 

৬১১ 0১১11 «5495 একজন বিশ্বস্ত ফিরিশৃতা জিব্রাঈল (আ) উহা লইয়া 
আসিয়াছেন। হযরত ইব্‌ন আব্বাস (রা) মুহাম্মদ ইব্‌ন কা'ব, কাতাদাহ, আতীয়্যাহ 
আওফী, সুদ্দী, যাহ্‌হাক, যুহরী ও ইব্‌ন জুরাইজ (র) বলিয়াছেন, ১ ০3। (5১ দ্বারা 
ইব্‌ন কাছীর__৪১ (৮ম) fl 


Contents 


৩২২ তাফসীরে ইবনে কাছীর 


হযরত জিবরাঈল (আ)-কে বুঝান হইয়াছে। যুহরী (র) বলেন, এই আয়াতের মর্মের 
অনুরূপ । ইরশাদ হইয়াছে ৪ 
(05০০০ dl ১২০ এ le TG Lad sss 0৫ 9০ 
- 242০৪ 
তুমি বল, যেই ব্যক্তি জিব্রাঈলের শত্রু সে আল্লাহ্র শক্র। সে তো আল্লাহ্র 
রাজ রাত HEE সার ররর গার থা করি নার 
বলিয়া প্রমাণ করে । (সূরা বাকারা 8 ৯৭) 

মুজাহিদ (র) বলেন, যাহার সহিত হযরত জিব্রাঈল (আ) একবার কথা বলিয়াছেন, 
যমীন কখনোও তাহাকে আহার করিবে না। 

১১৬১৯০]] ০৪ 0৬৫৭] ৬5/15 অর্থাৎ হে মুহাম্মদ! তোমার অন্তরে এমন 
একজন ফিরিশতা কুরআন অবতীর্ণ করিয়াছে যে, আল্লাহর দরবারে অতি সম্মানিত ও 
বিশ্বস্ত এবং উর্ধ গগনে মহামান্য । এই কুরআনকে ফিরিশতা সুরক্ষিতাবস্থায় তোমার 
অন্তরে অবতীর্ণ করিয়াছেন যেন তুমি আল্লাহ্‌র হুকুমে বিরোধিতাকারী ও তোমাকে 
মিথ্যা প্রতিপন্নকারী লোকদিগকে আল্লাহ্‌র শাস্তির ব্যাপারে সতর্ক করিতে পার। 

১০০ ৬:১০ ১০ অর্থাৎ যেই কুরআনকে আমি তোমার প্রতি অবতীর্ণ 
করিয়াছি, উহা স্পষ্ট আরবী ভাষায় অবতীর্ণ করিয়াছি, যাহা লালিত্য ও মাধূর্যে পরিপূর্ণ ৷ 
এবং উহা যে মহান রাব্বুল আলামীনের পক্ষ হইতে অবতারিত। উহার ভাষা তাহাই 
প্রমাণ করে। অতএব এ সকল বিপথগামী লোকদের উহা মানিবার জন্য কোন ওজরই 
অবশিষ্ট থাকে না। 


ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ..... ইব্‌ন তায়সীব হইতে (র) বর্ণিত, 
তিনি বলেন হযরত রাসূলুল্লাহ্‌ (সা) অত্যধিক সুন্দর ভাষায় মেঘমালার বর্ণনা দিলেন। 
উহা শ্রবণ করিয়া এক ব্যক্তি বলিল, হে আল্লাহ্র রাসূল! আপনার চাইতে অধিক উত্তম 
ভাষী আমি আর কাহাকেও দেখি নাই। তখন তিনি বলিলেন £ 1১1০১] | 3-৯ 
‘LL 1১৪]| আমার ভাষা অবশ্যই এইরূপ হইবে, আমার ভাষা তো কুরআন 
অবতীর্ণ করা হইয়াছে। 

আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন ৪১: ৬১০ ১১ সুফিয়ান সাওরী 
বলেনঃ | 


পারনি কাশ 


Contents 


সূরা আশ-শু'আরা ৩২৩ 


“প্রত্যেক নবীর নিকট আরবী ভাষায় ওহী প্রেরণ করা হইয়াছে। অতঃপর প্রত্যেক 
নবী তাহার উম্মাতের নিকট উহার অনুবাদ করিয়া শুনাইয়াছেন। কিয়ামত দিবসে . 
সকলের ভাষা হইবে সুরিয়ানী ভাষা । অতঃপর যেই ব্যক্তি বেহেশতে প্রবেশ করিবে সে 
আরবী ভাষায় কথা বলিবে। ইব্‌ন আবু হাতিম (রি) ইহা বর্ণনা করিয়াছেন। 


২৫5 co S$ ০৫6০৫ 
25D 5 52 8s 111 
১৭2 ডি বেহ্১থি 4 (৩৫৫5 ৭1 
১৫৩ ০০ ১৩০৭০ Ss 1A 


১৮০৪ VST ০৪৫০৮ 1৭৭ 
অনুবাদ ঃ (১৯৬) পূর্ববর্তী কিতাবসমূহে অবশ্যই ইহার উল্লেখ আছে। (১৯৭) 
বনী ইসরাঈলের পন্ডিতগণ ইহা অবগত আছে, ইহা কি উহাদিগের জন্য নিদর্শন 
নহে? (১৯৮) আমি যদি ইহা কোন আজমীর নিকট অবতীর্ণ করিতাম (১৯৯) এবং 
উহারা সে উহাদিগের নিকট পাঠ করিত, তবে উহার ঈমান আনিত না। 
তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, হযরত মুহাম্মদ (সা)-এর প্রতি যেই 
কিতাব অবতীর্ণ করা হইয়াছে, পূর্ববর্তী আম্বিয়ায়ে কিরামের প্রতি অবতারিত কিতাবের 
মধ্যেও উহার উল্লেখ রহিয়াছে । তাহারা এই কিতাবের সুসংবাদ প্রদান করিয়াছিলেন । 
আর আল্লাহ্‌ তাহাদের নিকট হইতে এই দায়ি পালনের জন্য প্রতিজ্ঞাও গ্রহণ 
করিয়াছিলেন। হযরত ঈসা (আ) বনী ইসরাঈলের নিকট রাসূলুল্নাহের আগমনের 
সুসংবাদ প্রদান করেন। 


ইরশাদ হইয়াছে ঃ 


০ %6 08-0? কি ETE “0 পা Ee 


2 “পপ চপ 


REP PE 

“যখন ঈসা (আ) বলিলেন, হে বনী ইসরাঈল! আমি তোমাদের প্রতি প্রেরিত আল্লাহ্‌র, . 

রাসূল । আমার পূর্বে অবতারিত তাওরাতকে সত্যায়ন করি এবং আমার পরে আগমনকারী 
এক রাসূলের সুসংবাদ প্রদান করি যাহার নাম হইবে 'আহ্মাদ' | (সূরা সাফফ্‌ ৪ ৬) 


Contents 


৩২৪ তাফসীরে ইবনে কাছীর 


‘যাবুর’ অর্থ কিতাব ও পুস্তক । হযরত দাউদ (আ)-এর প্রতি প্রেরিত কিতাবকে যাবুর 
বলা হয়। 

ইরশাদ হইয়াছে 8 ,'/;! *৯ ০12 $ ০5 14, তাহাদের কৃত সকল কাজই 
ফিরিশতাগণের কিতাবে লিখিত রহিয়াছে। 

(1১019251045 দিশা 0 81 ০৫০১ বনী ইসরাঈলের আলিম 
ও পণ্ডিতগণ এই কুরআনের উল্লেখ তাহাদের কিতাবসমূহে পাঠ করিয়া থাকে, ইহা কি 
এই কুরআনের জন্য সত্য প্রমাণিত হইবার জন্য নির্দশন নহে? 

প্রকাশ থাকে যে, বনী ইসরাঈলের আলেমগণের দ্বারা তাহাদের ন্যায় নিষ্ঠাবান 
* আলেমগণকেই বুঝান হইয়াছে । যাহারা এই স্বীকার করেন যে, তাহাদের কিতাব হযরত 
মুহাম্মদ (সা)-এর নবুওয়াত ও উম্মাতের কথা উল্লেখ রহিয়াছে । যেমন হযরত আব্দুল্লাহ 
ইবৃন সালাম, হযরত সালমান ফারেসী (রা) ও অন্যান্য হক পন্থি আলেমগণ । 

ইরশাদ হইয়াছে £ ৮০41 (৮41 1১-.১1 ১১৯% ১১৬ যাহারা নিরক্ষর নবী 
রাসূলের অনুসরণ করে । 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা কুরাইশ কাফিররা যে কুরআনের বিদ্বেষ করিত উহার 

উল্লেখ করিয়াছেন, ইরশাদ হইয়াছে £ 7,591 ১২২১ 712 4১195 $15 আর এই 
কুরআনকে কোন অনারবের উপর নাযিল করিতাম এবং সে উহাদের নিকট তাহাদের 
নিকট পাঠ করিয়া শুনাইত ও তাহারা বিদ্বেষের বশিভূত হইয়া উহার প্রতি ঈমান আনিত 
না। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে £ 


৫ ইডি 22৮: 855 9 ০2০ ০ টি ৮2:৮৩:০০ ৩৫:৩০ ৩৩০৩৩ 
Lait 
“যদি আমি তাহাদের জন্য আসমানের দ্বার উন্মুক্ত করিয়া দিতাম এবং তাহারা 


উহাতে আরোহণও করিত তবুও তাহারা বলিত, আমাদের চক্ষু সমূহকে নিশাযুক্ত করা 
হইয়াছে। আমরা দেখিতে পাইতেছি উহা ভুল পাইতেছি”। (সূরা হিজ্র 8 ১৪ - ১৫) 


আরো ইরশাদ হইয়াছে ঃ 
- 3 ০২৮৭ Mek ২5০ এ এস ৫৬ 
“আর যদি আমি তাহাদের নিকট ফিরিশতাগণকে অবতীর্ণ করিতাম এবং মৃতলোক 


জীবিত হইয়া তাহাদের সহিত কথা বলিত তবুও তাহারা ঈমান আনিত না”। (সূরা 
আন'আম $ ১১১) 


Contents 


সূরা আশ-শু'আরা ৩২৫ 
ইরশাদ হইয়াছে £ ১/১০১০ 4 05 A ১৫১1০ ০৪৯ Ss 
“যাহাদের জন্য আযাবের কালেমা অবধারিত তাহারা কখনও ঈমান আনিবে না” । 
(সূরা ইউনুস $ ৯৬) 


$ ॥ ০৪ Ad EE NES 2 48 
AE 298 BLA ৩১০ Ye 


৮৫ BALE a ১০৬ lh: চি BANANA 
AD ola 9৮ ৬৩ & ০৯০৪1 
রা ৬ ০96 2৮৬ os SP dA 
:৩১৮৯:১-০৯১ Ca ASS TT 

শিরা NO 


a ৮ 1৯৯,117 


১০১ রি 5, 
$ 6 2154 ৫৫ । রণ বব 
৮ টা OAH 
26186254844 
cd PGS FD 
LABELS উদিত 


i Ww (৫ 


০১৮৪১ মনে YA 


৩ A 


অনুবাদ £ (২০০) এইভাবে আমি টির ৰ অন্তরে অবিশ্বাস সঞ্চার 
করিয়াছি । (২০১) উহারা ঈমান আনিবে না, যতক্ষণ না উহারা মর্মনুদ শাস্তি প্রত্যক্ষ 
করে । (২০২) ফলে ইহা উহাদিগের নিকট আসিয়া পড়িবে আকস্মিকভাবে, উহারা 
কিছুই বুঝিতে পারিবে না (২০৩) তখন উহারা বলিবে, আমাদিগকে কি অবকাশ 
দেওয়া হইবে? (২০৪) উহারা কি তবে আমার শাস্তি ভ্বরাবিত করিতে চাহে? (২০৫) . 


Contents 


৩২৬ তাফসীরে ইবনে কাছীর 


তুমি বল, যদি আমি তাহাদিগকে দীর্ঘকাল ভোগ বিলাস করিতে দেই, (২০৬) এবং 
পরে উহাদিগের উপর যে বিষয়ে সতর্ক করা হইয়াছিল, তাহা উহাদিগের আসিয়া 
পড়ে (২০৭) তখন উহাদিগের ভোগ-বিলাসের উপকরণ কোন কাজে আসিবে কি? 
(২০৮) আমি এমন কোন জনপদকে ধ্বংস করি নাই যাহার জন্য সতর্ককারী ছিল 
না । (২০৯) ইহা উপদেশস্বরূপ আর আমি অন্যায়কারী নই । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, আমি কুফর, সত্যের অস্বীকৃতি ও 
বিদ্বেষ অপরাধীদের অন্তরে টুকাইয়া দিয়াছি। 


82181 ও 18111552১15 5 ূ 

তাহার সত্যের প্রতি ঈমান আনিবে না যাবৎ না তাহারা যন্ত্রণাদায়ক শাস্তি দেখিবে। 
কিন্তু তখন যালিমদের কোন ওজর তাহাদের পক্ষে উপকারী হইবে না। তাহাদের জন্য 
রহিয়াছে লা'নাত ও অশুভ পরিণতি । 

০:১3 389 2552 ০4250 অতঃপর আকস্মিকভাবে তাহাদের উপর শাস্তি 
আসিয়া পড়িবে তাহারা উহা টেরই পাইবে না। ১9১১০ ৯১ (1৯191 8 ১৪ 
অতঃপর তাহারা বলিবে, আমাদিগকে কিছু অবকাশ দেওয়া হইবে কি ? অর্থাৎ তাহাদের 
উপর যখন আযাব আসিয়া পড়িবে, তখন তাহারা অবকাশ লাভের জন্য আল্লাহ্‌র দরবারে 
আকঙক্ষা করিবে । যদি তাহাদিগকে কিছু অবকাশ দেওয়া হয় তবে তাহারা আল্লাহ্‌র 
আনুগত্য স্বীকার করিবে । শুধু যে কেবল কুরাইশ কাফিররা এই রূপ আকাঙক্ষা করিবে 
তাহাই নহে বরং সকল কাফির, ফাজির ও যালিম লোকেরা আল্লাহ্র আযাব দেখিতেই 
এইরূপ আকাঙ্ক্ষা করিবে । কিন্তু তাহাদের আকাঙক্ষা বিফল হইবে । তাহারা তখন 
সকলেই অনুতপ্ত হইবে । ফির'আউনের অহংকার ও দান্তিকতার দরুন সে যখন ঈমান 
আনিল না। হযরত মূসা (আ) তাহার জন্য বদ দু'আ করিলেন ঃ 


১৪:31] 55 319৭ Cy 0955 ১১০০ SA CY) 
নতি কিনি 
“হে আমার প্রতিপালক! আপনি ফির“আউন ও তাহারা সর্দারদিগকে পার্থিব জীবনে 
ধন সম্পদ ও এঁখশ্বর্য দান করিয়াছেন ........... তোমাদের দুআ কবুল করা হইয়াছে। 
(সুরা ইউনুস ৪ ৮৮-৮৯) 
বি টি TOT HEU টি নারী 


Ma 
Ello 


Contents 


সূরা আশ-শু আরা ৩২৭ 


“যখন ফির“আউন পানিতে ডুবিয়া মরিতে লাগিল তখন সে বলিয়া উঠিল, সেই 
মহান সত্তা ব্যতিত আর কোন উপাস্য নাই, যাহার উপর বনী ইসরাঈল ঈমান আনিয়াছে 
EEN ” | (সূরা ইউনুস ৪ ৯০) 

কিন্তু তাহার এ সময়ের ঈমান কোন কাজই আসিল না। পবিত্র কুরআনের অন্যন্য 
আয়াতেও ইহা উল্লেখ করা হইয়াছে যে, শাস্তি আসিবার পর কাহারও ঈমান গ্রহণযোগ্য 
হইবে না। 


09 ০৮ 


1৯০০5 (55155581 তাহারা কি আমার আযাবের জন্য ব্যস্ত হইয়া উঠিয়াছে? 
আল্লাহ্‌ তা'আলা কাফিরদিগকে ইহা দ্বারা ধমক দিয়াছেন, কারণ তাহারা উপহাস করিয়া 
রাসূলগণকে বলিত, «111 ০1১৯০ (5581 তুমি যদি সত্যি সত্যিই শাস্তি অবতীর্ণ করিতে 
পার তবে করিয়া দেও না। অতঃপর ইরশাদ হইয়াছে ঃ 
১৫১০ 51175 034০3 69 572885 


০52০5 ০4০ 


9৬৯৯3110515 

“আমি যুগ যুগ ধরিয়া ও সকল কাফিরদিগকে ভোগ বিলাসের মত্ত রাখি, অবশেষে 
তাহাদের উপর প্রতিশ্রুত শাস্তি আসিয়া পড়ে, তবে তাহাদের ভোগ-বিলাসের বস্তু 
তাহাদের কি উপকার করিতে পারিবে”? 

1১১০ 9 22৩০ 2 1১, ০1165923644 

“তখন তো তাহাদের মনে হইবে, যেন তাহারা পৃথিবীতে এক সকাল কিংবা এক 
সন্ধ্যা অবস্থান করিয়াছে” । (সূরা আন্‌ নাধি'আত £ ৪৬) 
এস ১০০৯১৮৪০১৮০ পক pe 

“তাহাদের একজন ইহাই আকাঙক্ষা করে যে, হাজার বৎসর জীবিত থাকুক । কিন্তু 
এত দীর্ঘকাল জীবিত থাকিলেও উহা আল্লাহ্‌র শাস্তিকে হটাইতে সক্ষম হইবে না” । (সূরা 
বাকারা £ ৯৬) 

ইরশাদ হইয়াছে 8,০১3 31 415 4১০ ০১৯৪ 055 

“যখন সে ধ্বংস হইবে তখন তাহার মাল তাহার কোনই উপকার করিতে পারিবে 
না”। (সূরা বাকারা ৪ ৯৬) 


এখানে ইরশাদ হইয়াছে 8 ১563 5041০ ৮৪5 2:21 ০, “তাহাদের ভোগ 
বিলাসের বস্তু তাহাদের কোনই কাজেই আসিবে না” ৷ 


Contents 


৩২৮ তাফসীরে ইবনে কাছীর 


বিশুদ্ধ হাদীস শরীফ বর্ণিত, কিয়ামত দিবসে কাফিরকে জাহান্নামের গহবরে নিক্ষেপ 
করিয়া তাহাকে জিজ্ঞাস করা হইবে, তুমি কি কোন আরাম ও প্রশান্তি লাভ করিয়াছ? সে 
বলিবে, আল্লাহ্‌র কসম! আমি কখনও কোন আরাম ও শান্তি পাই নাই। অতঃপর অন্য 
ব্যক্তিকে আনা হইবে, যে পৃথিবীতে সর্বাপেক্ষা অধিক কঠিন জীবন যাপন করিয়াছিল, 
তাহাকে বেহেশতে প্রবেশ করাইয়া জিজ্ঞাসা করা হইবে, তুমি কি কখনও কষ্ট ভোগ 
করিয়াছ ? সে বলিবে, আল্লাহ্‌র কসম! আমি কখনও কোন কষ্ট ভোগ করি নাই। আর 
এই কারণে হযরত উমর (রা) এই কবিতা আবৃত্তি করিতেন £ 

- 5 501 581 5851 21191 * Ul Al ৩০ ১১০ ol ০৭৫ 
“তুমি যখন তোমার কাম্য উদ্দেশ্য লাভ করিবে, তখন মনে হইবে যেন জীবনে 
কখনও কষ্ট স্পর্শই করে নাই” । 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন £ যেই সকল কাওম ও জাতিকে তিনি 
ংস করিয়াছেন তাহাদিগকে কেবল তখনই ধ্বংস করিয়াছেন, যখন তাহাদিগের নিকট 
নবী-রাসূল প্রেরণ করিয়াছেন, তাহাদিগকে সতর্ক করিয়াছেন অথচ, তাহার সব কিছুই 
উপেক্ষা ও অমান্য করিয়াছে । ফলে উহার অশুভ পরিণতি তাহাদিগকে পাকড়াও 
করিয়াছে । এই বিষয়ে আল্লাহ্‌ তাহাদের প্রতি কোন অবিচার করেন নাই । ইরশাদ 
হইয়াছে ঃ 

২১১৭৪ Bk 55১8৩ SII YUL ye (ছা Lo 

“আমি যে কোন জনপদকে ধ্বংস করিয়াছি, উহার জন্য সতর্ককারী নবী ছিল। 
তাহারা তাহাদিগকে উপদেশ ও নসীহত করিয়াছে। বস্তুতঃ আমি যালিম নহি” । 

আরো ইরশাদ হইয়াছে 89) ০০১১ LE Lh kL 

“আমি রাসূল প্রেরণ না করিয়া কোন কাওমে শাস্তি দেই নাই” । (সূরা ইস্রা ৪ ১৫) 
এন 24৮০০ ৮৭ ৬০ CED SB Us SUS Le 

elle EE 

“তোমার প্রতিপালক কোন জনপদকে ধ্বংস করেন না, যাবৎ উহার কেন্দ্রস্থলে এমন 


কোন রাসূল প্রেরণ না করেন, যে তাহাদের নিকট আমার আয়াত পাঠ করিয়া শুনায়”। 
(সুরা কাসাস £ ৫৯) 


Contents 


সুরা আশ-শু আরা ৩২৯ 


By & 16, & EI শা পাশ 
sad & ০৭১৮ ৩১০1 


৬:০৮ 5 Ab পা্শির্ট  & GF শার্ট & পা লৰ 
৩১০৫৪০২০০০৮ নি ১৩91) 
২5 2$ ০৯৬৮7 


১৮১১০৭৮৮০৪০ 111 


অনুবাদ £ (২১০) আর শয়তানরা উহা সহ অবতীর্ণ হয় নাই। (২১১) উহারা এই 
কাজের যোগ্য নহে এবং উহারা ইহার সামর্থও রাখে না। (২১২) উহাদিগের তো 
শ্রবণের সুযোগ হইতে দূরে রাখা হইয়াছে । 
কাছে কোনভাবেই উহার অগ্রপশ্চাৎ হইতে বাতিল আসিতে পারে না। উহা তো পরম 
জ্ঞানী ও প্রশংসিত সত্তার পক্ষ হইতে অবতারিত। হযরত জীব্রাঈল আমীন (আ) 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট উহা লইয়া আসিয়াছেন ৪ 5, LL «১ ০,155 155 উহা 
পিরোজপুর 
করিয়াছেন যে, শয়তানরা উহা কি কারণে লইয়া আসিতে পারে না। (১) যেহেতু 
রা গা রর 201 OE, 
পবিত্র কুরআন হইল, সৎকাজে নির্দেশ, অসৎকাজ হইতে নিষেধ সম্বলিত গ্রন্থ। ইহা 
আলো ও হিদায়েতপূর্ণ। শয়তান ও এই মহা গ্রন্থের মধ্যে রহিয়াছে বিরাট ব্যবধান । 
অতএব ইহা শয়তানের কাম্য হইতে পারে না (২) দ্বিতীয় কারণ হইল, শয়তান এই 
মহান গ্রন্থ বহন করিতে আনিতেও সক্ষম নহে। 

ইরশাদ হইয়াছে $ 

“যদি আমি এই কুরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করিতাম তবে তুমি উহাকে 
ভয়ে ফাটিয়া যাইতে দেখিতে” । (সুরা হাশর £ ২১) অতএব শয়তানের পক্ষেও ইহা 
বহন করা সম্ভব নহে। (৩) তৃতীয়তঃ শয়তানে পক্ষ ইহা লইয়া আসা সংগত ও সম্ভব 
হইত তবুও তাহাদের পক্ষে কুরআনের কাছে পৌঁছা সম্ভব ছিল না। কারণ তাহারা 
কুরআন শ্রবণ হইতে বঞ্চিত। রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি কুরআন অবতরণ কালে 
আসমানে ফিরিশতাগণের বড়ই কঠোর প্রহরা ছিল। অতএব কোন শয়তানের একটি শব্দ 
ও শ্রবণ করা সম্ভব ছিল না এবং উহার সহিত অন্য কিছু মিশ্রিত করিয়া দেওয়ার সম্ভব হয় 
নাই। ইহা আল্লাহ্‌র বান্দাদের প্রতি তাহার বড়ই অনুগ্রহ । এবং এইভাবে তাহার 
কিতাবকে শরী'আতের সংরক্ষণ ও তাহার রাসূলদের সাহায্য করিয়াছেন। 
ইব্‌ন কাছার__৪২ (৮ম) 


Contents 


৩৩০. _ তাফসীরে ইবনে কাছীর 
অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 
25 5-9 ZZ 3 £209 + £ ৩6৫৯ 82: এত ৩০ ৩৩১22 
1020 18145815853 SN ৮০5০৩ এ ৮০০৭] 51559 
প্রহরা ও অগ্নিশিখায় পূর্ণ পাইয়াছি। আমরা পূর্বে উহার বিভিন্ন স্থানে খবর শুনিবার জন্য 
অপেক্ষা করিতাম, কিন্তু এখন শুনিবার জন্য কান লাগাইলে তবে সে অগ্নিশিখা প্রস্তুত 
পাইবে” | সেরা জিন £ ৮ - ৯) 


না দি 


, 9৭) SES YB MELE rir 
৬৪১৪ Sis hy 0 

+ ১ চি ৪ শর্ট DAD প্ লর্প শার্ট পির & & পর 
sil ৬৮ এন ০৭ ৬৬০৬ ০৯০ ০10 


76:০2 ৬০৮ 469৮775৮455 dd $ 


৩১০০ এত ৮৮ জে ১৬৮০৪৩$০17 
৯১১১০ ৮০ ITS YN 


DA 


ASE ir BH SM NA 
nds) পুলি 1৭ 


2 MAI 


নিনন্দ্ান্রারালর বলার Kotler ea fier 20 CE 
ডাকিলে তুমি শাস্তিপ্রাপ্তদিগের অন্তর্ভুক্ত হইবে । (২১৪) তোমার নিকট আত্মীয় বর্গকে 
সতর্ক করিয়া দাও, (২১৫) এবং যাহারা তোমার অনুসরণ করে সেই সকল 
-. মু’মিনদিগের প্রতি বিনয়ী হও । (২১৬) উহারা যদি তোমার অবাধ্যতা করে, তুমি 


Contents 


সূরা আশ-শু'আরা ৩৩১ 


বলিও, তোমরা যাহা কর তাহার জন্য আমি দায়ী নহি। (২১৭) তুমি নির্ভর কর 
পরাক্রমশালী আল্লাহ্র উপর, (২১৮) যিনি তোমাকে দেখেন, যখন তুমি দণ্ডায়মান 
হও সালাতের জন্য, (২১৯) এবং দেখেন সিজ্দাকারীদিগের সহিত তোমার উঠাবসা 
(২২০) তিনি তো সর্বশ্োতা, সর্বজ্ঞ। 

তাফসীর ঃ আল্লাহ তা'আলা ইরশাদ করেন, কেবল মাত্রই তাহারই ইবাদত করিতে 
হইবে । তাহার সহিত অন্য কাহাকে ও শরীক করিলে তিনি তাহাকে শাস্তি দিবেন। 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ (সা) কে তাহার নিকটস্থ আত্মীয়-স্বজনকে সতর্ক 
করিবার জন্য হুকুম করিয়াছেন। এবং তাহাকে হহা জানাইয়া দিয়াছেন যে, ঈমান ছাড়া 
তাহাদের মুক্তির কোন উপায় নাই । আল্লাহ্‌ তা“আলা রাসূলুল্লাহ্‌ (সা)-কে এই নির্দেশ ও 
দিয়াছেন যে, তিনি যেন তাহার অনুসারী মুমিনদের জন্য সহায় হন। তাহাদের সামনে 
স্বীয় বাহুকে ঝুঁকাইয়া দেন। আর যে তাহাকে অমান্য করে সে যেই হউক না কেন, 
তাহার সকল কর্মকাণ্ড হইতে যেন সম্পর্ক মুক্ত হইয়া যায়। 

ইরশাদ হইয়াছে ৪ 

08০50০০55১5 9 UE ০০০০০ 95 

“যদি তাহারা আপনার নাফরমানী করে অবাধ্য হয় তবে আপনি বলিয়া দিন, আমি 
তোমাদের কৃত কর্ম হইতে মুক্ত” ৷ 

প্রকাশ থাকে যে, বিশিষ্ট লোকদিগকে সতর্ক করিবার জন্য নির্দেশ দানের অর্থ ইহা 
নহে, যে জনসাধরণকে সতর্ক করিতে হইবে না। বরং জনগণকে সতর্ক করিবার জন্য 
সাধারণ নির্দেশ দেওয়া রহিয়াছে, ইহা উহারই অংশ বিশেষ যেমন ইরশাদ হইয়াছে ৪ 

SLE ol LACE AS Ce Calg 932 

“যেন তুমি এমন কাওমকে সতর্ক করিতে পার যাহার পূর্বপুরুষদিগকে সতর্ক করা 
হয় নাই, ফলে তাহারা গাফিল” । (সূরা ইয়াসীন ৪ ৬) 

আরো ইরশাদ হইয়াছে 8119 ১৪ ৫১। 81 ১3: “যেন তুমি 'উ্মুল কুরা' 
peo SIR OE HAR SOUS ETE OE FE peat মরা 
সতর্ক করিতে পার” । 


আরো ইরশাদ হইয়াছে £ 
MD dl ys ১1 ১৬৪১ 02301 45০৯০ 
“তুমি যেই সকল লোকদিগকে সতর্ক কর, যাহারা তাহাদের প্রতিপালকের নিকট 
টিন NOL iS) 


Contents 


৩৩২ তাফসীরে ইবনে কাছীর 


আরো ইরশাদ হইয়াছে ৪ 


TTL as SG Sill 4255 
“যেন তুমি মু'মিনগণকে সুসংবাদ দান করিতে পার এবং ঝগড়াটে কাওমকে সতর্ক 
ocr কারান ৯৭) 


আরো ইরশাদ হইয়াছে £ &1: ১০১ 2149343 “এই কুরআন দ্বারা যেন আমি 
_ তোমাদিগকে এবং যাহাদের কাছে ইহা পৌছিবে তাহাদিগকে সতর্ক করিতে পারে” । 


24 9 ৮ 


- ১১১০৬ LG [১১] ০০ 4১ ১৫৪ ০০৪ 
প্রতিশ্রুত স্থান” । 
মুসলিম শরীফে বর্ণিত ঃ 


29 ৫১১22241১৬৪ ১০ শা এপ 


SAE রি 5 4 2 


UE Bad Me TO Op er cont COON Chen ee 
শুনিতে পাইয়া আমার প্রতি ঈমান না আনিবে, সে জাহান্নামে প্রবেশ করিবে” । উল্লেখিত 
আয়াত ও রেওয়ায়েতসমূহ দ্বারা ইহাই প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ্‌ (সা) সকল সম্প্রদায় 
ও সকল জাতির হেদায়েতের জন্য প্রেরিত। 

১১১৪৭] ৩০১ ৪৮০ "১4519 এই আয়াতের শানে নুযূল সম্পর্কে একাধিক 
রিওয়ায়েতে বর্ণিত আছে। (১) ইমাম আহমাদ রে) বলেন, আবদুল্লাহ ইব্‌ন নুমাইর (র) 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, যখন আলোচ্য আয়াতটি অবতীর্ণ 
হইল তখন নবী করীম (সা) সাফা পাহাড়ে আরোহণ করিয়া ১.০ 1 বলিয়া 
উচ্চস্বরে আওয়াজ করিলেন। ইহা শুনিয়া লোক একত্রিত হইল । যে আসিতে পারিল না 
সে প্রতিনিধি পাঠাইল। তখন রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, হে বনু আবদুল মুত্তলিব! হে বনু 
ফহ্‌র, হে বনু লুওয়াই! আচ্ছা বল দেখি যদি আমি বলি, এই পাহাড়ের পাদদেশে এই 
একটি অশ্বারোহী শত্রদল তোমাদের উপর আক্রমণ করিতে অগ্রসর হইতেছে, তবে 
তোমরা কি উহা বিশ্বাস করিবে না। তাহারা বলিল হা, করিব । তখন তিনি বলিলেনঃ 


6০ ০50৮ ৩ শি 


১০১ Sle 542 SE ID ও 
“আমি তোমাদিগের আগত কঠিন শাস্তির জন্য সতর্ক করিতেছি” । আবু লাহ্‌ব বলিলঃ 
ডি] 11252; (০17901১405৫ 1৪ 


Contents 


সুরা আশ-শু'আরা ৩৩৩ 


“সারা দিনই তোমার বিনাশ হউক । তুমি কি কেবল ইহার জন্যই ডাকিয়াছ”? এবং 
তখন এই আয়াত অবতীর্ণ হইল 8 ৩০৪৩ ৬৫1 591 |১2 এ 

ইমাম বুখারী মুসলিম তিরমিযী ও নাসাঈ (র) আ'মাশ রে) হইতে একাধিক সূত্রে 
হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

(২) ইমাম আহমাদ (রে) বলেন, ওয়াকী (র) ..... হযরত আয়েশা (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, যখন “১১১৪%| ০১১১ 2.০ ৭১19 অবতীর্ণ হইল; তখন 
রাসূলুল্লাহ্‌ (সা) দণ্ডায়মান হইয়া বলিলেন, হে ফাতিমা বিনতে মুহাম্মদ! হে সাফীয়্যাহ 
বিনতে আব্দুল মুত্তালেব, হে আব্দুল মুত্তালিবের সন্তানগণ ৷ আল্লাহ্‌ দরবারে আমি 
তোমাদের জন্য কিছুই করিতে পারিলম না। অবশ্য আমার মাল হইতে যাহা ইচ্ছা প্রার্থনা 
করিতে পার । হাদীসটি কেবল ইমাম মুসলিম বর্ণনা করিয়াছেন। 

(৩) ইমাম আহমাদ রে) বলেন, মু'আবীয়াহ ইব্‌ন আমর (র) ..... হযরত আবু 
হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন, যখন ১১১১ ৬১১১২০১১১19 অবতীর্ণ 
হইল, তখন রাসূলুল্লাহ্‌ (সা) বিশিষ্ট সাধারণ সকল কুরাইশকে ডাকিলেন, তিনি বলিলেন, 
হে কুরাইশগণ! তোমরা নিজের সত্তাকে আগুন হইতে রক্ষা কর। হে বনু কা'ব, তোমরা 
স্বীয় সত্তাকে আগুন হইতে বাঁচাও ৷ হে বনু হাশিম! তোমরা নিক সত্তাকে আগুন হইতে 
মুক্ত কর। হে বনু আবদুল মুত্তালিব! তোমরা নিজ সত্তাকে আগুন হইতে রক্ষা কর। হে 
ফাতেম বিনতে মুহাম্মদ (সা)তুমি নিজেকে আগুন হইতে রক্ষা কর। আমি আল্লাহ্র 
দরবারে তোমাদের জন্যই কিছুই করতে পারিব না। অবশ্য তোমাদের সহিত যে আমার 
আত্মীয়তার সম্পর্ক রহিয়াছে উহার জন্য তোমাদের পার্থিব হক আমি পূর্ণ করিব। ইমাম 
মুসলিম ও ইমাম তিরমিযী (র) আবদুল মালিক ইব্‌ন উমাইর (র) হইতে অত্র সনদে 
হাদীসটি বর্ণনা করিয়াছেন । তবে ইমাম তিরমিযী (র) বলেন, অত্র সূত্রে হাদীসটি গরীব । 
ইমাম নাসাঈ (র) মুসা ইব্‌ন তাল্হা (র)-এর সূত্রে হাদীসটি মুরসালরূপে বর্ণনা 
করিয়াছেন। সনদে তিনি আবু হুরায়রা (রা)-এর উল্লেখ করেন নাই । তবে মুত্তালিলরূপে 
বর্ণিত হওয়াই বিশুদ্ধ । ইমাম বুখারী ও মুসলিম (র) ইমাম যুহরী (র) হযরত আবু 
হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন । 

ইমাম আহমাদ (র) বলেন, ইয়াধীদ রে) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ হে বনু আবদুল মুত্তালিব । তোমরা 
আল্লাহর আযাব হইতে নিজেকে বীচাইয়া রাখ । হে সাফীয়্যাহ! হে ফাতেমা তোমরা 
নিজেকে আল্লাহ্র আযাব হইতে বাচাইয়া রাখ । আল্লাহ্‌র দরবারে আমি তোমাদের কোন 
উপকার করিতে পারিব না। আমার মাল হইতে তোমরা যাহা ইচ্ছা চাহিয়া লও । অত্র 
সুত্রে কেবল ইমাম আহমাদ-ই হাদীসটি বর্ণনা করিয়াছেন। আর তিনি মু'আবিয়াহ (র) 


Contents 


৩৩৪ তাফসীরে ইবনে কাছীর 


ee আবু হুরায়রা (রা) এর সূত্রে মারফুরূপে তিনি একাই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 
আরো তিনি হাসান রে) ..... দা হয়া যাহ আয মারফুরূপে হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। 

আবু ইয়ালা (র) বলেন, সুওয়াইদ ইব্ন সাঈদ (র) ..... আবু হুরায়রা (র) হইতে 
বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) বলিলেন, হে বনু কুসাই! হে বনু হাশিম! হে বনু 
আব্দে মুনাফ! আমি তোমদিগের জন্য সতর্ককারী! মৃত্যু লোকদের উপর আচমকা 
আক্রমণকারী! এবং কিয়ামতের ময়দানে তেমাদের প্রতিশ্রুতি স্থান 

(৪) ইমাম আহমাদ (র) বলেন, ইয়াহইয়া ইব্‌ন সাঈদ (র) কাবীসা ইবন মুখারিফ . 
ও যুহাইর ইব্‌ন আমর (র) হইতে বর্ণিত। তাহার বলেন, যখন এ ৯০ ৬১13 
১৮) অবতীৰ্ণ হইল, তখন রাসূলুল্লাহ (সা) পাহাড়ের উচ্চ শিখরে আরোহণ করিয়া 
একটি বড় পাহাড়ের উপর দণ্ডায়মান হইলেন এবং উচ্চস্বরে ডাকিলেন। হে বনূ আব্দুল 
মুত্তালিব! আমি তোমাদের জন্য সতর্ককারী! আমার ও তোমাদের দৃষ্টান্ত হইল, সেই 
ব্যক্তির মত যে শক্র দেখিয়া নিজের পরিবার-পরিজনকে সতর্ক করিবার জন্য দৌড়াইল 
যেন তাহারা আত্মরক্ষা ব্যবস্থা করিতে পারে । আর এই জন্য সে চিৎকার শুরু করিল । 
ইমাম মুসলিম ও নাসাঈ. (র) সুলায়মান ইবন্‌ তরখান তায়মী (র) কাবীসা ইবৃন আমর 
হিলালী (র) হইতে অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন। 

ys NEBR Le: আসওয়াদ ইব্‌ন আমির রে) সা হযরত আলী 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন ৪ -::১3৪3| ৬5,১০ ১১13 যখন অবতীণ হইল 
তখন নবী করীম তাহার পরিবার-পরিভকৈ একত্রিত করিলেন তাহারা মোট ত্রিশ জন 
ছিলেন। তাহারা সকলে একত্রিত হইয়া পানাহার করিল। ইহার পর রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন, কে আছে যে ব্যক্তি আমার খণ ও ওয়াদাসমূহ পূর্ণ করিতে পারিবে এবং সে 
বেহেশতে আমার সহিত থাকিবে এবং আমার পরিবার পরিজনদের আমার প্রতিনিধিত্ব 
করিবে । তখন এক ব্যক্তি বলিল, হে আল্লাহ্র রাসূল! আপনি তো সমুদ্রকে আপনার এই 
দায়িত্ব গ্রহণ করিতে পারিবেন ? রাসূলুল্লাহ্‌ সো) তিনবার এই রূপ বলিলেন, কিন্তু কেহ 
উহার জন্য প্রস্তুত হইল না। হযরত আলী (রো) বলেন, আমি বলিলাম, হে আল্লাহ্র 
রাসূল! আমি ইহার জন্য প্রস্তুত। 

ইমাম আহমাদ (র) বলেন, আফ্ফান (র) ..... হযরত আলী (রা) হইতে বর্ণিত। 
তিনি বলেন, একবার রাসুলুল্লাহ্‌ সো) বনু আব্দুল মুত্তালিবকে একত্রিত করিলেন তাহারা 
.. বড় একটি দল ছিল এবং ছিল বড় পেটুক। এক একজন একটা বক্রীর বাচ্চা অনায়াসে 
খাইয়া ফেলিত। উহার সাথে বড় একটা দুধের পাত্র দুধও পান করিত। রাসূলুল্লাহ্‌ সো) 
তাহাদের জন্য এক মুদ্দ খাবার প্রস্তুত করিলেন। কিন্ত তাহারা তৃপ্ত হইয়া আহার করিল 


Contents 


সুরা আশ-শু আরা ৩৩৫ 


এবং আহারের পর যাহা অবশিষ্ট থাকিল উহা দেখিয়া মনে হইল যেন খাবারে তাহারা 
স্পর্শই করে নাই । অতঃপর এক পেয়ালা দুধ উপস্থিত করা হইল, উহা হইতে তাহারা ও 
পরিতৃপ্ত হইয়া পান করিল এবং যাহা অবশিষ্ট থাকিল উহা মন হইল যেন তাহারা উহাতে 
স্পর্শ করে নাই। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন, হে বনু আবদুল মুত্তালিব! আমি 
বিশেষভাবে তোমাদের প্রতি এবং সাধারণভাবে সকল মানব জাতির প্রতি প্রেরিত 
হইয়াছি। এখন যে আলৌকিক ঘটনা ঘটিল উহা তোমরা দেখিতে পাইলে । তোমাদের 
মধ্যে এমন কেহ কি আছে, যে আমার হাতে বায়'আত করিবে এই শর্তে যে, সে আমার 
ভাই ও সাথী হইবে। রাবী হযরত আলী (রা) বলেন, ইহার উত্তরে কেহই কিছুই বলিল 
না। অতঃপর আমি দণ্ডায়মান হইয়া তাহার নিকট পৌছলাম অথচ, আমি ছিলাম উহাদের 
মধ্যে সর্বকনিষ্ঠ । তিনি আমাকে বলিলেন, তুমি বসিয়া পড়, হযরত আলী রো) বলেন, 
রাসূলুল্লাহ্‌ সো) তিনবার এই রূপ বলিলেন এবং প্রতিবারই আমি তাহার নিকট পৌছিলে 
তিনি আমাকে বসিতে বলিতেন, কিন্তু তৃতীয়বার তিনি আমার হাতের উপর হাত রাখিয়া 
বায়'আত গ্রহণ করিলেন। 

ইহা হইতে দীর্ঘ অপর একটি সূত্রে হাদীসটি বর্ণিত হইয়াছে। যেমন হাফিয আবু 
বাকর বায়হাকী (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ (র) ..... হযরত আলী (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, যখন ৭] 202 ৯১19 ০৪১৪১] ৬1১১2 এ-০ Ul 
১১০৭৭। 25 ০: অবতীৰ্ণ হইল, তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, আমি জানি, 
যদি এখন আমার কাওমের নিকট এই পয়গাম লইয়া যাই তবে তাহারা আমার সহিত 
অবাঞ্চিত ব্যবহার করিবে । অতএব আমি কিছুক্ষণ নীরব রহিলাম। কিন্তু কিছুক্ষণই পরই 
জিবরাঈল (আ) আমার কাছে আসিলেন। তিনি বলিলেন, হে মুহাম্মদ! যদি আপনি 
আদেশ পালন না করেন, তবে আপনাকে শাস্তি ভোগ করিতে হইবে । অতঃপর 
রাসূলুল্লাহ্‌ সো) আমাকে বলিলেন, হে আলী! আল্লাহ্‌ তা'আলা আমাকে আত্মবীয়-স্বজনকে 
সতর্ক করিবার জন্য নির্দেশ দিয়াছেন। কিন্তু এই জানিয়া যে, যদি এই মুহুর্তেই আমি 
আমি নীরব রহিয়াছি কিন্তু জীব্রাঈল (আ) আসিয়া আমাকে সতর্ক করিয়াছেন যে, যদি 
আমি আল্লাহ্‌র হুকুম পালন না করি তবে শাস্তি ভোগ করিতে হইবে । 

অতএব হে আলী! তুমি একটি বক্রীর গোস্ত পাকাইয়া প্রস্তুত কর। এক এক দুধ ও 
প্রস্তুত রাখ । অতঃপর বনু আব্দুল মুস্তালিবকে ডাকিয়া. একত্রিত কর। আমি তাহার নির্দেশ 
পালন করিলাম ৷ তাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট একত্রিত হইল । তাহাদের মোট 
সংখ্যা ছিল চল্লিশ জন কিংবা একজন কমবেশী হইতে পারে৷ তাহাদের মধ্যে তাহার 
চাচা আবু তালিব, আবু লাহাব, হামযা, এবং আব্বাসও ছিলেন। আমি তাহাদের সম্মুখে 


Contents 


৩৩৬ . তাফসীরে ইবনে কাছীর 


খাবারের বড় পাত্র পেশ করিলাম ৷ রাসূলুল্লাহ্‌ (সা) উহা হইতে এক টুক্রা লইয়া উহা 
দাত দ্বারা দ্বিখণ্ডিত করিয়া পুনরায় খাবারের পাত্রের এক পাশে রাখিয়া দিলেন। অতঃপর 
তিনি সকলকে উহা হইতে আহার করাইলেন। সকলে আহার করিয়া পরিতৃপ্ত হইল। 
অথচ খাবারের পাত্রে তাহার আঙ্গুলী সমূহের চিহ্ন দেখা যায়। উহা হইতে একটু কমিল 
না। অথচ তাহাদের একজনই পুরা খাবার খাইয়া থাকে । ইহার পর রাসূলুল্লাহ্‌ (সা) 
তাহাদিগকে দুধ পান. করাইতে বলিলেন । তাহারা দুধের পাত্র হইতে পান করিয়া 
সকলেই তৃপ্ত হইল। অথচ পাত্রের যেই দুধ ছিল উহা তাহাদের একজনই পান করিয়া 
শেষ করিতে পারে । খাবার শেষে রাসূলুল্লাহ্‌ (সা) যখন তাহাদের সহিত কথা বলিতে 
চাহিলেন, তখন আবু লাহবই অগ্রে এই বলিয়া উঠিল, মুহাম্মদ তো তোমাদিগের উপর 
বেশ যাদু চালাইয়াছে। ইহার পর তাহারা সকলেই উঠিয়া চলিয়া গেল৷ কিন্তু রাসূলুল্লাহ্‌ 
(সা) তাহাদের সহিত কোনই কথাই বলিতে পারিলেন না। 

অতএব দ্বিতীয় দিন রাসূলুল্লাহ্‌ (সা) পুনরায় হযরত আলী (রা)-কে প্রথম দিনের মত 
বক্রীর গোশত ও দুধের ব্যবস্থা করিয়া সকলকে দাওয়াত করিতে বলিলেন । হযরত 
আলী (রা) বলিলেন, আমি তাহার আদেশ পালন করিলাম । খাবার ও দুধের ব্যবস্থা 
করিলাম । তাহারা সকলে একত্রিত হইল । এবং প্রথম দিনের মতই পানাহার করিল। 
অর্থাৎ এ অল্প খাবার ও দুধ সকলেই তৃপ্ত হইয়া পানাহার করিল অথচ, উহা তাহাদের 
একজনই খাইতে পারে । আজও যখন রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদের সহিত কথা বলিতে 
ইচ্ছা করিলেন, তখন আবু লাবাবই প্রথম বলিয়া উঠিল । মুহাম্মদ তো খুব যাদু 
করিয়াছে । ইহার পর তাহারা সকলে উঠিয়া চলিয়া গেল। কিন্তু রাসূলুল্লাহ্‌ সো) আজও 
তাহাদের সহিত কথা বলিতে পারিলেন না। পরবর্তীকালে তিনি হযরত আলী (রা)-কে 
বলিলেন, হে আলী! আজ তুমি আবারও আমাদের জন্য গতকালের মত পানাহারের 
ব্যবস্থা কর। এই ব্যক্তি (আবূ লাহব) তো সব কিছু উলট পালট করিয়া দিল। 
লোকজনের সহিত সে আমাকে কথা বলিতে দিল না। 

হযরত আলী (রা) বলেন, আমি পূর্বের মত পানাহারের ব্যবস্থা করিয়া এ 
লোকজনকে একত্রিত করিলাম । রাসূলুল্লাহ্‌ সো) ও তাহাদিগকে পূর্বের ন্যায় আপ্যায়ন 
করিলেন। তাহারা পরিতৃপ্ত হইয়া পানাহার করিল। আল্লাহ্‌র কসম! তাহাদের সকলের 
জন্য যেই পরিমাণ খাবার ও দুধের ব্যবস্থা করা হইয়াছিল উহা তাহাদের একজনের জন্য 
যথেষ্ট ছিল। রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদিগকে বলিলেন, হে বনু আব্দুল মুত্তালিব । আমি 
গোটা আরবে এমন একজন যুবককেও জানি না আমার চাইতে উত্তমবস্তু তোমাদের জন্য 
পেশ করিয়াছে । আমি তোমাদের জন্য ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ লইয়া 
আসিয়াছি। 


Contents 


সুরা আশ-শু'আরা ৩৩৭ 


আহমদ ইব্‌ন আবদুল জব্বার (র) বলেন, ইবৃন ইসহাক (র) রিওয়ায়েতটি ..... 
আবদুল্লাহ ইব্‌ন হারিস (র) হইতে বর্ণনা করিয়াছেন। 

আবূ জাফর ইব্‌ন জরীর (র) ইব্‌ন হুমাইদ (র) ..... হযরত আলী (রা) হইতে 
হাদীসটি অনুরূপ বর্ণনা করিয়াছেন। অবশ্যই শেষে অতিরিক্ত বর্ণনা করিয়াছেন এবং 
তাহা হইল, “আর আমার প্রতিপালক আমাকে তাহার প্রতি তোমাদিগকে দাওয়াত দিতে 
হুকুম করিয়াছেন, অতএব তোমাদের এমন কে আছে, যে আমার ভাই হইয়া আমার 
সাথী হইবে এবং এই বিষয়ে আমার সহায়তা করিবে" । হযরত আলী (রা) বলেন, ইহা 
শুনিয়া সকলেই নীরব রহিল। কিন্তু আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার 
সাহায্যকারী হইব। অথচ আমি তাহাদের মধ্যে হইতে সকলের ছোট ছিলাম। রাসূলুল্লাহ্‌ 
(সা) আমার কাধ ধরিয়া বলিলেন, এই আমার ভাই ও সাথী । অতএব তোমরা তাহার 
কথা শুন ও অনুকরণ কর। ইহা শুনিয়া তাহারা সকলেই হাসিয়া উঠিল এবং আবু 
তালেবকে বলিল, তোমাকে তো মুহাম্মদ তোমার পুত্রের কথা শুনিতে ও তাহার অনুকরণ 
করিতে আদেশ দিয়াছে । রিওয়ায়েতটি কেবল আবদুল গফ্ফার ইব্‌ন কাসিম (র) বর্ণনা 
করিয়াছেন । কিন্তু সে পরিত্যয্য, মিথ্যুক ও শীয়া । আলী ইব্‌ন মদীনী (র) তাহাকে মিথ্যা 
হাদীস রচনাকারী বলিয়া অভিযুক্ত করিয়াছেন। সকল ইমাস্ণ তাহাকে দুর্বল বলিয়াছেন । 

(অপর সুত্র) ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা ..... ইব্‌ন হারিস (র) 
হইতে বর্ণিত। তিনি বলেন, হযরত আলী (রা) বর্ণনা করিয়াছেন, যখন ১৯১1৪ 
১১১৪%। 5১8০ অবতীর্ণ হইল । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হে আলী একটি বক্রী 
পাও ও এক ছা‘ খাদ্য ও এক পাত্র দুধের ব্যবস্থা কর। আমি নির্দেশ পালন করিলাম 
অতঃপর তিনি আমাকে বলিলেন, বনু হাশেমকে ডাকিয়া আন । তাহাদের সংখ্যা তখন 
ছিল চল্লিশ কিংবা একজন কম বেশী হইতে পারে । তাহাদের মধ্যে দশ জন এমনও ছিল . 
যাহাদের প্রত্যেকেই পুরা বক্রী ঝোলসহ খাইয়া ফেলিতে পারে । তাহাদের কাছে যখন 
গোশ্তের পাত্র আনা হইল, তখন রাসূলুল্লাহ্‌ (সা) উহার উপরের একটি টুক্রা লইয়া 
বলিলেন, তোমরা খাইতে শুরু কর। তাহারা আহার শুরু করিল এবং পরিতৃপ্ত হইয়া 
আহার শেষ করিল । কিন্তু পাত্রের গোশত হইতে একটুও কমিল না। অতঃপর আমি 
তাহাদের সম্মুখে দুধের পাত্র হাযির করিলাম এবং তাহারা উহা হইতে পরিতৃপ্ত হইয়া পান 
করিল । 

হযরত আলী (রা) বলেন, উহা হইতেও অবশিষ্ট থাকিল। তাহারা যখন পানাহার 
হইতে অবসর হইল, তখন রাসূলুল্লাহ্‌ (সা) কথা বলিতে ইচ্ছা করিলেন, কিন্তু তাহার 
কথা বলিবার পূর্বে তাহারা বলিয়া উঠিল, আজকের মত যাদু আর কখনও দেখি নাই। 
অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) নীরব হইয়া গেলেন। রাসূলুল্লাহ্‌ (সা) পুনরায় বলিলেন, 
ইব্‌ন কাছীর__৪৩ (৮ম) 


Contents 


৩৩৮ তাফসীরে ইবনে কাছীর 


বক্রীর একটা পাও পাকাড়াও। আমি আদেশ পালন করিলাম । রাসূলুল্লাহ্‌ (সা) 
তাহাদিগকে পুনরায় দাওয়াত করিয়া আনিলেন। তাহারা পানাহার করিয়া অবসর হইল 
এবং প্রথম দিনের মতই বাক্যলাপ করিয়া চলিয়া গেল এবং রাসূলুল্লাহ (সা) নীরব 
রহিলেন। ইহার তিনি আবারও আমাকে বক্রীর পাও পাকাইতে হুকুম করিলেন । আমি 
হুকুম পালন করিলাম এবং তাহাদিগকে একত্রিত করিলাম । তাহরা পানাহার করিয়া 
অবসর হইলে আজ রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে প্রথম বলিলেন, তোমাদের মধ্যে কে 
আছে আমার খণ পরিশোধ করিতে পারে এবং আমার পরে আমার পরিবার-পরিজনের 
দায়িত্ব গ্রহণ করিতে পারে। হযরত আলী (রো) বলেন, ইহা শুনিয়া সকলে নীরব রহিল 
এমন কি আব্বাসও নীরব রহিলেন। কারণ তাহার ধারণা ছিল তাহার খণ পরিশোধ 
করিতে তাহার সমস্ত মালই শেষ হইয়া যাইবে । হযরত আলী (রা) বলেন, যেহেতু আমি 
ছোট এবং আব্বাস ছিলেন বয়োবৃদ্ধ লোক এই কারণে আমি কিছুই বলিলাম না, নীরব 
রহিলাম। ইহার পর রাসূলুল্লাহ্‌ (সা) পুনরায় একই কথার পুনরাবৃত্তি করিলেন, কিন্তু 
আব্বাস তখনও চুপ রহিলেন। এইবার আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ্‌! আমি এই দায়িতৃ 
গ্রহণ করিতেছি । অথচ আমার অবস্থা ছিল তখন বড়ই করুন । আমার চক্ষুদ্বয় ছিল তখন 
গভীরে । পেট ছিল বড় এবং পায়ের গোছা ছিল মাংসে পরিপূর্ণ। হযরত আলী (রা) 
হইতে একাধিক সূত্রে হাদীসটি বর্ণিত হইল । রাসূলুল্লাহ্‌ (সা) যে তাহার চাচা ও বংশীয় 
অন্যান্য লোকদের নিকট তাহার খণ পরিশোধ করিবার ও তাহার পরিবারের দায়িতৃ 
বহন করিবার আবেদন রাখিয়াছিলেন, উহার কারণ হইল যে, তিনি আল্লাহ্‌র দীন 
প্রচারের কারণে যে কোন মুহুর্তে আল্লাহর রাহে শাহাদাত বরণ করিবার আশংকা 
করিতেন। কিন্তু পরবর্তীকালে এই আয়াত অবতীর্ণ হইল, তখন তিনি নিরাপদ হইলেন। 
ইরশাদ হইয়াছেঃ 
5৮2৮৮805857 05 এ ১০ এগ। 5১৪ 08690৮৮1025 
১180] 0০ 4০১21104211) 

“হে রাসূল! তুমি তোমার প্রভুর পক্ষ হইতে প্রেরিত পয়গাম পৌছাইয়া দাও । নচেৎ 
তাহার রিসালতের দায়িত্ব পালন করা হইবে না। আর আল্লাহ্‌-ই তোমাকে মানুষের হাত 
হইতে রক্ষা করিবেন” । এই আয়াত অবতীর্ণ হইবার পূর্বে রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রহরার 
ব্যবস্থা ছিল। 

যেহেতু তখন পর্যন্ত বনু হাশেমের মধ্যে হযরত আলী (রা) অপেক্ষা মযবূত ঈমানের 
অধিক আর কেহ ছিল না। এই কারণে তিনিই রাসূলুল্লাহ্‌ (সা) পক্ষ হইতে দায়িত্‌ গ্রহণ 
করিয়াছিলেন । ইহার পর হযরত নবী করীম (সা) সাফা পাহাড়ে আরোহন করিয়া 
অন্যান্য গোত্র সমূহকে বিশেষ ও সাধারণভাবে তাওহীদের দাওয়াত দেন। 


Contents 


সূরা আশ-শু আরা ৩৩৯ 


এমন কি তাহার চাচা, তাহার ফুফু, কন্যার নাম লইয়া বলিলেন, আমি তোমাদের 
জন্য সতর্ককারী। বস্তুত হিদায়েতে দানের কর্তৃক কেবলমাত্র মহান আল্লাহ্‌র । তিনিই 
যাহাকে ইচ্ছা সঠিক পথের দিশা দান করেন। 

হাফিয ইব্ন আসাফির (র) বলেন, আমর ইব্‌ন সামূরাহ (র) ..... আবদুল ওয়াহিদ 
দামেশ্কী (র) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ দারদা (র)-কে জনগণের সম্মুখে 
হাদীসের দরস দিতে ও ফাত্ওয়া দান করিতে দেখিয়াছি। তখন তীহার পুত্র তাহার 
পার্শে বসিয়া কথা বলিতেছেন । তাহাকে জিজ্ঞাসা করা হইল, সকল লোক অতি আগ্রহের 
সহিত আপনার নিকট হইতে ইল্ম ও জ্ঞান অর্জন করে অথচ, আপনার পরিবার-পরিজন 
উহা হইতে বেপরোয়া হইয়া রহিয়াছে। ইহার কারণ কি ? তখন তিনি বলিলেন, আমি 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি ৪ 


যা খেত গে প্রেস ০১ ৭৭1০) 
“সর্বাপেক্ষা অধিক দুনিয়া ত্যাগী হইলেন আম্বিয়ায়ে কিরাম, তাহাদের উপর কঠিন 
হইল তাহাদের আত্বীয়-স্বজন” । 
=A! ১2১০] ৬ ২,59 আর হে নবী! তুমি তুমি সার্বভৌম ক্ষমতার অধিকারী 
ডা তোমার 
সাহায্যকারী, তোমার সংরক্ষণকারী এবং যিনি তোমার কালেমাকে বুলন্দকারী । (5১1 


১৬৪১ ০২৯ 41১2 তুমি যখন সালাতে দণ্ডায়মান হও তখন তিনি তোমাকে দেখেন। 
যেমন অন্যা্র ইরশাদ হইয়াছে? 


“he ক Se 


ate কা এ ক 1 Co চোখের সামনে ও আমার 

ংরক্ষণে আছ” । 

ইব্‌ন আব্বাস (রা) বলেন, ETAT) এর অর্থ হইল, তুমি যখন 
সালাতে দণ্ডায়মান হও তখন তিনি তোমাকে দেখেন । ইকরিমাহ (র) বলেন, আয়াতের 
অর্থ হইল, আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ (সা)-এর রুকু সিজ্দা ও সালাতের জন্য তাহার 
দণ্ডায়মানকে দেখেন। যাহ্হাক (র) বলেন, বিছানা ও মজলিস হইতে যখন তিনি 
দপ্তায়মান হন তখন আল্লাহ্‌ তাহাকে দেখেন। 


শা রক কাক 


০১৬৯/০এ। ৪৪ ৬55, কাতাদাহ রে) বলেন, পূর্ববর্তী আয়াতের অংশ জুড়িয়া 
ইহার অর্থ হইল, আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ (সা) এর একাকী সালাতের দণ্ডায়মান 
অবস্থাও দেখেন, আর যখন সালাত পড়েন উহাও দেখেন। ইকরিমাহ, আতা খুরাসানী ও 
হাসান বাসরী রো) ও এই অর্থ করিয়াছেন। হযরত মুজাহিদ (র) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 


Contents 


aa . তাফসীরে ইবনে কাছীর 


যেমন সম্মুখে দেখেন, পশ্চাতে তেমনি দেখিতেন। দলীল হিসাবে তিনি এই রিওয়ায়েত 
পেশ করেন ঃ 


99৮6 % 5 


-৪১% e lier 3 ৭ oe 
কিপার কা রাগের 
টিটি পরান 
আল্লাহ্‌ জানেন। 


০. 4০ 2 “2 65 


Ll ০ ৬৯ ৭। অবশ্যই আল্লাহ্‌ তা'আলা তাহার বান্দাদের কথাবার্তা ও 
শুনেন এবং তাহাদের চলাচল সম্পর্কে পরিজ্ঞাত। যেমন ইরশাদ হইয়াছে ঃ 


Ys bo SS ৮০০৪১০94515 EG Uy 
- 42৪ ১১৪২5 3) হি 
“হে নবী! যেই অবস্থাতে থাকেন না কেন এবং কুরআনের যাহা কিছু পাঠ করুন না 
কেন আর যে কোন কর্মকাণ্ড করুন না কেন, আমি তোমাদের উহাতে লিপ্ত থাকাকালে 
টা দারা নি 


0 


(৫ রা 
ely ১ ৬ ৯৬ ০০৬০1 
ASD 05 ৪৫৮ 
সি এআ ওঠ ৬০১ 


sh: ob ৬ 7৮4. ৫৮ ০৮৫ 
9%9 ০০ bo 11 


AA BL 85252 


SEAT ALS 
ew EL 


Sn ST SAGA ৮10 


শর 


ৰ s So & শার্ট পার্ট AA 


০১০ ৩০ Ss AB rN 


Contents 


সূরা আশ-শু'আরা ৩৪১ 


22. 254 6 22. 4575 3 এ 
তা ৮9১৮০০৯৭০১০ সন ০১৪) 1 

রি 2 
এ ০8০4৬৯৭৬০০৩ nr Bl 

১০১৫ AY 
' ০১০৭ এন 

অনুবাদ £ (২২১) তোমাদিগকে কি আমি জানাইব, কাহার নিকট শয়তানরা 
উপস্থিত হয় । (২২২) উহারা তো অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী পাপীর 
নিকট ৷ (২২৩) উহারা কান পাতিয়া থাকে এবং উহাদিগের অধিকাংশই মিথ্যবাদী 
(২২৪) এবং কবিদিগকে অনুসরণ করে তাহারা যাহারা বিভ্রান্ত । (২২৫) তুমি দেখ 
না উহারা উদভ্রান্ত হইয়া প্রত্যেক উপত্যকায় ঘুরিয়া বেড়ায় । (২২৬) এবং যাহা 
করে না তাহা বলে । (২২৭) কিন্তু উহারা ব্যতিত যাহার ঈমান আনে ও সৎকার্ষ করে 
এবং আল্লাহকে বারবার স্মরণ করে। অত্যাচারীরা শীঘ্রই জানিবে উহাদিগের 
গন্তব্যস্থল কোথায় ? 

তাফসীর ৪ যেই সকল মুশরিকরা ধারণা করে যে, হযরত মুহাম্মদ (সা)-এর 
রিসালত সত্য নহে এবং নিজের পক্ষ হইতে কুরআন রচনা করিয়া কিংবা জিন সরদারের 
শিক্ষায় কুরআন সংকলন করিয়া মানুষের সম্মুখে পেশ করিয়া থাকে । আল্লাহ্‌ তা'আলা 
তাহাদের এই অপবাদের প্রতিবাদ করিয়া বলেন, পবিত্র কুরআন আল্লাহ্র পক্ষ হইতে 
অবতীর্ণ হইয়াছে । একজ বিশ্বস্ত ফিরিশতা রাসূলুল্লাহ (সা)-এর নিকট বহন করিয়া 
আনিয়াছে। ইহা শয়তানের পক্ষ হইতে নহে। কুরআনের পবিত্র পৃত পবিত্র গ্রন্থের প্রতি 
শয়তানের কোন প্রকার আগ্রহ থাকিতে পারে না। শয়তান তো কেবল সেই সকল 
লোকের কাছে আসিতেই আনন্দ বোধ করে যাহারা তাহার মত মিথ্যা ও অন্যায় কাজকে 
পসন্দ করে । যেমন মিথ্যাবাদী কাহিন-জ্যোতিষী । ইরশাদ হইয়াছে ঃ 

25041104০85 055 92৮22410955 ০০ ৫০৫৫9 ৫ 

শয়তান দল যে কাহার উপর শোয়ার হয় উহা কি তোমাদিগকে আমি বলিব ? সে 
তো প্রত্যেক মিথ্যবাদী ও অপরাধীর উপরে সোয়ার হয়৷ যেহেতু শয়তান মিথ্যাচারে 
লিপ্ত থাকে যাবতীয় অন্যায় অপরাধে সে আত্মতৃপ্তিবোধ করে, অতএব এমন কুরুচি 
সম্পন্ন অন্যান্য লোক যেমন কাহিন ও জ্যোতিষী ইত্যাদির নিকটই সে অবতরণ করিয়া 
থাকে । 

CES LAST plat ৩: 

তাহার আসমান হইতে চুরি করিয়া কথা শুনিবার চেষ্টা করে হয়ত বা গায়েবের এক 

আধটি কথা শুনিয়া লয় এবং উহার সহিত এক শতটি মিথ্যা কথা মিশাইয়া মানুষের 


Contents 


৩৪২ তাফসীরে ইবনে কাছীর 

নিকট পেশ করে। যেহেতু চুরি করিয়া শ্রুত কথাটি সত্য প্রমাণিত হয়। এবং 
পরবর্তীকালে মিলিত সকল কথাই তাহারা সত্য বলিয়া বিশ্বাস করে । যেমন ইমাম বুখারী 
(র) ..... উরওয়া ইব্‌ন যুবাইর (রা) হইতে বর্ণনা করিয়াছেন, হযরত আয়েশা (রা) 
বলেন, একবার লোকজন রাসূলুল্লাহ (সা)-এর নিকট কাহিনদের সম্পর্কে জিজ্ঞাসা 
করিলে তিনি বলিলেন £ *১.১1-..:1 ৫১1 তাহারা কোন বস্তু নহে অর্থাৎ তাহারা 
বিভ্রান্ত । তাহারা বলিল, এ সকল লোক এমন কিছু কথা ও বলে যাহা সত্য বলিয়া 
প্রমাণিত হয় । তখন তিনি বলিলেন ৪ 


9 ৮. ৮ ০ 


7০১৫০০০১০১৫ 5০ ০১০৯১০০৯১৪৯ 
“এ সত্য কথাটি হইল কোন জীনের কুড়াইয়া আনা কথা । অতঃপর সে মুরগীর মত 
করকরাইয়া তাহার কোন বন্ধুকে শুনাইয়া দেয় এবং এ বন্ধুটি উহার সহিত আরো 
একশতটি মিথ্যা মিলাইয়া অন্যের নিকট বর্ণনা করে” । ইমাম বুখারী (র) আরো বলেন, 
হুমায়দী (র) ..... হযরত আবু হুরায়ারা (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
(সা) ইরশাদ করিয়াছেন ৪ আল্লাহ্‌ আসমানে যখন কোন কথা সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন 
ফিরিশতাগণ আদব সহকারে তাহাদের বাহু অবনত করে । তখন তাহারা এমন শব্দ 
শুনিতে পায় যেমন কোন পাথরের উপর জিঞ্জিরের শব্দ শ্রুত হয় । যখন তাহারা নিবি 
বলে সত্য বলিয়াছেন। তিনিই বড়ই মহান। তাহাদের আলাচনা কান চুরি করিয়া ও 
শুনিবার জন্য জিনদের একটি দল একের উপর এক দল আসমান পর্যন্ত পৌছিয়া যায় 
এবং ফিরিশতাগণের আলোচনা হইতে একটি আধটি কথা শুনিয়া একের পর একজন 
জিনকে শুনাইয়া দেয়। এমন কি তাহারা এ কথাটি কোন যাদুকর কিংবা কাহিনের নিকট 
বলিয়া দেয়। তখন এমন হয় যে নিচের জীনকে শুনাইবার পূর্বেই নিক্ষিপ্ত আগুনের পিণ্ড 
তাহাকে আঘাত হানে । আবার কখনও আঘাতের পূর্বেই পৌছাইয়া দেয়। কিন্তু উহার 
সহিত আরো এক শতটি মিথ্যা মিলিত হইয়া মানুষের কাছে পৌছাইয়া যায়। যেহেতু 
আসমান হইতে চুরি করা কথাটি সত্য বলিয়া প্রমাণিত হয়। সুতরাং মানুষ অন্যান্য কথা 
সত্য বলিয়া বিশ্বাস করে। হাদীসটি কেবল ইমাম বুখারীই বর্ণনা করিয়াছেন। ইমাম 
মুসলিম (রে) যুহরী (র) হইতে এবং তিনি কিছু সংখ্যক আনসার হইতে অনুরূপ বর্ণনা 
করিয়াছেন । 
ইমাম বুখারী (র) বলেন, লাইস (র) ..... হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত। তিনি 
বলেন, নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন £ ফিরিশতাগণ মেঘমালার মধ্যে দুনিয়ার 


Contents 


সূরা আশ-শু'আরা ৩৪৩ 


বিষয় সম্পর্কে আলোচনা করেন। শয়তান ও জীনরা এ আলোচনা হইতে দুই একটি 
আলোচনা শুনিয়া থাকে। ইহার পর তাহারা কাহিনদের নিকট পৌছিয়া দেয় । অতঃপর 
এ একটি সত্যের সহিত শতটি মিথ্যা মিলাইয়া তাহারা মানুষের কাছে পৌছায় । ইমাম 
বুখারী (র) ..... হযরত আয়েশা (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। 


38011 3550 225] 
আর কবি দল তাহাদের অনুসরণ করে ওঁ সকল লোক যাহারা পথভ্রষ্ট । আলী ইব্‌ন 
আবু তাল্হা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, কাফির কবিদের অনুসরণ 
করে। মানব দানব হইতে এ সকল লোক যাহারা পথভ্রষ্ট । মুজাহিদ, আবদুর রহমান 
ইবৃন যায়িদ ইব্ন আসলাম (র)এবং আরো অনেকে এই ব্যাখ্যা করিয়াছেণ। ইকরিমাহ 
(রে) বলেন, আরব কবিদের নিয়ম ছিল, তাহাদের দুই জন যদি একজন অন্য জনকে 
গালি দিত, তবে সাধারণ দুই ভাগে বিভক্ত হইয়া দুইজনে সমর্থনে জড়িত হইয়া পড়িত। 
অতঃপর আল্লাহ্‌ তাআলা নাযিল করিলেনঃ 5 
- 00811 Ss edly 
ইমাম আহমদ রে) বলেন, কুতায়রা (র) ..... আবু সাঈদ (র) হইতে বর্ণিত । তিনি 
বলেন, একবার আমরা রাসূলুল্লাহ্‌ (সা)এর সহিত ‘আরজ’ নামক স্থানে ভ্রমণ 
করিতেছিলাম। এমন সময় এক কবি কবিতা আবৃত্তি করিতে করিতে আমাদের সম্মুখে 
আসিল । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, শয়তানকে ধর! কবিতার দ্বারা তাহার উদার 
পূর্ণ করা অপেক্ষা পুঁজ দ্বারা উদার পুর্ণ করা অধিক উত্তম । 
১৬০৫৫ ০৩ এ ৪৫ ০৪ 511 তুমি কি দেখিতে পাও না যে, তাহার প্রতিটি 
মাঠে ময়দানে অস্থির পেরেশান হইয়া ঘুরিয়া বেড়ায়। 
আলী ইবৃন তাল্হা (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াতের অর্থ 
করিয়াছেন, তুমি কি দেখ না যে, তাহারা প্রতি অনর্থক কাজে লিপ্ত থাকে । যাহ্হাক (র) 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে হহীর অর্থ করিয়াছেন। তাহারা প্রত্যেক কথা শিল্পে 
নিমগ্ন থাকে । হাসান বাসরী (রা) বলেন, আল্লাহ্র কসম! আমি তাহাদের সকল-মাঠ ঘাট 
গুলি দেখিয়াছি, যেখানে তাহারা নিমগ্ন থাকে । তাহারা কখন ও কাহার প্রশংসায় পঞ্চমুখ 
হইয়া তাহাকে আকাশে উত্তোলন করে, আবার কখনও কাহারও নিন্দা করিয়া 
তাহাকে ধরশায়ী করিয়া দেয়। কাতাদাহ রে) বলেন, কবিদের চরিত্র হইল, তাহারা 
কাহারো প্রশংসায় করিলেও অন্যায়ভাবে প্রশংসা করে আবার নিন্দা করিলেও অন্যায়ভাবে 
নিন্দা করে। 


51585 315 3182 ০৪515 আর তাহারা বলে উহাই, যাহা তাহা করে না। 
আওফী (রে) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, 


Contents 


৩৪৪ তাফসীরে ইবনে কাছীর 


রাসূলুল্লাহ (সা)-এর যুগে একজন আনসারী ও অন্য সম্প্রদায়ের লোক পরস্পর কবিতার 
মাধ্যমে একে অন্যকে নিন্দা করিতে লাগিল এবং তাহাদের প্রত্যেকের সহিত নিজ নিজ 
UE জলা রা নিনিদা সারা বাল কার জনা 
হইল $ ৪ | ১411 0355 25, 

আলী ইব্‌ন তাল্হা (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে এর বক্তব্যটি বাস্তব 
ভিত্তিক । কারণ, কবিরা এমন এমন কথা বলিয়া ও গর্ব প্রকাশ করে, যাহা সংঘটিত হয় 
নাই এবং সংঘটিত হওয়া সম্ভব নহে । আর এই কারণে উলামায়ে কিরাম এই বিষয়ে 
মতপার্থক্য প্রকাশ করিয়াছেন যে, যদি কোন কবি তাহার কবিতার মাধ্যমে এমন কথা 
স্বীকার করে যাহার কারণে তাহার উপর শরয়ী হদ্দ ও দণ্ডবিধান প্রয়োগ যাইতে পারে । 
তবে তাহার এ স্বীকারোক্তির কারণে হদ্দ কায়েম করা যাইবে কি যাইবে না? কারণ 
তাহারা এমন কথা বলে যাহা তাহা করে না। 

মুহাম্মদ ইবৃন ইসহাক ও মুহাম্মদ ইবন সা‘দ (র) “তাবাকাত' নামক গ্রন্থে এবং 
যুবাইর ইব্‌ন বাক্কার “আল-ফুকাহা” নামক গ্রন্থে উল্লেখ করিয়াছেন, একবার হযরত উমর 
ইবনুল খাত্তাব (র) নুমান ইব্‌ন আদীকে “বাসরা'-এর গর্ভণর নিয়োগ করিলেন । নু“মান 
একজন কবি ছিলেন, একবার তিনি তাহার কবিতা আবৃত্তি করিলেন ঃ 


৯ 0৮৯) ৪ ০ এছ ২১ * (4171৯ চি 25০21191581 

55485525825 88555850585 

নি ক MOE জি ET EEE 

ee ete Or wer or রগ ৫ বহাল কলিত ছে! 
যেখানে সদাসর্বদা কাচের গ্রাসে মদ্যপানের আসর অনুষ্ঠিত হয়। এবং যেখানে গ্রামের 
সহজ সরল মেয়েরা নাচে গানে মন মুগ্ধকর পরিবেশ সৃষ্টি করিয়া রাখে। হা, আমার 
কোন বন্ধুর পক্ষে যদি সম্ভব হয় তবে সে যেন উহা অপেক্ষা অধিক বড় এবং পরিপূর্ণ 
মদপাত্রে আমাকে পান করায়, কিন্তু উহা অপেক্ষা ছোটপাত্র আমি অপসন্দ করি। আল্লাহ্‌ 
করুন, আমীরুল মু'মিনীন যেন ইহা সম্পর্কে অবগত না হইতে পারেন। নচেৎ তাহার 
পক্ষে ইহা অত্যধিক কষ্টদায়ক হইবে এবং তিনি আমাকে শাস্তি দিবেন” । 

ঘটনাক্রমে আমীরুল মু'মিনীন তাহার এই ঘটনা সম্পর্কে অবগত হইলেন এবং 
বলিলেন, আল্লাহ্‌র কসম! তাহার এই আচরণে আমি ব্যথিত । তাহার সহিত যাহার 


সাক্ষাৎ ঘটিবে সে যেন তাহাকে খবর দেয় যে, আমি তাহাকে অপসারণ করিয়াছি । এই 
বলিয়া তিনি তাহার নিকট এই পত্র লিখলেন । 


Contents 


সূরা আশ-শু'আরা ৩৪৫ 


4৪11 ১৪ 14 15113 08 1] ১5৬০ os MEGS sll ae 

তোমার আচরণের কারণে আমার শাস্তির যেই আশংকা তুমি উল্লেখ করিয়াছ, আমি 
উহা সম্পর্কে অবগত হইয়াছি। আল্লাহ্র কসম, উহাতে আমি অতিশয় ব্যথিত হইয়াছি 
এবং আমি তোমাকে তোমার দায়িত্ব হইতে অপসারণ করিলাম ৷ ইহার পর নু'মান ইব্‌ন 
আদী (রা) যখন তাহার নিকট প্রেরিত পত্রসহ হযরত উমর (রা)-এর নিকট উপস্থিত 
হইলেন, তখন তিনি বলিলেন, আল্লাহর কসম! হে আমীরুল মু"মিনীন! আমি কখনও 
মদপান করি নাই। আর না কখনও নৃত্য ও গান বাজনা উপভোগ করিয়াছি । ইহা তো 
কেবল আমাদের মৌখিক কাব্য ছিল। হযরত উমর (রা) বলিলেন, আমার ধারণাও 
ইহাই। তবে তোমাকে আর কখনও কোন সরকারী কাজে নিযুক্ত করিব না। ইহাই 
আমার অটল সিদ্ধান্ত । নু“মান ইব্‌ন আদী এর স্বীয় কবিতার মাধ্যমে অপরাধের 
স্বীকারোক্তির পর তাহাকে হদ্দ লাগান হইয়াছে বলিয়া কোন প্রমাণ পাওয়া যাই না। 
কারণ কবির এমন কথা, যাহা তাহা করে না। অবশ্য হযরত উমর (রা) তাহার অশ্লীলতা 
প্রকাশের জন্য তাহাকে তিরক্কার করিয়াছেন এবং তাহাকে দায়িত্ হইতে অপসারণ 
করিয়াছেন। হাদীস শরীফ বর্ণিত ৪ 


1১৮৪ ১০০৪ ul এ] ১৯৩ 42০৪ (ই 8৫০৯। iss Nin ০১ 
তোমাদের কাহার ও উদর পুঁজে পূর্ণ হওয়া অশ্লীল কবিতা দ্বারা পূর্ণ হওয়া অপেক্ষা 
উত্তম । অতএব আল্লাহ্‌র রাসূল, যাহার উপর কুরআন অবতীর্ণ হইয়াছে তিনি না কোন 
জ্যোতিষী হইতে পারেন আর না তিনি কবি হইতে পারেন। কবি ও জ্যোতিষীদের অবস্থা 
রাসূলুল্লাহ্‌ (সা) এর অবস্থার মধ্যে অনেক রকম প্রার্থক্য রহিয়াছে। ইরশাদ হইয়াছে $ 


০5595 254 25 012 ৮55 সহ] হও 

“আমি তাহাকে (রাসূলুল্লাহ্‌ কে) কবিতা শিক্ষা দেই নাই এবং উহা তাহার পক্ষে 

সমীচিন নহে, ইহা তো কেবল নসীহত ও স্পষ্ট বর্ণনাকারী গ্রন্থ আল-কুরআন” । (সূরা 
ইয়াসীন ৪ ৬৯) 


ইরশাদ হইয়াছে £ 
6 শত ভিউ চিঠি রি উচিত এ ০ 2 ০ 5 পাশ ০৮ ৪ 5 ০ 919 পপর 2 
৬৪০ ১৩ ০৬৮০৬ ৮০১44৪১১৭৮০ 9৬৪০ ৬৯ 0০৩ 7০৮৩৩৬৭৭৩৩৬ 
০০০, 272 ss 0267 0 Ed ভিত EC A - 
- ul ৮০১ ১ ০০১১০১৮ ISLE ৮০ ১০৪৯৪ 
ইব্‌ন কাছীর_-৪৪ (৮ম) 


Contents 


৩৪৬ তাফসীরে ইবনে কাছীর 


অবশ্যই ইহা সম্মানিত রাসূলের কথা । কোন কবির কথা নহে । তোমরা কমই বিশ্বাস 
করিয়া থাক। আর কোন জ্যোতিষীর কথাও নহে, তোমরা কমই উপদেশ গ্রহণ করিয়া 
থাক। ইহা মহান রাব্বুল আলামীনের প্রেরিত গ্রন্থ । (সূরা হাক্কা ঃ ৪০-৪৩) এই সুরায়ও 
আনি 


eee ee 0 


tee EE Es SSO 

“ইহা মহান রাব্বুল আলামীনের প্রেরিত । জীবরাঈল আলামীন ইহা তোমার অন্তরে 

অবতীর্ণ করিয়াছেন, যেন তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হইতে পার। সুস্পষ্ট আরবী 

ভাষায় ইহা অবতীর্ণ করা হইয়াছে। শয়তান ইহা বহন করিয়া আনে নাই । তাহাদের 

পক্ষে ইহা বহন করিয়া আনা সমীচীন নহে। তাহাদিগকে ইহার হইতে পৃথক রাখা 
হইয়াছে” । আরো ইরশাদ হইয়াছে ৪ 


Sol sl JOS ০ ০৯১০5 ১০:41 ১০১৮ এসএ এ 

01০54510510 34901 59555 AG 94 ৮১515 তি 
30102 0 2015 055 545 5 
“শয়তান কাহাদের প্রতি অবতীর্ণ হয়, আমি কি উহা তোমাদিগকে বলিয়া দিব? 
তাহারা কিছু শ্রুত কথা মানুষের কানে ঢালিয়া দেয়। কিন্তু তাহাদের অধিকাংশই হইল 
ঘোরতর মি ৷ তুমি দেখ না যে, তাহারা প্রত্যেক মাঠে ময়দানে উদ্ভ্রান্তের মত ঘুরে 
আর তাহারা বলে উহাই যাহা তাহারা করে না। অবশ্যই যেই সকল কবি আল্লাহ্র প্রতি 

ঈমান আনিয়াছে এবং নেক কাজ করে তাহারা এ অশ্লীল কবিদের অন্তর্ভুক্ত নহে। 
মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন, ত তামীমদারীর আযাদকৃত গোলাম আবুল হাসান 
সালিম আল বারবাদ ইবন আবদুল্লাহ রে) হইতে বর্ণিত। যখন : 5557 2841 
4211 অবতীর্ণ হইল তখন হাসৃসান ইব্‌ন সাবিত, আব্দুল্লাহ্‌ ইব্‌ন রওয়াহাহ ও কা'ব 
ইব্‌ন মালিক (রা) কাদিতে কাদিতে রাসুলুল্লাহ (সা)-এর দরবারে উপস্থিত হইলেন। 
তাহারা বলিলেন, এই আয়াত যখন আল্লাহ্‌ অবতীর্ণ করেন, তখন তিনি জানেন যে, 
আমরা কবি। আর ইহাতেই আমাদের নিন্দা করা হইয়াছে। রাসূলুল্লাহ্‌ (সা) তাহাদের 
বক্তব্য শুনিয়া বলিলেন, আল্লাহ্‌ তা'আলা SLL 1912 ১1 "১441 দ্বারা 
তোমাদিগকে এ সকল অশ্লীল ও নিন্দিত কবিদের মধ্য হইতে পৃথক করিয়াছেন। অর্থাৎ 
যাহার ঈমান আনিয়াছে ও নেক কাজ করে। যাহারা কবিতার মাধ্যমে আল্লাহ্‌র যিকির 
করে ও কাফিরদের গালির প্রতিশোধ গ্রহণ করে তাহারা নিন্দিত নহে । তোমরা এই 


Contents 


সূরা আশ-শু'আরা ৩৪৭ 


প্রকার কবিদের অন্তর্ভুক্ত । ইব্‌ন আবূ হাতিম ও ইবৃন জরির (র) মুহাম্মদ ইব্‌ন ইসহাক 
হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। 


ইব্‌ন আবু হাতিম রে) আবু সাঈদ আশাজ্জ (র) ..... ও বনু নওফিলের আযাদ করা 
গোলাম আবূল হাসান হইতে বর্ণিত । যখন আলোচ্য আয়াতটি অবতীর্ণ হইল, তখন 
হাস্সান ইব্‌ন সাবিত ও আবদুল্লাহ ইব্‌ন রাওয়াহাহ (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর খিদমতে 
কীদিতে কঁদিতে উপস্থিত হইলেন । তখন রাসূলুল্লাহ্‌ (সা) আয়াতটি পাঠ করিয়া যখন 
Lat 51 ১2301 &1 পৰ্যন্ত পৌছলেন তখন তিনি বলিলেন, তোমরা 
হইলে এই দলৰ্ভুক্ত কবি, যাহারা ঈমান আনিয়াছে ও নেককাজ করে। 


হযরত ইবৃন আব্বাস রে) ইকরিমাহ, মুজাহিদ, কাতাদাহ, যায়িদ ইবৃন আসলাম (র) 

বং আরো অনেকে এই ব্যাখ্যা পেশ করিয়াছেন যে, 11 1৮,০। ১341 %। দ্বারা মুমিন 
নেক কাজ CUE কবিদিগকে & সফল কবিদের দল ইতর দেওয়া হইয়াছে 
যাহাদের কথা ইহার পূর্বে উল্লেখ করা হইয়াছে। কিন্তু এখানে প্রশ্ন হয় যে, সূরা শু'আরা 
মক্কায় অবতীর্ণ, অতএব মদীনায় আনসার কবিগণ সম্পর্কে এই সূরার আয়াত অবতীর্ণ 
হইতে পারে কি করিয়া? ইহার উত্তর এই যে, যেহেতু উপরোল্িখিত হাদীসগুলে মুরসাল 
পদ্ধতিতে বর্ণিত, অতএব উহার প্রতি পূর্ণ আস্থা স্থাপন করা যায় না। 


তবে উল্লিখিত হাদীসের ভিত্তিতে আনসার কবিগণের সম্পর্কে আলোচ্য আয়াতটি 
অবতীর্ণ না হইলেও কিন্তু তাহারা আয়াতের অন্তর্ভুক্ত । এমনকি এ সকল জাহিলী কবিগণ 
ও আয়াতের অন্তর্ভুক্ত, যাহারা এক কালে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিন্দামূলক কবিতা রচনা 
করিত ও আবৃত্তি করিত । কিন্তু পরবর্তীকালে তাহারা তাওবা করিয়া ইসলাম গ্রহণ করিয়া 
তাহাদের জীবনের মোড় ঘুরাইয়াছে এবং তাহাদের যেই কবিতা এক সময় ইসলাম ও 
রাসূলুল্লাহ্‌ সো)-এর নিন্দায় ভরপুর ছিল, পরবর্তীকালে সেই কবিতা দ্বারা ইসলামের ও 
রাসূলুল্লাহ (সা)-এর প্রশংসা করিয়া পূর্বের ক্ষতিপূরণ করিয়াছে। 

আব্দুল্লাহ ইব্‌ন যাব্*'আরী ইসলাম গ্রহণ করিয়া পূর্বে রাসূলুল্লাহ্‌ (সা) নিন্দা করিতেন 
কিন্তু ইসলাম গ্রহণ করিবার পর তিনি তাহার প্রশংসায় পঞ্চমুখ হইলেন । 

অনুরূপভাবে আবূ সুফিয়ান ইব্‌ন হারব ইব্‌ন আবদুল মুত্তালিব (রা) রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর পরম শত্রু ছিলেন। তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর চাচাত ভাই হওয়া সত্ত্বেও 
কবিতার মাধ্যমে তাহার নিন্দা করিয়া বেড়াইতেন। কিন্তু ইসলাম গ্রহণ করিবার পর 
তাহাকে তিনি প্রাণ প্রিয় বানাইলেন। এবং তাহার প্রশংসামূলক কবিতা রচনা ও আবৃত্তি 


Contents 


৩৪৮ তাফসীরে ইবনে কাছীর 


করিতেন । মুসলিম শরীফে ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণিত, আবু সুফিয়ান ইব্‌ন হারব 
(রা) যখন ইসলাম গ্রহণ করিলেন, তখন তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট তিনটি 
আবেদন জানাইলেন। তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি মু'আবিয়াকে কিতাবে 
ওহী (ওহী লেখক) নিযুক্ত করিবেন। রাসূলুল্লাহ্‌ (সা) তাহার এই অনুরোধ মঞ্জুর 
করিলেন। তিনি আরো বলিলেন, আপনি আমাকে আমীর নিযুক্ত করিবেন, যেন আমি 
পূর্বে কাফিরদের নেতৃত্ব দান করিয়া মুসলমানদের সহিত যুদ্ধ করিতাম, অনুরূপভাবে 
এখানে যেন কাফিরদের সহিত যুদ্ধ করিতে মুসলমানদের নেতৃত্ব দিতে পারি। রাসূলুল্লাহ্‌ 
(সা) তাহার আবেদন মঞ্জুর করিলেন! ইহা ছাড়া আরো একটি অনুরোধ তিনি 
করিয়াছিলেন । ইসলাম গ্রহণের পরে যাহেলী যুগের কবিরাও তাহাদের মোড় পরিবর্তন 
করিয়াছিল । এই কারণে ইরশাদ হইয়াছে ঃ | 
০ 2111 ESE SAE PANT Le ll 

যাহার ঈমান আনিয়াছে ও নেককাজ করে এবং কবিতা ও সাধারণ কথার মাধ্যমে 
তাহারা আল্লাহর যিকির করে তাহারা নিন্দিত নহে। ইহার দ্বারা পূর্বের সকল পাপ ক্ষমা 
হহইবে। 

[yalb Us 1x3 5 1১১০১। 2 হযরত ইবৃন আব্বাস (রা) বলেন, ইহার অর্থ 
হইল, আর এঁ সকল কবিগণ তাহাদের কবিতার মাধ্যমে কাফিরদের নিন্দার প্রতিশোধ 
গ্রহণ করে। মুজাহিদ, কাতাদাহ (র) এবং আরো অনেকে এই ব্যাখ্যা করিয়াছেন। 

বিশুদ্ধ হাদীসে বর্ণিত, একবার রাসূলুল্লাহ্‌ (সা) হযরত হাস্সান (রা)-কে বলিলেন ৪ 


- ds 4৯১৯৪ ৫৯৯ IG si tl 
“তুমি কাফিরদের গালির প্রতিবাদে নিন্দা কর। জীব্রাঈল তোমার সাহায্য 
করিবেন” । ইমাম আহমাদ (র) বলেন, আবদুর রাজ্জাক (র) ..... কাব ইব্‌ন মালিক 
(র) হইতে বর্ণিত। একবার তিনি নবী করীম (সা) কে বলিলেন, আল্লাহ্‌ তা'আলা পবিত্র 
কুরআনে কবিদের নিন্দামূলক আয়াত অবতীর্ণ করিয়াছেন ৷ অথচ অনেক মু'মিন তো কবি 
রচনা আবৃত্তি করিয়া থাকে । তখন তিনি বলিলেন ঃ 


রা রা তির “ 0 a GL ১:০০ # চা ০ % ০, 2 
০০034 ১১25২ ssl 4 লী ও ১1 ৯১ ০১৯১০ 
8111 ৬০ 
নী রম্য নর দুর রাতে এ 


হাতে আমার জীবন, তোমাদের কবিতা তো মুজাহিদগণের তীরের মত কাফিরদিগকে 
আঘাত হানে” । 


Contents 


সূরা আশ-শু'আরা ৩৪৯ 


১৪১৪ ৯45১5 £ [১,14১ ১:১। 71273 আর অচিরেই যলিমরা জানিতে 
পরিবে যে, কোন দিকে তাহাদের মোড় ঘুরিতেছে। অর্থাৎ ধ সকল অশ্লীল কবি ও 
অন্যান্য অচিরেই তাহাদের পরিণতি জানিতে পারিবে । ইহা আল্লাহ্‌র সেই বাণীর মত 
১১০ ১6 | ০৪১2 ১ 052 স্মরণ এ দিনকে যেই দিন যালিমদের তাহাদের 
কোন ওজর আপত্তির উপকার আসিবে না। সহীহ হাদীসে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সা) 
ইরশাদ করিয়াছেন £ তোমরা যুলম হইতে বাচিয়া থাক । যুলম কিয়ামত দিবসে অনেক 
অন্ধকারে পরিণত হইবে। কাতাদাহ ইব্‌ন দি'আমাহ রে) (511১1 ০2311 1২. 
১218, 15:5 এর তাফসীরে যালিমদের অর্থ কবিগণ ও অন্যান্য লোক যাহারা 
কুরআন ও নবী (সা) এর নিন্দা করিত তাহাদের বুঝাইয়াছেন। ইয়াস ইব্‌ন আবূ 
তাসীমাহ বর্ণনা করেন, একবার আমি হাসান বাসরীর দরবারে উপস্থিত হইলাম, তখন 
তাহার নিকট একজন খ্রিস্টানের লাশ লইয়া যাওয়া হইতেছিল। তিনি বলিলেন ৫ 

“অচিরেই যালিমরা জানিতে পারিবে তাহাদের পরিণতি কি হইবে” আবদুল্লাহ ইব্‌ন 
আবু রাবাহ রে) বলেন, সাফওয়ান ইব্‌ন মুহাইরীয (র) যখনই এই আয়াত পাঠ 
করিতেন তখন তিনি এত পরিমাণ কাদিতেন যে, তাহার শ্বাসরুদ্ধ হইয়া আসিত । 

ইব্‌ন ওহ্‌ব রে) বলেন, শুরাইহ ইঙ্কান্দরানী রে) তাহার জনৈক শায়েখ হইতে বর্ণনা 
করিয়াছেন, একবার তাহারা যখন রূমে অবস্থান করিতেছিলেন, তখন তিনি এক রাত্রেই 
তিনি আগুন পোহাইতে ছিলেন, এমন সময় একটি কাফিলা তাঁহাদের নিকট আসিয়া 
থামিল। ফাযালাহ ইব্‌ন উবাদাহ ও তাহাদের মধ্যে ছিলেন, তিনি ঘোড়া হইতে নামিয়া 
তাহাদের সহিত বসিলেন। রাবী বলেন, তখন আমাদের সাথী সালাত পড়িতেছিল যখন 
সে 1১1 ১4311 0555 পাঠ করিল। ফাযালা ইবৃন উবাইদ (র) উহা শুনিয়া বলিলেন 
আয়াতে সেই যালিমদের কথা উল্লেখ করা হইয়াছে, যাহারা বাইতুল্লাহকে বিধস্ত করিবে । . 
কেহ কেহ বলেন, যালিমদের দ্বারা মক্কা বাসীদিগকে বুঝান হইয়াছে । কেহ কেহ বলেন, 
মুশরিকদিগকে বুঝান হইয়াছে । এই ব্যাপারে সঠিক মত হইল, আয়াতের সকল 
যালিমকেই বুঝান হইয়াছে । ইব্‌ন আবু হাতিম (র) এই ব্যাখ্যা করিয়াছেন। তিনি বলেন 
ইয়াহইয়া ইব্‌ন যাকারিয়া (র) ..... হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, 


Contents 


Sea তাফসীরে ইবনে কাছীর 
বিস্মিল্লাহির রাহমানির-রহীম, 


ইহা আবূ বকর ইব্‌ন আবূ কুহাফা (রা)- এর দুনিয়া হইভে বিদায়কালের অসিয়্যত। 
যখন কাফির ঈমান আনে, বার গান পার হং রর এবং মিথ্যুকও সত্য 
কথা বলে। 


আমি উমার ইব্‌ন খাত্তা (রা)-কে খলীফা হিসাবে নিযুক্ত করিলাম ৷ যদি তিনি 
ইনসাফ করেন তবে তাহার সম্পর্কে প্রগাঢ় ধারণা ও প্রত্যাশী । আর যদি তিনি যুলম ও 
ই অবিচার করেন তবে আমি তো আর গায়েব জানি না। (511০1 2311 ১1১53 
পারিবে” । 


(আল-হামদু লিল্লাহ সূরা শু“আরা -এর তাফসীর সমাপ্ত হইল) 


Contents 


তাফসীর £ সূরা আন-নাম্ল 
[পবিত্র মন্ধায় অবতীর্ণ] 





Dd 
বি 1 
1 Lr DD 


en SS SANS OE Tb 
8 2s Le নে 22 
"০০৪১ Ss ৮৪০৬১ ১ 
এ এরি su 
০ ৮৮৯১৬ Ry ১. 9555 ৪১৮০ ১৮০৪ nr 


2১০ 


+ ৯৯ 
AH ৩২১ ৮৮৯১৪, ১৮, 23 lh ৩ '£ 


শর হাট শর 

* ৩০ 2৮ 

FSF ১৯ ৯ & Sat বে LATS Lois NS 
বিটি & শা 

‘5০ ৮৮১) 


শর 
Wa 


৮০ % ॥ FL 
AL ASE Sd SL AY = 


Contents 


৩৫২ তাফসীরে ইবনে কাছীর 


অনুবাদ £ (১) তোয়া-সীন; এইগুলি আয়াত আল-কুরআনের এবং সুস্পষ্ট 
কিতাবের (২) পথনির্দেশ ও সুসংবাদ মু’মিনদিগের জন্য; (৩) যাহারা সালাত 
কায়েম করে ও যাকাত দেয়,তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী । (8) যাহারা 
আখিরাত বিশ্বাস করে না, তাহাদিগের দৃষ্টিতে তাহাদিগের কর্মকে আমি শোভন 
"করিয়াছি, ফলে উহারা বিভ্রান্তিতে ঘুরিয়া বেড়ায়; (৫) ইহাদিগেরই জন্য আছে 
কঠিন শাস্তি এবং ইহারাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্থ । (৬) নিশ্চয় আপনাকে 
আল-কুরআন দেওয়া হইতেছে প্রজ্ঞাময়, সঁবজ্ঞের নিকট হইতে । 

তাফসীর ৪ সূরা সমূহের শুরুতে বিদ্যমান ‘মুকাত্তাআাত হরফ’ সম্পর্কে বিস্তারিত 
আলোচনা সূরা বাকারা শুরুতেই সম্পন্ন হইয়াছে। 

os PLES 510415১১৩5 ইহা আল-কুরআন ও সুস্পষ্ট কিতাবের 
আয়াত সমূহ। 

১১১০১] ১১১9 ৪১৬ ইহা মু'মিনদিগের জন্য পথ প্রদর্শনকারী ও সু-সংবাদ 
বহনকারী । অর্থাৎ পবিত্র কুরআনের দ্বারা হেদায়াত ও সু-সংবাদ কেবল সেই লাভ 
করিতে পারে যেই উহার প্রতি বিশ্বাস করিয়াছে উহার অনুসরণ করিয়াছে এবং উহার 
মধ্যে বিদ্যমান হুকুম মুতাবিক আমল করিয়াছে । সালাত কায়েম করিয়াছে, যাকাত 
আদায় করিয়াছে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করিয়াছে, মৃত্যুর পর পুনজীবিনের প্রতি 
বিশ্বাস করিয়াছে, ভাল মন্দ আমলের বিনিময়ের প্রতি এবং বেহেশত দোযখের প্রতি ও 
ব্যান যা গতা জাগা ডা রানি 


4১83 els ০৬৮০১৪ ০১৬15 Es 4 ee ১৪১1 9৯০5 
হে নবী! আপনি বলিয়া দিন, এই কুরআন মু'মিনদিগের জন্য পথগ্রদর্শনকারী এবং 
০ SERGE TOO 90° 3 COE On 
সিজ্দা 88৪) 
আল্লাহ্‌ তা'আলা আরো ইরশাদ করিয়াছেন ঃ 
TCG 0 95855 ১8০৭1 45 Pl 
“আপনাকে প্রেরণ করা হইয়াছে যেন মুত্তাকিগণকে সু-সংবাদ প্রদান করিতে পারেন 
এবং ঝগড়াটে লোকাদিগকে ভীতি প্রদান করিতে পারেন” । (সূরা মরিয়াম ৪ ৯৭) 
এখানে ইরশাদ হইয়াছে ঃ 
- ০৫4১৯: ৫5 ০4775117401 1022 ৪১৯১১ ০১১০৯ 3 alll 
যাহারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না কিয়ামত সংঘটিত হওয়াকে যাহারা অসম্ভব 
মনে করে। তাহাদের কর্মকাণ্তকে তাহাদের জন্য আমি সু-সজ্জিত করিয়া রাখিয়াছে। 


Contents 


সূরা আন-নামূল ৩৫৩ 


ফলে তাহারা অস্থির হইয়া ঘুরিতেছে। পরকালকে মিথ্যা প্রতিপন্ন করিবার জন্য ইহা 
তাহাদের পার্থিব শাস্তি । অন্যত্র ইরশাদ হইয়াছে $ 


৫ পা কা রা ক 


5230 এ32- ১৮৯ 431151৮৯৬24 0561৯০0৮213195558 সি 


030১8 15 হও aa কাঠ 2১৫৪1 

আর আমি তাহাদের অন্তরসমূহ ও চক্ষু সমূহকে উল্টাইয়া দিব ..... তাহাদের জন্য 

দুনিয়া আখিরাতে রহিয়াছে কঠিন শাস্তি। আর পরকালে তাহারাই অত্যন্ত ক্ষতিগ্রস্থ 
হইবে। পরকালে এ লোক ব্যতিত অন্য কেহ ক্ষতিগ্রস্থ হইবে না। 


- ple SD 04 ০০ 01১৮1 এজন এগ ও 
হে মুহাম্মদ! আপনি তো পরম কুশলী ও মহাজ্ঞানী আল্লাহ্র পক্ষ হইতে এই পবিত্র 
গ্রন্থ আল-কুরআন গ্রহণ করিতেছেন। তিনিই তাহার যাবতীয় আদেশ-নিষেধে বড়ই 
হিক্মতওয়ালা এবং তিনি ছোট বড় সকল বস্তুকেই জানেন। তাহার দেওয়া যাবতীয় 
খবর সত্য এবং তাহার সকল হুকুমই ইনসাফের উপর প্রতিষ্ঠিত। আর আপনার 
নিসা বানান সানি 


Abd ওঠ 
পরি RE DE ৯ ৯4০১ ০৮০৩৯ NY 
Ts. ৫ PFW 
do NPs cA bb পা > 
১৮০৪৮৮০৪5৪৪ / (০৯৮০০ “A 


w 
A bb তি dd ৩ 


EAA WA 4 
POSE > MEARE AA 
Ss ISIC ‘5 ০১০৩১ sg এ 

GG, LHI 54 TH ০১০৮১ ৪ ০৪০৫ 


০৩১১৬ ৮০০০১৪০১৬৬১, ১1 


ইব্‌ন কাহীর__৪৫ (৮ম) 


Contents 


৩৫৪ তাফসীরে ইবনে কাছীর 


EE 
tS ত 


& শার্ট ৪ ৮7৬৮ ৬৮০ 


৩৯৮৯০৮৪৩৪৩৪ ৮৯০ এ এ SN Is ‘1 


2,49, . 
৩৫ 2 ঠিও 908 CE ss শে ১ 
4294 2 ১০ ৪০5৮ ০ 
Lr Bb Nos 0৮4৮ URS Yee. ॥£ 
2 Loo 
dial ৪৪৬ ১৬, 

$ (৭) স্মরণ কর, সেই সময়ের কথা যখন মূসা তাহার পরিবারবর্গকে 
টি ১৫ tan /কপ রি 
খবর আনিব অথবা তোমাদিগের জন্য আনিব জ্বলন্ত অংগার, যাহাতে আগুন 
পোহাইতে পার। (৮) অতঃপর সে যখন উহার নিকট আসিল, তখন ঘোষিত হইল 
ধন্য সেই ব্যক্তি যে আছে এই অগ্নির মধ্যে এবং যাহারা আছে উহার চতুল্পার্শ্বে, 
জগতসমূহের প্রতিপালক আল্লাহ্‌ পবিত্র ও মহিমান্বিত (৯) হে মুসা! আমি তো 
আল্লাহ্‌ পরক্রমশালী, প্রজ্ঞাময় । (১০) তুমি তোমার লাঠি নিক্ষেপ কর। অতঃপর 
যখন সে উহাকে সর্পের ন্যায় ছুটাছুটি করিতে দেখিল, তখন সে পিছনের দিকে 
ছুটিতে লাগিল এবং ফিরিয়াও তাকাইল না। বলা হইল হে মুসা, ভীত হইও না, 
নিশ্চয়ই আমি এবং আমার সান্িধ্যে রাসূলগণ ভয় করে না। (১১) তবে যাহারা 
যুলুম করিবার পর মন্দকর্মের পরিবর্তে সৎকর্ম করে তাহাদিগের প্রতি আমি ক্ষমাশীল, 
পরম দয়ালু ৷ (১২) এবং তোমার হাত তোমার বক্ষ পার্শ্বে বন্ত্রের মধ্যে প্রবেশ করাও 
ইহা বাহির হইয়া আসিবে শুভ্র নির্দোষ হইয়া । ইহা ফির'আউন এবং তাহার 
সম্প্রদায় । (১৩) অতঃপর যখন উহাদিগের নিকট আমার স্পষ্ট নিদর্শন আসিল । 
উহারা বলিল ‘ইহা তো সুস্পষ্ট যাদু’ (১৪) উহারা অন্যায় ও উদ্ধতভাবে নির্দশন 
সমূহ প্রত্যাখ্যান করিল, যদিও উহাদিগের অন্তর এইগুলিকে সত্য গ্রহণ করিয়াছিল। 

দেখ বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কী হইয়াছিল। 
তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা তাহার রাসূল হযরত মুহাম্মদ সো)-কে হযরত মূসা 
(আ)-এর ঘটনা স্মরণ করাইয়া বলেন যে, দেখুন আল্লাহ্‌ তা“আলা তাহাকে কিভাবে 
মনোনয়ন করিয়াছেন। তাহার সহিত কথা বলিয়াছেন, তাহাকে বড় বড় নির্দশন দান 
করিয়া ফির“আউন ও তাহার নেতৃবর্ণের নিকট প্রেরণ করিয়াছিলেন । কিন্তু তাহারা সকল 


Contents 


সূরা আন-নামূল ৩৫৫ 


নির্দশন অস্বীকার করিল, অহংকার করিল এবং হযরত মুসা (আ)- এর অনুকরণ করিতে 
অস্বীকার করিল। ইরশাদ হইয়াছে ঃ 

41৯3 (০4৯০ 03)| যখন মূসা তাহার পরিবারের লোকজন লইয়া রওনা হইলেন 
এবং চলিতে চলিতে রাত্রিকালে পথ হারাইয়া ফেলিলেন। অকস্মাৎ তিনি তুর পাহাড়ের 
আগুন দেখিতে পাইয়া তাহার স্ত্রী-পরিবার কে বলিলেন ঃ 

১০১১ Us SL TL 55591 5! আমি আগুন দেখিয়াছি শিগগিরই আমি 
সঠিক পথের খবর লইয়া আসিব ULL 1 ১৪ ০455 451 91 অথবা 
জ্বলন্ত অংগার লইয়া আসিব যেন তোমরা উহা দ্বারা উত্তাপ গ্রহণ করিতে পারি। ঘটনাটি 
ঠিক তেমনি ঘটিয়াছিল যেমন তিনি বলিয়াছিলেন। তিনি এক মস্ত বড় সংবাদ লইয়া 
আসেন এবং মস্ত বড় নূর লইয়া পরত্যবর্তন করেন। এই কারণে ইরশাদ হইয়াছে $ 


- (৫1৯ ০৯৪ ০041 ৬৪ ৩৯ Jo ০1 ৪১৩১ ৯০ চি 

অতঃপর মূসা এ আগুনের নিকট আগমন করিলে তাহাকে আওয়াজ করিয়া বলা 
হইল, যাহা আগুনের মধ্যে এবং যাহা উহার পার্শ্বে রহিয়াছে সকলই বরকতময় । হযরত 
মূসা আ) এ অগ্নির কাছে আসিয়া ভয়ানক দৃশ্য দেখিলেন। একটি সবুজ শ্যামল গাছে 
আগুন ধরিয়াছে। আগুন যতই উত্তেজিত হইতেছিল, গাছ ততই সবুজ ও উজ্জল 
হইতেছিল। হযরত মুসা (আ) মাথা তুলিয়া দেখিলেন আগুন আসমান স্পর্শ করিয়াছে । 

হযরত ইব্‌ন আববাস (রা) হইতে অন্য এক রিওয়ায়েতে বর্ণিত, ইহা ছিল রাব্বুল 
আলামীনের নুর হযরত মূসা (আ) দৃশ্য দেখিয়া থামিয়া গেলেন। 

UD ১০৩০৫ Se এ০৮ SS 

ইব্‌ন আব্বাস (রা) বলেন £.এ ১৪২ অর্থ - 4535 অর্থাৎ আগুন ও নূরের মধ্যে যাহা 
আছে উহা মুবারক ও পবিত্র আর উহার পার্শ্বে যেই ফিরিশতাগণ আছেন তাহারও 
পবিত্র । ইব্‌ন আববাস রো) ইকরিমাহ, সাঈদ ইবৃন জুবাইর, হাসান, ও কাতাদাহ রে) 
এই তাফসীর করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, ইউনুস ইবন হাবীব (র) ..... 
টার নারদ বরা বা নানী 


- 611....... ১0১5৩ LAY 9 শি rs 
এ ডিভি 40 Hat aese nay HA 
রিষিকের পাল্লা নিচু করেন এবং উঁচুও তিনিই করেন। রাত্রির আমল দিবা আগমনের 
পূর্বেই পৌঁছিয়া যায়। আর দিনের আমল দিবা আগমনের পূর্বেই পৌছিয়া যায়। রাবী 
মাসউদী (র) অতিরিক্ত বলেন, আর তাহার পর্দা হইল নূর, যদি তিনি উহা উম্মুক্ত 
করিতেন তবে তাহার তাজাল্লী এ সকল বস্তুকে জ্বালাইয়া ভস্ম করিয়া দিত, যাহার উপর 
তাহার দৃষ্টি পড়িত। অতঃপর আবূ উবাইদাহ আয়াত তিলাওয়াত করেন £ 


Contents 


৩৫৬ তাফসীরে ইবনে কাছীর 


(৫1১ ০ ১041 ৪ ০০ ১৩৯ ৩1 এই হাদীস মুসলিম শরীফে আমর ইবৃন 
মুররাহ রে) হইতে বর্ণিত। 

১৮01 2১ এ: ১৮, আর রাব্বুল আলামীন মহান বড় পবিভ্র। তিনি 
টি ০:০৮ সস পপি 
বস্তুকে বেষ্টন করিতে সক্ষম নহে। তিনি বড়, তিনি মহান তিনি এক অদ্বিতীয়, তিনি 
বে-নিয়ায, তিনি সকল বস্তুর সাদৃশ্যতা হইতে মুক্ত। 


95775 Lo 
হে মুসা! আমি সার্বভৌমত্রে ক্ষমতার অধিকারী, মহা কুশলী আল্লাহ্‌। আল্লাহ্‌ 
তা'আলা হযরত মুসা (আ) কে প্রথম জানাইয়া দিলেন যে, যাহার সহিত তিনি কথা 
বলিতেছে, তিনি তাহার প্রতিপালক, সার্বভৌমত্বের অধিকারী আল্লাহ ., যিনি তাহার 
সকল কার্যকলাপ ও কর্মকাণ্ডে মহাকুশলী। প্রাথমিক বাক্যলাপের পর আল্লাহ্‌ তাআলা 
হযরত মুসা (আ) তাহার হাত হইতে লাঠি ফেলিয়া দিতে বলিলেন, যেন তীহার মহান 
কুদ্রতের নির্দশনের প্রকাশ ঘটে । হযরত মূসা আ) যখন তাহার হাত হইতে লাঠি 
ফেলিয়া দিলেন সাথেসাথেই উহা একটি ভয়নক অজগরে পরিণত হইল । অথচ, দ্রুত 
দৌড়াইতে লাগিল । এই কারণে ইরশাদ হইয়াছে 812 144 25451211510 সে 
যখন উহাকে নড়িতে দেখিল, যেন উহা একটি দ্রুতগামী সাপ। হযরত মূসা (আ) যখন 
এ বিরাট সাপটি দ্রুত চলিতে দেখিলেন, ১৬০ ০1 তিনি ভয়ে পিছনে হটিলেন। (45 
২২5 আর তিনি ফিরাইয়া তাকাইলেন না। 


- Ss yall ssl 43৮১2 % | 8:৯৩ 3 ০৮০৭৪ 

হে মুসা! তু তুমি ভয় করিও না। আমার নিকট রাসূলগণ ভয় করে না। অর্থাৎ হে মূসা 
এই ভয়নক সাপকে দেখিয়া তুমি ভীত হইও না। কারণ, আমি তোমাকে রাসূল মনোনীত 
করিতে চাই এবং সম্মানিত নবী । আর রাসূলগণ আমার কাছে ভীত হয় না। 


ভরত ০ 26704. 


-2৯১ 52527257755 

কিন্তু যেই অবিচার করিয়াছে, অতঃপর অন্যায় করিবার পর নেকী করিয়াছে, আমি 
এইরূপ লোকদের জন্য ক্ষমাকারী ও মেহেরবান। 

১০ 1 এখানে ইস্তিসনা মুনকা“তী' সংঘটিত হইয়াছে । আয়াতটিতে মানুষের জন্য 
এক বিরাট সু-সংবাদ। আর তাহা হইল যেই ব্যক্তি কোন খারাপ কাজ করিয়া বসিল 
এবং পরে উহা পরিত্যাগ করিল ও তাওবা করিল, আল্লাহ্‌ তাআলা এই রূপ মানুষের 
তাওবা কবুল করিবেন । যেমন ইরশাদ হইয়াছে ঃ 


2 22 2 পপ পাত eet টব রিতার 
-০5৯৯1১১০৯/০০ ০০০৩ ৮০1 ০০০ ০] ১৮৪৯1 ৮১13 


Contents 


সুরা আন-নামূল ৩৫৭ 


যেই ব্যক্তি তাওবা করিয়াছে ঈমান আনিয়াছে ও নেক আমল করিয়াছে এবং 
হিদায়াত গ্রহণ করিয়াছে, এই রূপ ব্যক্তির পক্ষে আমি অব্যশই বড় ক্ষমাকারী। ইরশাদ 
হইয়াছে ই 
= tls Cadi lS lew Laas a 
“আর যেই ব্যক্তি কোন খারাপ কাজ করে কিংবা স্বীয় আত্মার উপর অবিচার করে” । 
এই প্রকার আয়াত আরো অনেক রহিয়াছে যাহা দ্বারা গুনাহগার তাওবা করিলে ক্ষমা করা 
হইবে সুসংবাদ দেওয়া হইয়াছে। 


EP CE VN Pete CREE 

আর তুমি তোমার হাত তোমার জামার বক্ষস্থলের মধ্যে দাখিল কর, উহা উজ্জ্বল 
হইয়া বাহির হইবে। অত্র আয়াত দ্বারা ও আল্লাহ্‌র মহা কুদরতে প্রমাণ পাওয়া যায় এবং 
হযরত মুসা (আ)-এর নবুওতের এর সত্যতার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ্‌ তা'আলা 
হযরত মূসা (আ)-কে তাহার বক্ষস্থলে হাত ঢুকাইবার জন্য নির্দেশ দিয়াছিলেন। তিনি 
হাত ঢুকাইয়া যখন বাহির করিলেন তখন দেখা গেল যেন উহা নির্মল চন্দ্রের ন্যায় 
উজ্ভ্বল। 

০ (০০5০ ৬৪ এই দুইটি মু'জিযা হযরত মূসা (আ)-কে দেওয়া নয়টির মু'জিযার 

অন্তর্ভৃক্ত। আমি (আল্লাহ্‌) ফির'আউনের নিকট এই মু'জিযা ও নির্দশন দ্বারা তোমার 
(মুসা) শক্তি যোগাইব ও তোমার সত্যতার প্রমাণ প্রতিষ্ঠা করিব। 

১8 55205 1451 বস্তুতঃ তাহারা নাফরমানী জাতি । যেই নয়টি 
মু'জিযার কথা উল্লেখ করা হইয়াছে উহা ঃ 

lich as ভিন C5 ১31, এর মধ্যে উল্লেখ করা হইয়াছে। এবং 
উহার বিস্তারিত আলোচনা পূর্বেই করা হইয়াছে। 

ডি বিডি নে 

অতঃপর যখন তাহাদের নিকট অর্থাৎ ফির“আউন ও তাহার কাওমের নিকট 
আমাদের স্পষ্ট নির্দশনসমূহ সমাগত হইল “১:০৯... ১৯:13 তাহারা বলিল, 
ইহা তো স্পষ্ট যাদু । অতঃপর তাহারা এ মুজিযার মুকাবিলা করিবার জন্য উদ্যত হইল। 
কিন্তু তাহারা মুকবিলায় পরাজিত হইল এবং লাঞ্ছিত হইয়া ফিরিয়া গেল। 

4:80 85815507112, | 

আর দৃশ্যত তাহারা এ সকল মু'জিযা অস্বীকার করিল, কিন্তু তাহারা মনে মনে 
বিশ্বাস করিল যে উহা আল্লাহ্‌র পক্ষ হইতে প্রেরিত এবং উহা সত্য। কিন্ত তাহারা 

ংকার করিয়া উহাকে অস্বীকার করিল। 


Contents 


৩৫৮ তাফসীরে ইবনে কাছীর 


510,415 অর্থাৎ তাহারা এ সত্যকে তাহারা নিজের পক্ষ হইতে অবিচার করিয়া 
এবং অহংকারভরে উহা অনুসরণ করিতে অস্বীকার করিয়া বসিল। এই কারণে ইরশাদ 
হইয়াছে ঃ 

- ১৪৬-০৯৭]] 2.5, 314 8৫৮৭8 

হে মুহাম্মদ, এ সকল লোক যাহারা অহংকার করিয়া সত্যকে অস্বীকার করিয়াছে 
এবং অনুসরণ হইতে বিরত রহিয়াছে তাহাদের পরিণতি লক্ষ্য করুন যে, কিভাবে আল্লাহ্‌ 
তাআলা তাহাদিগকে ধ্বংস করিয়াছেন এবং সকলেকে তাহাদের পানিতে ডুবাইয়া বিলুপ্ত 
করিয়াছেন। 

অতএব হে লোক সকল, তোমরা যাহারা মুহাম্মদ সো)-কে মিথ্যা প্রতিপন্ন করিতেছ 
এবং তাহার প্রতি আল্লাহ্র পক্ষ হইতে প্রেরিত সত্যকে অস্বীকার করিতেছ, তোমরা ইহা 
হইতে নিশ্চিত হইও না যে, তোমাদের এই কর্মকান্ডের ফলে পূর্ববর্তী লোকদের ন্যায় 
তোমাদের শাস্তি আসিবে না। বরং তাহাদের প্রতি শাস্তি আসিয়া থাকিলে তোমরা আরো 
অধিক শাস্তিরযোগ্য ৷ কারণ মুহাম্মদ (সা) মুসা (আ) অপেক্ষা অধিক শ্রেষ্ঠ নবী এবং 
তাহার দলীল মু‘জিযা হযরত মূসা (আ) অপেক্ষা অধিক শক্তিশালী । খোদ মুহাম্মদ (সা) 
এর সত্তা, তার চরিত্র এবং আন্বিয়ায়ে কিরাম (আ)-এর পক্ষ হইতে তাহার সম্পর্কে 
সু-সংবাদ দান এবং তাহার আনুগত্যের জন্য প্রতিজ্ঞা ও শপথ গ্রহণ, এই সবকিছুই 
তাহার শেষ্ঠত্রে প্রমাণ এবং তাহার আনুগত্যের দাবীদার । অতএব তাহার বিরোধিতা 
ON UE বায়ার 


ALIA 


ES sh LSS 5 sas G0 5.10 
(১৮৮৯৫ ৬৮০৫ ৬ 


৬7০ পা sd otf SG 4 ৫4০ ddd ০৯ টি রাডার 
al ৪০০ Cals ০০০০ চে ১১১৪১ ln 29977 


& চিট ot সার্ট $ ৯০9 


os এ 2৮ 9৯ ৩। ৮৬৯০ ০৮০ 4599 
AS mr VN 8৮০৮ 
৯ ৮০১১০ ৩লখা ০১৯ ০০৮৬৪ ১11 
মতি 


* ১৯৮১9 


Contents 


সূরা আন-নাম্ল ৩৫৯ 


পট ৬ FAY 16 শর্ট পার্ক ৪ ন রি $ ৮ বু ৮৬৮৮ lo 
til RL Ln SSS ৩৮০০৭ 29 ৬৬ 1919 > NA 
। 556০৮058580 OB 59 রি রর 


fe AHA 2 2: 2 চারার 
১9৮৯১ ৩৫৮০০৪১০৩৩৮ 
he ৪০৯০৯ ৬০৩৫ 
‘০৯৩2১ 
ALLE AL Ab 5 Bd AA ০ 78 ais 2 2 BAA 
৯ ০ so J By ৩৮ ৬৮৮০ nit 11 
৮৩৬০ ০০1 95১9 ৯9 ৩ S| DH Jas 
এত & i জি এ ক Lod ভা 27 Main dh ee 
* ১১৫০৩০৩৯১৩৬ 5 ৩০০০৮৮৪৭৩১9 4৩০৮ 
অনুবাদ ঃ (১৫) আমি অবশ্যই দাউদ ও সুলায়মানকে জ্ঞান করিয়াছিলাম । এবং 
তাহারা বলিয়াছিল, প্রশংসা আল্লাহ্র যিনি আমাদিগকে তাহার বহু মু'মিন বান্দাদের 
উপর শ্রেষ্ঠত্ব দিয়াছেন । (১৬) সুলায়মান ছিল দাউদের উত্তরাধিকারী এবং সে 
বলিয়াছিল হে মানুষ, আমাকে বিহংগ কুলের ভাষা শিক্ষা দেওয়া হইয়াছে এবং সকল 
কিছু হইতে দেওয়া হইয়াছে। ইহা অবশ্যই সুস্পষ্ট অনুগ্রহ । (১৭) সুলায়মানের 
সম্মুখে সমবেত করা হইল তাহার বাহিনীকে- জীন, মানুষ ও বিহংগকুলকে এবং 
উহাদিগের বিন্যস্ত করা হইল বিভিন্ন ব্যুহে । (১৮) যখন উহারা পিপীলিকা অধ্যুষিত 
উপত্যকায় পৌছিল, তখন এক পিপিলিকা বলিল, হে পিপীলিকা বাহিনী! তোমরা 
তোমাদিগের গৃহে প্রবেশ কর যেন সুলায়মান এবং তাহার বাহিনী তাহাদিগের 
অজ্ঞাতসারে তোমাদিগকে পদতলে পিষিয়া না ফেলে । (১৯) সুলায়মান তাহার 
উক্তিতে মৃদু হাস্য করিল এবং বলিল হে আমার প্রতিপালক! তুমি আমাকে সামর্থ 
দাও, যাহাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারি, যাহা তুমি পছন্দ কর 
এবং তোমার অনুগ্রহে আমাকে তোমার সতকর্মপরায়ণ বান্দাদিগের শ্রেণীভূক্ত কর। 
তাফসীর ঃ আল্লাহ্‌ তাআলা তাহার প্রিয় দুই বান্দা হযরত দাউদ ও সুলায়মান 
(আ)-এর প্রতি যেই বিশেষ নিয়ামত দান করিয়াছিলেন তাহাদিগকে যেই বিশেষ 
গুণাবলীর অধিকারী করিয়া দিয়াছিলেন, ইহালৌকিক ও পারলৌকিক সৌভাগ্যের দ্বার 
উন্মোচন করিয়াছিলেন, একদিকে তাহাদিগকে সাম্রাজ্য ও রাষ্ট্রীয় ক্ষমতা করিয়াছিলেন 
অপরদিকে নবুওয়াতও রিসালাতের মহতি মর্যাদায়ও তাহাদিগকে ভূষিত করিয়াছিলেন । 
উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ ইহাই আলোচনা করিয়াছেন ইরশাদ হইয়াছে ঃ 


Contents 


৩৬০ তাফসীরে ইবনে কাছীর 


- 11. 14598 | 411 2১0 25 0৭০ 9৮05 Ete 2 

নান রজার পৃ পারি 
তাহারা বলিল, সকল প্রশংসা সেই আল্লাহ্র জন্য যিনি আমাদিগকে বহু মু'মিন 
বান্দাগণের মধ্যে মযাদা দান করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, ইব্রাহীম ইব্‌ন ইয়াহইয়া ইব্‌ন হিশাম (র) ..... 
হিশাম রে) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার উমর ইব্‌ন আবদুল আযীয (র) 
লিখিলেন, আল্লাহ্‌ তা'আলা কোন বান্দাকে নিয়ামত দান করিলে সে যেন আল্লাহ্‌র হামদ 
ও প্রশংসা করে। উহা আল্লাহ্‌র নিয়ামত অপেক্ষা উত্তম। যদি তুমি এই বিষয়ে অজ্ঞ হও 
তবে পবিত্র কুরআন পাঠ করিতে উহাতেই ইহা বিদ্যমান । ইরশাদ হইয়াছে ঃ 
০1200555411 ১০৯] 30860০০১০53 3051001 ২৪0, 

হযরত দাউদ ও সুলায়মান (আ)-কে যে নিয়ামত দান করা হইয়াছিল উহা অপেক্ষা 
আর কি উত্তম নিয়ামত হইতে পারে? 

- ১51১ ১২215 ১৩৩ আর সুলায়মান (আ) হযরত দাউদ (আ)-এর 
উত্তরাধিকারী হইয়াছিলেন সম্ত্রাজ্য ও নবুওয়াতে | এখানে মালের উত্তরাধিকার উদ্দেশ্য 
নহে। যদি মালের উত্তরাধিকারী উদ্দেশ্য হইত, তবে এই উত্তরাধিকারী কেবল হযরত 
সুলায়মান (আ) পাপ্য ছিল না। বরং হযরত দাউদ (আ) এর অনেক সন্তান ছিল, তাহারা 
উহার অধিকারী হইতেন। তাহার স্ত্রী ছিলেন একশত । অতএব এখানে সাম্রাজ্য ও 
নবুওয়াতের উত্তরাধিকার উদ্দেশ্য । কারণ আধ্িয়ায়ে কিরাম কাহাকেও মালের 
উত্তরাধিকারী করেন না। যেমন রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন £ 

4855 9৫5 ০৪০ ৬১১৭ 20521 ৮৪৮৬৪ ০৯৪ 
“আমরা নবীদের জামায়াত কাহাকেও ওয়ারিস করি না। আমাদের পরিত্যজ্য সম্পদ 
সাদাকার মালে পরিণতি হয়” । 
০08 ১০ (বি ১৮] ৬৮১০ (51৭01 ৫8 
সুলায়মান (আ) বলিলেন ঃ হে লোক সকল! আমাদিগকে পাখীর ভাষা শিক্ষা দেওয়া 
হইয়াছে এবং আমাকে সকল বস্তু হইতে দান করা হইয়াছে । হযরত সুলায়মান (আ) 
আল্লাহ্র দেওয়া সকল নিয়ামাতের কথা উল্লেখ করিয়াছেন পার্থিব সম্রাজ্য মানব-দানব ও 
সকল প্রাণীর উপর কর্তৃক সকল পাখী ও জীবযন্তুর ভাষাও তিনি জানিতেন। ইহা 
এমনকি আল্লাহর বিশেষ দান যাহা অন্য কাহাকেও দেওয়া হয় নাই। কোন কোন 


Contents 


সূরা আন-নামূল ৩৬১ 


লোকের এই উক্তি যে, হযরত সুলায়মান এর পূর্বে জীবযন্তু ও মানুষের মতই কথা 
বলিত ৷ তাহাদের এই মন্তব্য সম্পূর্ণ মূর্খতার উপর নির্ভরশীল । যদি বাস্তবিক বিষয়টি 
এমন হইত তবে হযরত সুলায়মান (আ)-এর আর কি বৈশিষ্ট ছিল। কারণ তিনি ছাড়াই 
অন্যান্য সকলে তো পাখী ও জীবজন্তুর কথাবার্তা শুনিত এবং তাহাদের কথাবার্তা 
বুঝিত। বস্তুত তাহাদের এই মন্তব্য ঠিক নহে। প্রাণীকুলের সৃষ্টি আদী হইতে এই পর্যন্ত 
একই নিয়মে ও একই পদ্ধতিতে সৃষ্টি করা হইয়াছে। বস্তুতঃ হযরত সুলায়মান (আ)-কে 
আল্লাহ্‌ পাখী-পক্ষী ও মাঠে ময়দানে জীবজন্তুর কথা বুঝিবার ক্ষমতা দান করিয়াছিলেন । 
এই কারণে ইরশাদ হইয়াছে ঃ 


পপ ৩ ১০ (521 ৮৮1] 3৮১০ Cle lin পতি 

পাখীর ভাষা আমাদিগকে শিক্ষা দেওয়া হইয়াছে এবং রাষ্ট্র পরিচালনার জন্য 
প্রয়োজনীয় সব কিছুই দান করা হইয়াছে ৪,11 :/১$]| 113৯ *১| অবশ্যই 
আমাদের উপর ইহা সুস্পষ্ট অনুগ্রহ । ৃ 

ইমাম আহমাদ রে) বলেন, কুতায়রা (র) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, হযরত দাউদ (আ) ছিলেন অত্যধিক 
মর্যাদা সম্পন্ন । তিনি ঘরের বাহিরে যাইতেন সমস্ত দ্বার রুদ্ধ হইত। অতএব কেহই 
তাহার ঘরে প্রবেশ করিত সক্ষম হইত না। রাসূলুল্লাহ্‌ সো) বলেন, একবার হযরত 
দাউদ (আ) ঘর হইতে বাহির হইলেন এবং সমস্ত দ্বার বন্ধ করা হইল । অতঃপর তাহার 
একজন স্ত্রী হঠাৎ বাড়ীর মধ্যে তাকাইয়া দেখিতে পাইলেন যে মধ্যে ভাগে এমন একজন 
পুরুষ দন্ডায়মান । হযরত দাউদ (আ)-এর স্ত্রী বলিলেন, এই লোকটি কিভাবে বাড়ীর 
মধ্যে প্রবেশ করিল । অথচ, সকল দরজা রুদ্ধ । আল্লাহ্র কসম, হযরত দাউদ (আ)-এর 
নিকট তো আমরা বড়ই লাঞ্চিত হইব । কিছুক্ষণ পর হযরত দাউদ (আ) যখন ঘরে 
প্রবেশ করিলেন, তখন ও এ পুরুষ লোকটি বাড়ীর দপ্ডায়মান। হযরত দাউদ (আ) 
তাহাকে দেখিয়া জিজ্ঞাস করিলেন, তুমি কে? লোকটি বলিল, আমি সেই ব্যক্তি যে কোন 
বাদশাহকে ভয় করে না এবং কোন প্রতিবন্ধক তাহাকে বাধা প্রদান করিতে পারে না। 
তখন হযরত দাউদ (আ) তাহাকে বলিলেন, আল্লাহ্র কসম, নিশ্চয় আপনি “মালাকুল 
মাওত' আল্লাহর নির্দেশকে আমি স্বাগত জানাই । অতঃপর হযরত দাউদ (আ) কম্বল 
মুড়ি দিয়া শয়ন করিলেন। এবং তাহার রূহ কবয করা হইল এবং তখন সূর্য উদয় 
হইল । হযরত সুলায়মান (আ) পাখীকে বলিলেন, তোমরা হযরত দাউদ (আ) এর উপর 
ছায়া করিয়া রাখ। পাখী দল তীহার উপর এমনি ছায়া করিয়া রাখিল যে সারা যমীন 
অন্ধকারচ্ছন্ন হইল । অতঃপর হযরত সুলায়মান (আ) পাখী দলকে বলিলেন, তোমরা এক 
এক করিয়া তোমাদের ডানা গুটাইয়া লও । হযরত আবু হুরায়রা (র) বলেন, পাখী দল 
ইবৃন কাছীর__৪৬ (৮ম) 


Contents 


৩৬২ তাফসীরে ইবনে কাছীর 


কিভাবে ডানা গুটাইয়া লইল? ইহার জবাবে রাসূলুল্লাহ্‌ (সা) তাহার হাত গুটাইয়া 
দেখাইলেন। সে দিন শকৃন অধিক ছায়া দান করিয়াছিল। 


oder of oF + 67013 


-3১5352176৯ NG ১০১১৩ Sad ০০ ১১৮১৯ ০৮০ | ১৯৩ 

আর সুলায়মান -এর সম্মুখে তাহার সকল সেনাদল মানব দানব ও পাখী দল 
একত্রিত করা হইল এবং সকল শ্রেণীকে পৃথকপৃথক করা হইল । কিন্ত হযরত সুলায়মান 
(আ) সবচাইতে নিকটবর্তী ছিল মানুষ, তাহার পর জীন জাতি আর পাখী দল তাহার 
মাথার উপরে গরম ও প্রখর রৌদ্র হইলে তাহারা ডানা দিয়া ছায়া দান করিত। 

১৯০১৮ ১%% তাহাদের সকলকে পৃথকপৃথক শ্রেণীবদ্ধ করা হইল। কেহ কেহ 
কাহারও স্থানে অতিক্রম করিতে না পারে । যেমন আজকাল সম্রাটরা সেনাদলকে শ্রেণী 
বিন্যাসে সুশৃংখল করিয়া থাকে। . 

০11১1 412 1855115152 হযরত সুলায়মান (আ)-এর স্বীয় সেনাদল সহ 
চলিতে লাগিলেন এবং চলিতে চলিতে যখন পিপীলিকার ময়দানে আগমন করিলেন ৪ 
০:11 450 815 05 একটি পিপীলিকা বলিল, হে পিপীলিকার দল £ 

SOLE I ৮০044449754 Nyt 

তোমরা তোমাদের বাসস্থান প্রবেশ কর সুলায়মান ও তাহার সেনাবাহিনী যেন 
তোমাদিগকে তাহাদের অজান্তে পিষিয়া না মারে। 

ইব্‌ন আসাকির রে) ইসহাক ইবৃন বিশ্র (র) ..... হাসান (র) হইতে বর্ণিত যে, এই 
পিপীলিকাটির নাম ‘হারস’ এবং ‘বনু শীসান’ নামক গোত্রের সহিত ইহা সম্পর্ক ছিল। 
পিপীলিকাটি লেংড়া ছিল এবং উহা চিতা বাঘের ন্যায় লম্না ছিল। পিপীলিকাটি অন্যান্য 
পিপীলিকার দলের পিষিয়া যাইবার আশংকা করিতেছিল। অতএব সে সকলকে নিজ 


নিজ বাসস্থানে প্রবেশ করিতে হুকুম করিল। হযরত সুলায়মান (আ) ইহা বুঝিতে 
পারিলেন। 


ক ০০১০8) ৮১০১9 ০০ URAL দিসি 
4০০০1৯15023 ১13 15 ০4০৪ ০০ ০০০৯) 
অতঃপর তিনি তাহার কথায় মৃদু হাসিয়া বলিলেন এবং বলিলেন, হে আমার 
প্রতিপালক! আপনি আমাকে আমার প্রতি দেওয়া নিয়ামতের শুকুর করিবার তাওফীক 
দান করুন। অর্থাৎ হে আমার প্রতিপালক! পাখী ও জীবজস্তুর ভাষা শিক্ষা দিয়া এবং 


আমার আব্বা এবং আম্মাকে আপনার অনুগত বানাইয়া যেই অনুগ্রহ করিয়াছেন তাহাদের 
প্রতি এবং আমাকে উহার শুকুর আদায় করিবার তাওফীক দান করুন। 


Contents 


সূরা আন-নামৃল ৩৬৩ 


(১1. 0:51 19 আর আমাকে আপনার পসন্দনীয় আমল করিবার তাওফীক 
দান করুন। 

আর বখন আপনি: নাকে সূত করিবেন আমাকে আপনার নখ 
বান্দাগণের অন্তর্ভুক্ত করুন । 


কোন কোন তাফসীরকারের মতে পিপীলিকার এ ময়দানটি সিরিয়াতে অবস্থিত। 
পিপীলিকাটির মাছির ন্যায় দুইটি ডানাও ছিল। এই সকল কথার তেমন কোন গুরুত্ব 
নাই। নাওফ বাকালী (র) হইতে বর্ণিত 8 01111051305 1155 SS 005 
অর্থাৎ হযরত সুলায়মান (আ)-এর এই পিপীলিকাটি চিতাবাঘের মত ছিল । রিওয়ায়েতের 
মধ্যে 2,341 এর স্থানে ১11 রহিয়াছে। কিন্তু আসলে ১১! হইবে । অর্থাৎ 
সুলায়মান (আ) এর পিপীলিকা মাছির মত ছিল। _১ শব্দটি ভুল লিপিবদ্ধ করা 
হইয়াছে । মোটকথা হযরত সুলায়মান (আ) পিপীলিকার কথা বুঝিয়াছিলেন এবং উহার 
মন্তব্য শুনিয়া হাসিয়া ছিলেন। ইহা অতি বড় গুরুত্বের দাবী রাখে । 

ইব্‌ন আবূ হাতিম রে) বলেন, আমার পিতা ..... আবূ নাজীহ (র) হইতে বর্ণিত। 
তিনি বলেন, একবার হযরত সুলায়মান (আ) পানির জন্য দু'আ করিবার জন্য মাঠে 
বাহির হইলেন, পথে তিনি দেখিলেন, একটি পিপীলিকা চিৎ হইয়া আসমানের দিকে পা 
দিয়া পানির জন্য দু'আ করিতেছে । সে বলিতেছে $ 
বে-নিয়ায নহি। যদি তুমি পানি দান না কর তবে আমরা ধ্বংস হইয়া যার । ইহা শুনিয়া 
হযরত সুলায়মান (আ) সাথীগণকে বলিলেন, তোমরা ফিরিয়া যাও। অন্যের দু'আর 
কারণে তোমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করা হইবে! 


মুসলিম শরীফে বর্ণিত, আব্দুর রাজ্জাক (র) ..... হযরত আবু হুরায়রা (রা) হইতে 
বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ (সা) বর্ণনা করেন, একবার একটি পিপীলিকা একজন নবীকে 
_ দংশন করিল, ফলে তিনি পিপীলিকার পূর্ণ এলাকা জ্বালাইয়া দেওয়া হুকুম দিলেন এবং 
তাহার হুকুমে সকলকে জ্বালাইয়া দেওয়া হইল । অতঃপর নবীর প্রতি আল্লাহ্‌ তাআলা 
ওহী প্রেরণ করিলেন, “একটি পিপীলিকা তোমাকে দংশন করেছে বলিয়া তুমি আল্লাহর 
পবিত্রতা ঘোষণাকারী পূর্ণ একটি প্রাণী জাতিকে ধ্বংস করিয়া দিলে। এ একটি 
পিপীলিকা মারিলেন না কেন যে তোমাকে দংশন করিয়াছিল? 


Contents 


৩৬৪ | তাফসীরে ইবনে কাছীর 
৩০৭ ৯১৬) 5) র্ ৬৭০ নিপা bd 1 


॥:-১/ ৪ পাকি তি SE Bt Add 2 ৮.5 
গর os SS ৮১৮9০ রব | 
শী A 2 


অনুবাদ ৪ (২০) সুলায়মান বিহংগ দলের সন্ধান লইল এবং বলিল ব্যাপার কি? 
হুদহুদকে দেখিতেছি না যে, সে অনুপস্থিত কি? (২১) সে উপযুক্ত কারণ না দর্শাইলে 
আমি অবশ্যই উহাকে কঠিন শাস্তি দিব অথবা যবাই করিব । 

তাফসীর ৪ মুজাহিদ, সাঈদ, ইব্‌ন জুবাইর (র) এবং অন্যান্য হযরত ইব্‌ন আব্বাস 
(রা) ও অন্যান্য হইতে বর্ণনা করিয়াছেন, হুদহুদটি ভূতাত্ত্বিক ছিল । হযরত সুলায়মান 
(আ)-কে পানির সন্ধান দিত । তিনি যখন কোন জংগল কোন ময়দান অতিক্রম করিতেন, 
তখন পানির প্রয়োজন হইলে তিনি হুদহুদকে ডাকিতেন। সে ভুমি জংগল হইতে ঠিক 
তেমনিভাবে পানি দেখিতে পায় । হুদহুদ যখন হযরত সুলায়মান (আ)-কে পানির-সন্ধান 
দিত, তখন তিনি কোন জীনকে ভূমি খনন করিয়া পানি বাহির করিতে নির্দেশ দিতেন 
এবং সে ভূমির গহবর হইতে পানি বাহির করিয়া আনিত। একবার হযরত সুলামান (আ) 
এক ময়দানে অবতরণ করিলেন, তিনি হুদহুদ পাখীকে খুঁজিলেন কিন্তু উহাকে না পাইয়া 
বলিলেন ঃ 

EY ০০ ০471 (৮54। ৫১19 105 আমার হইল কি? আমি হুদহুদ 
পাখীকে দেখিতেছি না ? না কি সে অদৃশ্য হইয়া গেল। 

একদিন হযরত আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) অনুরূপ এক হাদীস বর্ণনা করিলেন, 
তখন উপস্থিত লোকজননের মধ্যে নাফি ইবৃন আযরাক নামক একজন খারেজী ছিল এবং 
হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর প্রতি বহু আপত্তি উ্থাপন করিতেন । সে বলিল, হে ইব্‌ন 
আব্বাস! থাম, আজ তো তোমার পরাজয় বরণ করিতে হইবে । হযরত বলিলেন ঃ 
কারণ। সে বলিল, তুমি হুদহুদ সম্পর্কে বলিতেছ যে, উহা ভূমির গহবরে পানি দেখিতে 
পায়। এই কথা সত্য হইতে পারে কি ভাবে? অথচ, একটি বালক উহাকে শিকার 
করিবার জন্য জাল বিছাইয়া উহার উপর মাছি ছড়াইয়া দেয়। হুদহুদ আহারের সন্ধানে 
তথায় উপস্থিত হইলে বালক এ জালের সাহায্যে হুদহুদকে শিকার করিয়া বসে । অথচ, 
তুমি না বলিতেছ, ভূমির গহবরে হুদহুদ পানি দেখিতে পায়। তখন ইবৃন আব্বাস (রা) 


Contents 


সূরা আন-নাম্ল ৩৬৫ 


বলিলেন, যদি তুমি ইহা না ভাবিতে যে ইব্‌ন আব্বাস (রা) আমার প্রশ্নের উত্তর দিতে 
সক্ষম নহে তবে আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতাম না। এই কথা বলিয়া তিনি 
বলিলেন, দেখ যখন কাহার ভাগ্যলিপি সমাগত হয়, তখন তাহার চক্ষু অন্ধ হইয়া যায় 
এবং বিবেক বুদ্ধি অচল হইয়া পড়ে । তখন নাফি বলিল, আল্লাহ্‌র কসম, আমি আর 
কখনও তোমার সহিত কুরআন সম্পর্কে ঝগড়া করিব না। 

হাফিয ইব্‌ন আসাকির (র) আবদুল্লাহ্‌ বারযীর এর জীবনী আলোচনা লিখিয়াছেন, 
তিনি একজন নেক ও সবব্যক্তি ছিলেন, সোমবার ও বৃহস্পতিবার তিনি নিয়মিত সাওম 
রাখিতেন। তাহার চক্ষু টেরা ছিল, তাহার বয়স ৮০ তে পৌছিয়াছিল। ইবৃন আসাকির 
স্বীয় সনদে আবু সুলায়মান ইব্‌ন যায়িদ (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি একবার আবু 
আবদুল্লাহ্‌ বারাধীর নিকট তাহার টেরা হওয়ার কারণ জিজ্ঞাসা করিলে, তিনি উহার উত্তর 
করিলেন না। আবু সুলায়মান তাহার নিকট কয়েক মাস যাবৎ একই প্রশ্ন করিতে 
লাগিলেন। ফলে একদিন তিনি বলিলেন, একবার খুরাসানে দুই ব্যক্তি তাহার নিকট 
বারযা নামক গ্রামে অবতরণ করিল । এবং উভয়ই তাহার নিকট তাহাদের উপত্যকায় 
লইয়া যাইবার জন্য পীড়াপীড়ি করিল । আমি তাহাদিগকে তথায় লইয়া গেলাম । তাহারা 
তথায় উপস্থিত হইয়া চুলা বাহির করিল এবং বুখুর নামক অনেক সুগন্ধি জবালাইতে শুরু 
করিল। এমনকি গোটা উপত্যকায় সুগন্ধি হইয়া উঠিল । এবং চর্তুদিক হইতে সাপ 
একত্রিত হইতে লাগিল অথচ, তাহারা নিশ্চিত বসিয়া রহিল । কোন একটি সাপের প্রতি 
তাহারা ভ্রুক্ষেপ করিল না। অবশেষে একটি সাপ আসিল উহা স্বর্ণের মত উজ্জ্বল । 
সাপটি দেখিয়া তাহারা দারুন প্রশান্তি লাভ করিল । তাহারা বলিল, সমস্ত প্রশংসা সেই 
মহান সত্তার জন্য যিনি আমাদের সফরকে ব্যর্থতা হইতে রক্ষা করিয়াছেন। তাহারা 
সাপটি ধরিয়া উহার চক্ষুতে সলাই ঢুকাইয়া নিজেদের চক্ষুর মধ্যে লাগাইল। তাহাদের 
নিকট আমার চক্ষুতেও একটি সলা লাগাইতে অনুরোধ করিলাম । কিন্তু তারা অস্বীকার 
করিল। তবুও বারবার তাহাদের নিকট আমি অনুরোধ করিতে থাকিলাম এবং 
তাহাদিগকে ধন-সম্পদের লোভ দিলে, তাহারা আমার চক্ষুতে সলা লাগাইল। তখন 
যমীন আমার কাছে আয়নার মত মনে হইতে লাগিল, উপরের জিনিস যেমন আমি 
দেখিতে পাইলাম যমীনের নীচের জিনিসও আমি তেমনি দেখিতে পাইলাম । তাহারা 
আমাকে বলিল, তুমি কিছু দূর আমাদের সংগে চল। আমি তাহাদের সংগে চলিতে 
লাগিলাম। অবশেষে যখন তাহারা গ্রাম অতিক্রম করিল । তখন উভয়ই আমাকে উভয় 
দিক হইতে চাপিয়া ধরিল এবং আমাকে বাধিয়া একজন তাহার হাত আমার চক্ষুর মধ্যে 


Contents 


৩৬৬ তাফসীরে ইবনে কাছীর 


ঢুকাইয়া দিল এবং আমার চক্ষু উপড়াইয়া উহা নিক্ষেপ করিল । এবং আমাকে এ অবস্থায় 
রাখিয়া তাহারা উধাও হইল । আমি এ অবস্থায় সেখানে পড়িয়া রহিলাম। ঘটনাচক্রে 
একটি কাফিলা এ স্থান দিয়া অতিক্রম করিল ৷ আমার প্রতি তাহারা অনুগ্রহ করিয়া 
আমাকে বন্ধন হইতে মুক্ত করিল, ইহাই হইল আমার চক্ষু অন্ধ হইবার কারণ । 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আলী ইব্‌ন হুসাইন (র) ..... হাসান হইতে (র) 
বর্ণিত যে, হযরত সুলায়মান (আ)-এর হুদহুদ এর নাম ছিল ‘আম্বর’ ৷ মুহাম্মদ ইসহাক 
(র) বলেন, হযরত সুলায়মান (আ) যখন প্রাতঃকালীন দরবারে “হুদহুদ'কে অনুপস্থিত 
পাইলেন তখন তিনি বলিলেন ঃ 

3801 2০ SE ০21 iY পেতে 

হুদহুদকে আমার চক্ষু দেখিতে ভূল করিতেছে? না কি বাস্তবিক অনুপস্থিত রহিয়াছে। 
বর্ণিত আছে যে, সর্বপ্রকার পাখীর ঝাঁক প্রত্যহ হযরত সুলায়মান (আ)-এর দরবারে 
উপস্থিত হইত। 

[4১১% ১/5০ 4553 আমি অবশ্যই তাহাকে কঠিন শাস্তি দিব। আ“মাশ (র) 
হযরত ইবৃন আববাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি এই আয়াতে অর্থ করেন, 
আমি অবশ্যই উহার পালক তুলিয়া ফেলিব। আবদুল্লাহ্‌ ইব্‌ন শাদ্দাদ (র) বলেন, ইহার 
অর্থ হইল ‘পালক তুলিয়া রৌদ্রে ফেলিয়া রাখা” । উলামায়ে সালাফের অনেকেই এই অর্থ 
গ্রহণ করিয়াছেন । 4%১১১% 91 কিংবা আমি উহাকে যবাই করিব । অর্থাৎ হত্যা করিব। 
৬১০৮০৪53০21 অথবা আমার নিকট কোন যুক্তিসংগত ওজর পেশ 
করিবে । সুফিয়ান ইব্‌ন উয়ায়নাহ এবং আব্দুল্লাহ ইবৃন শাদ্দাদ (র) বলেন, হুদহুদ যখন 
ফিরিয়া আসিল, তখন অন্যান্য পাখী তাহাকে বলিল, হযরত সুলায়মান (আ) তোমাকে 
হত্যা করিবার জন্য শপথ করিয়াছেন। হুদহুদ বলিল, তিনি কি ইস্তিস্না করিয়াছেন? 
তাহারা বলিল হা, তিনি ইস্তিসনা করিয়াছেন, অর্থাৎ তিনি বলিয়াছেন, যদি যুক্তি সংগত 
কারণ পেশ করিতে পার, তবে অবস্থার অবশ্য মুক্তি পাইতে পার। হুদহুদ বলিল, তাহা 
হইলে আমি মুক্তি পাইব। মুজাহিদ (র) বলেন, “যেহেতু সে তাহার মায়ের সহিত 
০০০৭০০০০৪০০ | 


শর্ট শর্ট 6 তাঁর 


re Sis tend AC SAVE এ ০৬, 11 


শর 
শার্ট 61109 তারপর সপ শা 
+ (১৬৪১ ৩০০০৭ 
ক $+ ৯ পাক 


নি রা 
ন তার 


Contents 


সূরা আন-নাম্ল ৩৬৭ 


1 AS Ad $ 
2১5১৮ ৮০৪০০4%৮৭০০০৬ পা 
2, df ১৯ 


‘nhs ০১৮৮ 


পার্ট লা পার্টি $ 


4 ০৯১ ৬ ১৮৮৯৪ DE 55১ 14১ ৮৫ 


শপ পর ৫৮ 


UB এ ০০০০১০৪০০৮০ 


Loic 


*০১9454 ১ 


৯ ঠপার্ঠিতার । 1 রাও a Ba EAL ৪ এ $ ৮ ৬776৫ 
০১১ ০১৭৭ ১ Fd Tre SH 40১ las 316 
LA Add ৩৪ ০9৬ 2০ ০ Ab পট 


০৯৬১০০০৯০৩০ 


$& ৮৪ হিরোর পরিরট ০8 ৮০ ১৪৬ 
' ৮৫৪০) ০১১০৯ ৭১১৪৯ ১) ৪ ONY 
অনুবাদ ৪ (২২) অনতিবিলম্বে হুদহুদ আসিয়া পড়িল এবং বলিল, আপনি যাহা 
অবগত নহেন, আমি তাহা অবগত হইয়াছি এবং সাবা হইতে সুনিশ্চিত সং 
লইয়া আসিয়াছি। (২৩) আমি একজন নারীকে দেখিয়াছিলাম, উহাদিগের উপর 
রাজত্ব করিতেছে । তাহাকে সকল কিছু দেওয়া হইয়াছে এবং তাহার আছে এক 


বিরাট সিংহাসন । (২৪) আমি তাহাকে ও তাহার সম্প্রদায়কে দেখিলাম তাহারা 


আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করিতেছে । শয়তান উহাদিগের কার্যাবলী 
উহাদিগের নিকট শোভন করিয়াছে এবং উহাদিগের সৎপথ হইতে নিবৃত্ত করিয়াছে 
ফলে উহারা সৎপথ পায় না। (২৫) নিবৃত্ত করিয়াছে এই জন্য যে, উহারা যেন 
সিজদা না করে আল্লাহকে যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর লুক্কায়িত বস্তুকে প্রকাশ 
করেন৷ তিনি জানেন যাহা তোমরা গোপন কর এবং যাহা তোমরা ব্যক্ত কর। (২৬) 
আল্লাহ, ব্যতীত কোন ইলাহ নাই, তিনি মহান আরশের অধিপতি । 


Contents 


৩৬৮ তাফসীরে ইবনে কাছীর 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ ৬১: ১.২ ৩০৯ অর্থাৎ হুদহুদটি 
অল্প সময় অনুপস্থিত থাকিয়া প্রত্যাবর্তন করিল এবং হযরত সুলায়মান (আ)-কে বলিল ঃ 
৯১1 ৮০০৮৯ আমি এমন বিষয় সম্পর্কে অবগত হইয়াছি যাহা সম্পর্কে না 
আপনি অবগত হইতে পারিয়াছেন আর না আপনা লঙ্কর ও সেনাবাহিনী । ১০ ৬১৯ 
১৪৫ (৮417৭ আর সাবা জাতির এক নিশ্চিত সংবাদ লইয়া আসিয়াছি। 'সাবা' 
হিময়ারা কাওমকে বলা হয়। তাহারা তখন ইয়ামানের শাসক গোষ্ঠী ছিল। অতএব 
হুদহুদ বলিলঃ ১4172 8151 ৬৯9 ৮১! আমি তাহাদের উপর একজন মহিলাকে 
শাসনকার্য পরিচালনা করিতে পাইয়াছি। হাসান (র) বলেন, এ মহিলার নাম 'বিলকীস 
ইবন শুরাহবীল?। 

কাতাদাহ রে) বলেন, বিলকীসের আম্মা ছিল এক মহিলা জিন। তাহার পায়ের 
শেষাংশ পশুর পায়ের মত ছিল। যুহাইর ইব্‌ন মুহাম্মদ (র) বলেন, সাবারাণীর নাম ছিল 
বিলকীস ইবন শুরাহবীল। ইব্‌ন মালিক ইবন্‌ রাইয়ান (র) বলেন, তাহার আম্মার নাম 
ছিল “ফারিগা' তিনি মহিলা জিন ছিলেন। 

ইবন জুরাইজ (র) বলেন, তাহার নাম ছিল বিলকীস বিনত যিসরাখ আর তাহার 
মাতার নাম ছিল বালতাআহ । ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আলী ইব্‌ন হাসান রে) ..... 
আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, বিলকীসের সহিত এক লক্ষ সৈন্য দল ছিল। 
এবং প্রত্যেক দলে এক লক্ষ সৈন্য ছিল। আ'“মাশ রে) মুজাহিদ (র) হইতে বর্ণনা 
করিয়াছেন, তিনি বলেন “সাবা রাণীর' অধিনে বার হাজার সৈন্য ছিল এবং বারো হাজার 
প্রত্যেক দলের অধীনে এক লক্ষ যোদ্ধা ছিল । 

আবদুর রাজ্জাক রে) বলেন, মা*মার (র) কাতাদাহ (র) হইতে 511 1০৮৯ *০%। 
১৫15 এর তাফসীর প্রসংগে বলেন, বিলকীসের সংসদ সভার সদস্য ছিল তিনশত বার 
জন ৷ তাহাদের প্রত্যেকের অধীনে দশ হাজার লোক ছিল। ‘সান্‌আ’ হইতে তিন মাইল 
দূরে “মা'আরিব' নামক দেশে তাহার রাজত্ব প্রতিষ্ঠিত ছিল.। এই মতটি অধিক বিশুদ্ধ 
বলিয়া তাফসীরকারদের মত। 

৮০৫ ৬5 অৰ্থাৎ রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার জন্য যেই সকল বস্তুর 
প্রয়োজন বিলকীসের উহা সব কিছুই দান করা হইয়াছে। ১৮০%, (61$ আর 
তাহার এক বিরাট সিংহাসন ছিল, স্বর্ণ ও নানা প্রকার মূল্যবান পাথর দ্বারা সজ্জিত ছিল। 
যুবাইর ইব্‌ন মুহাম্মদ (র) বলেন, বিলকীসের সিংহাসনটি ছিল স্বর্ণ, ইয়াকৃত, যবরজদ ও 
মুক্তার তৈরী । উহার দৈর্ঘ্য ছিল আশি হাত ও প্রস্থ ছিল আশি হাত। মহিলাগণ তাহার 
সেবিকা ছিল এবং ইহার জন্য ছয়শত মহিলা নিয়েজিত ছিল। 


Contents . 


সূরা আন-নাম্ল ৩৬৯ 


এতিহাসিকগণ বলেন, endl lb HE EGE 0 নন লারা 
পূর্ব দিকে তিনশত জানালা ছিল এবং উহার পশ্চিম দিকে ছিল তিনশত ষাটটি । প্রাসাদটি 
এমন পদ্ধতিতে নির্মিত ছিল যে, প্রতি দিন উহার একটি দিয়া সূর্যের কিরণ প্রাসাদে 
প্রবেশ করিত এবং উহার সম্মুখস্ত আর একটি জানালা দিয়া অস্ত যাইত এবং তাহারা 
সকালে বিকালে এ সূর্যের সিজ্দা করিত। এই কারণে হুদহুদ হযরত সুলায়মান (আ) 
বলিয়া ছিলেন ঃ 


2 4০৩৫ + 024 


- ৮০৫1 9239: «ll ০১১ ১০ ১০৯৪4 ০১৯০০৪045৬৪ 18532 

আর আমি উহাকে ও উহার কাওমকে সূর্যের সিজ্দা করিতে দেখিয়াছি। আর 
শয়তান তাহাদের আমলসমূহকে সজ্জিত করিয়া দেখায় । এবং সঠিক পথ হইতে বিচ্যুত 
রাখে । আর সঠিক পথ মহান আল্লাহ্র সিজ্দা করা অন্য কাহাকেও শরীক না করা । অন্য 
কোন নক্ষত্রকে সিজ্দা করা যাইবে না। যেমন ইরশাদ হইয়াছে $ 


১9 me Us ২ ০৮811০০০215 08419 45401 | sll ১০ 
70205 8 হাত 9 ও জে 4145 ০1 

দিবারাত্র সূর্যচন্দ্র ও তাহার নির্দশন সমূহের অন্তর্ভূক্ত ।. তোমরা সূর্যকে সিজ্দা করিও 
না আর চন্দ্রের সিজদা করিও না । বরং সেই মহা সত্তাকে সিজ্দা কর যিনি এ সকল বস্তু 
সৃষ্টি করিয়াছেন। যদি তোমরা বাস্তবিক তাহারই ইবাদত করিয়া থাক। কেহ কেহ 
এখানে পড়িয়া থাকেন। |, ৯ ০! 1551 এখানে 21 শব্দটি «.২০৫১-১| হিসাবে 
ব্যবহৃত হইয়াছে। ৷ টি নিদা এর জন্য ব্যবহৃত। কিন্তু উহার মুনাদা এখানে উহ্য 
রহিয়াছে। আসলে ছিল £4113-% £১৪ ১ % হে কাওম! তোমরা আল্লাহকে 
সিজ্দা কর। 

-১৯ RIE 137৮1 ৬৪ দি ্ Fe sl 

যিনি আসমান যমীনে নিহিত বস্তুকে বাহির করেন। আলী ইব্‌ন আবূ তালিব (র) 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, ॥_! অর্থ নিহিত বস্তু । ইকরিমাহ, 
মুজাহিদ, সাঈদ ইব্ন জুবাইর, কাতাদাহ রে) এবং আরো অনেকেই এই অর্থ 
করিয়াছেন। সাঈদ ইবৃন মুসাইয়্েব রে) বলেন, £_| অর্থ পানি। আব্দুর রহমান ইবৃন 
নাস 


১০৪ ১০০৫৫০ TE 


ইব্‌ন কাছীর_-_৪৭ (৮ম) 


Contents 


৩৭০ তাফসীরে ইবনে কাছীর 


আসমান ও যমীনে নিহিত বস্তু হইল উভয়ের মধ্যে যেই রিযিক রহিয়াছে। অর্থাৎ 
আসমানের পানি এবং যমীনের বৃক্ষলতা ৷ ২২ এই অর্থ এখানে হুদহুদ -এর বক্তব্যের 
সাথে অধিক সামঞ্জশীল। কারণ হুদহুদ -এর মধ্যে আল্লাহ্‌ তা'আলা এই বৈশিষ্ট্য 
রাখিয়াছেন যে, যমীনের তলদেশে পানি প্রবাহিত হইতে দেখিতে পায়। 

UPL 05 ০৬৪৯০ ০০০5 

“তোমরা আল্লাহ্‌ হতে যাহা কিছু গোপন কর, তিনি উহা ও জানেন। আর যেই 
সকল কাজ কর্ম ও কথাবার্তা প্রকাশ কর উহাও জানেন। আয়াতটির বিষয়বস্তু এই 
আয়াতের অনুরূপ $ 


দা 


০1210৬৯৯৮৮৮ SA ০৪৩ GES ১০ JD ১১৪ ১১৫১৪ ৮1. 
১4475 
“তোমাদের যেই ব্যক্তি নীরবে কথা আর যে ব্যক্তি উচ্চস্বরে কথা বলে, যেই ব্যক্তি 


রাত্রের অন্ধকারে গোপন থাকে আর দিনের আলোর মধ্যে চলাচল করে সকলেই আল্লাহ্‌র 
নিকট সমান” । (সূরা রাঁদ ৪ ১০) 


El BANCO 2541 এ 24 
“আল্লাহ্‌ ব্যতিত আর কোন ইলাহ নাই, তিনি মহা আরশের অধিপতি” । আল্লাহ 
সমস্ত মাখ্লুকের মধ্যে আরশ অপেক্ষা বড় আর কিছুই নাই। 
যেহেতু হুদহুদ পাখী কল্যাণের প্রতি, আল্লাহ ইবাদতের প্রতি আহবানকারী এবং যে 
তাহারই সিজ্দা করিবার জন্য দাওয়াত দেয়। এই কারণে উহাকে হত্যা করিবার জন্য 
নিষেধ করিয়া দেওয়া হইয়াছে। ইমাম আবূ দাউদ (র) আহমাদ ইব্‌ন মাজাহ (র) হযরত 
আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, রসূলুল্লাহ (সা) চার প্রকার জীব 
হত্যা করিতে নিষেধ করিয়াছেন (১) পিপীলিকা (২) মৌমাছি (৩) হুদহুদ (৪) ও ঘুখু 
পাখীর ন্যায় মাথা মোটা সাদা পেট ও সবুজ পিঠ বিশিষ্ট পাখি । হাদীসটি সনদ বিশুদ্ধ । 


Ab alt ot ১. UH ৮৪ tat A A ৬৮৩৫ ৩ ৫ 
be Aoi টানা 


১০৮5 $ টিবি ৫77৮ 


9৮৩ 4১৮০৩ SS 159 9৯৬: ০১। A 


oY bad 


* ৩১০০৮ ১ 


শর্ট 


Contents 


সূরা আন-নামৃল ৩৭১ 
6 ॥ 
g aS TNA: 464 


Ae >) Dns Bly ris 8 Lak, 


PAA 


RRA AFIS 1 


অনুবাদ £ (২৭) সুলায়মান বলিল, আমি দেখিব তুমি সত্য বলিয়াছ না তুমি 
মিথ্যাবাদী? (২৮) যাও আমার এই পত্র লইয়া এবং ইহা তাহাদিগের নিকট অর্পণ 
কর। অতঃপর তাহাদিগের নিকট হইতে সরিয়া থাকিও এবং লক্ষ্য করিও 
তাহাদিগের প্রতিক্রিয়া কি? (২৯) নারী বলিল, হে পারিষদবর্গ। আমাকে এক সম্মানিত 
পত্র দেওয়া হইয়াছে (৩০) ইহা সুলায়মানের পক্ষ হইতে এবং ইহা পরম দয়ালু 
অতি দয়াবান আল্লাহ্‌র নামে (৩১) অহমিকা বশে আমাকে অমান্য করিও না এবং 
আনুগত্য স্বীকার করিয়া আমার নিকট উপস্থিত হও। 

তাফসীর £ হুদহুদ আসিয়া হযরত সুলায়মান (আ)-কে “সাবা” জাতির রাজত্ব সম্পর্কে 
খবর দিয়াছিলেন। তখন হযরত সুলায়মান (আ) তাহাকে যে উত্তর দিয়াছিলেন আল্লাহ্‌ 
_ তা'আলা উল্লিখিত আয়াতে উহা উল্লেখ করিয়াছেন। ইরশাদ হইয়াছে ঃ 


LIEN ০০ ৮৫ pln Ll JU 

“হে হুদহুদ! তুমি সত্য বলিয়াছ না কি মিথ্যা বলিয়াছ, উহা সত্বর আমি দেখিয়া 
লইব। 

Lays সিএ এও কি 095০8 6201 (510 Tin ৮০৫০ A] 

তুমি আমার এই চিঠি লইয়া যাও এবং তাহাদের নিকট ইহা রাখিয়া তুমি দূরে সরিয়া 
থাক। অতঃপর তাহারা ইহার কি জবাব দেয় উহার অপেক্ষা কর। হযরত সুলায়মান 
(আ) বিল্কীস ও তাহার কাওমের নিকট একটি পত্র লিখিয়া হুদহুদ এর নিকট প্রেরণ 
করিয়াছিলেন এবং হুদহুদ উহা বহন করিয়া লইয়াছিল। কেহ কেহ বলেন, পাখীর 
তাহার ঠোটে করিয়া লইয়াছিল। এবং বিলকীসের দেশে বহন করিয়া তাহার প্রাসাদের 
তাহার একান্ত নির্জন কুটিতে জানালার ফাক দিয়া তাহার কাছে নিক্ষেপ করিয়াছিল । 
এবং আদব পালনার্থে হুদহুদ একপাশে সরিয়া থাকে । বিলকীস উহা দেখিয়া অস্থির হইয়া 
পড়ে এবং চিঠিখানা খুলিয়া পড়িতে শুরু করে । চিঠির মধ্যে যাহা ছিল তাহা এই ঃ 


Contents 


৩৭২ তাফসীরে ইবনে কাছীর 


IE SY Mo SAL ls is 5১2 

এই চিঠি সুলায়মানের পক্ষ হইতে প্রেরিত । পরম করুণাময় আল্লাহ্র নামে শুরু 
করিতেছি, যিনি বড়ই মেহেরবান, তোমরা বাড়াবাড়ি করিও না আর আমার নিকট 
মুসলমান হইয়া উপস্থিত হও। বিলকীস পত্রখানা পাঠ করিয়া তাহার মন্ত্রী পারিষদবর্গের 
সদস্যগণকে একত্রিত করিল এবং বলিল ঃ | 

হে আমার মন্ত্রী পারিষদের সদদ্যবৃন্দ! আমার নিকট একখানা সম্মানিত চিঠি প্রেরণ 
করা হইয়াছে। 
‘fe [15175 ৯৮ ০৮ Ml 440 ১5522 ৩৮০০০ 45 

Salts Labi 

নামে শুরু করিতেছি, যিনি বড়ই মেহেরবান। তোমরা আমার উপর বাড়াবাড়ি করিও না 
আর আমার কাছে মুসলমান হইয়া উপস্থিত হও। বিলকীস চিঠিখানা সম্মানিত এই 
কারণে বলিয়াছিলেন যে, উহা একটি পাখী বহন করিয়া আনিয়াছিল এবং পাখীটি 
চিঠিখানা পৌছাইয়া তাহার সম্মানার্থে একটু সরিয়া দাড়াইলেন। এইরূপ প্রশিক্ষণ মহা 
সম্রাট ছাড়া আর কাহারো পক্ষে সম্ভব নহে। | 

মন্ত্রী পরিষদের সকলেই ইহা বুঝিতে পারিল যে, চিঠিখানা আল্লাহ্‌র নবী হযরত 
সুলায়মান (আ)-এর পক্ষ হইতে প্রেরিত । চিঠিখান ছিল অত্যন্ত লালিত্য ও মাধুর্যপূর্ণ। 
অতি সংক্ষিপ্তভাবে পরিপূর্ণভাবে মনের ভাষা প্রকাশ করা হইয়াছে। 

উলামায়ে কিরাম উল্লেখ করিয়াছেন হযরত সুলায়মান (আ)-এর পূর্বে কেহ 
“বিসমিল্লাহির রাহমানির রাহীম’ লিখে নাই । 

ইব্‌ন আবূ হাতিম (র) এই মর্মে একটি হাদীস ও বর্ণনা করিয়াছেন। তিনি বলেন 
আমার পিতা ..... ইব্‌ন বুরায়দা (রা).হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর সহিত চলিতেছিলাম তখন তিনি বলিলেন ৪ 

BEES 5০০৫০ LLG LS OE USS HT ৩৪ 

আমি এমন একটি আয়াত জানি যাহা হযরত সুলায়মান ইব্‌ন দাউদ (আ)-এর পরে 

আমার পূর্বে কোন নবীর প্রতি অবতীর্ণ হয় নাই। রাবী বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, 


সেই আয়াতটি কি? রাসূলুল্লাহ (সা) বলিলেন, মসজিদ হইতে আমি বাহির হইবার পূর্বে 


Contents 


সূরা আন-নাম্ল ৩৭৩ 


আমি তোমাদিগকে জানাইয়া দিব । রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ (সা) মসজিদের 
দরজা পর্যন্ত পৌঁছাইয়া গেলেন এবং তাহার এক পা দরজা হইতে বাহির করিলেন, তখন 
আমি মনে মনে বলিলাম, টার নিলা Dds A দাস 
তাকাইয়া বলিলেন, আয়াতটি হইল ৪ 


-১১৯০]। ১০১০] 411 লিও Cla Sal 

হাদীসটি গরীব, উহার সনদ যঈফ । মায়মূন ইব্‌ন মিহরান (র) বলেন, রাসূলুল্লাহ 
(সা) পূর্বে +411| 415০, লিখিতেন। এই আয়াত নাযিল হইবার পর হইতে তিনি 
‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ লিখিতে আরম্ভ করেন। 

কাতাদাহ (র) বলেন, (৮15 15155 এর অর্থ 1,১5১ 1 “তোমরা আমার 
উপর বাড়াবাড়ী করিও না”। 

১০০০. "০53519 আবদুর রহমান ইবন যায়িদ ইন আসলাম (র) বলেন; ইহার 
অর্থ, তোমরা অহংকার করিও না, সত্য গ্রহণ করিতে বিরত থাকিও না বরং তোমরা 
টার হারা সা নিজ কারের বির রঃ রানা ৪ বম 
তোমরা অনুগত হইয়া আমার নিকট উপস্থিত হও। 


2 ৬ ৩৫৫৯ ৮৫ Lud ০৮০৫০ & 


(42৮৬০6৩০৭৪৯ ডিঞ এ, 11 


৬৩টি ৩৬ ১৩৫ Ne 


উস ভা 
5559 ৬৩৮3১১০৮1৮১ 1%% ০৯ $1%$ শা 


& Lui 
৬২৮১ 


oid or ছাট এ ৮৮ ০৫ 


চি 1952 esis) Ka 9 19১ সি ss ৬ SJL 1৫ 
রি ৩১০৭১ ৬ 


২8০৮ 2১০৯5 ০ ঠা CE 


তি ৫ 0 


£৪ (৩২) সেই নারী বলিল, হে পারিষদবর্গ ।আমার এই সমস্যায় 
টি আপনি যাহা সিদ্ধান্ত করি তাহা তো তোমাদিগের উপস্থিতিতেই 


Contents 


৩৭৪ তাফসীরে ইবনে কাছীর 


করি । (৩৩) তাহারা বলিল, আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা, তবে সিদ্ধান্ত 
গ্রহণের ক্ষমতা আপনারই, আদেশ করিবেন তাহা আপনি ভাবিয়া দেখুন । (৩৪) সে 
বলিল, রাজা বাদশাহরা যখন কোন জনপদে প্রবেশ করে, তখন উহাকে বিপর্যস্ত 
করিয়া দেয় এবং তথাকার মর্যাদাবান ব্যক্তিদিগকে অপদস্থ করে, ইহারাও এইরূপ 
করিবে (৩৫) আমি তাহাদের নিকট উপঢৌকন পাঠাইতেছি, দেখি দূতেরা কি লইয়া 
ফিরিয়া আসে । 

তাফসীর ৪ বিলকীস হযরত সুলায়মান (আ)-এর চিঠি পাঠ করিয়া তাহার মন্ত্রী সভার 
81174 


ডি ভামি ডো তোমাদের 
মত ছাড়া কোন স্থির সিদ্ধান্ত গ্রহণ করি না। 


- ১১০৭০ ls ৮৪৪ 15151 ৩৯১ 51103 
তাহারা বলিল, আমরা শক্তিশালী ও কঠিন যোদ্ধা। বিল্কীসের মন্ত্রী পরিষদ প্রথম 
তাহাদের সংখ্যা ও শক্তির কথা উল্লেখ করিয়া এবং পরে তাহার উপরই সকল কর্তৃক 
ন্যস্ত করিল । তাহারা বলিল ঃ 


- ৯১৭ 37০ ১১৪ 4211 ১১২13 

আমরা আপনার যে কোন নির্দেশ পালন করিতে প্রস্তুত, যুদ্ধ করিতে চাহিলে আমরা 
উহার পূর্ণ শক্তির অধিকারী । তবে আপনি আমাদিগকে কি নির্দেশ দিবেন সেই বিষয়ে 
চিন্তা ভাবনা করিয়া দেখুন। বিলকীসের পরমর্শদাতাগণ যখন তাহাদের বক্তব্য পেশ 
করিল, তখন তিনি যেহেতু তাহাদের তুলনায় অধিক জ্ঞানী এবং সুলায়মান সম্পর্কে 
অধিক ওয়াকিবহাল ছিলেন। তিনি জানিতেন যে সুলায়মান (আ)-এর সহিত মুকাবিলা 
করা তাহার পক্ষে সম্ভব নহে। মানব দানব ও পশু পক্ষী ও তাহার নির্দেশের দাস এবং 
সকলেই তাহার সেনাবাহিনীর সদস্য । “হুদহুদ'এর পত্র বহনের ঘটনা দ্বারা তিনি এই 
বিষয়ে আরো অধিক নিশ্চিত হইয়া ছিলেন। তিনি বলিলেন, আমরা তীহার সহিত যুদ্ধ 
করিতে রীতিমত ভীত । যুদ্ধ করিলে তিনি কাওমের আমীর ও সর্দারগণকে ধ্বংস 
করিবেন। এই কারণে তিনি বলিলেন ঃ 

তা lai Sel Ly 1508 22551515519 প্রগাপ। 9 

রাজা বাদশাগণ যখন কোন জনপদে জোরপূর্বক প্রবেশ করেন, তখন তাহারা উহার 
সম্মানিত ব্যক্তিবর্গকে অপদস্ত করেন। অর্থাৎ জনপদের শাসক মণ্ডলী ও সেনাবাহিনীর 
সদস্যগণকে লাঞ্চিত করেন। হয় তাহাদিগকে হত্যা করা হয়, না হয় গ্রেপ্তার করা হয়। 


০৩ 


Contents 


সূরা আন-নামূল ৩৭৫ 


হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, “বিল্কীস' যেই ব্যক্তব্য পেশ করিয়াছেন যে, রাজা 
বাদশাহগণ জনপদে জোরপূর্বক প্রবেশ করিলে সম্মানিত ব্যক্তিবর্গকে অপদস্ত করেন। 
আল্লাহ্‌ তা“আলা তাহার এই কথার সমর্থনে বলেন ৪ 


১155 01154 অর্থাৎ রাজা বাদশাগণ এই রূপ করিয়া থাকে । বিল্কীস তাহার 
এই বক্তব্য ও মন্তব্যের পর হযরত সুলায়মান (আ)-এর সহিত সন্ধির মনোভাব পোষণ 
করিয়া বলিলেন £ 

-১৮০৮ উস সিএ be Ly 

হযরত সুলায়মান (আ)-এর নিকট তীহার উপযুক্ত উপঢৌকন পাঠাইব এবং তাহার 
নিকট প্রেরিত দূতগণ যেই জবাব লইয়া আসিবে উহার অপেক্ষা করিব। সম্ভবত তিনি 
আমাদের উপঢৌকন গ্রহণ করিবেন এবং যুদ্ধ করিতে বিরত থাকিবেন। অথবা আমাদের 
উপর কর ধার্য করিবেন। কর রাজ্য হিসাবে আমরা নিয়মিতভাবে কর পরিশোধ করিতে 
থাকিব। ইব্‌ন আব্বাস (রা) বলেন, বিল্কীস তাহার কাওমকে বলিল, সুলায়মান (আ) 
যদি উপটৌকন গ্রহণ করেন, তবে তো বুঝিব যে, তিনি রাজা বাদশাগণের মত একজন 
বাদশাহ। অতএব তাহার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হইব। আর উপঢৌকন গ্রহণ না 
করিলে বুঝিব, তিনি একজন নবী। অতএব তাহার মুকাবিলা করিয়া লাভ নাই তাহার 
যা 

রাগ Ps ॥ | ad A 


০৯৮৮৯ ০০৯ 0৬১০৪ হয 


সর % Gc st Pi ss 


‘59> ৮৪) ১5৩০৬: ১৩ ০১ 0 


$ 4৮ & & s PFs ৬৮ tt 
০৮০৭9 ৮০55১ ১৮০৭ AS CB og) হি 
‘ CELA 


১১৯০৯ 8S reefer 


অনুবাদ ৪ (৩৬) দূত সুলায়মানের নিকট আসিলে সুলায়মান বলিল, তোমরা 
আমাকে সম্পদ দিয়া সাহায্য করিতেছ? আল্লাহ্‌ আমাকে যাহা দিয়াছেন তাহা 
তোমাদিগকে যাহা দিয়াছেন তাহা হইতে উৎকৃষ্ট অথচ, তোমরা তোমাদের 
উপঢৌকন লইয়া উৎফুল্ুবোধ করিতেছ। (৩৭) উহাদের নিকট ফিরিয়া যাও । আমি 
অবশ্যই উহাদিগের বিরুদ্ধে লইয়া আসিব এক সৈন্যবাহিনী যাহার মুকাবিলা 
করিবার শক্তি উহাদিগের নাই । আমি অবশ্যই উহাদিগের তথা হইতে বহিষ্কার করিব 
লাঞ্কিতভাবে এবং উহারা হইবে অবনমিত । 


Contents 


৩৭৬ তাফসীরে ইবনে কাছীর 


তাফসীর ৪ উলামায়ে সনদের অনেকেই বলেন, বিল্‌কীস বহু মূল্যবান উপঢৌকন 
হযরত সুলায়মান (আ)-এর খিদমতে প্রেরণ করিয়াছিলেন। স্বর্ণ, জওহর ও মুক্তা এবং 
অন্যান্য অনেক মূল্যবান বস্তু তাহার দরবারে পেশ করেন। মুজাহিদ ও সাঈদ ইব্‌ন 
যুবাইর (রে) ও অন্যান্য তাফসীরকারগণ বলেন, বিল্কীস বালিকাদিগকে বালকের 
পোষাকে এবং বালকদিগকে বালিকাদের পোষাকে পাঠাইয়াছিলেন। তিনি বলিয়াছিলেন 
যে, সুলায়মান যদি বালক-বালিকাদের মধ্যে প্রার্থক্য করিতে সক্ষম হন তবে তিনি নবী। 
তাফসীরকারগণ বলেন, এ সকল বালক-বালিকাগণকে হযরত সুলায়মান (আ) অযু 
করিবার নির্দেশ দিলেন, তাহারা ওযূ করিতে শুরু করিল। কিন্তু বালিকা পানির পাত্র 
হইতে তাহার হাতে ঢালিয়া অযু করিতে লাগিল । কিন্ত বালক পানি পাত্রের মধ্যে হাত 
ঢুকাইয়া হাত ধুইতে লাগিল। এইভাবে কে বালক কে বালিকা তাহা হযরত সুলায়মান 
(আ) বুঝিতে পারিলেন। কেহ কেহ বলেন, বালিকা তাহার হাতের বাতেনী অংশ জাহেরী 
অংশের পূর্বে ধুইতে লাগিল এবং বালক উহার বিপরীত করিতে শুরু করিল। কেহ কেহ 
বলেন, বালিকা হাতের কজ্বী হইতে কনুই পর্যন্ত ধুইতে লাগিল এবং বালকগণ কনুই 
হইতে কী পর্যন্ত ধুইল। তবে এই সকল তাফসীর পারস্পরিক কোন বিরোধ নাই । 
কোন কোন তাফসীরকার বলেন, বিল্কীস হযরত সুলায়মান (আ)-এর খিদমতে একটি 
পেয়ালা পাঠাইয়া ছিলেন, যেন তিনি উহাকে পানি দ্বার পরিপূর্ণ করিয়া দেন, তবে এ 
পানি আসমানের ও হইতে পারিবে না আর যমীনের ও না। হযরত সুলায়মান (আ) 
ঘোড়া দৌড়াইলেন। দৌড়াইতে দৌড়াইতে ঘোড়াটি যখন ঘামিয়া গেল তখন ঘাম দ্বারা 
বিলকিসের পেয়ালা ভরিয়া দিলেন। কিন্তু আল্লাহ্‌ ভাল জানেন যে এই সকল রিওয়ায়েতে ' 
কোন বাস্তবতা আছে? নাকি ইহা সত্য যে এই ধরনের রিওয়ায়েত অধিকাংশই 
ইসরাঈলী রিওয়ায়েতে হইতে গৃহীত। বাস্তবতা এই যে, বিলকীস যাহা কিছু পাঠাইছিলেন 
হযরত সুলায়মান (আ) আদৌ উহার প্রতি দৃষ্টিপাত করেন নাই । এবং উহা হইতে দৃষ্টি 
ফিরাইয়া তিনি বলিলেনঃ 

105 ১১৩০০ তোমরা কি মাল দ্বারা আমাকে সাহায্য করিতে চাও 30118 
১45115৭5240 আল্লাহ্‌ যাহা কিছু তোমাদিগকে দান করিয়াছেন উহা অপেক্ষা 
উত্তম বস্তু আমাকে দিয়াছেন। ১৬১ ৬১৫১2৫১7১১১ বরং তোমরা 
উপঢৌকন দ্বারা আনন্দিত ও তুষ্ট হও । কিন্তু আমি ইসলাম অথবা তরবারী ছাড়া অন্য 
কিছুতেই রাজী নহি। 

আ'“মাশ রে) ..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন । হযরত 
সুলায়মান (আ) জিনদিগকে ঘর সাজাইবার জন্য হুকুম করিলেন। তাহারা একহাজার 
প্রাসাদ স্বর্ণ রোপ্য দ্বারা সজ্জিত করিল। বিল্কীসের দূতগণ যখন ইহা দেখিল, তখন 


Contents 


সূরা আন-নাম্ল ৩৭৭ 


তাহারা পরস্পর বলিতে লাগিল যাহার ধন এশ্বর্ষের এই অবস্থা, তিনি আমাদের এই 
উপঢৌকন দ্বারা কি করিবেন। কিন্তু হযরত সুলায়মান (আ) এই ব্যবহার দ্বারা প্রমাণিত 
হয় যে দূত ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মুখে রাজা বাদশাদের পক্ষে সজ্জিত হওয়া বৈধ। 
6২1 63.০! তুমি উপঢৌকন লইয়া ফিরিয়া যাও। 
নি: 
তাহাদের নাই। 
-213114৮০ ১৯০৯৩ 
আর অবশ্যই আমি তাহাদিগকে লাঞ্চিত করিয়া বাহির করিব । বিলকীসের দূত যখন 
তাহার প্রেরিত উপঢৌকন সহ ফিরিয়া আসিল এবং সুলায়মান (আ)-এর বক্তব্য তাহাকে 
শুনাইয়া দিল। তখন বিল্কীস ও তাহার কাওম হযরত সুলায়মান (আ)-এর অনুগত 
হইয়া গেল এবং ইসলাম গ্রহণ করিবার মানসে তাহার সেনাবাহিনী সহ হযরত সুলায়মান 
(আ)-এর নিকট উপস্থিত হইবার জন্য রওয়ানা হইয়া গেলেন। হযরত সুলায়মান (আ) 
নিশ্চিতভাবে তাহার আগমন সংবাদ জানিতে পারিয়া অত্যধিক আনন্দিত হইলেন। 


AG rr tA 


5965055৮৯০৬ SRA 95455 YA 


a $ এটি 
৬৫০০৮ 
৬০৪০৬ 9০53 8৩৩) জ ৩৪ in Sie U6 ৭ 
৫ & শা শিশির & শোর 
৩৫1 55৫4০ 


CAE 


458 ৩451 এা SIN Ale iis এ৭| ৪১৪. 


EOE 


০০০৯ ০৯০৪82৩৯ ৮৫ 


bd ASF, (58 $ ২ পিসি ৬ ২-& AAA 
(৮৮-০৭-১৩৮৪ ৯০, LAL ০৯ 


‘62 sh ৬:০৮ ৫ পার্ক তারা পরপর IE ah 


AS ০৯ ০৯) ১5 9 
ইব্‌ন কাছীর-__৪৮ (৮ম) 


Contents 


৩৭৮ তাফসীরে ইবনে কাছীর 


. অনুবাদ £ (৩৮) সুলায়মান আরো বলিল, হে আমার পারিষদবর্গ, তাহারা 
আত্মসমর্পণ করিয়া আমার নিকট আসিবার পূর্বে তোমাদিগের মধ্যে কে তাহার 
সিংহাসন আমার নিকট লইয়া আসিবে? (৩৯) এক শক্তিশালী জিন্‌ বলিল, আপনি 
স্থান হইতে উঠিবার পূর্বেই আমি উহা আনিয়া দিব এবং এই ব্যাপারে আমি অবশ্যই 
ক্ষমতাবান, বিশ্বস্ত । (৪০) কিতাবে জ্ঞান যাহার ছিল সে বলিল, আপনি চক্ষু ফলক 
ফেলিবার পূর্বেই আমি উহা আপনাকে আনিয়া দিব। সুলায়মান যখন উহা সম্মুখে 
রক্ষিত অবস্থায় দেখিল, তখন সে বলিল, ইহা আমার প্রতিপালকের অনুগ্রহ যাহাতে 
তিনি আমাকে পরীক্ষা করিতে পারেন। আমি কতৃজ্ঞ না অকৃতজ্ঞ। যে কৃতজ্ঞতা 
প্রকাশ করে, সে তাহা করে নিজের কল্যাণের জন্য এবং যে অকৃতজ্ঞ সে জানিয়া 
রাখুক যে, আমার প্রতিপালক তো অভাবমুক্ত, মহানুভব। 

তাফসীর ঃ মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) ইয়াধীদ ইব্‌ন রূমান (র) হইতে বর্ণনা 
করিয়াছেন। তিনি বলেন, বিলকীসের দূত যখন হযরত সুলায়মান (আ)-এর বার্তা বহণ 
করিয়া বিল্কীস এর নিকট উপস্থিত হইল, তখন তিনি বলিলেন, আল্লাহর কসম! এই 
ব্যক্তি বাদশাহ নহেন, তীহার মুকাবিলা করিবার শক্তি আমাদের নাই। আর তীহার 
মুকাবিলা করিয়া আমরা কিছুই লাভ করিতে পারিব না। ইহা তিনি পুনরায় হযরত 
সুলায়মান (আ)-এর নিকট দৃত প্রেরণ করিলেন যে, আমি আমার কাওমের সর্দারগণকে 
লইয়া আপনার দরবারে উপস্থিত হইতেছি। আমি নিজেই আপনার দরবারে উপস্থিত 
হইয়া ধর্মীয় ব্যাপারে জ্ঞান লাভ করিব । অতঃপর তাহার স্বর্ণ, রূপা, ইয়কূত ও মুক্তা ও 
যবরজাদ দ্বারা তৈরী সিংহাসনের একটি অতি সংরক্ষিত কুঠিরে রাখিয়া তালাবদ্ধ করিলেন 
এবং তীহার নায়েবকে বলিলেন, আমার প্রত্যাবর্তন পর্যন্ত তুমি ইহার রক্ষণাবেক্ষণ 
করিবে । যেহ কেহ ইহার কাছে পৌছিতে সক্ষম না হয়। অতঃপর তিনি বার হাজার 
' সর্দার সহ যাহাদের প্রত্যেকের অধিনে হাজার হাজার অনুগত ছিল, তিনি হযরত 
সুলায়মান (আ)-এর দরবারে প্রতি রওয়ানা হইলেন । হযরত সুলায়মান (আ) তাহাদের 
সংবাদ সংগ্রহের জন্য জিন প্রেরণ করিতেন এবং তাহারা দিবারাত্রে তাহাদের সংবাদ 
পৌছাইয়া দিতেন। যখন হযরত সুলায়মান (আ) জানিতে পারিলেন যে, তাহারা 
নিকটবর্তী হইয়াছে । তখন তিনি বলিলেন ৪ 


- lis ১৪82৩ 102816১০০05 71115 

হে আমার পারিষদবর্গ! তোমাদের এমন কে আছে যে তাহারা আমার নিকট অনুগত 
হইয়া আসিবার পূর্বে তাহার সিংহাসন আমার দরবারে, উপস্থিত করিতে পার? কাতাদাহ 
*(র) বলেন, হযরত সুলায়মান (আ) যখন জানিতে পারিলেন যে, বিল্কীস নিজেই তাহার 
দরবারে আসিতেছেন। আর তিনি ইহাও জানিতে পারিলেন যে, তাহার সিংহাসন অতি 


Contents 


সূরা আন-নামূল ৩৭৯ 


মূল্যবান স্বর্ণ, মুক্তা ও অন্যান্য মহামূল্যবান প্রস্তর খণ্ড দ্বার তৈরী, অতএব উহা হস্তগত 
করিতে হইলে বিল্কীসের মুসলমান হওয়া তাহার দরবারে পৌছিবার পূর্বেই আনিতে 
হইবে ৷ মুসলমান হইবার পর উহা হস্তগত করাকে তিনি অপসন্দ করিয়াছিলেন । ইসলাম 
গ্রহণের পর তাহাদের মাল যে তাহার পক্ষে হারাম। ইহা আল্লাহ্‌র নবী জানিতেন। 
lon NU 


আতা, খুরাসানী, সুদ্দা, ও যুহাইর ইব্‌ন মুহাম্মদ রে) এই ব্যাখ্যা পেশ করিয়াছেন । 
h ১৯|। ০ ৩১১১০ UU এক দৈত্য জিন্‌ বলিল ১৪% ১০ 7১85 ১1 4:৮৪ আপনি 
আপনার স্থান হইতে উঠিবার পূর্বেই আমি উহা হইতে আপনার খিদমতে উপস্থিত 
করিব । মুজাহিদ (র) বলেন, ৬১১৯০ অর্থ দৈত্য । শু“আইব জুবায়ী রে) বলেন, এ দৈত্য 
জিন টির নাম ছিল, ‘কোযান'’ মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) ..... ইয়াযীদ ইব্‌ন রূমান রে) 
হইতে অনুরূপ ব্যাখ্যা পেশ করিয়াছেন । ্‌ 

হযরত ইব্‌ন আব্বাস (র) বলেন, আয়াতের মধ্যে ১1৪০ এর অর্থ মজলিস। মুজাহিদ 
(র) বলেন, ইহার অর্থ আসন সুদ্দী রে) বলেন, হযরত সুলায়মান (আ) বিচারকার্য এবং 
বারি উনার রিয়ার রনির পারা রা রানি 
সপ রস যারা 

4০১08] ole Cl 

আর আমি উহা উপর বড় শক্তিশালী ও নির্ভরযোগ্য । হযরত ইব্‌ন আব্বাস (র) 
ইহার এই তাফসীর করিয়াছেন। আমি উহা অর্থাৎ সিংহাসন বহন করিয়া আনিতে সক্ষম 
এবং উহার সহিত জড়িত হীরা জাওহর সংরক্ষণে আমানতদার ও নির্ভরযোগ্য । তখন 
হযরত সুলায়মান (আ) বলিলেন, ইহা অপেক্ষা দ্রুত ব্যক্তিকে আমি চাই । বস্তুতঃ হযরত 
সুলায়মান (আ) বিলকীসের সিংহাসন উপস্থিত করিয়া ইহাই প্রমাণিত করিতে চান যে, 
আল্লাহ্‌ তা'আলা তীহাকে এমন সম্বাজ্যের অধিকারী করিয়াছেন এবং এমন শক্তিধর 
লশৃকের অধিকারী করিয়াছেন, যাহার অধিকারী না কেহ পূর্বে হইয়াছিল আর না 
ভবিষ্যতে কেহ হইতে পারিবে । এবং বিলকীসের ও তাহার কাওমের নিকট তাহার 
নবুওয়তের একটি জ্বলন্ত প্রমাণও হইবে । কারণ বিলকীস ও তাহার কাওমের হযরত 
সুলায়মান (আ)-এর নিকট উপস্থিত ইহবার পূর্বেই তাহার নিকট সিংহাসন পৌছিয়া 
যাওয়া, একটি বিরাট অলৌকিক ঘটনা । হযরত সুলায়মান (আ) যখন বলিলেন, ইহা 
অপেক্ষা দ্রুত লোকের আমার প্রয়োজন । 


Contents 


৩৮০ | তাফসীরে ইবনে কাছীর 


- 43401 oe ple bie sl JU 

তখন কিতাবের একজন বিজ্ঞ আলেম বলিলেন, ‘আপনার দৃষ্টি ফিরিয়া আসিবার 
পূর্বেই আমি উহা আপনার নিকট উপস্থিত করিব’ । হযরত ইব্‌ন আব্বাস রো) বলেন, 
এ ব্যক্তির নাম ছিল ‘আসিফ’ তিনি ছিলেন হযরত সুলায়মান (আ)-এর কাতিব। 
মুহাম্মদ ইব্‌ন ইসহাক ..... ইয়াধীদ ইব্‌ন রূমান (র) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। 
এই আসিফ আল্লাহ্‌র একজন বিশিষ্ট ওলী ছিলেন। তিনি 'ইস্মে আ'যম" জানিতেন। 
কাতাদাহ রে) বলেন, এই ব্যক্তি একজন ঈমানদার মানুষ ছিলেন। তাহার নাম ছিল 
আসিফ । আবু সালিহ, যাহ্হাক ও কাতাদাহ রে) বলেন, এ লোকটি একজন মানুষ 
ছিলেন, জিন নহে। কাতাদাহ রে) বলেন, একজন বনী ইসরাঈলী মানুষ ছিলেন। ' 
মুজাহিদ (র) বলেন এ লোকটির নাম ছিল ‘উত্তম’ ৷ মুজাহিদ (র) হইতে কাতাদাহ রে) 
বর্ণনা করিয়াছেন, তাহার নাম “বালীখা”। যুহাইর ইব্‌ন মুহাম্মদ (র) বলেন, তাহার নাম 
ছিল 'যুন্নর' এবং তিনি একজন মানুষ ছিলেন। তবে আবদুল্লাহ ইব্‌ন লাহীআহ (র) 
বলেন, আসলে এ লোকটি ছিলেন, হযরত 'খাযির’। তবে রিওয়ায়েতটি অত্যধিক গরীব । 

- ৩৮৮ এএ। 22550 45519 Ll Lf 

লোকটি বলিল, হে আল্লাহ্‌র নবী! আপনি আপনার চক্ষু উত্তোলন করুন এবং যতদূর 
সম্ভব দেখুন। আপনি চক্ষু ফিরিয়া আসিবার পূর্বেই এ সিংহাসটি আপনার খিদমতে আমি 
উপস্থিত করিব। উলামায়ে কিরাম বলেন, হযরত সুলায়মান (আ) 'ইয়ামান' এর দিকে 
দৃষ্টিপাত করিলেন। এই দিকে লোকটি দীড়াইয়া ওযু করিল এবং আল্লাহ্র দরবারে দু'আ 
করিতে লাগিল। মুজাহিদ (র) বলেন, (1১২1৪ ১-২112লোকটি এই দু'আ 
পড়িলেন। যুহরী রে) বলেন £ পু 

(৮৮ ৮১০০ 2] 2] ২195 CCS এুব UT Gg 

এই দু'আ পড়িলেন। মুজাহিদ, সাঈদ ইব্‌ন জুবাইর, মুহাম্মদ ইব্‌ন ইসহাক, যুহাইর 
ইব্‌ন মুহাম্মদ রে) এবং আরো অনেকে বলৈন, আল্লাহর নিকট যখন দুআ করিলেন যে, 
তিনি যেন ইয়ামান হইতে বিলকীসের সিংহাসনটি বাইতুল মুকাদ্দাসে পৌছাইয়া দেন। 
তখন সিংহাসটি অদৃশ্য হইল এবং যমীনে ভুব দিল এবং কিছুক্ষণ পরেই হযরত 
সুলায়মান (আ) সম্মুখে ভাসিয়া উঠিল । 

আবদুর রহমান ইব্ন যায়িদ ইব্‌ন আসলাম (র) বলেন, বিল্কীসের সিংহাসটি 
হযরত সুলায়মান (আ)-এর নিকট যে আনা হইয়াছিল উহা তিনি টেরও পাননি । তিনি 
আরো বলেন, সমুদ্রের জন্য নিযুক্ত আল্লাহ্র কোন বান্দা এ সিংহাসটি আনিয়াছিল। যাহা 
হউক, হযরত সুলায়মান ও তাহার সর্দারগণ যখন সিংহাসনটি দেখিলেন, *১০ 13৯10 


Contents 


সূরা আন-নামূল ৩৮১ 


৪১ "5 হযরত সুলায়মান (আ) বলিয়া উঠিলেন, ইহা আমার প্রতিপালকের পক্ষ 
হইতে বড় অনুগ্রহ । 
- ১84111১৫০০০ sll 
যেন তিনি আমাকে পরীক্ষা করিতে পারেন যে, আমি কি তার শুকুর করি নাকি 
না-শুকুরী করি? 


(871 9৫55 (০93 ৫ ১০ আর যেই ব্যক্তি শুকুর করে সে তাহার নিজের 
স্বার্থেই শুকুর করে। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 


000 নন 9৮445 0255 
“যে ব্যক্তি নেক আমল করে সে তাহার নিজের উপকারার্থে করে আর যেই ব্যক্তি 
খারাপ কাজ করে উহা তাহার জন্য ক্ষতিসাধন করে” । 


ক চা রানির 


তাহাদের নিজেদের পথ গাই লইতেছে। 


620 ক 


2 ০০৪ ১৪৫ ০০০৩ 
আর যে ব্যক্তি না শুকুরী করে তবে জানিয়া রাখ, আমার প্রতিপালক বড় বে-নিয়ায। 
তিনি তো কাহার মুখাপেক্ষী নহেন এবং বড় মহামহিম । কেহ তাহার ইবাদত না করিলে 
তাহার মহিমার কোন ফাটল ধরে না। যেমন হযরত মূসা (আ) বলেন $ 


65 ৩ 


৮০১6৮31 40 95 ৮০৯ ১০১৬ ০ ১০০ [১১৪২5 ০। 

রাডার রিটা ভালা রর রা রং 
জানিয়া রাখ আল্লাহ বড় বে-নিয়ায প্রশংসিত । তিনি কাহারও ইবাদত ও প্রশংসার 
মুখাপেক্ষী নহেন। (সূরা ইব্রাহীম ৪৮) 

সহীহ মুসলিম শরীফে বর্ণিত, আল্লাহ্‌ তা'আলা বলেন, “হে আমার বান্দাগণ! যদি 
তোমাদের আদী হইতে অন্ত পর্যন্ত মানব সকলেই অতি বড় পরহ্যগার ও আল্লাহ 
ভীরু হইয়া যাও, তবে উহা আমার সমাজের একটু বৃদ্ধি পাইবে না । হে আমার বান্দাগণ! 
যদি তোমাদের আদী অন্ত মানব দানব সকলেই অতি বড় নাফরমান হইয়া যাও, তবে 
উহা আমার সম্বাজ্য হইতে একটু কম করিবে না। হে আমার বান্দাগণ! আমি তোমাদের . 
আমল ও কর্মকাণ্ড শুনিয়া ও সংরক্ষিত করিয়া রাখি, অতঃপর আমি উহা বিনিময় দান 
করিব। যে ব্যক্তি উত্তম বিনিময় পাইবে, সে যেন আল্লাহ্‌র প্রশংসা করে আর যে 
ব্যক্তি তাহার আমলের উত্তম বিনিময় না পাইবে সে যেন কেবল তাহার নিজেকেই 
তিরঙ্কার করে । 


Contents 


৩৮২ তাফসীরে ইবনে কাছীর 


MN OSG A SLRS CP USNS IE t+ 


ff YE $ টি SARA 
IAA SR 


০০০3৮ চু & ৩১১ ৬ Uw IT 00০১ ঠা 


পর্ণ 


০১৮৮৯ 
৩০৬৪ পনি এ ০৮ ৪০১০৩ st 


$$ শট পার্কে ৪ 04 LL ১ 


এ ০৬০১ ০৯০৭৩ ৪ 


শার্ট ( & 2 রিড দশ tt তাঁরা 6 


নিদ্রা লোন That NUE eel TR: 
দেখি সে সঠিক দিশা পাইতেছে না, সে বিভ্রান্তিদিগের শামিল হয় (৪২) সেই নারী 
যখন আসিল, তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল, তোমার সিংহাসনটি কি এই 
রূপই? সে বলিল, ইহা তো যেন উহাই। আমাদিগকে ইতিপূর্বেই প্রকৃত জ্ঞান দান 
করা হইয়াছে এবং আমরা আত্মসমর্পণ করিয়াছি (৪৩) আল্লাহ্র পরিবর্তে সে যাহার 
সম্প্রদায়ের অন্তর্ভুক্ত । (88) তাহাকে বলা হইল, এই প্রাসাদে প্রবেশ কর, যখন সে 
উহা দেখিল, তখন সে উহাকে এক গভীর জলাশয় মনে করিল এবং সে তাহার উভয় 
সাক-পায়ের গিরার উপরের দিক অনাবৃত করিল । সুলায়মান বলিল, ইহা তো স্বচ্ছ 
ক্কটিক মণ্ডিত প্রাসাদ । সেই নারী বলিল, হে আমার প্রতিপালক! আমি তো নিজের 
প্রতি যুলুম করিয়াছি । আমি সুলায়মানের সহিত জগতসমূহের প্রতিপালকের এর 
নিকট আত্মসমর্পণ করিতেছি । 


Contents 


সূরা আন-নাম্ল ৩৮৩ 


' তাফসীর ৪ হযরত সুলায়মান (আ)-এর নিকট বিল্কীসের সিংহাসন তাহার : 
আগমনের পূর্বে লইয়া আসা হইলে, তিনি উহাকে পরিবর্তন করিয়া নির্দেশ দিলেন। 
তাহার উদ্দেশ্য ছিল বিলকীস তাহার সিংহাসনটি, এই পরিবর্তন করা সত্তেও চিনিতে 
পারেন কি না? অতএব তিনি বলিলেন £ 

- 99452 Y 92301 ০০ 95551715421 ১১০ (০০ 1198, 

ওহে লোক সকল! তোমরা বিলকীসের সিংহাসনটি কিছু পরিবর্তন সাধন কর ৷ দেখি 
সে কি সঠিকভাবে উহাকে চিনিতে পারে । নাকি সেই সকল লোকদের অন্তর্ভূক্ত হয় 
যাহারা তাহাদের নিজের বস্তু পরিবর্তন করিবার পর চিনিতে সক্ষম হয় না। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, সিংহাসনের হীরা, জাওহার উঠাইয়া ফেলা হইল। 
মুজাহিদ (র) বলেন, সিংহাসনের যেই অংশ লাল ছিল উহা হলুদ বর্ণের করা হইল । এবং 
যাহা সবুজ ছিল উহাকে লাল বর্ণের করা হইল । ইকরিমাহ (র) বলেন, উহাতে কিছু বৃদ্ধি 
করা হইল এবং কিছু ত্রাস করা হইল। 

যখন বিল্কীস হযরত সুলায়মান আ) এর দরবারে আগমন করিলেন, তাহাকে বলা 
হইল, তোমার সিংহাসন কি এইরূপ ? অথচ, উহার মধ্যে অনেক পরিবর্তন করা 
হইয়াছিল। যেহেতু বিলকীস অতি জ্ঞানের অধিকারী ছিলেন, অতএব তিনি ইহাও 
বলিলেন না যে, হা ইহা আমারই সিংহাসন । আর যেহেতু উহাতে তাহারই সিংহাসের 
চিহ্ন ছিল এই কারণে তিনি সম্পূর্ণ অস্বীকারও করিলেন না। তিনি বলেন ৪ ১৯ ১ 
ইহা তো তাহার সিংহাসন এর মত মনে হইতেছে। ইহাতে তাহার বুদ্ধিমত্তারই পরিচয় 
ঘটিল। 


- ১১০ ES কেই ০০ ৯০০। 95 

হযরত মুজাহিদ রে) বলিলেন, ইহা হযরত সুলায়মান (আ)-এর বক্তব্য । অর্থাৎ 
হযরত সুলায়মান (আ) বলেন, ‘আমাদিগকে উহার পূর্বেই ইল্ম দান করা হইয়াছে এবং 
আমরা আল্লাহ্‌র অনুগত ছিলাম? ূ 

- ১০১২৫১৪০594 (851 4111 ০১ ৩০১ ১০৯০ AK ৮৭ 0৯০৪৩ | 

আর আল্লাহ্‌ ছাড়া যেই সকল বস্তুকে বিলকীস পূজা করিত উহা তাহাকে সত্য গ্রহণ 
করিতে বিরত রাখিয়াছে। বস্তুতঃ সে কাফিরদের অন্তর্ভুক্ত ছিল। মুজাহিদ ও সাঈদ ইব্‌ন 
জুবাইর রে) বলেন, ইহাও হযরত সুলায়মান (আ)-এর কথা । ইব্‌ন জরীর (র) 
আয়াতের এক তাফসীর ইহাই করিয়াছেন। তিনি বলেন, অবশ্য আয়াতের অর্থ ইহাও 
হইতে পারে যে, হযরত সুলায়মান (আ) বিল্কীসকে গাইরুল্লাহ ইবাদত হইতে বিরত 


Contents 


৩৮৪ তাফসীরে ইবনে কাছীর 


' রাখিয়াছেন। আর এর অর্থ ইহাও হইতে পারে। আল্লাহ্‌ তা'আলা তাহাকে (বিলকীসকে) 
গাইরুল্লাহ্র ইবাদত হইতে বিরত রাখিয়াছেন। ১330 (৬৪ ৬০ ০১৫ =| বস্তুতঃ 
সে তো কাফিরদের অন্তর্ভুক্ত ছিল। 

আল্লামা ইবৃন কাসীর (র) বলেন, উল্লিখিত ব্যাখ্যা সমূহের মধ্যে মুজাহিদের ব্যাখ্যা 
যে সত্য ইহা দ্বারা প্রমাণিত হয় যে, বিলকীস হযরত সুলায়মান (আ)-এর নির্মিত মহলে 
প্রবেশ করিবার পরে তাহারা ইসলাম প্রকাশ করিয়াছিলেন। 

(287০০ Se SES Es 495 (৪ ০১1] 5131 041 এ25 

বিলকীসকে বলা হইল, তুমি মহলে প্রবেশ কর। সে উহা দেখিয়া মনে করিল ইহা 
যেন একটি পানির হাউয । অতএব পানি হইতে কাপড় রক্ষার্থে পায়ের গোছা খুলিয়া 
ফেলিল। হযরত সুলায়মান (আ) কিছু জিন্কে একটি বিশাল মহল নির্মাণ করিতে হুকুম 
করিলেন। তাহারা কীচের একটি মহল নির্মাণ করিল এবং উহার নীচে পানি প্রবাহিত 
করিয়া দিল। যে ব্যক্তি ইহা জানিত না, সে মনে করিত ইহা তো পানি। কিন্তু কাচের 
প্রতিবন্ধকতার কারণে উহার উপর দিয়ে চলিতে অসুবিধা হইত না। 

হযরত সুলায়মান (আ) কি কারণে কাচের মহল নির্মাণ করিয়াছিলেন, সে সম্পর্কে 
উলামায়ে 'কিরাম মত প্রার্থক্য করিয়াছেন। কেহ কেহ বলেন, ইহার কারণ এই ছিল যে, 
হযরত সুলায়মান (আ) বিল্কীসকে তাহার রূপ সৌন্দর্ষের কারণে বিবাহ করিবার জন্য 
মনস্ত করিয়াছিলেন, কিন্তু তাহাকে এই কথা বলা হইয়াছিল যে, তাহার পায়ের গোছায় . 
অনেক বেশী পশম এবং পায়ের শেষাংশ পশুর পায়ের মত। ইহাই হযরত সুলায়মান 
(আ)-এর পক্ষে বড়ই অপছন্দনীয় ছিল। অতএব তিনি সঠিকভাবে জানিবার জন্য এই- 
রূপপ্রাসাদ নির্মাণ করিলেন । মুহাম্মদ ইব্‌ন কা'ব কুরাজী (রে) এইরূপ বর্ণনা করিয়াছেন । 
বিলকীস যখন উক্ত মহলে প্রবেশ করিলেন এবং তাহার পায়ের গোছা খুলিলেন, তখন 
দেখা গেল তাহার পা ও পায়ের গোছা অতি চমৎকার । অবশ্য তাহার পায়ে কিছু পশম 
ছিল। হযরত সুলায়মান (আ) এ ইচ্ছা যে, এ পশমগুলি বিলুপ্ত হউক ৷ উত্তরা -এর 
সাহায্যে উহা বিলুপ্ত করিবার কথা বলা হইলে, হযরত সুলায়মান (আ) উহা অপসন্দ 
' করিলেন। জিন্দিগকে তিনি অন্য কোন উপায় উদ্ভাবনের কথা বলিলেন, অতঃপর 
তাহারা ‘নওরা’ (লোমনাশক পাউডার) তৈয়ার করিল। হযরত ইব্‌ন আব্বাস, মুজাহিদ, 
ইকরিমাহ, মুহাম্মদ ইব্‌ন কা'ব কুরাজী, সুদ্দী, ইব্‌ন জুরাইজ ও অন্যান্য তাফসীরকারগণ 
বলেন, “নওরা" প্রথম হযরত সুলায়মান (আ)-এর আমলে তৈয়ার করা হয়। বিলকীস 
উক্ত মহলে প্রবেশ করিয়া হযরত সুলায়মান (আ)-এর নিকট দণ্ডায়মান হইলে, তিনি 
তাহাকে আল্লাহ্‌র ইবাদতের প্রতি দাওয়াত দিলেন। এবং আল্লাহ্‌কে ছাড়িয়া সূর্যের পূজা 


Contents 


সূরা আন-নাম্ল ৩৮৫ 


করিবার জন্য তাহাকে তিরঙ্কার করিলেন। হাসান বাসরী (র) বলেন, বিলকীস যখন 
কাচের মহলকে পানি হাউয মনে করিত তাহার সম্মুখে বাস্তবতা উত্থাপিত হইল, তখন 
তিনি হযরত সুলায়মান (আ)-এর সাম্রাজ্যকে অনেক বড় সাম্রাজ্য মনে করিলেন । 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক €র) বলেন, ওহব ইব্‌ন মুনাবিবহ (র)-এর মাধ্যমে বলেন, 
হযরত সুলায়মান (আ) কাচের মহল নির্মাণ করিতে হুকুম দিলেন । অতঃপর উহার নিচে 
পানি ছাড়িয়া দিলেন। এবং উহার উপর তাহার সিংহাসন বসাইতে নির্দেশ দিলেন । তিনি 
উহার উপর উপবিষ্ট হইলেন এবং সকল মানব দানব ও পশু পক্ষী তাহার সম্মুখে 
একত্রিত হইল । এমন অবস্থায় তিনি বিল্কীসকে বলিলেন, তুমি কাচের মহলে প্রবেশ 
কর। এইভাবে তিনি যেন বুঝিতে পারেন যে, হযরত সুলায়মান (আ)-এর সম্বাজ্য তাহার 
সাম্রাজ্য অপেক্ষা অনেক বড়। বিল্কীস যখন তাহার নিকট দণ্ডায়মান হইলেন, তখন 
তিনি তাহাকে কেবলমাত্র আল্লাহ্‌কে ইবাদত করিবার জন্য দাওয়াত দিলেন। কিন্তু 
বিল্কীস তাহার প্রতি উত্তরে কাফির যিন্দীকের কথা বলিলেন। হযরত সুলায়মান (আ) 
উহাতে বিস্ময় প্রকাশ করিয়া সিজ্দায় পড়িয়া গেলেন। উপস্থিত অন্যান্য সকলে ও 
তাহার সহিত সিজ্দায় পড়িল । হযরত সুলায়মান (আ) সিজ্দা হইতে মাথা উঠাইয়া 
তাহাকে জিজ্ঞাস করিলেন । তুমি কি বলিলে ? বিল্কীস বলিলেন, আমি যাহা বলিয়াছি 
উহা কি আপনি ভুলিয়া গিয়াছেন। অতঃপর তিনি বলিলেন £ 


lal ২) 40 9৮25 ৮5 শনি? ৯০ ০০৫ ০ 25 

“হে আমার প্রতিপালক! আমি আমার সত্তার উপর যুলুম করিয়াছি, এবং আমি 
সুলায়মানের সহিত মহান রাব্বুল আলামীনের অনুগত হইয়াছি”। ইহা বলিয়া বিলকীস 
ইসলাম গ্রহণ করিলেন । এবং এই সম্পর্কে ইমাম আবূ বক্র ইব্‌ন শায়বা (র) ..... 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে একটি গরীব রিওয়ায়েতে বর্ণনা করিয়াছেন। তিনি 
বলেন হযরত হুসাইন ইব্‌ন আলী (র) মুজাহিদ হইতে বর্ণিত। তিনি বলেন, আমরা 
'নাজদে' ছিলাম, তখন ইব্‌ন আব্বাস (রা) বলিলেন, হযরত সুলায়মান (আ) সিংহাসনে 
উপবিষ্ট হইতেন। উহার চর্তুদিকে চেয়ার রাখা হইত উহাতে প্রথম মানুষ তারপরে জীন 
এবং তারপরে দানব উপবিষ্ট হইত । অতঃপর বায়ু আসিয়া তাহাকে উঠাইয়া লইত এবং 
উহার পর পক্ষী আসিয়া ছায়া দান করিত। ইহার পর সকল বেলার ভ্রমণ এক মাসের 
পথ অতিক্রম করিয়া দিত এবং বৈকাল ভ্রমণও এক মাসের অতিক্রম করিয়া দিত। রাবী 
বলেন, হযরত সুলায়মান (আ) এর ভ্রমণকালে তিনি হুদহুদ পাখীকে অনুপস্থিত পাইয়া 
বলিয়া উঠিলেন ঃ 


PP 
৫5০ জি ৬ 56০ £0 এটি 22-24, 0 “9 না শা #r Oe ef 0 #09 ere ee তি 


০ 2 2» 03 ০ £24 ০০৭০-1 
- ০০৯ ০০০১০১ Sl Sl 
ইব্‌ন কাছীর__৪৯ (৮ম) 


Contents 


৩৮৬ তাফসীরে ইবনে কাছীর 


যে রাবী বলেন, হযরত সুলায়মান হুদহুদকে যে আযাব দেওয়ার কথা বলিয়াছেন, 
উহা দ্বারা উদ্দেশ্য উহার পালক উঠাইয়া ভূমিতে ছাড়িয়া রাখা। ফলে সে না তো 
POE ORAS টা রগ 

দংশন হইতে রক্ষা পাইবে । আতা(র) বলেন, সাঈদ ইব্‌ন জুবাইর (র) হযরত 
গাও নিন 
- ১2711 ০০:58 01 ০৪০০০ ০৮৮৮ ce ২৯১ ১৯৪ ১৫০ 
আয়াতটি হযরত ইব্ন আব্বাস শুরু হইতে শেষ পর্যন্ত তিলওয়াত করিলেন। 
হযরত সুলায়মান .(আ) তাহার চিঠিতে “বিসমিল্লাহির রাহমানির রাহীম’ লিখাবার পরে 
লিখিয়াছেন, ০ ৪১৯3 1০195 91 তোমরা বাড়াবাড়ি করিও না এবং 
আমার নিকট তোমরা অনুগত হইয়া আগমন কর । হুদহুদ হযরত সুলায়মান (আ)-এর 
চিঠিখানা বিল্কীসের সম্মুখে রাখিয়া দিল বিল্কীসের অন্তরে ভীতির সঞ্চার হইলে যে 
হযরত সুলায়মান (আ)-এর পক্ষ হইতে এই চিঠি প্রাপ্ত যাহার বিষয়বস্তু হইল যে, 
তোমরা বাড়াবাড়ি করিও না আর আমার নিকট তোমরা অনুগত হইয়া আস । বিলকীসের 
দরবারীগণ বলিল, আমরা শক্তিশালী লোক আমরা কি যুদ্ধ করিতে ভীত ৷ বিলকীস 
বলিলেন, রাজা বাদশাগণ যখন কোন জনপদে প্রবেশ করে তখন তাহারা তথায় ফাসাদ 
করে আর আমি তাহাদের নিকট কিছু হাদীয়া ও উপঢৌকন পাঠাতে চাই, দেখি দূতগণ 
উহার কি উত্তর লইয়া প্রত্যাবর্তন করে । বিলকীসের পক্ষ হইতে যখন হাদীয়া পেশ করা 
হইল, তিনি বলিলেন তোমরা আমাকে মাল দ্বারা সাহায্য করিতে চাইতেছ। তোমরা ইহা 
লইয়া প্রত্যাবর্তন কর। ইহার পর বিলকীস হযরত সুলায়মান (আ)-এর নিকট রওয়ানা 
হইলেন, হযরত সুলায়মান (আ) তাহার আগমনের ধূলি দেখিতে পাইলেন, তখন তিনি 
বলিলেন, বিলকীসের সিংহাসন তাহার এখানে উপস্থিত হইবার পূর্বেই কে আনিতে 
পারিবে ? রাবী বলেন, যখন হযরত সুলায়মান (আ) ধুলার প্রতি দৃষ্টিপাত করিলেন 
তখন হইতে হযরত সুলায়মান (আ) ও বিলকীসের সিংহাসন মাঝের দূরত্ব ছিল দুই 
মাসের পথ। 

Us Li ০৯| ০০ ০৯১৮০ 00 একজন দৈত্য জিন বলিল, আমি আপনার 
মজলিস ত্যাগ করিবার পূর্বেই সিংহাসনটি আপনার খিদমতে আনিয়া উপস্থিত করিব। 
রাবী বলিলেন, হযরত সুলায়মান (আ) সাধারণ লোকের জন্যও মজলিস অনুষ্ঠিত 
করিতেন। যেমন তিনি আমীরদের জন্য করিতেন। সুলায়মান (আ) বলিলেন, আরো 
অধিক দ্রুত লোকের প্রয়োজন। অতঃপর এমন ব্যক্তি যে জ্ঞানী কিতাবে ইল্মের 
অধিকারী ছিল বলিল আমি আমার প্রতিপালকের কিতাবের প্রতি দৃষ্টিপাত করিব, 
অতঃপর আপনার দৃষ্টি ফিরাইবার পূর্বেই আমি উহা আপনার দরবারে উপস্থিত করিব। 


Contents 


সূরা আন-নাম্ল ৩৮৭ 


হযরত সুলায়মান (আ) তাহার প্রতি দৃষ্টিপাত করিলেন। লোকটি যখন তাহার কথা শেষ 
করিল, হযরত সুলায়মান (আ)-এর স্বীয় দৃষ্টি ফিরাইতেই সিংহাসনটি তাহার এ চেয়ারের 
নিচ হইতে ভাসিয়া উঠিল । যাহার উপর পা রাখিয়া তিনি সিংহাসনের আরোহন 
করিতেন। হযরত সুলায়মান (আ) যখন বিলকীসের সিংহাসন দেখিতে পাইলেন তখন 
তিনি বলিয়া উঠিলেন ৪ * 5, ১ "১০ 15 ইহা আমার প্রতিপালকের পক্ষ হইতে 
অনুগ্রহ । 
Ue Ul Vs JUG 

হযরত সুলায়মান (আ) বলিলেন, তোমরা তাহার সিংহাসনটি কিছু পরিবর্তন কর। 
অতঃপর যখন বিলকীস আসিল তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল, আপনার সিংহাসন 
কি এই রূপ? তিনি বলিলেন ইহা তো সেই রকমই মনে হইতেছে । বিলকীস হযরত 
সুলায়মান (আ)-এর নিকট আসিয়া দুই প্রশ্ন করিলেন, আমি এমন পানি চাই যাহা না 
আসমানের হইবেন আর না যমীনের হইবে । হযরত সুলায়মান (আ)-এর অভ্যাস ছিল 
তাহার নিকট কিছু প্রার্থনা করা হইলে, প্রথম তিনি তাহার নিকট বিদ্যমান মানুষের নিকট 
অতঃপর জিনের নিকট উহা পূর্ণ করিতে বলিতেন এবং সর্বশেষে শয়তানকে বলিতেন। 
এই ক্ষেত্রে শয়তান হযরত সুলায়মানকে বলিল বিল্কীসের প্রার্থনা পূর্ণ করা কঠিন নহে। 
ঘোড়া দৌড়াইবার সময় উহার গায়ের ঘাম ধরিয়া পাত্রে রাখিয়া দিন। রাবী বলিলেন , 
হযরত সুলায়মান (আ) এই পরামর্শনুসারে ঘোড়া দৌড়াইয়া উহার ঘাম ধরিয়া পাত্রে 
রাখিয়া দিলেন। বস্তুতঃ হইা আসমান হইতেও অবতীর্ণ-হয় নাই এবং যমীন হইতে 
উত্তোলন করা হয় নাই। 

বিলকীস দ্বিতীয় প্রশ্ন করিল, “আল্লাহ্‌র রং ও বর্ণ কি’ ? এই প্রশ্ন করিলে হযরত 
সুলায়মান (আ) আল্লাহ্র দরবারে সিজ্দা পড়িয়া গেলেন এবং স্বকাতরে আল্লাহ্র সমীপে 
বলিলেন, হে আল্লাহ্‌! বিলকীস তো বড় কঠিন প্রশ্ন করিয়াছে । উহার উত্তর দান করা 
আমার পক্ষে অসম্ভব । তখন আল্লাহ্‌ তাহাকে বলিলেন, তুমি ফিরিয়া যাও তাহার পশ্বের 
জন্য আমি যথেষ্ট । হযরত সুলায়মান (আ) চলিয়া গেলেন, বিলকীসকে জিজ্ঞাসা 
করিলেন, তুমি কি প্রশ্ন করিয়াছ। তিনি বলিলেন, আমি কেবল পানি সম্পর্কে প্রশ্ন 
করিয়াছি । তিনি তাহার সেনবাহিনীর নিকটও প্রশ্ন করিলেন, বিলকীস কি প্রশ্ন করিয়াছে? 
তাহারা এ একই উত্তর করিলেন । অর্থাৎ সকলেই এ দ্বিতীয় প্রশ্নটির কথা ভুলিয়া 
গিয়াছে। এ এইভাবে এ জটিল প্রশ্নের উত্তর দান হইতে নিষ্কৃতি পাওয়া গেল। 
পছন্দ করিয়াছেন। যদি তাহাদের মিলনে সন্তান জন্মগ্রহণ করে, তবে চিরকালই 
আমাদের তাহার দাসত্ব গ্রহণ করিতে থাকিতে হইবে । রাবী বলিলেন, অতঃপর তাহারা 


Contents 


৩৮৮ তাফসীরে ইবনে কাছীর 


একটি. কাচের প্রাসাদ নির্মাণ করিল । অতঃপর বিলকীসকে উহ।র মধ্যে প্রবেশ করিতে 
বলা হইল ৷ বিলকীস কাচের প্রাসাদ দেখিয়া উহাকে পানির একটি হাউয দেখিয়া মনে 
করিয়া বসিলেন এবং পায়ের গোছা উন্মুক্ত করিলেন। এমন সময় উহাকে পশম যুক্ত 
দেখা গেল । সুলায়মান (আ) উহা দেখিয়া বলিলেন, ইহা তো কুৎসিত ৷ ইহা দূর করিবার 
উপায় কি? তাহারা বলিল, উত্তরা দ্বারা দূর করা যাইবে । তিনি বলিলেন, উত্তরার চিহ্ন ও 
কুৎসিত । ইহার পর তাহারা নওরা প্রস্তুত করিল । নওরা সর্বপ্রথম তখনই প্রস্তুত করা 
হয়। ইব্‌ন কাসীর (র) বলেন, রিওয়ায়েতটি মুনকার এবং বড়ই গরীব । সম্ভবত আতা 
ইবন সায়িব (র) ..... হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নামে ভূল রিওয়ায়েত করিয়াছেন। 
খুব সম্ভব ইহা আহলে কিতাবের দফতর হইতে গৃহীত হইয়াছে এবং কা'ব এবং ওহ্‌ব 
মুসলমানদের মধ্যে প্রচলিত করিয়াছেন। আল্লাহ্‌ তাহাদিগকে ক্ষমা করুন৷ এই ধরনের 
ঘটনা কোন রকমই নির্ভরযোগ্য নহে। বনী ইসরাঈল নিত্য নতুন তাহাদের ধর্মে নিত্য 
নতুন পরিবর্তন ও পরিবর্ধন করিত। আল্লাহ্‌ তাহাদের এ সকল বর্ণিত বিষয়ে প্রতি 
আমাদিগকে মুখাপেক্ষী করেন নাই তিনি তো আমাদিগকে বিশুদ্ধ ও সুস্পষ্ট কিতাব দান 
করিয়াছেন। অতএব এ সকল ইসরাঈলী রিওয়ায়েতের কোন প্রয়োজন নাই। 

প্রকাশ থাকে ১.০ শব্দের অর্থ মহল, এবং সুউচ্চ প্রাসাদ। যেমন ফির“আউন তাহার 
উযীর হামানকে বলিয়াছিল £ LLU ৮121 "5151 (১.০ ০1551 আমার জন্য 
একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ কর। এখানে আয়াতে উল্লিখিত ₹ ১.০ দ্বারা 'ইয়ামান' এর 
সুউচ্চ মহল। ১, অর্থ মযবৃত. )|১৪ অর্থ কাচ। আয়াতের মর্ম হইল, হযরত 
সুলায়মান (আ) রাণী বিল্কীসের সম্মুখে তীহার শান শওকত ও প্রতাপ প্রকাশের জন্য 
একটি বিরাট কাচের হাউয নির্মাণ করিয়াছিলেন । বিলকীস যখন তাহার শান শওকত ও 
প্রতাপ প্রত্যক্ষ করিলেন, আল্লাহ্র নির্দেশের অনুগত হইলেন এবং হযরত সুলায়মান 
(আ)-কে নবী বলিয়া বিশ্বাস করিলেন । তিনি বলিয়া উঠিলেন ৪ 

(৮০৪১ ০০5 ১1 2১ হে আমার প্রতিপালক! আমি আমার নিজের উপর যুলুম 
করিয়াছি। আমি কুফর করিয়াছি, আমি শিরক করিয়াছি এবং আমি আমার কাওম 
সরুলেই সূর্যের পূজা করিয়া বড়ই অবিচার করিয়াছি। 

১4401 ০ 4] 9০445 Le 151৭5 আর সুলায়মানআ)- -এর সহিত 
মহান রাব্বুল আলামীনের অনুগত হইয়াছি। অর্থাৎ কেবল তাহাকে একমাত্র ইলাহ 
মানিলাম, যিনি সৃষ্টিকর্তা । 


Contents 


সূরা আন-নামূল ৩৮৯ 
{4০৬ SS, 2 LS ১০৫৩৫ ৬ |, সাহ তি 5 অপ 
ন রর রর ed 1৭ sis ০ 

ET ARETE TP OREN £1 
০৮৭ রন 454) রন 2 


ASS ১৬০০৮০৬৪৪ ১৫ 


টা ৮০:2৮ দু 


৩১৯১০০০১৮৯9 


অনুবাদ ঃ (8৫) আমি অবশ্যই সামুদ সম্প্রদায়ের নিকট তাহাদিগের ভ্রাতা 
সালেহ্‌কে পাঠাইয়াছিলাম, এই আদেশসহ তোমরা আল্লাহ্র ইবাদত কর, কিন্তু 
উহারা দ্বিধাবিভক্ত হইয়া বিতর্কে লিপ্ত হইল । (৪৬) সে বলিল, হে আমার সম্প্রদায় 
তোমরা কোন কল্যাণের পূর্বে অকল্যাণ ত্বরান্বিত করিতে চাহিতেছ কেন? তোমরা 
আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা করিতেছ না কেন? যাহাতে তোমরা অনুগ্রহ ভাজন 
হইতে পার। (8৪৭) উহারা* বলিল, তোমাকে ও তোমার সংগে যাহারা আছে 
তাহাদিগকে আমরা অমঙ্গলের কারণ মনে করি । তোমাদিগেরম্মুঅশুঙ আল্লাহ্র 
ইখ্তিয়ারে, বস্তুত তোমরা এমন এক সম্প্রদায় যাহাদিগকে পরীক্ষা করা হইতেছে। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তাআলা সামূদ জাতি এবং তাহাদের নবীর সহিত তাহারা যেই 
আচরণ করিয়াছিল, উল্লেখিত আয়াতে উহার বিবরণ দেওয়া হইয়াছে। হযরত সালিহ্‌ 
(আ) তাহার কাওমকে কেবলমাত্র আল্লাহ্‌র ইবাদতের জন্য আহবান করিয়াছলেন। 1১৪ 
৮০১০১৫৪১০৪৯ কিন্তু তাহারা দুই দলে বিভক্ত হইয়া ঝগড়া করিয়াছে 
টা বগা দুই দল দ্বারা মু'মিন ও কাফির বুঝান হইয়াছে । যেমন অন্যত্র 


+ to ০ % ০.5 9 ,” ০, ৪. পু এ BE নিক ৩ চিক জী fy es 
রি 2814 ৩ 5 4 লোপ 5 & 9. 2320246. of নু ১:১1 Salil age 


এ 


Contents 


৩৯০ তাফসীরে ইবনে কাছীর 


“তাহার কাওমের অহংকারী সর্দারগণ মু’মিনদিগকে যাহাদিগকে দুর্বল মনে করা 
হইত বলিল, তোমরা কি বিশ্বাস কর যে, সালিহ তাহার প্রতিপালকের পক্ষ হইতে 
প্রেরিত । তাহারা বলিল, আমরা তো তাহার নিকট প্রেরিত বস্তুর উপর বিশ্বাস 
স্থাপনকারী ৷ অহংকারী কাফিররা বলিল,. তোমরা যাহার প্রতি বিশ্বাস স্থাপন করিয়াছ 
আমরা তো উহাকে অস্বীকার করি”। (সুরা আ'রাফ £ ৭৫-৭৬) 


২৮৮৯1 এও LAE OS Lal 7582 JG 
সালিহ (আ) বলিলেন, হে আমার কাওম! তোমার নেকীর পূর্বে বিয়ের জন্য ব্যস্ত 
হইতেছ না কেন? অর্থাৎ তোমরা আল্লাহ্র রহমত না চাহিয়া তাহার শাস্তি কামনা 
করিতেছ কেন? 


- as ০০৩ LO 1১115 ০১,৯১৪ pla 01139555059 21 

“তোমরা আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা করিতেছ না কেন? সম্ভবতঃ তোমরা অনুগ্রহ 
প্রাপ্ত হইবে । তাহারা বলিল, আমরা তোমাকে ও তোমার সাথীদিগকে অশুভ ও কুলক্ষণে 
মনে করি”। অর্থাৎ তোমার ও তোমার সাথীদের মুখমগ্ডলে কোন কল্যাণ প্রত্যক্ষ করি 
না। বস্তুতঃ সামূদ জাতির যে কোন ব্যক্তি কোন বিপদে ও বিপর্যয়ের পতিত হইলে 
তাহারা এই কথা বলিত, এই বিপর্যয় সালিহ ও তাহার অনুসারী পক্ষ হইতে আসিয়াছে। 
মুজাহিদ (র) বলেন, সামূদ কাওম হযরত সালিহ্‌ ও তাহার অনুসারীগণকে অশুভ মনে 
করিতৃ্‌। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ | 


১০ ২৯৯ [নি ১০05 ০০ 0৫150825০9৪ 3. 


45 5 o 2 


alt ২০ ta ft 08 ০৮০ 
“যখন তাহাদের নিকট উত্তম বর আগমন ঘটে, তখন তাহায়া বলে ইহা তে 
তোমরা পক তে আনিয়া তরি বণিয় দাও অবহজাপালর পকা তোত 
কিছুই নির্ধারন করিয়াছেন” । 
এক জনপদে আল্লাহ্‌র রাসূলের আগমন ঘটিবার পর তাহারা রাসূলগণের সহিত যেই 
NEHER EOI COO রা 


3০ Ee NIN fl ২৯০ CE LES HOLE GALS Lb) 19115 


১৫০০58০0৮19 
“তাহারা বলিল, আমরা তোমাদিগকে কুলক্ষণে মনে করিতেছি। যদি তোমরা বিরত 
না হও তবে অবশ্য আমরা তোমাদিগকে পাথর মারিয়া হত্যা করিব এবং আমাদের পক্ষ 


Contents 


সূরা আন-নাম্‌ল ৩৯১ 


হইতে তোমাদের বড় কঠিন শাস্তি হইবে। তাহারা বলিলেন, তোমাদের বিপর্যয় 
তোমাদের সাথে জড়িত” । (সূরা ইয়াসীন £ ১৮-১৯) অর্থাৎ তোমাদের অপকর্মের দরুন 
আল্লাহ্‌ তোমাদিগকে শাস্তি দিবেন । হযরত সালিহ্‌ (আ) এর কাওম তাহাকে বলেন ঃ 
- dil Sie ২০৮ 05 এও ১০০ ৩42৮৮ 

“আমরা তোমাকে ও তোমার সাথীগণকে অশুভ লক্ষণে মনে করিতেছি । হযরত 
সালিহ (আ) বলিলেন, তোমাদের বিপর্যয় আল্লাহ্র নিকট হইতে অবধারিত” । | 

৮১5১১০৮5 ১4511, বরং তোমরা এমন এক কাওম যাহাদিগকে আনুগত্য ও 
অবাধ্যতা দ্বারা পরীক্ষা করা হইবে । এই ব্যাখ্যা কাতাদাহ (র) পেশ করিয়াছেন । কিন্তু 
ইহার আয়াতের প্রকাশ্য অর্থ হইল, তোমাদিগকে তোমাদের গুমরাহী সত্তেও ঢিল দেওয়া 
হইতেছে। 

ক ২48 ই চি ভরি ৮৮5 ও এ জাত এ" ০৪ 
১5০১১ ৬৯ Usd bay Kans 8০০৮৭ ১ ৩৩9৫৪ 
রর রি 25 05৮১ 

* ১৯৮০০০৪ 


শর 


Gat ০৫ LOA 14 ৮০ ০ 


শর & শর Ww 1s ০৯7৮ শি NA 
4৫49 1555 0৮55 Ab Voll V5) 51 


5 22 Ld & শা ৩ ন, 
১১৯০০) 019 1৩৩) ৬১৬০ bl 


SG aA ৪ ৬০6 HY Ar HY 2, NE 
SIE VAS AION AN AKL 
Bons FUG Lb, EAD a a লারা বাত 
০559 ০৮৮৮১ 01১৮০4৯০৮০৬ LS ০৪৪০ 
৪ এ এ ০ 
$ পণ! ৫৩ ba A i" $ Fd, AANA, 22 FL ss 4 
১৯১4১ ৬১১ ১ 11১ ০১১১০৮৮৬১৪৪ ৩৬৯৯ ০01 
..... TT 7 LI 


*(*9 
ঞ$ 


৪ ০৯৫৫ টি ১৯70৮85৩5৩৫ ৮০ 
১১92০519091 ৯০1 ১১১০) ৮০৫০9 0 


Contents 


৩৯২ তাফসীরে ইবনে কাছীর 


অনুবাদ £ (৪৮) সেই দেশে ছিল এমন নয় ব্যক্তি যাহারা দেশে বিপর্যয় সৃষ্টি 
করিত এবং সৎকর্ম করিত না। (৪৯) উহারা বলিল, তোমরা আল্লাহ্র নামে শপথ 
কর, আমরা রাত্রিকালেই তাহাকে ও তাহার পরিবার-পরিজনকে অবশ্যই আক্রমণ 
করিব । অতঃপর তাহার অভিভাককে বলিব, নিশ্চয় তাহার পরিবার পরিজনের হত্যা 
আমরা প্রত্যক্ষ করি নাই। আমরা অবশ্যই সত্যবাদী (৫০) উহারা এক চক্রান্ত 
করিয়াছিল এবং আমি এক কৌশল অবলম্বন করিয়াছিলাম, কিন্তু উহারা বুঝিতে 
পারে নাই। (৫১) অতএব দেখ উহাদিগের চক্রান্তের পরিণাম কি হইয়াছে? আমি 
অবশ্যই উহাদিগের ও উহাদিগের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করিয়াছি। (৫২) এই 
তো উহাদিগের ঘরবাড়ী সীমালংঘন হেতু, যাহা জনশূন্য অবস্থায় পড়িয়া আছে। 
ইহাতে জ্ঞানী সম্প্রদায়ের অবশ্যই নির্দশন রহিয়াছে । (৫৩) এবং যাহারা মু’মিন ও 
মুত্তাকী ছিল, তাহাদিগের আমি উদ্ধার করিয়াছি । 
উল্লেখ করিয়াছেন । সাধারণ লোকজনকে কুফর ও গুমরাহীর পথে আহবান করিত । এবং 
তাহাদের প্রতি প্রেরিত নবী হযরত সালিহ (আ) মিথ্যা প্রতিপন্ন করিবার জন্য উদ্বুদ্ধ 
করিত । এমন কি হযরত সালিহ (আ)-এর উদ্ত্রীকে হত্যা করিল এবং হযরত সালিহ 
(আ) ও তাহার পরিবার পরিজনকে রাব্রিকালে হত্যা করিবার ষড়যন্ত্রে মাতিল। তাহারা 
তাহাকে আকস্মিক হত্যা করিয়া তাহার ওয়ারিসগণের নিকট সাফাই গাহিবে । বলিবে, 
তাহারা ঘটনাস্থলে উপস্থিত ছিল না। ইরশাদ হইয়াছে ঃ 

ba) aus ₹১2০11 (৪ 3043 আর সামূদ জাতির শহরে নয় লোক ছিল 

১৮১০১ ১, ০০১১/০৯ ৩১০%, তাহারা যমীনে গোলযোগ সৃষ্টি করিত, শাস্তি 
প্রতিষ্ঠা করিত না। আওফী (র) হযরত ইব্‌ন আব্বাস রে) হইতে বর্ণনা করিয়াছেন, এই 
নয়জন লোকই তাহারা ছিল যাহারা উন্ত্রীকে হত্যা করিয়াছিল । অর্থাৎ তাহাদের মতে ও 
পরামর্শে হত্যা করা হইয়াছিল । তাহাদের উপর আল্লাহ্র অভিশাপ নাযিল হউক । সুদ্দী 
(র) আবূ মালিকের মাধ্যমে হযরত ইব্ন আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন উতর 
হত্যাকারী ও ফাসাদ সৃষ্টিকারী এ নয় ব্যক্তির নাম (১) রা'মী (২)বু'আইস (৩) হারিম 
(৪) হুরাইস (৫) দাব (৬) সাওয়াব (৭) রায়াৰ (৮) মিস্তা (৯) কুদার ইব্ন সালিফ 
এই ব্যক্তি নিজ হাতে উল্্ী হত্যাকারী । ১ 131 ১৪৮৪ ৮০৮২০৫১২৮০০ 030১ 
(A351 এর মধ্যে ইহার উল্লেখ করা হইয়াছে। 

আবদুর রহমান (র) ইয়াহইয়া ইব্‌ন রাবী“আ সানআনী (র) সুত্রে আতা ইব্‌ন আবু 
রাবাহ রে) হইতে বর্ণনা করিয়াছেন । তিনি বলেন, মদীনায় নয় জন ব্যক্তি ছিল যাহারা 
ফাসাদ সৃষ্টি করিত শাস্তি প্রতিষ্ঠা করিত না। তাহারা প্রচলিত দিরহাম কাটিয়া লইত এবং 


Contents 


সূরা আন-নাম্ল ৩৯৩ 


পরে উহা দ্বারা লেন দেন করিত । ইহাও এক প্রকার ফাসাদ । ইমাম মালিক রে) বলেন, 
ইয়াহইয়া ইব্‌ন সাঈদ রে) সাঈদ ইব্ন মুসাইয়্যাব (র) হইতে বর্ণনা করিয়াছে যে, স্বর্ণ, 
রৌপ্য, কর্তন করাও যমীনে ফাসাদের অন্তর্ভুক্ত । আবূ দাউদ ও অন্যান্য কর্তৃক বর্ণিত 
হাদীসে রাসূলুল্লাহ (সা) মুসলমানদের মধ্যে প্রচলিত মুদ্রা হইতে কর্তন করিতে নিষেধ 
করিয়াছেন। অবশ্য বিশেষ কোন অসুবিধা দূর করিবার জন্য পাবে। মোটকথা এ সকল 
কাফিরদের মধ্যে যমীনে ফাসাদ সৃষ্টি করিবার দোষ বিদ্যমান । যেইভাবে হোক তাহারা 
নিস যত 


যা 


নিট ভাতার না ততবার বলিত, আমরা অবশ্যই রাত্রিকালে তাহাকে 
হত্যা করিব । মুজাহিদ রে) বলেন, কিন্তু সামূদ জাতি হযরত সালিহ্‌ (আ) হত্যা করিবার 
জন্য শপথ করিলেও তাহারা উহাতে সফল হইতে পারে নাই বরং তাহারা নিজেরাই 
ধ্বংস হইয়াছে । বর্ণিত আছে যে, একদা তাহারা হযরত সালিহ্‌ (আ) কে আকস্মিক হত্যা 
করিবার পরিকল্পনা করিয়াছিল । হঠাৎ তাহাদের উপর এক মস্ত বড় পাথর পড়িল এবং 
তাহাদের মাথা চূর্ণ বিচুর্ণ হইল।. 

আওফী (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, যেই সকল লোক 
উন্ত্রী হত্যা করিয়াছিল, তাহারা বড় দুঃসাহসিকতার সহিত বলিল, আমরা হঠাৎ সালিহ ও 
তাহার পরিবারের লোকজনকে রাত্রিকালে হত্যা করিব। অতঃপর তাহার ওয়ারিসদিগকে 
বলিব, আমরা তাহার হত্যাকালে উপস্থিত ছিলাম না । আর এই সম্পর্কে কিছুই জানি না। 
অতঃপর আল্লাহ্‌ তাহাদিগকে ধ্বংস করিয়া দিলেন। 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন, নয় ব্যক্তি উদ্্ীকে হত্যা করিবার পর বলিল, 
চল আমরা সালিহকে হত্যা করিয়া আসি। যদি সে সত্যি নবী হইয়া থাকে তবে তো 
আমরা তাহার কিছুই করিতে পারিব না। আর যদি মিথ্যাবাদী,হয় তবে তাহার উ্ট্রীর 
সহিত তাহাকেও শেষ করিয়া দিব। অতঃপর তাহাকে হত্যা করিবার জন্য তাহারা 
রাত্রিকালে আসিল, কিন্তু ফিরিশতাগণ তাহাদিগকে পাথর মারিয়া তাহাদের মাথা চূর্ণ 
বিচুর্ণ করিলেন । 

তাহাদের কাওমের লোক যখন তাহাদের প্রর্তাবর্তনে বিলম্ব দেখিল তখন তাহার 
হযরত সালিহ (আ)-এর ঘরে আসিল । এবং দেখিতে পাইল যে, তাহাদের সকলেই মাথা 
চূর্ণ বিচূর্ণ হইয়া মৃত পড়িয়া আছে। তাহার হযরত সালিহ্‌ (আ)-কে জিজ্ঞাসা করিল, 
তুমি কি তাহাদিগকে হত্যা করিয়াছ? অতএব তাহারাও হযরত সালিহ (আ)-কে হত্যা 
করিবার জন্য প্রস্তুত হইল । কিন্ত হযরত সালিহ (আ)-এর বংশের লোকেরা অস্ত্র সজ্জিত 


ইব্‌ন কাছীর__ ৫০ (৮ম) 


Contents 


৩৯৪ তাফসীরে ইবনে কাছীর 


হইয়া উহার মুকাবিলা করিতে প্রস্তুত হইল । তাহারা এ সকল লোক জনকে বলিত, 
তোমরা উহাকে কখনও হত্যা করিতে পারিবে না। সালিহ্‌ (আ) তোমাদের নিকট তিন 
দিনের মধ্যে আযাব আসিবার ওয়াদা করিয়াছেন। যদি তিনি সত্য হন তবে তো তাহাকে 
হত্যা করিতে গিয়ে তোমরা আল্লাহ্‌র আরো অধিক ক্রোধানলে পড়িবে।. আর যদি 
মিথ্যাবাদী হয়, তবে এই তিন দিন পরে তোমরা তাহার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন, তাহার 
সহিত তোমরা যেমন ইচ্ছা ব্যবহার করিতে পারিবে। সেই রাত্রেই তাহারা চলিয়া গেল। 

আবদুর রহমান ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, এজাক রোযার গন জি হহা 
করিল, তখন হযরত সালিহ (আ) তাহাকে বলিলেন ৪ 


RE A ESE 1890 a AS 

“তোমরা তোমাদের ঘরে তিন দিন পর্যন্ত ভোগ করিতে থাক । ইহা একটি সত্য 
ওয়াদা ৷ যাহা বাস্তবায়িত হইবে” । তাহারা বলিল, সালিহ (আ)-এর ওয়াদা তো তিন 
দিন পরে বাস্তবায়িত হইবে। আস আমরা উহার পূর্বেই তাহাকে হত্যা করিয়া ফেলি । 
পাহাড়ে হযরত সালিহ (আ)-এর একটি মসজিদ ছিল। এ সকল লোকজন তাহাকে হত্যা 
করিবার জন্য রাত্রিকালে পাহাড়ের এ গুহায় পৌছিল। তাহারা বলিল, সালিহ (আ) যখন 
সালাতের জন্য মসজিদে রওনা হইবেন, তখন পথেই আমরা তাহাকে হত্যা করিব। 
তাহারা যখন পাহাড়ের উপর আরোহণ করিতে লাগিল, তখন উপর হইতে একটি পাথর 
গড়াইয়া তাহাদের মাথার উপর পড়িবার উপক্রম হইল । তখন তাহারা আত্মরক্ষার জন্য 
পাহাড়ের একটি গুহায় আশ্রয় গ্রহণ করিল। পাথর গড়াইয়া গুহার মুখ বন্ধ করিয়া দিল 
এবং তাহারা গুহার মধ্যে আবদ্ধ হইয়া পড়িল। তাহার কাওমের লোকজন আর জানিতে 
পারিল না, তাহারা কোথায় আছে আর তাহার পক্ষেও জানা সম্ভব হইল না যে তাহাদের 
কাওমের সহিত কি আচরণ করা হইল ? আল্লাহ্‌ তা'আলা সামূদ জাতিকে গুহার মধ্যে ও 
নিলে রর সরান পার রানা 
সম্পূর্ণ নিরাপদ রহিলেন। 


২০ সি রী Le os 12 ১৮০১, 

রিনার বারা বাণঞ্জনস্ঞনপাগ১-০ 
অথচ, ইহার পূর্বে কিছুই টের পাইল না। তাহাদের ধোকার পরিণতি যে কি তাহা তুমি 
দেখ। আমি তাহাদিগকে এবং তাহাদের কাওমের সকলকে ধ্বংস করিয়াছি । এই 
তাহাদের ঘর বাড়ী বিরান পড়িয়া আছে”। 


০৪০০৪ ০ পুত 0৫৩ to % 9০5০৩ ও 


Contents 


সূরা আন-নাম্ল ৩৯৫ 


তাহাদের যুলুম এর কারণে তাহাদের অশুভ পরিণতি । জ্ঞানীজনদের নিকট অবশ্যই 
ইহাতে নির্দশন রহিয়াছে। আর যাহারা ঈমান আনিয়াছিল পরহেযগারী করিয়াছিল আমি 
তাহাদিগকে নিরাপদে রক্ষা করিয়াছি । 


th 


৭ i> YH ৮৮১ ০৪৯৷ ড%১.০৫ 


৮০০৪ ৯১৪৯ ১০০০ ০৯৩০৪ ১00 
এ এত Oa 


'১9/%০-455 
১৮৯০ 1৯০ [53১ ১ as lyr oi L201 


SFU ৫ 


39454 ১০ রি 2 


০১৮৯) ৬১০০ 3 এন ৩৭ 
s Poa tS x তা 
LIAS ee ie Sh ১০0 
অনুবাদ £ (৫৪) স্মরণ কর লুতের কথা, সে তাহার অন্প্রসয়কে বলিয়াছিল, 
তোমরা জানিয়া শুনিয়া কেন অশ্লীল কাজ করিতেছ ? (৫৫) তোমরা কামতৃপ্তির জন্য 
নারীকে ছাড়িয়া পুরুষে উপগত হইবে ? তোমরা এক অজ্ঞ সম্প্রদায় (৫৬) উত্তরে 
তাহার সম্প্রদায় শুধু বলিল, লূত পরিবারকে তোমাদিগের জনপদ হইতে বহিষ্কার 
কর, ইহারা তো এমন লোক যাহারা পবিত্র সাজিতে চাহে । (৫৭) অতঃপর তাহাকে 
ও তাহার পরিবারবর্গকে উদ্ধার করিলাম । তাহার স্ত্রী ব্যতিত, তাহাকে করিয়াছিলাম 
ধ্বংসপ্রাপ্তদিগের অন্তর্ভুক্ত । (৫৮) উহাদিগের উপর ভয়ংকর, বৃষ্টি বর্ষণ করিলাম । 
যাহাদিগকে ভীতিপ্রদর্শন করা হইয়াছিল, তাহাদিগের জন্য এই বর্ষণ ছিল কত 
মারাত্মক । 
তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা তাঁহার বান্দা হযরত লূত (আ) সম্পর্কে ইরশাদ করেন, 
হযরত তাহার কাওমকে এক অতি নির্লজ্জ কর্মকান্ডের শাস্তি হইতে সতর্ক করিয়াছিলেন। 
তাহারা এমনই অশ্লীল কাজ করিত যাহা পূর্বে কোন মানুষ করিয়াছে বলিয়া জানা নাই। 
আর তাহা হইল, পুরুষে-পুরুষে, স্ত্রীতে-স্ত্রীতে কাম চরিতার্থ করা । হযরত লূত (আ) 
তাহার কাওমকে বলিলেন 8 ১১১০০ ১1 ২১811 ১551 তোমরা কি সকলের 


Contents 


৩৯৬ তাফসীরে ইবনে কাছীর 
সম্মুখে অশ্লীল কাজ করিবে? J.211 555151241 তোমরা কি কামাতুর হইয়া 


স্ত্রীলোক বাদ দিয়া পুরুষের কাছে আসিবে। ৮1৫5523455] 45 বরং তোমরা তো 
বড়ই সূ্খগোষ্ঠ। কোনটি বভাবসমত আর কোনটি রী কিছুই বুঝ না। যেমন 


TTT 
পা 2 - ee ere পে টি নি “fo ট রং ৮ ০.2, টি 


od +620 - 02°00 
শির 
Hone পক কার্জন পিঠা 


“20 


Al বিচ 5 Les Bf Toa Al ING 0 14113 ০9৯ ৫০০৪ 


- sb 
হযরত লূত (আ)-এর কাওমের জবাব ইহা ছাড়া আর কিছুই ছিল না যে, লৃতকে 
তোমাদের জনপদ হইতে বহিষ্কার করিয়া দাও। তাহারা তো বড়ই পাক পবিত্র লোক। 
তাহারা তোমাদের মত এই কাজ করিতে চাহে না। তোমাদের সহিত তোমাদের সম্পর্ক 
নাই । অতএব তোমাদের এই বসতি হইতে তাহাদিগকে বাহির করিয়া দাও । তাহারা এই 
রূপ করিতে দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ হইয়াছিল, কিন্তু উহার পূর্বেই আল্লাহ্‌ তাহাদিগকে ধ্বংস 
করিয়া দিলেন। ইরশাদ হইয়াছে ঃ . 
১2176551121 
অতঃপর আমি তাহাকে ও তাহার পরিবার-পরিজনকে রক্ষা করিলাম ৷ কিন্তু তাহার 
স্ত্রী কে পশ্চাতে অবস্থানকারীদের মধ্যে থাকিয়া যাওয়ার স্থির সিদ্ধান্ত করিলাম । অর্থাৎ 
তাহার কাওমের অন্যান্য লোকদের সহিত তাহাকেও ধ্বংস করিয়া দেওয়া হইল । সেও 
তাহাদের ধর্মের অনুসারী ছিল। তাহারা যেই অশ্লীল কাজ করিত। সেও উহা পসন্দ 
করিত ও উহার সমর্থন করিত। হযরত লূত (আ)-এর বাড়ীতে যেই সকল মেহমানের 
আগমন ঘটিত তাহাদের সংবাদ তাহাদিগকে পৌঁছাইয়া দিত। তবে সে নিজেই অশ্লীলতা 
অংশগ্রহণ করিত না। 


(১7, ১৫১1০ (১১০ আর আমি তাহাদের উপর এ অপরাধে কঠিন বৃষ্টিবর্ষণ 
করিয়াছি। অর্থাৎ পাথরের বৃষ্টি বর্ষণ করিয়াছি। যাহা আল্লাহ্‌র নিকট চিহ্নিত ছিল । 


of 0 Fer er ee ew 


/',১১১১]৷ "০০ 20 যাহাদিগকে সতর্ক করা হইয়াছিল যাহাদের উপর দলীল 
প্রতিষ্ঠিত হইয়াছিল । অতঃপর তাহারা রাসূলের বিরোধিতা করিয়াছে তাহাদিগকে মিথ্যা 
প্রতিপন্ন করিয়াছে এবং তাহাদিগকে পেশান্তরিত করিবার সিদ্বান্ত গ্রহণ করিয়াছে : 
তাহাদের উপর বর্ষণ বড়ই নিকৃষ্ট ও মারাত্মক। 


Contents 


রাগলসারা ৩৯৭ 
GG, 2 টার রত 
কি পণ ০১8 ৮০ AS dod ১০৭ 


ub 


৮ রক A তাত 42 পণ ৮ জাতর্ট এ তল শার্ট 
se sa) SAIS So ‘0 
ESAT CEL 9৮ ৮০৮৬ 


7৫৫৪) শপ শা শার্ট 


১৮১৬৫০১৪০৭৮ ৮9০০৯ 


অনুবাদ ঃ (৫৯) বল, প্রশংসা আল্লাহরই এবং শান্তি তাহার মনোনীত বান্দাগণের 
প্রতি শ্রেষ্ঠ কি আল্লাহ,*না উহারা যাহাদিগকে শরীক করে (৬০) বরং তিনি যিনি 
সৃষ্টি করিয়াছেন আকাশমণ্ডলী ও পৃথিবী এবং আকাশ হইতে তোমাদিগের জন্য বর্ষণ 
করেন বৃষ্টি। অতঃপর আমি উহা দ্বারা উদ্যান সৃষ্টি করি। উহার বৃক্ষাদি উদ্গত 
করিবার ক্ষমতা তোমদিগের নাই । আল্লাহ্র সহিত অন্য কোন ইলাহ আছে কি? তবু 
উহার এমন এক সম্প্রদায় যাহারা সত্য বিচ্যুত হয়। 

তাফসীর $ উল্লিখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা তাহার বান্দাদিগকে যেই অনন্ত 
অসীম দান করিয়াছেন এবং তিনি যে মহান গুণাবলীর অধিকারী এই কারণে তাহার 
রাসূলকে প্রশংসা করিতে হুকুম করিয়াছেন । এবং তাহার প্রিয় মনোনীত বান্দাগণ অর্থাৎ 
আম্বিয়ায়ে কিরামের প্রতি সালাম করিতে ও নির্দেশ দিয়াছেন. আবদুর রহমান ইবৃন 
যায়িদ ইব্‌ন আসলাম (র) বলেন, আল্লাহ্‌র মনোনীত বান্দাগণ দ্বারা আঘ্িয়ায়ে কিরামের 
উদ্দেশ্য । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে £ 
lls SA পরত Gdns Cece Bal ০ BS ও 

Salad ro 

“তোমার মহামান্য প্রতিপালক তাহাদের অপবাদ হইতে পবিত্র আর আহবিয়ায়ে 
কিরামগণের প্রতি সালাম এবং মহান রাব্বুল আলামীনের জন্য সমস্ত প্রশংসা” । (সূরা 
সাফ্ফাত £ ১৮১-৮২) | | 

ইমাম সুদ্দী (র) বলেন, আল্লাহ্র মনোনীত ব্যক্তিবর্গ হইলেন, হযরত মুহাম্মদ (আ) 
এর সাহাবায়ে কিরাম । হযরত আব্বাস (রা) হইতে অনুরূপ ব্যাখ্যা বর্ণিত আছে। তবে 
পূর্ব বর্ণিত ব্যাখ্যা এবং এই ব্যাখ্যার মধ্যে কোন বিরোধ নাই । কারণ সাহাবায়ে কিরাম 
যখন আল্লাহ্র মনোনীত বান্দা তখন আদ্বিয়ায়ে কিরামগণ ও আল্লাহ্‌র মনোনীত বান্দা 
সেই কোন প্রশ্ন উঠে না। | 


Contents 


৩৯৮ তাফসীরে ইবনে কাছীর 


আয়াতের উদ্দেশ্য হইল, যেহেতু আল্লাহ্‌ তা'আলা তাহার মনোনীত বান্দাগণের 
আযাব ও শাস্তি হইতে রক্ষা করিয়াছেন, তাহাদিগকে বিভিন্ন সময়ে সাহায্য সহায়তা 
করিয়াছেন, অপরপক্ষে তাহার শত্রদিগকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়াছেন। অতএব তিনি 
তাহার রাসূল" ও তাহার অনুসারীগণকে আল্লাহ্‌র প্রশংসা করিতে, তাহার মনোনীত 
বান্দাগণকে সালাম করিতে নির্দেশ দিয়াছেন। আবূ বকর ইব্‌ন বা্যার (র) বলেন, 
মুহাম্মদ ইব্‌ন উমারাহ (র) ..... হযরত ইব্‌ন আব্বাস (র) হইতে বর্ণিত। তিনি বলেন, 
‘আল্লাহ্র মনোনীত বান্দাগণ' হইলেন হযরত মুহাম্মদ (সা)-এর সাহাবায়ে কিরাম । 
আল্লাহ্‌ তা'আলা তাহার প্রিয় হযরত মুহাম্মদ (সা) এর জন্য তাহাদিগকে মনোনীত 
করিয়াছেন। | 
৫ ১: 51,5 | আচ্ছা বলতো দেখি, আল্লাহ্‌ উত্তম, না কি বস্তু 
যাহাকে তাহারা শরীক করিতেছে ? অর্থাৎ মুশরিকদের শিরক করা আদৌ উচিৎ নহে। 
অতঃপর আল্লাহ্‌ তাআলা ইরশাদ করেন, সৃষ্টিকর্তা, রিযিকদ্রাতা, এবং যাবতীয় বস্তুর 
ব্যবস্থাকারী কেবলমাত্র আল্লাহ্‌ তা'আলা । ইরশাদ হইয়াছে ঃ 
১919 51551 515 1 আচ্ছা বলতো দেখি, এই সুউচ্চ আসমান এবং 
উহাতে উজ্জ্বল নক্ষত্রসমূহ ও গ্রহসমূহ এবং যমীন ও উহার মধ্যে অবস্থিত পাহাড় পর্বত, 
নদীনালা, সাগর, মহাসাগর ও বন জংগল, বৃক্ষরাজী ও উহাতে সৃষ্ট নানা বর্ণের নানা 
ET RTE OC TOT NOME 
বি Call ৩০] ০১৮, 
চিনুন বা তোমাদের ভন তত পর নিন রানার 
জন্য রিযিকের ব্যবস্থা করেন। 
- 2856 5 GAL ও আও 
অতঃপর আমি (আল্লাহ) উহা দ্বারা সৌন্দর্যময় বাগুবাণিচা সৃষ্টি করিয়াছি। ১, 
(১১২৩1১৮0171 অথচ, উহার একটি গাছও তোমাদের পক্ষে উৎপাদন করা 
সম্ভব নহে। কেবল যিনি সৃষ্টিকর্তা, রিযিকদাতা, তাহার পক্ষেই সম্ভব, কোন প্রতীমা 
কিংবা অন্য কাহারও পক্ষে সম্ভব নহে। মুশরিক ও পৌত্তলিকরা ও এই বাস্তবকে স্বীকার 
i SE 45 be EI bl 
“যদি তুমি তাহাদিগকে জিজ্ঞাসা কর তাহাদিগকে কে সৃষ্টি করিয়াছে, তবে অবশ্যই 
তাহারা বলিবে ‘আল্লাহ্‌’ ৷” 
1৫2৩০ ৯০০ ০৯০৮ ALLL এ ১৮05১০45084, 


El 


Contents 


সুরা আন-নাম্ল ৩৯৯ 


তুমি তাহাদিগকে জিজ্ঞাসা কর আকাশ হইতে কে পানি বর্ষণ করিয়াছেন? 
তঃপর উহা দ্বারা যমীনকে সজিব করিয়াছেন, তাহারা বলিবে, ‘আল্লাহ্‌’ ৷ অর্থাৎ তাহারা 
এই বিষয়ে কোন মতপ্রার্থক্য করে না যে, সৃষ্টিকর্তা ও রিষিকদাতা কেবল ‘আল্লাহ্‌’ ৷ 
অথচ সেই মহান সৃষ্টিকর্তা ও রিযিকদাতার সহিত এ সকল বস্তুকে শরীক করে যাহারা না 
কিছু সৃষ্টি করিতে পারে আর রিযিক দিতে সক্ষম । অতএব কেবল সেই মহান সত্তা সৃষ্টি 
করিতে সক্ষম । ইবাদতের যোগ্য কেবল তিনিই আর কেহ নহে। 
আর এই কারণে ইরশাদ হইয়াছে £ 4111 (117 বল তো দেখি, আল্লাহ্‌র সহিত 
কি কোন উপাস্য আছে, যাহার ইবাদত করা যাইতে পারে ? অথচ, সৃষ্টিকর্তা ও 
রিযিকদাতা কেবল আল্লাহই ৷ অতএব অন্য কাহার ও ইবাদত হইতে পারে না। 
এ বস্তুর সমতুল্য করা যাইতে পারে । যাহা সৃষ্টি করিতে পারে না”। 
০৯৩১৩ ১৬২] SiS এখানে ০০। আসলে ছিল ১১৯ 4৯2 ৩৭ 
(6০ ০৮৩,০৪1 ১১৪৪১ ০০৫ 44541 অর্থাৎ যেই সত্তা এই সকল বস্তু সৃষ্টি করিতে 
সক্ষম, তিনি সেই বস্তুর মতই হইতে পারে না যাহা এ সকল বস্তু সৃষ্টি করিতে সক্ষম 
নহে। এখানে বাক্যের দ্বিতীয় অংশ অর্থাৎ 1 ১] যদিও উল্লেখ করা হয় নাই, কিন্তু 
আলোচনার ভঙ্গিতে ইহা সহজে বুঝা যায়। -)৫ ১১11”, 4111 আল্লাহ্‌ কি উত্তম? 
না কি যেই বস্তু তাহারা শরীক করিতেছে উহা? অনুরূপ ১৮1: ৮৯ 4 বরং 
তাহারা এমন কাওম যাহারা অন্য বস্তুকে আল্লাহ্র সমকক্ষ মনে করে । এই সকল আয়াত 
দ্বারা উপরের অর্থটি সহজেই বুঝিতে পারা যায়। আলোচ্য আয়াতের অনুরূপ অন্যত্র 
ইরশাদ হইয়াছে $ 
75775155781 i) ECE 
বলতে দেখি যেই ব্যক্তি রাত্রির প্রহর সমূহকে সিজ্দায় রতাবস্থায় ও দণ্ডায়মান হইয়া 
আখিরাতে আল্লাহ্র ভয়ে ও তাহার রহমতের আশা পোষণ করিয়া আল্লাহ্র ইবাদত করে 
সে কি এ লোকের মত হইতে পারে যাহার মধ্যে এই গুণাবলী নাই? (সূরা যুমার ৪ ৯) 
অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 


Ss US ১৩৭০ als ০৬৫ Sl 4৯ ০৪ 
-215119591 
“তুমি বল, যেই ব্যক্তি জানে আর যাহারা জানে না, তাহারা সমান হইতে পারে? 
উপদেশ কেবল জ্ঞান লোক জনই গ্রহণ করে”। 


Contents 


8০০ তাফসীরে ইবনে কাছীর 


আরো ইরশাদ হইয়াছে £ 
০০4৫/2১12১ ১০১০০ Si gS tl ০০৮ 


6 % 5০0 


১১ Jn Cs এএ 401 ১২৩ oe pes si 
EE STU রানার RE ECE পরি 
পক্ষ হইতে নূর প্রাপ্ত হইয়াছে, যে এ নূর হইতে বঞ্চিত ব্যক্তির সমান নহে। অতএব 
আল্লাহ্‌র যিকির হইতে যাহাদের অন্তরসমূহ কঠিন হইয়া আছে, তাহার জন্য ধিক্কার ৷ 
তাহারা স্পষ্ট গুমরাহীর মধ্যে নিমজ্জিত” | অনুরূপ আরো ইরশাদ হইয়াছে £ 
যেই মহান সত্তা সকলের কর্মকাণ্ড উঠাবসা চলাচল সম্পর্কে অবহিত, তিনি এ বস্তুর 
সমান হইতে পারেন, যাহা এ সকল গুণাবলীর শূন্য । তাহাদের উপাস্য প্রতীমা সমূহের 
মধ্যে না দেখিবার ক্ষমতা আছে আর না শ্রবণ ক্ষমতা আছে। আর না “ইল্ম' এর 
অধিকারী । এখানে আলোচ্য আয়াতসমুহে ও ইহাই উল্লেখ করা হইয়াছে। উপাস্য ও 
মাঁবৃদ হইবার জন্য যেই সকল গুণাবলী প্রয়োজন উহা কেবল আল্লাহ্‌র মধ্যে রহিয়াছে 
আর যেহেতু মুশরিকদের অন্যান্য উপাস্য ও প্রতীমাসমূহে এ সকল গুণাবলী নাই। 
অতএব তাহারা মা“বৃদ ও উপাস্য হইতে পারে না। 


4০০৪০৪৯০০৮৮, ১৩০০৪ rd 1 


691. 2 LA A dd A শা A A 


ANE br pint oe Sn পি 


পৰ ১৮453 & PSY 


দু বা পিব করত ৰ মে 
প্রবাহিত করিয়াছেন নদীনালা এবং স্থাপন করিয়াছেন সুদৃঢ় পর্বত ও দুই দরিয়ার 
মধ্যে সৃষ্টি করিয়াছেন অন্তরায়, আল্লাহ্র সহিত অন্য ইলাহ আছে কি? তবুও 
উহাদিগের অনেকেই জানে না। 

তাফসীর ঃ মহান আল্লাহ্‌ ইরশাদ করেন 81173 “১০১31 12 51 আচ্ছা, যেই 
মহান সত্তা যমীনকে স্থীর করিয়াছেন, উহা না নড়াচড়া করে না উহা প্রকম্পিত হইতে 
থাকে । এইরূপ হইলে তো উহাতে শান্তির সহিত বসবাস করা সম্ভব হইতে না। বরং 
আল্লাহ্‌র স্বীয় অনুগ্রহে যমীনকে বিছানা সমতুল্য করিয়াছেন। যেমন অন্যত্র ইরশাদ 
হইয়াছে 8 43 ? 11519105০৮৭ ২ 0৯ Csi 


Contents 


সূরা আন-নাম্ল ৪০১ 


“আল্লাহ্‌ তা'আলা সেই মহান সত্তা যিনি যমীনকে স্থীর করিয়াছেন এবং আসমানকে 
ছাদ স্বরূপ করিয়াছেন” । (সূরা মু'মিন £ ৬৪) 


14১1 (41১২ ৫2৩ আর উহার মধ্যে মিষ্টি পানির নহর সৃষ্টি করিয়াছেন । 
কোনটি বড় আর কোনটি ছোট, কোনটি পূর্ব পশ্চিমে এবং কোনটি উত্তর দক্ষিণে 
প্রবাহিত করিয়াছেন। অর্থাৎ যেই দেশে যেই অঞ্চলে যেই রূপ প্রয়োজন ও সেই দেশে . 
সেই অঞ্চলে সেইরূপ ব্যবস্থাপনা করিয়াছেন । 

(৮130 Wd bes আর যমীনের জন্য অর্থাৎ যমীনকে স্থির রাখিবার জন্য সুউচ্চ 
পাহাড় পর্বত সৃষ্টি করিয়াছেন। 

1) ০১১৯]| 5১5১০২2, আর দুই সমুদ্রের মাঝে অর্থাৎ মিষ্ট ও লবণাক্ত 
পানির দুইটি মিলিত সমুদ্রের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া রাখিয়াছেন, যাহা মিষ্ট ও 
তিক্ত পানি একটি অন্যটির সহিত মিশ্রিত হইতে না পারে। আল্লাহ্‌ তিক্ত পানি ও মিষ্টি 
পানি পৃথক পৃথক উদ্দেশ্যে সৃষ্টি করিয়াছেন। অতএব এক প্রকার পানি অন্য প্রকার 
পানির সহিত মিশ্রিত হইলে, সেই উদ্দেশ্য সফল হয় না। জনবসতীর মধ্যে প্রবাহিত 
নদীনালা ও নহর সমূহের পানি মিষ্টি উহার উদ্দেশ্য হইল মানুষ ও অন্যান্য প্রাণী উহা 
হইতে পান করিবে এবং বাগান, গাছপালা ও ক্ষেত খামারের সেচকার্যের সমাধা করা 
হইবে। অপরপক্ষে লবণাক্ত পানির সমুদ্র পৃথিবীকে বেষ্টন করিয়া রাখিয়া। উহার পানি 
লবণাক্ত সৃষ্টি করিবার উদ্দেশ্য হইল, যেন এঁ সকল সমুদ্র হইতে বায়ু পৃথিবী অন্যান্য 
সকল এলাকার বায়ুকে নষ্ট হইতে রক্ষা করিতে পারে । অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 


150৮2015158 51785 ডিও ১০০৯ ৮০ ৩৬1 195 
কিনি 
“সেই মহান দুইটি সমুদ্রকে একত্রিত করিয়াছে একটি সুমিষ্ট অন্যটির পানি লবণাক্ত 
কিন্তু উভয়ের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়াছেন” ৷ (সূরা আল-ফুরকান ৪ ৫৩) এই 
পানির নহর ও সমুদ্র করা ও দুইটি সম্পূর্ণ বিপরীত পানির সমুদ্রকে একত্রিত করি ও 
উহার মাঝে সুক্ষ্ম প্রতিবন্ধক সৃষ্টি করিবার ক্ষমতা আল্লাহ্‌ ছাড়া আর কাহারো আছে? 


অতএব আর কেহ উপাস্য হইতে পারে না। এই কারণে ইরশাদ হইয়াছে £ ₹5411০ 
41| আল্লাহ্র সহিত এমন কোন উপাস্য আছে কি যে এই রূপ মহা ক্ষমতার অধিকারী । 


2 ৮0.+ 


০:৯১ ১ ১৯5৫1 ৫১ বরং তাহাদের অধিকাংশই জানে না। 


ইব্‌ন কাছীর-_-৫১ (৮ম) 


Contents 


৪০২ তাফসীরে ইবনে কাছীর 


PC ১ En Ld) ১৮৭ পল ৬ না 
রে 05632540০34 


অনুবাদ £ (৬২) বরং তিনি আর্তের আহবানে সাড়া দেন, যখন সে তাহাকে 
ডাকে এবং বিপদ-আপদ দূরীভূত করেন এবং তোমাদিগকে পৃথিবীতে প্রতিনিধি 
করেন। আল্লাহ্র সহিত অন্য কোন ইলাহ আছে কি? তোমরা উপদেশ অতি সামান্য 
গ্রহণ করিয়া থাক। 

তাফসীর ঃ আল্লাহ তা'আলা ইরশাদ করেন, মানুষের উপর যখন বিপদ অবতীর্ণ হয়, 
বিপদগ্রস্ত তখন ডাকা হয় বিপদ মুক্তির জন্য তখন তাহার নিকট ফরিয়াদ করা হয়। 
যেমন ইরশাদ হইয়াছে ঃ 

চঠেছি। 3৮55০ aA [Sls 

“আর সমুদ্রে যখন তোমরা বিপদগ্রস্ত হও, যখন আল্লাহ ব্যতিত তোমরা সকল 
উপাস্যকে ভুলিয়া যাও” । 

আরো ইরশাদ হইয়াছে ৪ 

১50৯5 ll ALEC ULE এ অতঃপর যখন তোমরা বিপদগ্রস্থ হও 
তো তাহার নিকট আশ্রয় গ্রহণ করিয়া থাক” । এখানে ইরশাদ হইয়াছে ঃ 

23515১০4, ১ অর্থাৎ অসহায়কে আশ্রয়দাতা ও ফরিয়াদ 
শ্রবণকারী সেই আল্লাহ ছাড়া আর কে আছে? 

ইমাম আহমাদ (র) বলেন, আফ্ফান (রে) আবু তামীমা আল-জায়মী, বাল্‌ হাজীম 
গোত্রীয় রাবী হইতে বর্ণনা করিয়াছে যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে জিজ্ঞাসা 
করিলাম 1১০45 231 কাহার নিকট ফরিয়াদ ও দু'আ করিব? তিনি বলেন, কেবল সেই 
মহান আল্লাহ্‌র নিকট দু'আ করিবে, যিনি তিনি বিপদগ্রস্ত হইবার পর তাহার নিকট দু'আ 
করিলে তিনি বিপদমুক্ত করেন। জনমানবহীন কোন বিশাল জংগলে কিছু হারাইয়া দু'আ 
করিলে, তিনি উহা ফিরাইয়া দেন। দুর্ভিক্ষের দু'আ করিলে যিনি উৎপাদন করিয়া দুর্ভিক্ষ 
দূর করিয়া দেন। রাবী বলেন, ইহার পর রাসূলুল্লাহ (সা)-কে বলিলাম, ,-০:1 আমাকে 
কিছু অসিয়ত করুন। তিনি বলিলেন ঃ কাহাকে গালি দিও না, কোন ভাল কাজকে 
হাল্কা মনে করিও না, যদি কোন মুসলমান ভাইয়ের সহিত হাসিমুখে সাক্ষাৎ করাই 
হউক না কেন, কোন পিপাসিত ব্যক্তিকে তোমার পাত্র হইতে পানি পান করান ইউক না 
কেন? আর পায়ের গোছার অর্ধেক পর্যন্ত তুমি লুংগি পরিধান করিবে নচেৎ পায়ের গিরা 
পর্যন্ত । পায়ের গীরার নিচে লুংগি পরিধান করা হইতে বাচিয়া থাকিবে । কারণ পায়ের 
গীরার নিচে লুংগি পরিধান করা অহংকারের আলামত । আর আল্লাহ্‌ তা'আলা 
অহংকারকে পসন্দ করেন না। 


Contents 


সুরা আন-নামূল 8০৩ 


হাদীসটি ইমাম আহমাদ (র) অন্য এক সূত্রেও বর্ণনা করিয়াছেন এবং এ সূত্রে এ 
সাহাবীর নাম তিনি উল্লেখ করিয়াছেন। তিনি বলেন, আফ্ফান (র) ..... জাবির ইব্‌ন 
সুলায়মান হুজাইমী (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট 
আসিলাম, তখন তিনি চাদর জড়াইয়া ছিলেন, উহার একটি আঁচল তাহার পায়ের উপর 
পড়িয়াছিল। আমি জিজ্ঞাসা করিলাম, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? তিনি নিজের প্রতি 
ইংগিত করিলেন, আমি বলিলাম ইয়া রাসূলাল্লাহ! আমরা জংগলে বসবাসকারী লোক, 
স্বভাবে কিছু কঠোরতা আছে, আমাকে কিছু নসীহত করুন । তিনি বলিলেন, কোন ভাল 
কাজকে ক্ষুদ্র ধারণা করিবে না, যদি ও উহা তোমার ভাইয়ের সহিত হাসিমুখে সাক্ষাৎ 
হউক না কেন? যদিও উহা তোমার পাত্র হইতে কোন পিপাসিত ব্যক্তি পানি পান করান 
হউক না কেন। যদি কোন ব্যক্তি তোমাকে গালি দেয়, তবে তুমি উহাকে গালি দিও না। 
কারণ, ইহাতে তাহার গুনাহ হইবে, কিন্তু তোমার সাওয়াব হইবে । পায়ের গীরার নিচে 
লুংগি পরিধান করা হইতে বিরত থাকিবে । কারণ, ইহা অহংকার আর অহংকারকে 
আল্লাহ পসন্দ করেন না। রাবী বলেন, ইহার পর হইতে আর কখনও কাহাকেও আমি 
গালি দেই নাই ৷ এমন কি ছাগল কিংবা কোন উটকেও গালি দেই নাই। ইমাম আবু 
দাউদ ও নাসাঈ (র) বিভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা ..... উবায়দুল্লাহ্‌ ইবন আবূ সালিহ (রে) 
হইতে বর্ণিত। তিনি বলেন, আমি রোগাক্রান্ত হইলে তাউস (র) আমাকে দেখিতে 
আসিলেন। আমি তাহাকে বলিলাম, হে আবূ আবদুর রহমান । আপনি আমার জন্য দুআ 
করুন। তিনি বলিলেন, তুমি নিজেই তোমার জন্য দু'আ কর; কারণ আল্লাহ্‌ রোগাক্রান্ত 
অসহায় ব্যক্তির দু'আ কবুল করেন। ওহব ইব্‌ন মুনাব্বিহ (র) বলেন, আমি পূর্ববর্তী 
আসমানী কিতাবে ইহা পাঠ করিয়াছি, আল্লাহ তা'আলা বলেন, “আমার ইজ্জতের কসম, 
যেই ব্যক্তি আমার আশ্রয় গ্রহণ করে, আমি তাহার জন্যই অবশ্যই বাচিবার পথ বাহির 
করিয়া দিব। যদিও আসমান ও যমীনের সারা মাখলৃক তাহার বিরোধী হউক না কেন। 
আর যেই ব্যক্তি আমার আশ্রয় গ্রহণ করিবে না আমি তাহাকে যমীনে ধসিয়া দিব এবং 
শূন্যে তুলিয়া তাহার নিজের প্রতিই তাহাকে সমর্পণ করিব” । 

হাফিয ইব্‌ন আসাকির (র) তাহার গ্রন্থে এক ব্যক্তির একটি আশ্চার্যজনক ঘটনা 
উল্লেখ করিয়াছেন । ঘটনাটি বর্ণনা করিয়াছেন, আবু বকর ইব্‌ন দাউদ দীনৃবী (র)। তিনি 
বলেন, এ ব্যক্তি আমার নিকট তাহার ঘটনা এই রূপ বর্ণনা করিয়াছে, আমি আমার 
খচ্চরে আরোহন করিয়া দামেস্ক হইতে যায়দানী পর্যন্ত মানুষ পৌছাইয়া দিতাম । একবার 
এক ব্যক্তি আমার খচ্চরের উপর আরোহণ করিল, আমি একটি পথ ধরিয়া তাহাকে 
লইতে চলিতে লাগিলাম, কিন্তু লোকটি আমাকে অন্য পথে চলিতে বলিল, সেই এই পথ 


Contents 


| ৪8০৪ তাফসীরে ইবনে কাছীর 


সহজতর নিকটবর্তী । কিন্তু আমি অস্বীকার করিলে সে এ পথ নিকটবর্তী ও সহজ বলিয়া 
পুনরায় এ পথ ধরিয়া চলিতে বলিল। অতএব আমি তাহার দেখান পথে চলিতে 
লাগিলাম। কিন্তু চলিতে চলিতে একটি গভীর বনে পৌছাইয়া গেলাম। সেখান এক 
ভয়ানক দৃশ্য আমার নজরে পড়িল। বহু মৃতের লাশ সেখানে পড়িয়া আছে। লোকটি 
আমাকে খচ্চর থামাইতে বলিল । আমি খচ্চর থামাইলে সে নামিয়া পড়িল । অতঃপর সে 
তাহার কাপড় চোপড় আটিয়া পরিধান করিল এবং একটি ছুরি বাহির করিয়া আমাকে 
আক্রমণ করিতে উদ্যত হইল । আমি ছুটিয়া পালাইতে চেষ্টা করিলাম, কিন্তু সে আমাকে 
ধরিয়া ফেলিল। আমি আল্লাহ্র কসম দিয়া প্রাণ ভিক্ষা চাইলাম, তাহাকে বলিলাম, তুমি 
আমার খচ্চর ও মাল লইয়া আমাকে ছাড়িয়া দাও। সে বলিল, মাল তো আমারই তবে 
তোমাকে হত্যা করিব। আমি তাহাকে আল্লাহ্র শাস্তির ভয় দেখাইলাম । আমি তাহার 
প্রতি আত্মসমর্পণ করিয়া বলিলাম, তুমি আমাকে দুই রাকা“আত সালাত আদায় করিবার 
অনুমতি দাও। সে বলিল, জল্দি কর। আমি সালাত পড়িবার জন্য দণ্ডায়মান হইলাম 
কিন্তু আমার মুখে কুরআনের একটি হরফও উচ্চারিত হইল না। আমি হতবাক হইয়া 
দাড়াইয়া রহিলাম, হঠাৎ আল্লাহ্‌র অনুগ্রহে আমার মুখে এই আয়াত উচ্চারিত হইল । 

1 88০5১155131 ERS BY ECE এমন সময় একজন 
অশ্বারোহী এ জংগল হইতে দ্রুত আসিল। তাহার হাতে একটি বর্শা ছিল সে উহা 
তাহাকে লক্ষ্য করিয়া নিক্ষেপ করিল । বর্শাটি নির্ভলভাবে তাহার বক্ষস্থলে গিয়া লাগিল 
এবং সেই মুহুর্তেই পড়িয়া গেল। আমি অশ্বারোহীকে জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিলাম, 
আপনি কে? তিনি বলিলেন, আমি সেই মহান সত্তার প্রেরিত দূত ৷ যিনি কোন অসহায় 
ব্যক্তি তাহার নিকট দু'আ করিলে তিনি উহা কবুল করেন৷ এবং বিপদ হইতে রক্ষা 
করেন। লোকটি বলিল, আমি তখন আমার খচ্চরও বোঝা লইয়া নিরাপদে ফিরিয়া 
আসিলাম। 


ফাতিমা বিনতে হাসান উম্মে আহমাদ আজীলীয়াহ (র) হইতে বর্ণিত, তিনি বলেন, 
একবার এক যুদ্ধে মুসলমানগণ কাফিরদের হাতে পরাজিত হইল । অতঃপর একটি উত্তম 
ঘোড়া তাহার মুনিবকে লইয়া দীড়াইয়া রহিল । ঘোড়ার একজন ধনী বুযুর্গ ছিলেন, তিনি 
ঘোড়াটিকে বলিলেন, তোমার কি হইল কি? এই রূপ পরিস্থিতির জন্য তোমাকে লালন 
পালন করিয়াছি । তখন ঘোড়াটি বলিল, আমি এইরূপ কেন করিব না? আপনি আমার 
খাইবার যেই ঘাস দিতেন উহা হইতে আমাকে খুবই কম খাইতে দিত । তখন এ বুর্যর্ণ 
বলিলেন, আল্লাহ্র শপথ! করিয়া বলিতেছি, আজ হইতে আমি আমার তন্বাবধানের 
রাখিয়া তোমাকে ঘাস খাইবার ব্যবস্থা করিব। ইহা শুনিয়া ঘোড়াটি দ্রুত দৌড়াইতে 
লাগিল। ইহার পর হইতে ঘোড়ার মালিক ঘোড়াইটিকে নিয়মিত ঘাস খাওয়াইত। কিন্তু 
এই ঘটনাটি চতুর্দিকে অধিক প্রসিদ্ধ লাভ করিল। এবং লোকজন তাহার নিকট ঘটনাটি 


Contents 


সূরা আন-নামূল ৪০৫ 


যাচাইয়ের জন্য আগমন করিত । ধীরেধীরে ঘটনাটি রূম সম্রাটের নিকট পৌঁছিয়া গেল, 
তিনি এ বুযুর্গকে নিজের শহরে উপস্থিত করিবার জন্য অনেক চেষ্টা করিলেন। একবার . 
এক ধর্মত্যাগী মুরতাদ ব্যক্তি এই কাজের জন্য নিয়োজিত করিলেন। সে যখন এ বুযুর্গের 
নিকট পৌঁছল । তখন সে নিজেকে একজন মুসলিম হিসাবে প্রকাশ করিল। বুযুর্গ 
তাহাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করিলেন, একবার দুইজনে নদীর তীরে ভ্রমণে বাহির হইল । 
এই দিনে এ মুরতাদ ব্যক্তি এ বুযুর্গকে হত্যা করিবার উদ্দেশ্য রূম সম্রাটের সহিত 
যোগাযোগের রক্ষা করিয়া চলিয়াছিল। রূম সম্রাটের পক্ষ হইতে একজন একজন 
শক্তিশালী লোককে নদীর তীর হইতে এ বুর্গকে গ্রেফতার করিবার জন্য প্রেরণ করা 
হইয়াছিল । ধর্মত্যাগী ব্যক্তি এ প্রেরিত ব্যক্তি যখন একত্রিত হইয়া তাহাকে গ্রেফতার 
করিতে উদ্যত হইল, তখন উক্ত বুযুর্গ আসমানের দিকে হাত উত্তোলন করিয়া ফরিয়াদ 
করিলেন, হে আল্লাহ! এই ব্যক্তি আমার সহিত ধোকাবাজী করিয়াছে । অতএব হে 
আল্লাহ্‌! আপনি আমাকে উহাদিগের নির্জপড়ন হইতে আপনার খাস আশ্রয় দান করুন । 
রাবী বলেন, অতঃপর বন হইতে দুইটি বাঘ বাহির হইল উভয়কে পাকড়াও করিল এবং 
লোকটি নিরাপদে চলিয়া গেল । 
-১০১%। ৭845 be 

“আর তিনি তোমাদিগকে যমীনের প্রতিনিধি করিবেন” । এক জামাতের পর এক 

জামায়াতকে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করিবেন । যেমন ইরশাদ হইয়াছে ঃ 


25252555555 
চে, ৮8 6৮ 
- ০১০১১৯1৪ 
তিনি ইচ্ছা করিলে তোমাদিগকে ধ্বংস করিয়া দিবেন এবং তোমাদের স্থানে অন্য 
যাহাকে সৃষ্টি করিবেন। যেমন তোমাদিগকে অন্য কাওমের আওলাদ হইতে সৃষ্টি 
করিয়াছেন। (সূরা আন‘আম ৪ ১৩৩) 


আরো ইরশাদ হইয়াছে $ 
১১০০৯১৫3১4৩ ০০০০৯ ০১3৩ 1 ৪0 ১০১ 
তিনিই তোমাদিগকে যমীনের প্রতিনিধি করিয়াছেন এবং কতক লোককে কতক 
লোকের উপর মর্যাদা দান করিয়াছেন । (সূরা আন“আম ১৬৫) | 
আরো ইরশাদ হইয়াছে ঃ 
fo তি ৬ ০০৪৬ ৩ 2 de এ 2:26 2:65 
LE ০০) Bel এগ হস ১) 00595 
আর তোমার প্রতিপালক ফিরিশ্তাগণকে বলিলেন, আমি যমীনে প্রতিনিধি সৃষ্টি 
করিব । (সূরা বাকারা 8 ৩০) 


Contents 


৪০৬ তাফসীরে ইবনে কাছীর 


এমন লোক সৃষ্টি করিব যাহারা একের পর এক এই পৃথিবী আবাদ হইবে । আল্লাহ্‌ 
তা'আলা সকল মানুষকে একই সময়ে সৃষ্টি করিবেন না বরং এক জামাতের পর আর 
এক জামাতের সৃষ্টি করিবেন। 

১০১ 285 ২155", ও অনুরূপ মর্ম বুঝিতে হইবে। অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা 
এক কাওমের পর অন্য কাওমকে, এক গোত্রের পর অন্য গোত্রকে সৃষ্টি করিয়াছেন। 
আল্লাহ্‌ ইচ্ছা করিলে সকল মানুষকে একই সময় সৃষ্টি করিতে পারিতেন আর ইচ্ছা 
করিলে সকল মানুষকে একই সময়ে মৃত্যুদান করিতে পারিতেন। আর যদি এই রূপই 
ঘটিত তবে এই পৃথিবীতে মানুষের সংকুলান হইত না, তাহাদের রিযিকও সংকীর্ণ হইত। 
এবং পরস্পর একে অন্যের ক্ষতিগ্রস্ত হইত ৷ আল্লাহ্‌ মহা জ্ঞানের অধিকারী তিনি সকল 
মানুষকে একত্রিত করিয়া সৃষ্টি করেন নাই বরং সর্বপ্রথম তিনি হযরত আদম (আ)-কে 
সৃষ্টি করিয়াছেন এবং এক ব্যক্তি হইতেই তিনি পরস্পর একের পর এক জামাত, গোত্র ও 
জাতিকে সৃষ্টি করিয়াছেন। এইভাবেই এক সময় সকলেরই মৃত্যু হইবে এবং এক সময় 
কিয়ামত সংঘটিত হইবে। এই কারণে ইরশাদ হইয়াছে 


পা ৪ রি ০55৮9 ৩ ১৮ s ০,০০5. ond + - oo #¢ 0 20g 
১৯৪ 115 RL | হও eS সিন দিক 
- dl sll 
যেই সত্তা অসহায়ের দু'আ কবুল করেন, তাহাকে বিপদ ও বিপর্যয় হইতে রক্ষা 
করেন এবং তোমাকে সকলকে যমীনে একের পর এক সৃষ্টি করিবেন, আল্লাহ্‌ ছাড়া এমন 
আর কে আছে। তিনি ছাড়া আর কেহ এই রূপ গুণের অধিকারী নাই। অতএব আর 


কেহ ইবাদতেও আল্লাহ্র শরীক হইতে পারে না। ১১৫১3 [১ ১১% সরল সঠিক 
পিস না নন সার 


NAB ob BRL 


Yo Pw 1d ৬৩ 2 


UE SE Me EL SHELA LS 


টা 
৯০ ০৮৯ 
অনুবাদ ৪ (৬৩) এবং তিনি যিনি তোমাদিগের স্থলের ও পানির অন্ধকারে পথ 
প্রদর্শন করেন এবং স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন। 
আল্লাহ্‌র সহিত কোন ইলাহ আছে কি? উহারা যাহাকে শরীক করে আল্লাহ্‌ তাহা 
হইতে বহু উর্ধে! 


Contents 


সূরা আন-নামূল ৪০৭ 


তাফসীর £ আল্লাহ্‌ তা“আলা ইরশাদ করেন ঃ 
- ১৯০9 all ০০১৮ ১৫০৫৫ ৮ 
বল তো জলে স্থলে ঘোর অন্ধকারে তোমাদিগকে পথ দেখান কে? অর্থাৎ সঠিক পথ 
পাওয়ার জন্য আকশে যমীনে কিছু এমন নির্দশন রাখিয়াছেন যাহার মাধ্যমে পথহারা 
লোক পথ পাইয়া বসে। যেমন ইরশাদ হইয়াছে 8 5482 2 2 Ll 
87710887140 ১৬) 
2 tliat Cs ein Ls 
রাশ পারি বারা ৯৭) 
(3০953202218 al ০১৪ ১5৩ 
আর কেই বা রহমত অর্থাৎ বৃষ্টি বর্ষণ হইবার পূর্বে সুসংবাদ বহনকারী হাওয়া প্রেরণ 
করেন। 
Sk Lal i 5 441 elt, ১ বলতো দেখি আল্লাহ্র সহিত কোন 
শরীক আছে কি? তাহারা আল্লাহ্র সহিত যাহা কিছু শরীক করে তিনি উহা হইতে অনেক 


প্লে ah স্ প্রি £ ৫ 5 ৫৫ £ w ba $-% ॥ ৫.৮ 
৮৮৭ ১১ ) 9 ১০৪৯০ ৯০। (8১. (১১ VE 
ঠা ক ? 
০০৯০০১৪০০16 09 ৪৮ ৮? ০১১3 
অনুবাদ £ (৬৪) বরং তিনি যিনি আদিতে সৃষ্টি করেন, অতঃপর উহার পুনরাবৃত্তি 
রা 4 CN OE AEG HO ORT 
আল্লাহ্র সহিত কোন ইলাহ্‌ আছে কি? বল, যদি তোমরা যদি সত্যবাদী হও তবে 
তোমাদিগের প্রমাণ পেশ কর। 
তাফসীর ঃ উল্লিখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, তিনিই স্বীয় কুদরতে 
ও ক্ষমতা বলে সৃষ্টির সূচনা করিয়াছেন এবং তিনি পুনরায় উহা সৃষ্টি করিবেন। এবং 
অন্যত্র ইরশাদ করিয়াছেন ঃ 
052514১5225 Ll ১] 427 ০৮৮20 
“নিশ্চয়ই তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই কঠিন। তিনি সূচনা করেন এবং 
পুনরায় ও তিনিই সৃষ্টি করিবেন। (সূরা বুরূজ ৪ ১২-১৩) 


Contents 


৪০৮ তাফসীরে ইবনে কাছীর 


আরো ইরশাদ হইয়াছে ঃ 
4215 93৯1 9৯৩ ১৪৪টি উস ত এ | 3৯৪ 
“তিনি সৃষ্টি সূচনা করেন ইহার পর পুনরায় ও তিনিই সৃষ্টি করিবেন এবং পুনরায় 
সৃষ্টি করা তাহার পক্ষে অধিক সহজ” ! (সূরা রম ৪ ২৭) 
০১০২9 Cal ৫৪১১০ ০০ 
আর কে-ইবা তোমাদিগকে আসমান হইতে পানি বর্ষণ করিয়া আর যমীন হইতে 
উৎপাদন করিয়া তোমাদের রিযিকের ব্যবস্থা করেন । অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 
fall ০5 AIG pA ০5 Cal 
“এ আকাশের কসম যাহা বৃষ্টি বর্ষণ করে এবং এঁ যমীনের কসম যাহা ফাটিয়া 
যায়” ৷ (সুরা তারিক ৪ ১২-১৩) 
অন্য আরো ইরশাদ হইয়াছে ঃ 
Le [PE EE EES CE OE OE Et 
(62৪ Co 
মহান আল্লাহ্‌ বৃষ্টির যেই পানি যমীনে প্রবেশ করে উহাও জানেন এবং যেই সকল 
ফসল যমীন হইতে উৎপন্ন হয় উহা তিনি জানেন। আর যাহা আসমান হইতে অবতীর্ণ 
হয় ও আসমান আরোহণ করে (সূরা সাবা ৪ ২) বরকতময় পানি তিনি অবতীর্ণ করেন 
অতঃপর উহা একাধিক ঝর্ণায় যমীন প্রবাহিত হয় এবং উহার সাহায্যে নানা প্রকার 
ফলমূল ও খাদ্য দ্রব্য উৎপন্ন হয়। 
০৮৭15158০48 এ1১ ০5 01850550155) 
“তোমরা নিজেরা খাও এবং তোমাদের জীবজন্তুও চরাও অবশ্যই ইহাতে নিদর্শন 
আছে বিবেকসম্পন্নদের জন্য” । (সূরা তোহা £ ৫৪) 
আর যেহেতু আল্লাহ্‌ ছাড়া আর কেহ এই সকল গুণাবলীর অধিকারী নহে । অতএব 
ইরশাদ হইয়াছে ঃ 


Ossie Ek Ll EGU, Il Ys 

আল্লাহ্‌ ছাড়া আর কেহ যদি আল্লাহ্র সহিত তীহার ইবাদতে শরীক থাকে তবে 
উহার দলীল পেশ কর। যদি তোমরা সত্যবাদী হইয়া থাক। এবং ইহা বাস্তব সত্য যে, 
তাহাদের দাবীর উপর কোন দলীল নাই । ইরশাদ হইয়াছে £ 
Slay ১০ 44০০৯ [এও (541 ০0৯০৪ AM 401 ত5 6 Ses 

- IASI Y 

আর যেই ব্যক্তি আল্লাহ্‌ ছাড়া অন্যকে ডাকে তাহার নিকট ইহার কোন দলীল 
নাই । তাহার হিসাব-নিকাশ তাহার প্রতিপালকের কাছেই হইবে। বস্তুতঃ কাফিররা সফল 
সি রনি ১১৭) 


Contents 


সূরা আন-নামূল ৪০৯ 


০৪ ৩ 


54) ১ (ডিপ ০৯১২০০৯৮৮৬৯ ০৫০২ SWE ১10 


EAC ১০৯৫ ৮৮ ॥ 5০৮ ৬ ১৮ 


* ৩১9১১ ৩) ১9১০১ 
৮ এটি Ald oa বনিক? রি 
AS ০২৮৬৩ ৬৭৯ (9০৯ ৩১ (৮৮২ | ৯4০ ৩ ০৫ ১07 
টা St 
"১১৪৯৮ (০ 


£ (৬৫) বল, আল্লাহ্‌ ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীতে কেহই অদৃশ্য 
১৪৬৬ সপন 
আখিরাত সম্পর্কে উহাদিগের জ্ঞান তো নিঃশেষ হইয়াছে, উহারা তো এ বিষয়ে 
সঙ্ধিপ্ধ, বরং এ বিষয়ে অন্ধ । 
তাফসীর ঃ মহান আল্লাহ্‌ তাহার নবী (সা) কে হুকুম করেন যে, তিনি সারা বিশ্বের 
মানুষকে এই শিক্ষা দান করেন যে, আল্লাহ্‌ ছাড়া আসমান ও যমীনে আর কেহ-ই গায়েব 
জানে না। প্রকাশ থাকে যে, £111 %। এর মধ্যে ইহা 'ইন্তিসনা মুনকাতী" ৷ যেমন ৪ 
৯৯ 41 (৫৮৪ % ২০১৯ ১০ ১৬১০৩ এর মধ্যে + | ইস্তিসনা মুনকাতী' as 
১82৮১ ১61 59১২4০ অর্থাৎ আসমান ও যমীনে অবস্থানকারীরা ইহা বুঝিতেও 
পারিবে না যে, কখন কিয়ামত সংঘটিত হইবে এবং কখন তাহাদিগকে পুনরায় জীবিত 
করা হইবে । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে $ 
23524114505 ২১০১৩ 194০1 ৪ li 
“কিয়মাত কবে সংঘটিত হইবে উহা আসমান যমীন ও উহার অধিবাসীদের জন্য 
অবহিত হওয়া বড় কঠিন । উহা তো আকস্মিকভাবে সংঘটিত হইবে” । (সূরা আরাফঃ১৮৭) 
ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা ..... হযরত আয়েশা (রা) হইতে 
বর্ণিত । তিনি বলেন £ 
১১4০2530205 oe 40 ০০ ০2584162১১০. 
SEG ১০৭০ ০১০১৪০০৫408 401 পুতিন ০৪ 
1] থা ৫০১] ০০১৯9 
“যে ব্যক্তি এই কথা বলে যে, রাসূলুল্লাহ্‌ (সা) আগামীকাল সংঘটিত বিষয়ে জানেন 


সে আল্লাহ্র উপর মস্তবড় মিথ্যা অপবাদ আরোপ করিয়াছে । কারণ, আল্লাহ্‌ তা'আলা 
ইরশাদ করিয়াছেন, “আল্লাহ্‌ ছাড়া আসমান যমীনের কেহই গায়েব জানে না”। 


: ইব্‌ন কাছীর__€২ (৮ম) 


Contents i 


৪১০ তাফসীরে ইবনে কাছীর 


কাতাদাহ (র) বলেন, মহান আল্লাহ্‌ এই সকল নক্ষত্রপুঞ্জকে তিনটি বিষয়ের জন্য 
সৃষ্টি করিয়াছেন, আসমানের সৌন্দর্যের জন্য, উহা দ্বারা পথ পাইবার জন্য ও শয়তানকে 
আঘাত করিবার জন্য । যেই ব্যক্তি ইহা ছাড়া অন্য কোন উদ্দেশ্য যোগ করিবে সে 
নিজের মত প্রকাশ করিল ভুল করিল । তাহার অংশ নষ্ট করিল ও যেই বিষয়ের তাহার 
জ্ঞান নাই অযথা উহার সম্পর্কে কষ্ট করিল। অনেক মূর্খ লোক এই সকল নক্ষত্র হইতে 
জ্যোতিষ বিদ্যা আবিষ্কার করিয়াছে । যেমন যেই ব্যক্তি অমুক নক্ষত্রের সময় বিবাহ 
করিবে, তবে এইরূপ এইরূপ হইবে । যেই ব্যক্তি অমুক নক্ষত্রের সময় সফর করিবে 
তাহার সফর এইরূপ হইবে । যে অমুক নক্ষত্রে সময় জন্মগ্রহণ করিবে, সে এইরূপ 
হইবে । আমার জীবনের শপথ! যে কোন নক্ষত্রের সময় কেহ কালো, কেহ সুন্দর, কেহ 
লম্বা ও কেহ খাট হইয়া থাকে । কোন নক্ষত্র, কোন পশুপাখী গায়েব জানে না। আল্লাহ্‌. 
তা'আলা এই ফয়সালা দিয়াছেন, আল্লাহ্‌ ছাড়া আসমান যমীনের কেহ গায়েব জানে না। 
তাহার ইহাও জানে না যে, কিয়ামত কবে সংঘটিত হইবে। হাদীসটি ইব্‌ন আবু হাতিম 
(র) কাতাদাহ হইতে বর্ণনা করিয়াছেন ইহা বিশুদ্ধভাবে বর্ণিত। 

(6৮০ এ ৪ ৯ 45 ৪১৯১ ৪৪৫৭০ এ০এ। 0 | 

আখিরাত সম্পর্কে তাহার জ্ঞান পরিশ্রান্ত ও অক্ষম হইয়াছে বরং তাহারা তো উহা 
সম্পর্কে অন্ধ কাহার ও সঠিক কোন জ্ঞান নাই। কেহ কেহ এখানে 4:১1 ৫; পড়িয়া 
থাকে! অথ ৮৫০1০ ৪3.১ আখিরাত সম্পর্কে সকলের জ্ঞান সমান। জিজ্ঞাসাকারী ও 
জিজ্ঞাসীত সকলেই আখিরাতের সঠিক জ্ঞান না থাকার বিষয়ে সমান । মুসলিম শরীফে 
বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সা) হযরত জীবরাঈল (আ) কে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করিলে 
তিনি বলেন, 31,211 6:0, (44 05৮11 15 জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী 
অপেক্ষা এই বিষয়ে অধিক জ্ঞানের অধিকারী নহেন। 

আলী ইব্‌ন তাল্হা (র) হযরত আব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ 
৫1০ এ]-১১। এর অর্থ ৮৫০০ এ. আখিরাত সম্পর্কে তাহাদের জ্ঞান গায়েব হইয়াছে। 

আতা খুরাসানী ও সুদ্দী (র) বলেন, আখিরাত তাহাদের জ্ঞান আখিরাতেই পরিপক্ক 
হইবে । কিন্তু তখন তাহাদের জ্ঞানের পরিপক্কতা কোন উপকারে আসিবে না। যেমন 
ইরশাদ হইয়াছে £ 

১১9৮5527450 51550147754 

“এ সকল কাফির দল যখন আমার নিকট আসিবে তাহারা বড়ই শ্রবণকারী ও 
দর্শণকারী হইবে । কিন্ত এ যালিম আজও স্পষ্ট গুমরাহীর মধ্যে নিমজ্জিত” । (সূরা 
মারইয়াম ৪ ৩৮) 


(১ ০1০৯ ৪ ০১৫12 বরং তাহারা অর্থাৎ কাফিররা সন্দেহের মধ্যে নিমজ্জিত । 
যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 


Contents 


সুরা আন-নামূল 8১১ 
১৮০০) 45 8১০ 491 Sil LK (০০৮৯ ৮১ ১৪] (8০১15 15-)5 
৮০৫০৪ ১১ 
আর তাহাকে তোমার পরওয়ারদিগারের সম্মুখে সারিবদ্ধভাবে পেশ করা হইবে । 
তখন তিনি বলিবেন, যেমন প্রথমবার আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছিলাম ঠিক 
তেমনিভাবেই আমার কুদ্রতেই আমার নিকট তোমরা উপস্থিত হইয়াছ। কিন্তু তোমরা 
না বলিতে কিয়ামত কোন বস্তুই নহে? তোমাদের জন্যই কিয়ামত সংঘটিত হইবে না। 
আলোচ্য আয়াতে ও আল্লাহ্‌ ইহাই বর্ণনা করিয়াছেন £ 
১৬০ ৮৪৮০ ৯ এ বরং তাহারা কিয়ামত সম্পর্কে অন্ধত্ের মধ্যে নিমজ্জিত 
আরা 


টা 


০৯৮4৪ 6 NTO ১৪ ১৬9 ১ 


EE 


২ 1০ ৩ ৮5৮০9০০৮৮১০ + VA 


51৮0৭ 

22225785525 8 ₹2 
Kas SS ০৮৫519১৮১৬১ ০৮১১) ৯19৫৮ ৩৪ 5 

৬১:০৪, 

* ১১০০ ১) 


এ ১০৯০5 68৮৮5 ১৮০ রা যারা 
"৩১9 ৬০০৮ ১ ৩৩ Ss As ৩১০১৪ ৪ 
অনুবাদ ৪ (৬৭) কাফিরা বলে, আমরা আমাদিগের পিতৃপুরুষের মৃত্তিকায় 
পর্যবসিত হইয়া গেলেও কি আমাদিগকে কি পুনরথিত করা হইবে? (৬৮) এই 
বিষয়ে আমাদিগের পূর্বপুরুষদেরকেও ভীতি প্রদর্শন করা হইয়াছিল । (৬৯) বল, 
পৃথিবীতে পরিভ্রমণ কর এবং দেখ অপরাধীদের পরিণাম কি রূপ হইয়াছে (৭০) আর 
উহাদিগের সম্পর্কে তুমি দুঃখ করিও না এবং উহাদিগের ষড়যন্ত্রে মনঃক্ষন্ন হইও না। 
তাফসীর ৪ উল্লিখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, কিয়ামত 
অস্বীকারকারী কাফির ও মুশরিকরা মৃত্যুর পরে শরীরের হাড্ডি ও মাটিতে পরিণত 
হইবার পর পুনজীবিত হওয়াকে অসম্ভব মনে করে। অতএব কিয়ামত, বলিতে কিছুর 
অস্তিত্বকেই তাহারা স্বীকার করে না। তাহারা বলে ঃ Ces ০৯১1৯ 09553 sil 


Contents 


৪১২ তাফসীরে ইবনে কাছীর 


"5 "১, ইহার ওয়াদা যেমন আমাদের নিকট করা হইতেছে, অনুরূপ ওয়াদা আমাদের 
পূর্বপুরুষগণের নিকটও করা ইয়াছিল। অথচ, আজ পর্যন্ত উহা সংঘটিত হয় নাই। । 
-৮/9%1 ১৮14 115৯ ইহার কোন বাস্তবতা নাই, ইহা কেবল পূর্ববর্তীদের অলীক 
কাহিনী । যাহা অলীক কাহিনীতে পূর্ণ পুস্তক হইতে একে অন্যের মাধ্যমে পর্যায়ক্রমে 
গ্রহণ করিয়াছে । আল্লাহ্‌ তা'আলা তাহাদের এই জবাবে বলেন £ 
Ll Cle ১৫ ০৪৫ 1১১৮৪ 23 5৪ (১১০, এ 

হে মুহাম্মদ (সা)! তুমি এ সকল কাফিরদের বলিয়া দাও, তোমরা কিয়ামতকে 
অস্বীকার করিয়া বড় অপরাধ করিয়াছ। তোমরা ভূপষ্টে ভ্রমণ করিয়া তোমাদের ন্যায় 
অপরাধীদের পরিণতি প্রত্যক্ষ কর। তাহাদের প্রতি কত ভয়ানক শাস্তি অবতীর্ণ হইয়াছে। 
পক্ষান্তরে যাহারা রাসূলগণকে মান্য করিয়াছে, তাহাদের অনুকরণ করিয়াছে, আল্লাহ্‌ 
তা'আলা তাহাদিগকে শাস্তি হইতে রক্ষা করিয়াছেন। অতএব বুঝা গেল যে, নবীগণ 
সত্যবাদী এবং আল্লাহ্‌র পক্ষ হইতে যাহা কিছু আসিয়াছেন উহা সত্য । 

অতঃপর আল্লাহ্‌ তাআলা রাসূলুল্লাহ (সা)-কে সান্তনা দিয়া বলেন $ 

- ১৩১৫৪ 0৮০ 255 5৪ 9৫5 %97625 ৩১৯৪ %ও 

হে মুহাম্মদ! তুমি তোমার আনীত বাণীকে যাহারা অস্বীকার করে তাহাদের প্রতি 
অনুতাপ করিও না, তাহাদের উপর চিন্তিত হইও না। আর তোমার সহিত যেই সকল 
ষড়যন্ত্রে তাহারা লিপ্ত উহার কারণে মনঃক্ষুন্ন হইও না। আল্লাহ্‌ তা'আলা তোমাকে 
সাহায্য করিবেন, তোমার দীনকে তোমার উপর বিজয়ী করিবেন। 

০5০82 


৩১১০০ ৩ ০599৬ ৯৮ 95559-1 


BAAS নথ ৰ A $ 4 ৮৮৮ ওঠ এ ৬ ০ 
“dai ১8 Ad ASIST OI Sf G2 Lv 
ss Aco ৮4 
৯৮ এ চা ০5৮৮০ So dh BIT Ye Ss YY 
2 SAR, rte 
‘59৩2১ 
cid ৩৮ ৬০০৯ ৬ ০58 At ddd পট 
৩১৫০ ০০০৬%৫০৫৬: ১২ ৩5 Yt 


চি ১৪০১২ ০১১২1 দির টি 75৬১, 9 ১40 


Contents 


সূরা আন-নামূল ৪১৩ 


অনুবাদ 8 (৭২) উহারা বলে, তবে বল কখন এই প্রতিশ্রুতি পূর্ণ হইবে । (৭৩) 
বল, তোমরা যেই বিষয়ে তরান্বিত করিতে চাহিতেছ, সম্ভবতঃ তাহার কিছু 
তোমাদিগের নিকটবর্তী হইয়াছে (৭৩) নিশ্চয়ই তোমাদিগের প্রতিপালক মানুষের 
প্রতি অনুগ্রহশীল, কিন্তু উহাদিগের অধিকাংশই অকৃতজ্ঞ । (৭8) উহাদিগের অন্তর 
যাহা কিছু গোপন করে এবং উহারা যাহা কিছু প্রকাশ করে, তাহা তোমার 
প্রতিপালক অবশ্যই জানেন। (৭৫) আকাশ ও পৃথিবীতে এমন কোন গোপন রহস্য 
নাই যাহা সুস্পষ্ট কিতাবে নাই। 

তাফসীর £ মুশরিকরা যে কিয়ামত অস্বীকার করে এবং বিদ্রুপ করিয়া উহা সম্পর্কে 
প্রশ্ন করে উল্লিখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা উহার আলোচনা করিয়াছেন £ 

35১4০ LEE SUSE ডিও এএ০ 09182 

তাহারা বলে, কিয়ামতের এই ওয়াদা কবে সংঘটিত হইবে ? তোমরা ঠিক মত বল 

যদি সত্যবাদী হও । আল্লাহ্‌ তাআলা উহার জবাবে বলেন ঃ 
Et PEE Pl 52512157201 ৮518 

হে মুহাম্মদ! তুমি বলিয়া দাও, তোমরা যেই বস্তুর জন্য ব্যস্ত হইতেছে, সম্ভবত উহার 
কিছু তোমাদের নিকটবর্তী । মুজাহিদ, যাহ্‌হাক, আতা খুরাসানী, কাতাদাহ, সুদ্দী রে) 
এই ব্যাখ্যা পেশ করিয়াছেন। 

- ৯১৪ 05৫0০০০35০৯ ০০ ১৪১ 

“তাহারা বলে, এ কিয়ামত কবে সংঘটিত হইবে ? তুমি বলিয়া দাও, সম্ভবত উহা 
তোমাদের নিকটবর্তী” । (সূরা বনী ইসরাঈল £ ৫১) 

অন্যত্র ইরশাদ হইয়াছে 8 


০১৪৫০ dl পিক 05 SG Elis 

“কাফিররা শাস্তির জন্য জলদি করিতেছে, অথচ, জাহান্নাম কাফিরদিগকে বেষ্টন 
করিয়া রাখিয়াছে” ৷ প্রকাশ থাকে যে, -3১১ ক্রিয়া এর (১ ৭.০ ব্যবহৃত হয় না। কিন্তু 
যেহেতু 5১, ক্রিয়াটি J ২০ এর অর্থে ব্যবহৃত হইয়াছে। অতএব উহার «1.০ হিসাবে 
১১ করা শুদ্ধ হইয়াছে। মুজাহিদ রে) হইতে এক রিওয়ায়েতে এইরূপ বর্ণিত। অতঃপর 
আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ঃ 

১১০০1 ৮1০০৯ 555] 42০ ৪) তোমরা প্রতিপালক মানুষের প্রতি বড়ই 
অনুগ্রহশীল । তাহাদের অন্যায় অপরাধ করে সত্তেও তিনি তাহাদিগকে অসংখ্যা নিয়ামত 
দান করেন অথচ, অল্পসংখ্যক লোক ছাড়া তাহা উহারা কৃতজ্ঞতা প্রকাশ করে না। 


০%%0%% 


UAE Ls pase ৩৫০০ ld LS Ul 


Contents 


8১৪ তাফসীরে ইবনে কাছীর 


তোমার প্রতিপালক অবশ্যই এ সকল বস্তু জানেন, যাহা তাহাদের অন্তুর গোপন 
করিয়া রাখে, আর উহা জানেন যাহা তাহারা প্রকাশ করে। অর্থাৎ গোপনীয় ও প্রকাশ্য 
তাহার নিকট উভয়ই সমান। ইরশাদ হইয়াছে ঃ Ws 
L042 ১০9 JA ০০ ld ১০ ২৫৯৭ el ys 
“তোমাদের মধ্যে হইতে যে গোপনে কথা বলে আর যে প্রকাশ্যভাবে কথা উভয়ই 
আল্লাহ্র নিকট সমান” । (সূরা রাঁদ 8 ১০) 


৪৯1১ ১:41 152 আল্লাহ্‌ গোপনীয় বস্তু এবং অধিকতর গোপনকেও জানেন। 
ইহা দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহ্‌ সকল গোপন ও প্রকাশ্য বস্তুকেই সমানভাবে জানেন। 


“042 ৩6 4 পা 


35255 0১৮০৫ ০ EES Ups ১২৯%। 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন ঃ “তিনি আসমানসমূহ ও যমীনের 
গায়েবকে তিনি জানেন । মানুষের কাছে যাহা গায়েব ও যাহা উপস্থিত সব কিছু সম্পর্কে 
তিনি অবহিত” | (সূরা হুদ ৪ ৫) 
se কও LY a Sy lll 5 TE tye Ua 
আসমান যমীনের সকল গায়েব ও অদৃশ্য বস্তু সুষ্পষ্ট কিতাবে বিদ্যমান। যেমন 
SRE ইরশাদ হইয়াছে ঃ 
0145 41501 a ৭৮ sal in ১1 ৮1511 
৮৮০০ dle NS 
“হে নবী! তোমার কি ইহা জানা নাই যে আল্লাহ্‌ তা'আলা আসমান ও যমীনে 
বিদ্যমান সকল বস্তুকে জানেন । উহার সবকিছু কিতাবে বিদ্যমান । উহা আল্লাহ্র পক্ষে 
বড়ই সহজ” । (সূরা হাজ্জ ৪ ৭০) 


৮৮ ॥ AEA টির রিক্ত ০1৮ রি ৮৮৮05 ১1 
০৪5১০৫০5৭০5 উহ তেজ AL SA 9৬ 0 17 
২৬০৮০৮৪৬৩৮8 


৯০৫৭ 


পার্ট & AeA নে 


ক 8.5 AE atl SA 


A Oe AEE ‘YA 
ANE ০৬ dh Se FB 1 


Contents 


সূরা আন-নাম্ল 8১৫ 
সি এ০০১০০০ 5৩? ১9 ES ৬ ‘A 


১১৮০ 1৯ 


ae 0 


৬৯৬১ ESE ১৪১৮ ০১99 Al) 


৫ ॥ 44273) 


টিনান্র্র্রন্রারধ্যারন্রু বা রর গ্ররে: 
তাহার অধিকাংশ তাহাদিগের নিকট বিবৃত করে । (৭৭) এবং নিশ্চয়ই ইহা 
মু'মিনদিগের জন্য হিদায়াত ও রহ্মত। (৭৮) তোমার প্রতিপালক নিজ সিদ্ধান্ত 
অনুযায়ী উহাদিগের মধ্যে ফয়সালা করিয়া দিবেন। তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ । 
(৭৯) অতএব আল্লাহ্‌র উপর নির্ভর কর। তুমি তো স্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত। 
(৮০) মৃতকে তুমি কথা শুনাইতে পারিবে না, বধীরকে পারিবে না আহবান শুনাইতে, 
যখন উহারা পিঠ ফিরাইয়া চলিয়া যায়। (৮১) তুমি অন্ধদিগকে তাহাদিগের 
পথভ্রষ্টতা হইতে পথে আনিতে পারিবে না। তুমি শুনাইতে পারিবে তাহাদিগকে 
যাহারা আমার নির্দশনাবলী বিশ্বাস করে । আর তাহারই আত্মসমর্পণকারী । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, বনী ইসরাঈল যাহারা তাওরাত ও 
ইঞ্জিলের বাহক ও ধারক, তাহারা পরস্পর যেই সকল বিষয়ে বিরোধ করে পবিত্র 
কুরআন তাহার কাছে এ সকল বিষয় ফয়সালা করে । যেমন হযরত ঈসা (আ) সম্পর্কে 
ইয়াহুদীরা তাহাকে খাট করিবার জন্য সম্পূর্ণ মিথ্যা অপবাদ আরোপ করিয়াছে। পবিত্র 
কুরআন সত্য ও ইনসাফ ভিত্তি বক্তব্য পেশ করিয়াছে । হযরত ঈসা (আ) আল্লাহ্‌র বান্দা 
ছিলেন, আল্লাহ্‌র পুত্র নহেন এবং তিনি একজন অতি মর্যদাশীল নবী ও রাসূল ছিলেন। 
যেমন ইরশাদ হইয়াছে £ 


382 EE 5০01 05805০2০০০০ 28১ 
“মরিয়ামের পুত্র ঈসা (আ) আল্লাহ্‌র বান্দা ও তাহার রাসূল, আল্লাহ্‌র হুকুমেই তিনি 
ফয়দা হইয়াছেন। ইহা হইল সত্য কথা. বি সাগর রা দর রসি 
করিতেছে” । (সূরা মারইয়াম £ ৩৪) 


Contents 


৪১৬ তাফসীরে ইবনে কাছীর 


৪5056৫৮৮০৮8 


- ৯ ২০১ st চে 
ইহা হইল মু'মিনদের অন্তরের হেদায়েত এবং আমলী জীবনে তাহাদের জন্য 
হেদায়েত । অতঃপর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেনঃ 


8215] ও. ১2১০] yay 4০4৯ ৮2 ৯8242) 913 
আর তোমার প্রতিপালক কিয়ামত দিবসে স্বীয় হুকুমে ফয়সালা করিবেন। তিনি 
প্রতিশোধ গ্রহণে বড়ই ক্ষমতার অধিকারী এবং বান্দার সকল কথাবার্তা ও কর্মকান্ড 
সম্পর্কে অবহিত । 
৭1111০14933 
অতএব হে নবী! তুমি তোমরা যাবতীয় কর্মকাণ্ডে তাঁহার উপর ভরসা কর এবং 
তোমার প্রতিপালকের পক্ষ হইতে অর্পিত রিসালতের দায়িত্ব পালন কর। 
sll ৬৯] ০ এ 
আর তুমি স্পষ্ট সত্যের উপর অধিষ্ঠিত। যদিও যাহাদের সম্পর্কে আল্লাহ্র পক্ষ 
হইতে ৰি দিনাও রে তাহারা পরার নিন আনিব পরও ঈমান ক্মানিরেনা। 
সিরা রক! না কার নারায়ন? 


RE pret TURE HIE SPIE eC fle পার না, অনুরূপ এ সকল 
ME Crd OE EEE <4: CUMGEE, ilo wise uo বোঝা 
BU RTT রা OE 


- ১৪১১৬ Ls ১ 11174175882 

আর বধিরদিগকেও তুমি সত্যের আহবান শুনাইতে TREN SEE 

ফিরাইয়া উল্টা দিকে চলিবে। 
MEL be all এ ৫৪ SAL 

আর অন্ধদিগকে তাহাদের গুমরাহী ও বিপথগমন হইতে সুপথগামী করিতে পারিবে 
না। 

“তুমি কেবল সে লোকদিগকে সত্যের বাণী শুনাইতে পারিবে অর্থাৎ কেবল তাহারাই 
আহবান গ্রহণ করিবে যাহারা আমার আয়াতসমূহের প্রতি বিশ্বাস করে এবং অন্তর দ্বারা 
গ্রহণ করিয়া আমার অনুগত হয়” । 


Contents 
সূরা আন-নামূল ৪১৭ 
মিরা as Aor AL ot +48 sor So, বৰ ৮৫ 
১৯১১ ০০4১৮ ০০৮শপিিখদ৩৮ Bs hls AY 


এ এ 21:52 এ 74:55 
১5553 05281567৮08 ০ LAS 
অনুবাদ £ (৮২) যখন ঘোষিত শাস্তি উহাদিগের নিকট আসিবে, তখন আমি 
মৃত্তিকাগর্ভ হইতে বাহির করিব এক জীব, যাহা উহাদিগের সহিত কথা বলিবে, এই 
জন্যে যে মানুষ আমার নির্দশনে অবিশ্বাসী । 

তাফসীর ৪ উল্লিখিত আয়াতে যেই জন্তুর কথা উল্লেখ করা হইয়াছে উহা শেষ যুগে 
যখন অধিক ফিৎনা ফাসাদ সৃষ্টি হইবে এবং মানুষ যখন আল্লাহ্‌র হুকুম পরিত্যাগ করিবে 
এবং সত্য দীনের পরিবর্তন ঘটাইবে, তখন আল্লাহ্‌ তা'আলা স্বীয় কুদরতে যমীন হইতে 
বাহির করিবেন । কেহ বলেন, উহা পবিত্র মক্কা হইতে বাহির হইবে । কেহ অন্য স্থানের 
কথা উল্লেখ করিয়াছেন । ইহার বিস্তারিত বিবরণ পরে আসিতেছে । এই জন্তুটি মানুষের 
সহিত কথা বলিবে। হযরত ইব্‌ন আববাস (রা), হাসান, কাতাদাহ (র) ও হযরত আলী 
(রা) হইতে বর্ণিত। এ জন্তুটি মানুষকে সম্বোধন করিয়া কথা বলিবে। “আতা খুরাসানী' 
(র) বলেন, জন্তুটি মানুষকে বলিবে 8 ১৮১৪৮ (2340 ১০ । “মানুষ আমাদের 
আয়াতসমূহের প্রতি বিশ্বাস রাখে না'। ইব্‌ন জবীর (র) এই ব্যাখ্যা পসন্দ করিয়াছেন । 
কিন্তু এই ব্যাখ্যা সম্পূর্ণ আপত্তিমুক্ত নহে। এক রিওয়ায়েতে হযরত ইব্‌ন আব্বাস (রো) 
বলেন, এ জন্তুটি মানুষকে যখম করিবে । তাহার আর এক অন্য রিওয়ায়েত মুতাবিক 
কথা বলিবে ও যখম করিবে । তবে উভয়ই তাফসীরে কোন বিরোধ নাই । 

উল্লিখিত জন্তু সম্পর্কে অনেক হাদীস বর্ণিত আছে। এখানে আমরা উহার কয়েকটি 
হাদীস উল্লেখ করিতেছি। আল্লাহ-ই সাহায্যকারী । 

১. ইমাম আহমাদ রে) বলেন, সুফিয়ান (র) ..... হয়ায়ফা ইব্‌ন উসাইদ গিফারী 
(র) হইতে বর্ণনা করিয়াছেন তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (সা) জানালা দিয়ে 
আমাদের দিকে দৃষ্টিপাত করিলেন। তখন আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা 
করিতেছিলাম ৷ তখন তিনি বলিলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা দশটি নির্দশন না দেখিবে 
কিয়ামত সংঘটিত হইবে না। (১) পশ্চিম দিক হইতে সুযেদিয় (২) ধুয়া (৩) বিশেষ 
জন্তুর আবির্ভাব (8) ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব (৫) হযরত ঈসা (আ)-এর আগমন 
(৬) ধসিয়া যাওয়া ৪ পাশ্চাত্যে একটি এবং আরেকটি আরব উপদ্বীপে (৭) আদৃন হইতে 
অগ্নির নির্গমন, যাহা মানুষকে ধাওয়া করিবে কিংবা মানুষকে গ্রেফতার করিবে । কিংবা 
মানুষকে একত্রিত করিবে । আর যেখানে তাহার দিন কাটাইবে এ আগুনও সেখানে দিন 
ইব্‌ন কাছীর__৫৩ (৮ম) 


Contents 


৪১৮ তাফসীরে ইবনে কাছীর 


কাটাইবে । ইমাম মুসলিম ও সুনান গ্রন্থকারগণ কুররাত কায্যায় (র) আবূ তুফাইল 
আমির ইব্‌ন ওয়াসিলা এর সূত্রে হযরত হুযায়ফা (রা) হইতে মারফুরূপে বর্ণনা 
করিয়াছেন! ইমাম মুসলিম (র) আব্দুল আযীয ইব্‌ন রাফী (র) হইতে মাওকুফরূপেও 
বর্ণনা করিয়াছেন। 

২. আবু দাউদ তায়ালিসী (র) তালহা ইবন আমর ও জাবীর ইব্‌ন হাধিম (র) দুইজন 
শায়েখ হইতে বর্ণনা করিয়াছেন। তালহা ইব্‌ন আমর (র) ..... হুযায়ফা ইব্‌ন উসাইদ 
(র) হইতে বর্ণনা করিয়াছেন, এবং তাহার এক অন্য শায়েখ অর্থাৎ যবীর ইব্‌ন হাযিম 
(র) আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-এর বংশীয় জনৈক রাবী হইতে বর্ণনা করিয়াছেন। 
তাহারা বলেন, একদিন রাসূলুল্লাহ (সা) এ জন্তুটির কথা উল্লেখ করিলেন, তিনি ইরশাদ 
করিলেন £ যমীন হইতে নির্গত জন্তুটি তিনবার বাহির হইবে। একবার দূরবর্তী এক 
জংগল হইতে বাহির হইবে উহার আলোচনা পবিত্র মক্কা পৌঁছবে না। অতঃপর একটি 
দীর্ঘকাল উহার কোন আলোচনাই হইবে না। অতঃপর যখন দ্বিতীয়বার উহা বাহির 
হইবে, তখন সর্বত্র উহার আলোচনা হইতে থাকিবে, এমন কি মন্কায়ও উহার আলোচনা 
হইবে । রাবী বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেন ঃ ইহার একদিন মানুষ মসজিদে 
হারামে থাকিবে, এমন সময় জন্তুটি হঠাৎ রুকন ও মাকামে ইব্রাহীমের মাঝে মাটি 
খুঁড়িতে থাকিবে । ইহা দেখিয়া মানুষ ভীত হইয়া ও উহার নিকট হইতে বিভিন্ন স্থানে 
সরিয়া যাইবে । কেবল মু'মিনদের একটি দল তথায় থাকিয়া যাইবে । তাহারা বুঝিবে, 
এই জন্তু হইতে পলাইয়া কোথাও আশ্রয় লইবার উপায় নাই। অতঃপর জন্তুটি সর্বপ্রথম 
তাহাদের মুখমন্ডল এমনই উজ্জ্বল করিয়া দিবে যেন উহা উজ্জ্বল নক্ষত্র । কোন মানুষ উহা 
হইতে কোন প্রকারেই পলাইতে সক্ষম হইবে না, এমন কি এক ব্যক্তি ভীত হইয়া 
সালাতে দন্ডায়মান হইবে এবং উহা হইতে আল্লাহ্‌র আশ্রয় প্রার্থনা করিবে । জন্তুটি 
তাহার পশ্চাতে আসিয়া বলিয়া ওহে এখন তুমি সালাত পড়িতেছ ? এই বলিয়া সে 
তাহার মুখে চিহ্ন আঁকিয়া দিবে । তখন মু'মিন ও কাফির সকলেই চিহ্নিত হইয়া যাইবে । 
এবং মু'মিন কাফিরকে দেখিয়া বলিবে , হে কাফির! তুমি আমার হক পরিশোধ কর। 
এবং কাফির ও মুমিনের চিহ্ন দেখিয়া বলিবে, হে মু'মিন! তুমি আমার হক পরিশোধ 
কর। হাদীসটি ইব্‌ন জরীর (র) উভয় সূত্রে হুযায়ফা ইব্‌ন উসাইদ (র) হইতে মাওকুফ 
পদ্ধতিতে বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জরীর রে) হুযায়ফা ইয়ামান হইতে মারফু পদ্ধতিতে 
বর্ণনা করিয়াছেন, কিন্তু উহার সনদটি সহীহ নহে । 


৩. ইমাম মুসলিম (র) বলেন, আবূ বকর ইব্‌ন আবু শায়রা রে) ..... আবদুল্লাহ 
ইব্‌ন আম্র (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) হইতে একটি হাদীস 
সংরক্ষণ করিয়াছিলাম যাহা এখন আমি ভুলি নাই । তিনি বলেন ৪ 


Contents 


সূরা আন-নামূল ৪১৯ 
পপ ০৫১ £ ০45 5.০ 2 ০ * প ৪. ৫. 59 ০ 4৭ £072 5 uc tA Gg 
st 42141 0৩১৯৩ Le ০০ ৮06০ ৮৯৩১িএলা এড 9 
- 23 (৯১১ le sl Lalo I চাও ৬০ ll 
সর্বপ্রথম যেই নির্দশন আত্মপ্রকাশ করিবে উহা হইল পশ্চিম দিক হইতে সূর্যোদয় 
এবং দ্বিপ্রহরের পূর্বে যমীন হইতে জন্তুর নির্গত হওয়া ৷ দুইটির নির্দশন যেইটির প্রথম 
আত্মপ্রকাশ করিবে উহার পরপরই অপরটির আত্মপ্রকাশ ঘটিবে। 


৪. ইমাম মুসালিম তাহার সহীহ গ্রন্থে আলা ইব্‌ন আব্দুর রহমান (র) ..... হযরত 
আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ 
৯3115 0133115 UAL a mail tl Lis JUL 19940 

Ll aly ২৫১৯ 5০4১৪ LDN 

ছয়টি নির্দশনের আত্মপ্রকাশ ঘটিবার পূর্বে তোমরা আমাল কর- পশ্চিম দিক হইতে 

সূযেদিয়, ধুয়া, দাজ্জালের বর্হির প্রকাশ, বিশেষ জন্তুর আত্মপ্রকাশ এবং তোমাদের 

প্রত্যেকের বিশেষ ব্যাপার ও প্রত্যেকের সাধারণ ব্যাপার। ইহা কেবল মুসলিমই বর্ণনা 
করিয়াছেন । 

ইমাম মুসলিম (র) কাতাদাহ (র) ..... হযরত আবু হুরায়রা (রা) বলেন হইতে উক্ত 
হাদীসটি বর্ণনা করিয়াছেন । 

৫. ইমাম ইব্ন মাজাহ (র) বলেন, হারমালা ইব্‌ন ইয়াহইয়া (র) ..... হযরত 
আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণিত। অনুরূপ হাদীস বর্ণনা । করিয়াছেন। তবে 
১৫১৯ ২.০. এর স্থানে ১৫১৯1 ২০:১২ উল্লেখ করিয়াছেন । অত্র সূত্রে কেবল ইমাম 
ইব্‌ন মাজাই হাদীসটি বর্ণনা করিয়াছেন । 


৬. আবু দাউদ তায়ালিসী (র) বলেন, হাম্মাদ ইব্‌ন সালামাহ (র) ..... হযরত আবু 
হুয়ারায়রা (র) হইতে বর্ণিত। তিনি বলেন ঃ 


(১1 (১৫21০ SL ৮৩ ৮০৯৪ (৫২5৩ ১৯) 221৩ ০১৯১ 
(৪৫০ ১4৫] তল ৪5৫9815৮০01 বই ০1৯5৩ ১৫৭। ৮821 (০৯5৪ 
- ১৪৫] ১৪ el ৪১৯০ ০1৬৯ 
যমীন হইতে বিশেষ জন্তু বাহির হইবে এবং তাহার নিকট হযরত মূসা (আ)-এর 


. লাঠি থাকিবে এবং হযরত সুলায়মান (আ)-এর আংটিও থাকিবে । জন্তুটি কাফিরের নাকে 
মুহর লাগাইয়া দিবে এবং আংটি দ্বারা মুসলমানদের মুখমন্ডল উজ্জ্বল করিয়া দিবে। 


Contents 


৪২০ তাফসীরে ইবনে কাছীর 


অবশেষে মু'মিন কাফির সকলেই চিহ্নিত হইবে । হাদীসটি ইমাম আহমাদ (র) বাইয, 
আফ্ফান ও ইয়াধীদ ইবৃন হারূন (র) হইতে বর্ণনা করিয়াছেন এবং তাহারা সকলেই 
হাম্মাদ ইব্‌ন সালামাহ (র) হইতে তাহার সনদে বর্ণনা করিয়াছেন। তবে ভাষাগতভাবে 
উহাতে কিছু পার্থক্য আছে এবং উহা এইরূপ £ 


Jal 01 ০০৯ Lesa ১০৬] বইও ৬1৯55790812 ১৫11 ০৪১1 ১৯৮ 
- ১৪৫5 1১৯ 4585০০৭815৯ ০0582 ০৩৮৯৪ ১৯1৪ ll 
জন্তুটি কাফিরের নাকে আংটি দ্বারা মুহর লাগাইয়া দিবে এবং লাঠি দ্বারা মুমিনের 


মুখমন্ডল উজ্জ্বল করিবে এবং সকলেই একই দস্তরখানে একত্রিত হইবে, কাফির 
মু'মিনকে বলিবে, হে মু'মিন! এবং মু'মিন কাফির কে বলিবে হে কাফির! 


৭. ইবৃন মাজাহ (র) বলেন, আবু গাস্সান মুহাম্মদ ইব্‌ন আমূর রে) ..... আবদুল্লাহ 
ইব্‌ন বুরায়দাহ (র) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে 
মক্কার নিকটবর্তী একটি জংগলে লইয়া গেলেন। সেখানে একটি শুক্কস্থান যাহার 
চারিদিকে ছিল বালু । তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন £ 13৯ ৮০ 22111 ০১৯ 
৮০৪| এ বিশেষ জন্তুটি এই স্থান হইতে বাহির হইবে। ইব্‌ন বুরায়দা (র) বলেন, 
ইহার কয়েক বৎসর পরে আমি যখন হজ্জে গমন করিলাম, তখন তাহার লাঠি দেখিতে 
পাইলাম যাহা আমার এই লাঠির সমান ছিল । 

আবদুর রাজ্জাক (র) বলেন, মামার (র) ..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, এ জন্তুটি চতুষ্পদ বিশিষ্ট হইবে। “তিহামা'এর কোন জংগল হইতে 
বাহির হইবে । ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ..... আতিয়্যাহ রে) হইতে 
বর্ণিত তিনি বলেন, আব্দুল্লাহ ইবৃন আব্বাস (রা) বলেন, এঁ জন্তুটি “সাফা এর কোন 
গুহা হইতে তিন দিনে বাহির হইবে। যাহা ঘোড়ার ন্যায় দ্রুত হইবে, কিন্তু তবুও তিন 
দিনে উহার এক তৃতীয়াংশ ও বাহির হইবে না। 


মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) আবান ইব্‌ন সালিহ্‌ রে) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি 
বলেন একবার আব্দুল্লাহ ইব্‌ন উমর (রা)-এর নিকট এ জন্তুটি সম্পর্কে জিজ্ঞাসা করা 
হইলে তিনি বলেন, এ জন্তুটি “জিয়াদ'এর বড় পাথর এর নিকট হইতে বাহির হইবে । 
আমি সেখানে থাকিলে তোমাদিগকে এ পাথরটি দেখাইয়া দিতাম । এঁ জন্তুটি বাহির 
ধাবিত হইবে এবং অতি উচ্চস্বরে চিৎকার করিবে যেন সকলেই উহা শুনিতে পারিবে । 
অতঃপর উহা সিরিয়ার দিকে ধাবিত হইবে এবং অতি উচ্চস্বরে চিৎকার করিবে যে, 


Contents 


সূরা আন-নামূল ৪২১ 


তাহার চিৎকার সকলেই শুনিতে পাইবে । ইহার পর পশ্চিম দিকে ছুটিবে এবং অনুরূপ 
উচ্চস্বরে চিৎকার করিবে যে, সকলেই উহা শুনিবে। ইহার পর জন্তুটি ইয়ামনের দিকে 
ধাবিত হইবে এবং অনুরূপ চিৎকার করিবে এবং সকলেই উহার চিৎকার শুনিবে। 
অতঃপর উহা মক্কা হইতে 'উস্ফান' চলিয়া যাইবে । তাহাকে জিজ্ঞাসা করা হইল, উহার 
পর কি হইবে? হযরত ইবৃন উমর (রা) বলিলেন, উহার পর কি হইবে আমি জানি না। 
হযরত আব্দুল্লাহ ইবৃন উমর (রা) হইতে বর্ণিত, জন্তুটি শুক্রবার রাতে বাহির হইবে। 
রিওয়ায়েতটি ইব্‌ন আবু হাতিম (র) বর্ণনা করিয়াছেন, ইহার সনদে “ইব্‌ন রায়মালামান' 
নামক রাবী আছেন । 

ওহ্‌ব ইবৃন মুনাব্বিহ (র) হযরত উযাইর (আ)-এর বাণী বর্ণনা করিয়াছেন। তিনি 
বলেন, জন্তুটি ‘সাদ্দুম’ নামক স্থান হইতে বাহির হইবে এবং মানুষের সহিত কথা বলিবে 
যাহা তাহারা শ্রবণ করিবে। এবং কথা শুনিয়া গর্ভবতী রমণী গর্ভপূর্ণ হইবার পূর্বেই 
গর্ভপাত করিবে । মিষ্টি পানি তিক্ত হইবে । হিক্মতের পুস্তক জ্বলিয়া যাইবে । ইল্ম 
উঠিয়া যাইবে । এবং যমীন কথা বলিবে। আর এঁ যুগে মানুষ এমন আশা করিবে যাহা 
পূর্ণ হইবে না। আর এমন বিষয়ের প্রচেষ্টা করিবে যাহা পূর্ণ হইবে না। আর এমন 
বিষয়ের জন্য কাজ করিবে যাহা তাহাদের কাজে আসিবে না। হাদীসটি ইব্‌ন আবু 
হাতিম রে) বর্ণনা করিয়াছেন। 
_ ইব্‌ন আবূ হাতিম রে) বলেন, আমার পিতা ..... হযরত আবু হুরায়রা (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, এ আশ্চর্য জন্তুটির মধে সর্বপ্রকার রং বিদ্যমান, উহার দুই শিং এর 
মাঝে এক ফারসাখ পরিমাণ দৃরতৃ ৷ ইব্‌ন আলী (রা) বলেন, উহা এমন একটি জন্তু যে 
উহার পশম হইবে, ক্ষুর হইবে এবং দাড়ীও হইবে, উহার লেজ হইবে না এবং তিন 
দিনের এক তৃতীয়াংশ বাহির হইতে পারিবে না। অথচ, দ্রুত ঘোড়ার ন্যায় গতিতে 
বাহির হইতে থাকিবে। হাদীসটি ইব্‌ন আবু হাতিম (র) বর্ণনা করিয়াছেন । 


ইব্‌ন জুরাইজ (র) জন্তুটির বর্ণনা এইরূপ দিয়াছেন, উহার মাথা ষাড়ের মাথার মত 
উহার চক্ষু শুকরের চক্ষুর মত এবং উহার কান হাতীর কানের মত। উহার শিং উটের 
শিং এর স্থানের মত। উহার ঘাড় উট পাখীর ঘাড়ের মত ৷ উহার বুক সিংহের বুকের 
মত । আর উহার রং বাঘের রং এর মত। উহার কোমর বিড়ালের কোমরের মত । উহার 
লেজ ভেড়ার লেজের মত আর উহার পাও উটের পায়ের মত। প্রতি দুই জোড়ার মাঝে 
বারো হাত দূরত্ব । উহা যখন বাহির হইবে তখন উহার সহিত হযরত মুসা (আ)-এর 
লাঠি ও হযরত সুলায়মান আ)-এর আংটি থাকিবে । প্রত্যেক মুমিনের মুখমগ্ডলে লাঠির 
সাহায্যে একটি উজ্জ্বল চিহ্ন আকিয়া দিবে এবং মুখমণ্ডল উজ্জ্বল হইয়া যাইবে । আর 


Contents 


৪২২ তাফসীরে ইবনে কাছীর 


প্রত্যেক কাফির এর চেহারা আংটি দ্বারা একটি কালো চিহ্ন আঁকিয়া দিবে এবং তাহার 
চেহারা কালো হইয়া যাইবে । এই ভাবে সকল মু'মিন ও কাফির চিহিত হইয়া যাইবে। 
এমন যখন তাহারা বাজারে গমন করিবে তখন কাফির বলিবে হে মু'মিন! তোমার 
মালের দাম কত ? আর মুমিন বলিবে, হে কাফির, মালের দাম কত? এবং একই ঘরের ' 
লোকজন যখন এক দস্তরখানে বসিবে, তখন তাহারা কে মু'মিন আর কে কাফির উহা 
জানিতে পারিবে । ইহার পর এ জন্তুটি বলিবে । হে অমুক! তুমি সুসংবাদ গ্রহণ কর, তুমি 
বেহেশৃতবাসী । আর হে অমুক । তুমি দোযখবাসী! 


~~ 
Ss -+- 02.872 oe oo £9 + 02. “৫০-0 oa Poo প পণ ন 
৮০4 oF ০ পা 2 55০ 


এই আয়াতের মর্ম ইহাই যাহা বর্ণিত হইল। 
০ wl Bart GL, Aint 
৯ 0 ৪০৪ ০০ ৯৯৭ 4৮০৮৮৯০৪০৯৪ “AY 
PRED SD 
‘৩৪৯৯? 


০০৪15৮০০১৭১ ৬০৭ ০9 go fh ৬০ At 
্প 6 শার্ট 8 পার্ট & $০ঠ পে ৯1৮ 
SL LL 


bi & & ০ ৬ পা পারো পার্ট 


SAS BA ০4958 299 AO 
৩ (০0248 ১০৩ এত 19০ ১৪7 


505৫ sz iA 


nah 30 2১ ৩১ ১৪১ 


অনুবাদ ৪ ৮৩) স্মরণ কর সেই দিনের কথা, দি বলার করনিরিনির 
প্রত্যেক সম্প্রদায় হইতে এক একটি দলকে, যাহারা আমার নির্দশনাবলী প্রত্যাখ্যান 
করিত এবং উহাদিগকে সারিবদ্ধ করা হইবে (৮৪) যখন উহারা সমবেত হইবে তখন 
আল্লাহ্‌ উহাদিগকে বলিবেন, তোমরা কি আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছিলে? 
অথচ, উহা তোমরা জ্ঞানায়ত্ত করিতে পার নাই? তোমরা কি অন্য কিছু করিতেছিল? 
(৮৫) সীমালংঘন হেতু উহাদিগের উপর ঘোষিত শাস্তি আসিয়া পড়িবে, ফলে উহারা 


Contents 


সূরা আন-নামূল ৪২৩ 


কিছুই করিতে পারিবে না। (৮৬) উহারা কি অনুধাবন করে না যে, আমি রাত সৃষ্টি 
করিয়াছি উহাদিগের বিশ্রামের জন্য এবং দিবাকে করিয়াছি আলোকপ্রদ । ইহাতে 
মু'মিন সম্প্রদায়ের অবশ্যই নির্দশন রহিয়াছে। 


তাফসীর £ আল্লাহ তা'আলা ইরশাদ করেন, কিয়ামত দিবসে তিনি তাহার 
আয়াতকে মিথ্যা প্রতিপন্নকারীদিগকে তাহার দরবারে উপস্থিত করিবেন এবং 
তাহাদিগকে লাঞ্চিত করিবার জন্য তাহাদের কর্মকান্ডে সম্পর্কে জিজ্ঞাসা করিবেন। 
ইরশাদ হইয়াছে £ 

যেই দিন আমি প্রত্যেক উন্মাত হইতে যাহারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন 
করিত, তাহদিগের এক এক দলকে আমি একত্রিক করিব। যেমন অন্যত্র ইরশাদ 
হইয়াছেঃ | 

৫৯190131175 ০2301 13১-৯। যাহারা যুলুম করিয়াছে তাহাদিগকে এবং 
তাহাদের জোড়া সমূহকে একত্রিত কর। ইরশাদ হইয়াছে ৪ ০৯:৪১ 1১৯১1 151$ আর 
যখন সকলকে মানুষকে জোড়া জোড়া করা হইবে । 


০4৮০2 03. 


১৯০১১ ০৫৪ হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, ইহার অর্থ, অতঃপর তাহাদিগকে 
ধাক্কা মারা হইবে। আবদুর রহমান ইব্‌ন যায়িদ ইব্‌ন আসলাম (র) বলেন, ইহার অর্থ, 
তাহাদিগকে পশুর ন্যায় টানিয়া লওয়া হইবে । 1:৮৮ | ৮১ অবশেষে যখন 
তাহাদিগকে আল্লাহ্‌র সমীপে উপস্থিত করা হইবে। 

1117151621৯ 55 ০8701 JL 

তাহাদিগকে তাহাদের আকীদা ও আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে । জিজ্ঞাসীত 
হইবার পর তাহারা যে ভাল লোক ছিল না, উহা প্রমাণিত হইবে। যেমন ইরশাদ 
হইয়াছেঃ 

1359 4 2৫15 ০০১, 5১০ ১ সে বিশ্বাস করে নাই, সালাত পড়ে 
নাই বরং মিথ্যা প্রতিপন্ন করিয়াছে ও বিমুখ হইয়াছে । তাহাদের নিকট যখন প্রশ্নের কোন 
জবাব থাকিবে না তাহারা নিরুত্তর হইয়া থাকিবে । যেমন ইরশাদ হইয়াছে ৪ 

SEG LU To ১58০4 Yi fi 

ইহা সেই দিনে তাহারা কোন কথা বলিতে পারিবে না আর তাহারা যুক্তিসংগত কোন 
ওজর পেশ করিতে পারিবে না আর যুক্তিহীন কোন ওজর করিবারও অনুমতি দেওয়া 
হইবে না। (সূরা মুরসালাত ৪ ৩৫-৩৬) 


Contents 


৪২৪ তাফসীরে ইবনে কাছীর 


আলোচ্য আয়াত অর্থাৎ - ১১51১ 96517750925 ৭১৪]। 359 ইহার 
মধ্যে আল্লাহ্‌ তা'আলা একই বিষয় উল্লেখ করিয়াছেন । অর্থাৎ যেহেতু এ সকল কাফিররা 
দুনিয়ায় তাহাদের নিজেদের উপর অবিচার করিয়াছিল, অতএব তাহারা আল্লাহ্‌র প্রশ্নের 
কোন জবাব খুঁজিয়া পাইবে না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা স্বীয় মহাশক্তি তাহার বিশাল 
সাম্রাজ্য সুমহান মযাদার কথা উল্লেখ করিয়া তাহার হুকুম পালন ও তাহার আধ্িয়ায়ে 
কিরামের আনিত বাণীকে বিশ্বাস করিবার জন্য তাগিদ করিয়াছেন ইরশাদ হইয়াছে ৪ 
1৮৮০ 90819 45৪ 1৮ 02] 4৯ 01152 ০1 

“তাহারা কি এই মহা কুদ্রতকে দেখে না যে, আমি রাত্রকে তাহাদের আরামের জন্য 
সৃষ্টি করিয়াছি। অর্থাৎ রাত্রের অন্ধকারে তাহারা চলাচল ও কাজকর্ম বন্ধ করিয়া দিনের 
কষ্ট ক্লেশ দুরীভূত করিবার জন্য আরাম করিবে । আর দিনকে উজ্জল ও আলোকময় 
করিয়াছেন, দিনের আলোকে তাহারা উপার্জনের জন্য ব্যবসা-বাণিজ্য, দেশ-বিদেশ ভ্রমণ 
ও অন্যান্য প্রয়োজনীয় কাজকর্ম সমাধা করিতে পারে । অবশ্যই ইহাতে বিশ্বাসীগণের 
জন্য বহু নির্দশন রহিয়াছে। 


BH BHU Sra BELG ‘AY 
A 1 Ps ath 


"১১১৯ ৮০১ রিনি ৮১১ ০৯১১ 


০৪০ শর & ৫6৮. & 
৪৮ ১১০০৪ lot leg UE) 5৮৮, ‘AA 


be Wt 6b 
৩৩ ০৮ পট ST 59 এ) এ 
রত ১৬৫৪ ১7 4 কাল 
১০৯৯১ nL By nF BES 9১০৭ 
৮ ০৯ 


' ১৯৯৭ 
১ ০? ০৮৬0 
4৯০ ৯5 ০ ৪৮৮০০ ০ ১৭৭ 


এর 
২৬০7৮ 6০৮5 WW শর্ট 18 পার্ট 


Ss Ar ০১ পিপি 


অনুবাদ ৫ (৮৭) এবং যেই দিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে সেই দিন আল্লাহ 
রর রা sion Ue SRO 3 পৃথিবীর সকলেই ভীত 
বিহবল হইয়া পড়িবে এবং সকলেই তাহার নিকট আসিবে বিনীত অবস্থায় (৮৮) 
তুমি পর্বতমালা দেখিয়া অচল মনে করিতেছ। কিন্তু সেই দিন উহারা হইবে মেঘ 


Contents 


সূরা আন-নামূল ৪২৫ 


পুঞ্জের ন্যায় সঞ্চরমান । ইহা আল্লাহ্‌র সৃষ্টি নৈপুণ্য, যিনি সমস্ত কিছুকে করিয়াছেন 
সুষম । তোমরা যাহা কর সে সম্বন্ধে তিনি অবগত (৮৯) যে কেহ সৎকর্ম লইয়া 
আসিবে, সে উৎকৃষ্টতর প্রতিফল পাইবে এবং সেইদিন উহারা শঙ্কা হইতে নিরাপদ 
থাকিবে (৯০) যে কেহ অসৎ কর্ম লইয়া আসিবে, তাহাকে অধোমুখে নিক্ষেপ করা 
হইবে অগ্নিতে, এবং উহাদিগকে বলা হইবে, তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল 
তোমাদিগকে দেওয়া হইয়াছে । 


তাফসীর ঃ উল্লিখিত আয়াতসমূহে আল্লাহ্‌ কিয়ামতের ভয়ার্ত অবস্থার কথা উল্লেখ 
করিয়াছেন। শিংগায় ফুৎকার দেওয়া হইবে পৃথিবী ধ্বংস হইবার পূর্বক্ষণে আল্লাহ্‌র 
হুকুমে হযরত ইস্রাফীল (আ) দীর্ঘকাল যাবৎ শিংগায় ফুৎকার দিতে থাকিবে । তখন 
কেবল বদ্কার অসৎ লোকই জীবিত থাকিবে এবং তাহাদের উপরই কিয়ামত সংঘটিত 
হইবে । ইসরাফীলের এ ফুৎকার আসমান যমীনের সকলেই ভীত সন্ত্রস্ত হইয়া পড়িবে । 
111 25 2 ধু| কিন্তু আল্লাহ্‌ তা'আলা যাহাদিগকে ইচ্ছা করিবেন, তাহারা ভয় ভীতি 
হইতে রক্ষা পাইবে । আর ভাগ্যবান লোকেরা হইলেন শহীদগণ। তাহারা আল্লাহ্‌র নিকট 
জীবিত ও রিযিকপ্রাপ্ত। 

ইমাম মুসলিম রে) বলেন, উবায়দুন্নাহ্‌ ইব্‌ন মু'আয আম্বরী (র) হযরত আবদুল্লাহ্‌ 
ইব্‌ন উমর (র) হইতে বর্ণিত। একবার এক ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করিল, আপনি ইহা 
কি বলেন যে, এই এই সময় পর্যন্ত কিয়ামত সংঘটিত হইবে? তখন তিনি সুবহানাল্লাহ 
অথবা লা-ইলাহ ইল্লাল্লাহু অথবা অন্য কোন শব্দ উচ্চারণ করিয়া আশ্চর্য প্রকাশ করিয়া 
বলিবেন, আমি সংকল্প করিয়াছিলাম যে, কাহাকেও আর কখনও কোন হাদীস শুনাইব 
না। আমি তো বলিয়াছি, অচিরেই তোমরা বড় গুরুত্বপূর্ণ বিষয় সংঘটিত হইতে 
দেখিবে ৷ বাইতুল্লাহ্‌ ধ্বংস করা হইবে, ইহা হইবে আর উহা হইবে । অতঃপর তিনি 
বলিলেন, আমার উম্মাতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হইবে, সে চল্লিশ দিন অবস্থান 
করিবে । তবে আমি জানি না যে সে চল্লিশ দিন অবস্থান করিবে অথবা চল্লিশ মাস নাকি 
চল্লিশ বৎসর ? তখন আল্লাহ্‌ তা'আলা হযরত ঈসা (আ)-কে প্রেরণ করিবেন, তিনি 
দেখিতে উরওয়াহ ইব্‌ন মাসউদের মত ৷ তিনি দাজ্জালকে খুঁজিয়া ধ্বংস করিবেন। 
অতঃপর মানুষ সাত বৎসর পর্যন্ত এত সুখ শান্তিতে বসবাস করিবেন যে, তাহাদের মধ্যে 
কোন প্রকার শত্রুতা থাকিবে না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা সিরিয়া হইতে একটি ঠান্ডা 
বায়ু প্রবাহিত করিবেন এ বায়ুর পরশ পাইয়া এক ব্যক্তিও অবশিষ্ট থাকিবে না। যাহার 
অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকিবে । আল্লাহ সকলেই মৃত্যু দান করিবেন। এমন কি 
কেহ যদি পাহাড়ে কোন গর্তে প্রবেশ করিয়া থাকে, তবে এ বায়ু তথায় প্রবেশ করিয়া 
তাহাকে মৃত্যুর দুয়ারে পৌছাইয়া দিবে । হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) বলেন, 
ইব্‌ন কাছীর-_৫৪ (৮ম) 


Contents 


৪২৬ তাফসীরে ইবনে কাছীর 


রাসূলুল্লাহ (সা)-এর নিকট হইতে শুনিয়াছি। তিনি বলেন, ইহার পর শুধু অসৎ লোক 
অবশিষ্ট থাকিবে, যাহারা পাখীর মত হাল্কা এবং হিংস্র পশুর ন্যায় নির্বোধ হইবে । 
তাহারা ভালমন্দের কোন পার্থক্য করিতে পারিবে না। তাহাদের নিকট শয়তান আসিয়া 
বলিবে, তোমরা আমার হুকুম পালন করিবে না ? তাহারা বলিবে আমাদের প্রতি তোমার 
কি নির্দশন? সে প্রতিমার পূজা করিল, তাহারা প্রতিমা পূজা করিতে আরম্ভ করিবে। 
আল্লাহ্‌ তাহাদিগকে রিযিক দান করিবেন। তাহা মহা সুখে শান্তিতে বসবাস করিবে। 
অতঃপর যখন সিংগায় ফুঁৎকার দেওয়া হইবে তখন যাহার কানেই উহার শব্দ পৌছিবে 
গর্দান ঝুঁকাইয়া ও গর্দান উঠাইয়া আসমানের কিছু শুনিতে চাহিবে। সর্বপ্রথম উহার শব্দ 
এ ব্যক্তি শুনিবে যে তাহার উটের জন্য হাউয ঠিক করিতে থাকিবে । সে ফুঁৎকারের শব্দ 
শুনিতেই বেহুশ হইয়া পড়িবে। আর অন্যান্য সকল লোক ও বেহুশ হইয়া হইবে। 
অতঃপর আল্লাহ্‌ তাআলা শিশিরের ন্যায় বৃষ্টি বর্ষণ করিবেন, ফলে মানুষের শরীর 
সজীব হইয়া উঠিবে এবং দ্বিতীয়বার শিংগা ফুঁকিলে তাহারা দন্ডায়মান হইয়া দেখিতে 
থাকিবে, তখন তাহাদিগকে বলা হইবে, হে লোক সকল! তোমরা তোমাদের প্রভুর 
দরবারে উপস্থিত হও। তোমাদিগের প্রশ্ন করা হইবে, দোযখের অংশ বাহির কর। 
জিজ্ঞাসা করা হইবে, দোযখের অংশ কত? বলা হইবে প্রতি হাজারে নয়শত নিরানব্বই 
জন। এই হইল সেই দিন, যেই দিন শিশুকে বৃদ্ধ করিয়া দিবে । সর্বমোট তিনবার 
শিংগায় ফুৎকার হইবে । প্রথম ফুৎকারে সকলেই ভীত সন্ত্রস্ত হইবে। দ্বিতীয়বার ফুঁৎকারে 
সকলেরই মৃত্যু ঘটিবে এবং তৃতীয় ফুঁকারে পুনরায় সকলেই জীবিত হইবে। কবর 
হইতে উঠিয়া সকলেই রাব্বুল আলামীনের দরবারে উপস্থিত হইবে । ইরশাদ হইয়াছে ঃ 

৯১ ২1০ ১91 44, আর তাহারা সকলেই অবনত হইয়া আল্লাহ্র দরবারে 
উপস্থিত হইবে । কেহই তখন হুকুম অমান্য করিতে সক্ষম হইবে না। যেমন ইরশাদ 
হইয়াছে ঃ 
করিতে আহবান সাড়া দিবে । আরো ইরশাদ হইয়াছে ঃ 

LURES LED ঠি ১০১৯ ০০ 8555 5210 

“অতঃপর যখন আল্লাহ্‌ তোমাদিগকে যমীন হইতে আহ্বান করিবেন, তখন তোমরা 
বাহির হইবে”। হাদীস শরীফে বর্ণিত, তৃতীয় শিংগা ফুঁৎকারে দেওয়ার সময় আল্লাহ্‌ 
তাআলা ফিরিশতাগণকে হযরত ইস্রাফীলের শিংগায় ছিদ্রে সকল রূহ রাখিয়া দেওয়ার 
হুকুম করিবেন । ফিরিশতাগণ হুকুম পালন করিবেন । কবরের ও অন্যান্য স্থানের মানুষের 


Contents 


সূরা আন-নামূল ৪২৭ 


শরীর গঠিত হইবে, শিংগায় ফুঁৎকারে উহার মধ্যে তাহাদের রূহ্‌ উঠিয়া যাইবে । 
মু'মিনের রূহ নূর ও আলোকময় হইবে এবং কাফিররে রূহ অন্ধকারচ্ছন্ন হইবে । আল্লাহ 
প্র্তাবর্তন করিবে । রূহ্‌ তাহার শরীরে প্রবেশ করিয়া শরীরের মধ্যে ঠিক তদ্রুপ ছড়াইয়া 
পড়িবে, যেমন সর্প দংশিত ব্যক্তির মধ্যে বিষ ছড়াইয়া পড়ে । অতঃপর সকল মানুষ 
উনারা নানা এ Af EC UE রা রিনি 


2 ০5০1০ 


টিপার eet ler 0 বার পরি 
জন্য দ্রুত দৌড়াইয়া যায়। (সূরা মা“আরিজ ঃ ৪৩) 


- ৮11". . ৮০৪ (৯5 55০৮৯ ০০০৯৪ JCA ০৪০ 
আর তুমি পর্বতমালাকে স্থীর ধারণা করবে অথচ, উহা মেঘমালার ন্যায় উড়িতে 
থাকিবে এবং স্বীয় স্থান ত্যাগ করিবে । যেমন অন্যত্র ইরশাদ. হইয়াছে ৪ 
-1৮০০00511৮55512৮41 2৮51 
যেই দিন আসমান আন্দোলিত হইবে প্রবলভাবে এবং পর্বতমালা স্থান ত্যাগ 
করিয়া উড়িতে থাকিবে । অবশেষে টুক্রা টুক্রা করা হইয়া বিলীন হইয়া যাইবে । (সূরা 
তুর ৪ ৯-১০) 
আরো ইরশাদ হইয়াছে 
ea নি লিজ মিনি SEAN te pe BENGE 


তাহান বাহত গত মালার্বাতোযার ক জানা কর তুরিরনিরাদ ও, আমার 
প্রতিপালকে উহাকে বিলীন করিয়া দিবেন। অতঃপর উহাকে তিনি সমতল ময়দানে 
নয করের ততে কোন ররর রাসার ৪ ৭) 


সিটি বি 35153 4111 ৮১০ ইহা সেই মহা শক্তিমান আল্লাহ্র কারিগরী যিনি 
সকল বস্তুকে মযবুত করিয়া সৃষ্টি করিয়াছেন। 

১1555 (5১১, অবশ্যই তিনি এ সকল বিষয়ে অবহিত যাহা তাহারা 
করিতেছে । এবং তিনি উহার পূর্ণ বিনিময় দান করিবেন। ইহার পর আল্লাহ্‌ তা'আলা 
কিয়ামত দিবসে সং অসৎ লোকদের যে অবস্থা হইবে উহা বর্ণনা করিয়াছেন । 

(০০1১১ TES EEG EY 2, যেই ব্যক্তি উত্তম কাজ সহ উপস্থিত হইবে 
উহা বর্ণনা করিয়াছেন। কাতাদাহ রে) বলেন, ২১...|| দ্বারা “ইখলাস” উদ্দেশ্য । যয়নুল 


NN ০৩ 


Contents 


৪২৮ তাফসীরে ইবনে কাছীর 
আবিদীন (র) বলেন, £১. =! দ্বারা 'লা-ইলাহা-ইন্রাল্লাহু' উদ্দেশ্য । অন্যত্র ইরশাদ 


75৫5 অর্থাৎ যেই ব্যক্তি উত্তম আমলসহ উপস্থিত হইবে, তাহার জন্য 

দশগুণ বিনিময় হইবে। 
- 3৮৮০1 Mags 6 9৪ ১০ | 
তাহার এ দিনের ভয় ভীতি হইতে নিরাপদ থাকিবে । যেমন অন্যত্র ইরশাদ 
হইয়াছেঃ> $31 6 5311 6১১৯ ও “তাহাদিগকে কিয়ামত দিবসের মহা ভয় ভীতি 
চিন্তিত করিবে না” । (সূরা আন্বিয়া ৪ ১০৩) 
আরো ইরশাদ হইয়াছে $ 
- LAL 1521 SS (০৮ ১৫এ। ৪ ০৪15 ail 

বল তো দেখি, যাহাকে কিয়ামত দিবসে আগুনে নিক্ষেপ করা সেই উত্তম? নাকি যে 
নিরাপদে আল্লাহ্‌র দরবারে উপস্থিত হইবে। (সূরা হা-মীম আস-সাজ্দা ৪ ৪০) 

আরো ইরশাদ হইয়াছে £:১:০1 ০,3০1 "৮৪ ১ আর তাহারা প্রাসাদ সমূহে 
নিশ্চিত শান্তির জীবন যাপন করিবে ? 

Ul 5৪ ৫৮৮৯9 SG LU 2 ১০০ আর যেই ব্যক্তি অন্যায় ও 
অসৎকাজ করিয়া আল্লাহ্‌র দরবারে উপস্থিত হইবে, যাহার কোনই ভাল আমল নাই 
কিংবা তাহার বদআমল ও পাপ পুণ্যের তুলনায় অধিক, তাহাকে উপুড় করিয়া আগুনে 
নিক্ষেপ করা হইবে। ইব্‌ন মাসউদ, ইব্‌ন আব্বাস, আবু হুরায়রা, আনাস ইব্‌ন মালিক 
(রা), আতা, সাঈদ ইব্‌ন জুবাইর, ইকরিমাহ, মুজাহিদ, ইব্রাহীম নাখঈ, আবু ওয়ায়িল, 
আবৃ সালিহ, মুহাম্মদ ইব্‌ন কা'ব, যায়িদ ইবন আসলাম, যুহরী, সুদ্দী, যাহ্হাক, হাসান, 
কাতাদাহ ও ইব্‌ন যায়িদ (র) বলেন, আলোচ্য আয়াতের দ্বারা শিরক উদ্দেশ্য । 

১০৭১ ১৮৫ 5১1 ৩১১৯৪ এ অর্থাৎ তোমরা যে আমল করিতেছ কেবল 
উহারই বিনিময় দেওয়া হইবে। 


Sot of, এরি 

PB Lr ৪9৮১১ ৮০৬০ 13 ৮০১1 ,৭1 
$ (এরা $ ১৪ 
৮০৪৭ 0৮৫৭ 


৮০৪০৭ [955৭1 


হি শর চাট 


০১১০ ৬৪ ১ 025 


Contents 
সূরা আন-নাম্ল ৪২৯ 


ie 25:58. 1682 ভাত LF 22 
০৪৩৬ ৬২১০০9৯১১০৩ LN PR 4২ dad ০৪১ পা 
টির টা 
৬১ রি 
অনুবাদ £ (৯১) আমি তো আদিষ্ট হইয়াছি এই নগরীর প্রভূর ইবাদত করিতে, 
যিনি ইহাকে করিয়াছেন সম্মানিত। সমস্ত কিছু তাহারই । আমি আরো আদিষ্ট 
হইয়াছি যেন, আমি আত্মসমর্পণকারীদিগের অন্তর্ভুক্ত হই (৯২) এবং আরও আদিষ্ট 
হইয়াছি কুরআন আবৃত্তি করিতে । অতএব যেই ব্যক্তি সৎপথ অনুসরণ করে নিজের 
কল্যাণের জন্যই এবং কেহ ভ্রান্তপথ অবলম্বন করিলে, তুমি বলিও, আমি 
সতর্ককারীদিগের মধ্যে একজন । (৯৩) আর বল, প্রশংসা আল্লাহরই জন্য ৷ তিনি 
তোমাদিগের সত্বর দেখাইবেন তাহার নির্দশন এবং তখন তোমরা উহা বুঝিতে 
পারিবে । তোমরা যাহা কর সে সম্বন্ধে তোমার প্রতিপালক গাফেল নহেন। 


তাফসীর ৪ উল্লিখিত আয়াতে আল্লাহ্‌ তাহার হাবীব (সা)-কে হুকুম করেন, তিনি 
যেন বলেন £ 


রি পল 0৫ 409 5০৯ ওঠ BL ৯১৯০ ৪55 1০ 
আমাকে সেই মহান প্রভূর ইবাদত করিবার জন্য হুকুম করা হইয়াছে যিনি এই 
দা অরিন রা রাজি সানা নর 
হইয়াছে $ 


১১4০৩ ১০ এন ১০ ৬ ৬০০৪ ০৪০, 


“হে নবী! তুমি বল, ক CURE Hh eta ah cUDEENEIE 
পোষণ কর, তবে আমি তো এ সকল বস্তুর পূজা করি না আল্লাহর ছাড়া যাহার তোমরা 
পূজা কর। কিন্তু আমি সেই মহান সত্তার ইবাদত করি, যিনি তোমাদিগকে মৃত্যু দান 
করিবেন। আলোচ্য আয়াতে ‘নগরীর’ প্রতিপালনের সম্বন্ধ উহার প্রতি সম্মান প্রদর্শনমূলক 
হইয়াছে । যেমন - 

অন্যত্ৰ ইরশাদ হইয়াছে $ 

১০১০১৫০70৫৯ bn LETS oth 9১ ৮০ 9 


Contents 


8৩০ তাফসীরে ইবনে কাছীর 


“তাহারা যেন এই গৃহের প্রতিপালকের ইবাদত করে, যিনি তাহাদিগকে ক্ষুধা 
নিবারনের জন্য অন্ন যোগাইয়াছেন এবং ভয় ভীতি হইতে নিরাপদ করিয়াছেন” । (সূরা 
কুরাইশ) 

(৫০১৯ 53 অর্থাৎ পবিত্ৰ মক্কা শরীয়াতের দৃষ্টিতে মর্যাদার অধিকারী । আল্লাহ-ই 
ইহাতে সম্নানিত করিয়াছেন। বুখারী ও মুসলিম শরীফে হযরত ইব্‌ন আব্বাস (রা) 
হইতে বর্ণিত, জনাব রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, এই নগরীকে সেই দিন 
হইতেই আল্লাহ্‌ সম্মানিত করিয়াছেন, যেই তিনি আসমান ও যমীন সৃষ্টি করিয়াছেন এবং 
কিয়ামত পৰ্যন্ত ইহা সম্মানিত থাকিবে । উহার বৃক্ষ কাটা যাইবে না। কোন শিকার কে 
ধাওয়া করা যাইবে না। কোন পতিত বস্তুকে তোলা যাইবে না। অবশ্য মালিককে 
পৌঁছাইবার উদ্দেশ্যে তোলা যাইবে । আর উহার ঘাসও কাটা যাইবে না। সহীহ, হাসান, 

প৮ ০৫ 415 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা এই নগরীর পালনকর্তা আর তিনি অন্য 
সকল বস্তুরও পালনকর্তা ও মালিক। অতএব তিনি ছাড়া আর কোন উপাস্য নাই। 

ul ০০ ১৬৫1 ৩1 ০০৮৩ আর আমাকে নিষ্ঠাবান, অনুগত 
একতৃবাদীদের অন্তর্ভুক্ত হইবার জন্য হুকুম করা হইয়াছে। 

191১ ৪1 15 ১1 আর আমাকে কুরআন পাঠ করিবার ও মানুষের নিকট উহা 
পৌঁছাইবার হুকুম দেওয়া হইয়াছে। যেমন ইরশাদ হইয়াছে ঃ | 

3৫৯11 ১১119 ০৪১ ০০ আমু 29৯5 CU 

“হে নবী! আমি তোমার কাছে এই সকল আয়াত ও হিক্মতে পরিপূর্ণ যিকির পাঠ 
করিতেছি” । (সুরা আলে-ইমরান ৪ ৫৮) 

আরো ইরশাদ হইয়াছে ৪ 

sess 0581 ৩415 ১০১৪৩ ০০৪০ ০০০ ৮ ৪০191 

. হে নবী! মূসা (আ) ও ফির“আউনের সত্য ঘটনা তোমার আমি পাঠ করিতেছি । যেন 
তুমি উহা মুমিনদের কাছে পৌছাইয়া তাহাদিগকে সতর্ক করিতে পার । (সুরা কাসাস ৪৩) 

১১০] ০০ EF পে 088 05 9০5 এ এ 5 Sail ১০) 

সতর্ক করিবার পর যে হেদায়েত গহণ করিবে সে তাহার নিজের স্বার্থে হেদায়েত 


গ্রহণ করিবে আর যে গুমরাহ ও পথ ভ্রষ্ট হইবে, তুমি তাহাকে বলিয়া দাও আমি 
সতর্ককারীদের একজন। 


Contents 


সূরা আন-নামূল ৪৩১ 


যে সকল রসূলগণ তাহাদের উম্মাত ও কাওমকে সতর্ক করিয়াছেন তাহারা তাহাদের 
অর্পিত দায়িত্‌ পালন করিয়া দায়িত্ব মুক্ত হইয়াছেন। তাহাদের সতর্ক করিবার পর . 
যাহারা সতর্ক হয় নাই, তাহাদের হিসাব-নিকাশ আল্লাহ্র উপর। যেমন ইরশাদ 
হইয়াছেঃ 


৮০০৯1 (লও ১০ 5 হে নবী! তোমার দায়িত্ব কেবল আমার 
বাণী পৌছাইয়া দেওয়া আর হিসাব-নিকাশের দায়িত্ কেবল আমারই। (সূরা রা'দ £ ৪০) 


আরো ইরশাদ হইয়াছে £ 91812415155 552 “হে 
নবী! তুমি তো কেবল ভীতি প্রদর্শনকারী ও সতর্ককারী আর আল্লাহ্‌ সকল বস্তুর 
কার্যনির্বাহী” । 

তুমি বল, সকল প্রশংসা আল্লাহ্র জন্য যিনি সতর্ক করিবার দলীল প্রমাণ প্রতিষ্ঠিত 
হইবার পূর্বে কাহাকেও শাস্তি দেন না । অতএব তিনি অচিরেই তোমাদিগকে তাহার এমন 


নির্দশন সমূহ দেখাইবেন, যাহাতে তোমরা উহা জানিতে বুঝিতে পার। যেমন অন্যত্র 
ইরশাদ হইয়াছে ঃ 


৩৯] 491661052০০ ০৫4৪) (589 0831 5৪ 05521 ess 

“অচিরেই আমি তাহার চর্তদিকে তাহাদিগকে আমার নির্দশন দেখাইব এবং 
তাহাদের নিজেদের মধ্যেও যাহাতে সত্য স্পষ্ট হইয়া উঠিবে”। (সূরা হা-মীম 
আস-সাজদা ঃ ৫৩) 


৮505 এল রে 0 
নহেন। বরং তিনি সবকিছুই দেখিতে পাইতেছেন”। 


ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আবূ উমর হাওযী (র) হইতে বর্ণিত। তিনি বলেন, 
আবু উমাইয়া ইব্‌ন ইয়ালা সাকাফী ..... হযরত আবু হুরায়রা (র) হইতে বর্ণিত ৷ তিনি 
বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন £৪ হে লোক সকল! তোমাদের কেহ যেন 
আল্লাহ্র সম্পর্কে ধোকায় না থাকে যে, তিনি তোমাদের কার্যাবলী সম্পর্কে গাফেল 
নহেন। তিনি এক একটি মশা এক একটি সরিষা ও বিন্দু সম্পর্কেও অবহিত । 


ইব্‌ন আবূ হাতিম (র) আরো বলেন, মুহাম্মদ ইব্‌ন ইয়াহইয়া (র) ..... হযরত উমর 
ইব্‌ন আবদুল আযীয (র) হইতে বর্ণিত। তিনি বলেন,মহান আল্লাহ্‌ যদি অনবহিত 
হইতেন, তবে মানুষের পদ চিহ্ন যাহা বাতাস বিলুপ্ত করিয়া দেয়, উহা হইতে অনবহিত 


Contents 


৪৩২ তাফসীরে ইবনে কাছীর 


হইতেন, অথচ, তিনি উহা সম্পর্কে অবহিত । হযরত ইমাম আহমাদ (র) এই দুইটি 
কবিতা আবৃত্তি করিতেন ৪ 

LE) 515 এ 3৫15 SIS ৯ JE Sys AM SSS Ls tS 

“যদি তুমি কোন দিন কখনও নির্জনে হও, তবে তুমি ইহা বলিও না যে, আমি 
নির্জনে আছি। বরং তুমি বল আমার উপর আল্লাহ্‌ নিগাহবান, তিনি তোমার নিকট 
উপস্থিত” | 

is dle ৯১৩ 01 35 x 2০055 diss 44111 uss ও 

“আল্লাহ্‌কে তুমি মুহূর্তের জন্য বে-খবর ধারণা করিও না। আর কোন গোপন বস্তু 

তাহার নিকট গায়েব ও অদৃশ্য নহে”! 


(আল-হামদু লিল্লাহ্‌ সূরা নামূল -এর তাফসীর সমাপ্ত হইল) 


Contents 


তাফসীর ৪ সূরা আল-কাসাস 
[পবিত্র মক্কায় অবতীর্ণ] 





ARE 
সপ ভিউ শি 





ইমাম আহ্মাদ ইব্‌ন হাম্বল (র ) বলেন, ইয়াহ্‌ইয়া ইব্‌ন আদম (র) ..... মাদীকারিব 
(র) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা হযরত আবদুল্লাহ্‌ (রা)-এর নিকট 
আসিয়া সূরা তোয়া-সীন-মীম পড়িবার দরখাস্ত করিলাম । তিনি বলিলেন, উহা আমার 
জানা নাই, তবে তোমরা খাব্বাব ইব্‌ন আরাত্ত (রা) নিকট যাও, তিনি উহা রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর নিকট হইতে মুখস্থ করিয়াছেন। অতঃপর আমরা তাহার নিকট উপস্থিত 
হইলাম । এবং তিনি সূরা আমাদিগকে পাঠ করিয়া শুনাইলেন। 
| EE 


* ০৮০১১ ১1 

1 2, || s Ay 
El I S41 ৬০৩ শা 

PES ‘2 ARSE ১ ০৫, মা রি 
কাপে রিপনের শা 


৫ PA LI $ ১, 0৪১50525০৮5 IEA 


(১০৩ ঠাপ এ (১২-/৮১৭ ৪০৬ 


ON 
LCS 


ইবৃন কাছীর__৫৫ (৮ম) 


Contents 


৪৩৪ তাফসীরে ইবনে কাছীর 


১. ০৯৫৮6 পট ৯ 6 পার্ট 6 6 2 '/ 6:65 ০৮০৮৬ ০৮৫ 
7০৮১ ০১১১ ৬৪1৯৯০৯০০৭৩ ১58 ০৬৩৮১ ০9৬9১, 0 

রা টি 

‘Sp Alans 44০ 

ALE ৮55 YS ৰ 


Leds 2:9 2 5 ১৯৮১ ১ ০১১১ ৬৯৮ 
৪2. ০৮০৮ 


০১০21৮৫০০৪৮ 


অনুবাদ £ (১) তোয়া-সীন-মীম (২) এই আয়াতগুলি সুস্পষ্ট কিতাবের (৩) আমি 
তোমার নিকট মূসা ও ফির্যিনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বিবৃত করিতেছি মু'মিন 
সম্প্রদায়ে'র উদ্দেশ্য (8) ফির“আউন দেশে পরাক্রমশালী হইয়াছিল এবং তথাকার 
অধিবাসীবৃন্দকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করিয়া উহাদিগের একটি শ্রেণীকে সে 
হীনবল করিয়াছিল । উহাদিগের পুত্রগণকে সে হত্যা করিত এবং নারীগণকে সে 
জীবিত রাখিত, সে তো ছিল বিপর্যয়কারী (৫) আমি ইচ্ছা করিলাম, সে দেশে 
যাহাদিগকে হীনবল করা হইয়াছিল, তাহাদিগের প্রতি অনুগ্রহ করিতে, তাহাদিগকে 
নেতৃত্ব দান করিতে ও দেশের অধিকারী করিতে । (৬) এবং তাহাদিগকে দেশে 
দিতে যাহা উহাদিগের নিকট তাহারা আশংকা করিত । 

তাফসীর £ মুকাত্তাআাত হরূফ সম্পর্কে পূর্বে বিস্তারিত আলোচনা করা হইয়াছে ৪ 
১ /৭]। 03411 150 15 স্পষ্ট কিতাবের আয়াতসমূহ । এই কিতাব সকল বিষয়ের 
হাকীকত সম্পর্কে এবং পূর্ববর্তী ও পরবর্তী সকল বিষয়ের সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান দান করে। 

CIAL ০১০১৪৪৮০৪০০ ০০ আনন পি, 

মূসা ও ফির'উনের ঘটনা যথাযথভাবে তোমার নিকট পাঠ করিব। যেমন ইরশাদ 
হইয়াছে £ ০৪]| ১:৯1 ০ ০৪১ ১৯% আমি তোমার নিকট উত্তম কাহিনী 
বর্ণনা করিব। (সূরা ইউসুফ £ ৩) অর্থাৎ সংশ্লিষ্ট ঘটনা এমনভাবে বলিব যেন, তুমি ঘটনা 
স্থলে নিজেই উপস্থিত । অতএব ইরশাদ হইয়াছে 8 
| (৮2৯ (৫11 এও 23 Se ০৬০১৪ ৩। 

ফির'আউন যমীনে মাথা উঁচু করিয়া ও অহংকার করিয়া চলিত। আর উহার 
অধিবাসীদিগকে নানা দলে বিভক্ত করিয়া রাখিয়াছিল। এবং প্রত্যেক দলকে তাহার 
_ সম্াজ্যের যে কাজ ইচ্ছা করাইত। 


Contents 


রজার? ৪৩৫ 


“28054 

তাহাদের এক দলকে সে দুর্বল মনে করিত। আর সে দলটি হইল, বনী ইসরাঈল 
অথচ সেই যুগে তাহারই উত্তম জাতি ছিল! ফির'আউন তাহাদিগকে সর্বাপেক্ষা নিকৃষ্ট 
কাজে নিয়োজিত করাইত। এতদসত্তেও সে তাহাদের পুত্র সন্তানকে হত্যা করিত এবং 
কন্যাকে জীবিত রাখিত। ইহা ছিল তাহাদের প্রতি লাঞ্কনা ও চরম অপমানজনক ব্যবস্থা । 
আর এই ব্যবস্থা ফির'আউন এই জন্য করিয়াছিল যে, তাহার ভয় ছিল যে, বনী ইসরাঈল 
হইতে এমন কোন পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে যে, তাহার সমাজ্যের পতন ঘটাইবে 
এবং তাহাকে ধ্বংস করিয়া দিবে । ফির“আউনের ধ্বংশীয় বনী ইসরাঈল হইতে ইহা 
জানিতে পারিয়াছিল। যে হযরত ইব্রাহীম (আ) হযরত 'সারা কে লইয়া মিসর গমন 
করিয়াছিলেন এবং মিসরের যালিম বাদশাহ হযরত ‘সারা’ কে বাদী বানাইবার চেষ্টা 
করিয়াছিল । যাহাতে সে ব্যর্থ হয় এবং আল্লাহ তা'আলা উভয়কে যালিমের যুলুম হইতে 
রক্ষা করেন। তখন হযরত ইব্রাহীম (আ) এ যালিমের বাদশাহর পুত্রকে এই সংবাদ 
শুনাইয়াছিলেন যে, তাহার ওরস হইতে একটি সন্তান জন্মগ্রহণ করিবে, যাহার হাতে 
মিসরের বাদশাহর পতন ঘটিবে। বনী ইসরাঈলরা হযরত ইব্রাহীম (আ) এর বাণী 
একে অপরকে শুনাইতও শিক্ষা দিত । ফির“আউনের বংশীয় লোকেরা তাহাদের নিকট 
হইতে ইহা শ্রবণ করিয়া তাহাকে এই বিষয়ে অবগত হইয়া বনী ইসরাঈলের পুত্র 
'সন্তানকে হত্যা কবিবার হুকুম দিল কিন্তু আল্লাহ তা'আলা যাহার স্থির সিদ্ধান্ত গ্রহণ 
করিয়াছে উহার হাত হইতে রক্ষা পাইবার জন্য কোন তদবীরই কার্যকর হয় না। ইরশাদ 


78 [১৯১২০ all ৮1০ ০০১ ৩1 ১১৯১৩ 
আর দুর্বল জাতির প্রতি আমি অনুগ্রহ করিতে চাই ৷ তাহাদিগের নেতৃত্ব দান করিতে 
চাই এবং যমীনের ওয়ারিস ও উত্তরাধিকারী বানাইতে চাই । আর আল্লাহ তা'আলা 
তাহার এই ওয়াদা যথাযথভাবে পূর্ণ করিয়াছেন । যেমন ইরশাদ হইয়াছে ঃ 
IAL IAS a 9৪110855515 
“আর আমি যেই জাতিকে যমীনের উত্তরাধিকারী করিয়াছি, যাহাদিগকে দুর্বল মনে 
করিয়া উৎপীড়ন করা হইত” । (সূরা আরাফ $ ১৩৭) 
আরো ইরশাদ হইয়াছে ৪ J, (A391 0114 “আর এমনিভাবে 
(আ)-এর ধ্বংস হইতে বাচিতে সর্বপ্রকার চেষ্টা করিয়াছে। কিন্তু মহা শক্তিমান আল্লাহ 
তা'আলা যাহা নির্ধারন করিয়াছেন উহা হইতে রক্ষা পাইবার কোন চেষ্টাই কার্যকর 


Contents 


৪৩৬ তাফসীরে ইবনে কাছীর 


হইবার নহে। যেই মূসা (আ) হইতে রক্ষা পাইবার জন্য ফির'আউন বনী ইসরাঈলের 
রাজ প্রাসাদে তাহার বিছানায় লালিত পালিত হইয়াছেন। অবশেষে সে এবং তাহার 
সকল সৈন্য সামান্ত তাহার হাতেই ধ্বংস ও বিলুপ্ত । মহাশক্তিমান আল্লাহ তা'আলার 
কুদ্রতেই ইহা সম্ভব হইয়াছিল । ইহা দ্বারা তিনি ইহা প্রমাণিত করিতে চান যে, একমাত্র 
তিনিই আসমান সমূহের প্রতিপালক তিনি মহা শক্তিধর এবং সার্বভৌম ক্ষমতার 
অধিকারী । তিনি যাহা ইচ্ছা করেন, সংঘটিত হয় আর যাহা ইচ্ছা না করেন হয় না। 


$ ৪ পারি bd শর পাচ $ bd ৬ পার্টির 


Bee Fad ০০৮ ১৬ 4 ৫৯৯১1 0৮০৪ aA 9 ১4৮55-1 


শর 


29০, এ৩ 2৯ 1০১ ১১০১০০১% এ ১৪ 
BANANA 


০৯ 


/ 2 $ ॥ ০ শট 8 তি ৬ 1 ৫ ৫৫ পর 5 তারি 
০৯৮৯৩1৪৮৮9৮ IOP NEG A 
\ Ps Pn, Por jr 


b> 19৬ ১০১ 9৯৮৪ (১০৬১9 


El 85405725255 ক 255 bit 2 dh, 2 
তা ৮০৪৮%০৪9 এ ৪০০৯ ০১৪১১ ভে 6 A 

1 PY Saw দিলে 

১/০১৩৪৪তি9 ০৩ 0০০২ 

eT (CE রপরাউজারাগ্র বরন গান 
দান করিতে থাক । যখন তুমি তাহার সম্পর্কে কোন আশংকা করিবে, তখন ইহাকে 
দরিয়ায় নিক্ষেপ করিও এবং ভয় করিও না, দুঃখ করিও না। আমি ইহাকে তোমার 
নিকট ফিরাইয়া দিব এবং ইহাকে রাসূলদিগের একজন করিব। (৮) অতঃপর 
ফির“আউনের লোকজন তাহাকে উঠাইয়া লইব। ইহার পরিণাম তো এই ছিল যে 
সে উহাদিগের শত্রু ও দুঃখের কারণ হইবে । ফির“আউন,হামান ও উহাদিগের 
বাহিনী ছিল অপরাধী (৯) ফির“আউনের স্ত্রী বলিল, এই শিশু আমার ও তোমার নয়ন 
গ্রীতিকর ৷ ইহাকে হত্যা করিও না। সে আমাদিগের উপকারে আসিতে পারে, অথবা 


Contents 


সূরা আল-কাসাস ৪৩৭ 


আমরা তাহাকে সন্তান হিসাবে গ্রহণ করিতে পারি। প্রকৃতপক্ষে উহারা ইহার 
পরিণাম বুঝিতে পারে নাই । 

তাফসীর £ বর্ণিত আছে, ফির“আউন যখন বনী ইসরাঈলের পুত্র সন্তানকে অধিক 
হারে হত্যা করিতে লাগিল, তখন কিবতী বংশীয় লোকের আশংকা করিল যে বনী 
ইসরাঈলী এইভাবে নির্মূল হইলে তাহারা যেই অক্লান্ত পরিশ্রম করে পরবর্তী উহা 
আমাদেরই করিতে হইবে । এতএব তাহারা ফির“আউনকে বলিল, 'বনী ইসরাঈলী পুত্র 
সন্তান হত্যা করিবার এই অবস্থা যদি অব্যাহত থাকে তবে তাহাদের বৃদ্ধ লোক মৃত্যুবরণ 
করিবার পর শুধু কেবল তাহাদের স্ত্রী লোকই অবশিষ্ট থাকিবে । অথচ, নারীদের দ্বারা 
তো আর পুরুষের ন্যায় কঠিন পরিশ্রমের কাজ সম্পন্ন করা সম্ভব হইবে না। ফলে এ 
সকল কঠিন পরিশ্রমের কাজ করিবার দায়িত্ব আমাদের উপরই অর্পিত হইবে । ইহা শ্রবণ 
করিয়া ফির'আউন বনী ইসরাঈলী পুত্র সন্তান এক বৎসর হত্যা করিতে এবং এক বৎসর 
হত্যা বন্ধ রাখিতে হুকুম দিল। হযরত হারূন (আ) জন্মগ্রহণ করিলেন এ বৎসর যেই 
বৎসর হত্যা বন্দ ছিল। এবং হযরত মূসা (আ) ভূমিষ্ট হইলেন যেই বৎসর নির্বিবাদে 
হত্যা চলিতেছিল। ফির“আউননের কিছু লোক এই কাজের জন্য নির্দিষ্ট ছিল যাহারা বনী 
ইসরাঈলী কোন মহিলা গর্ভধারণা করিলে তাহার নাম ঠিকানা লিপিবন্ধ করিত এবং 
সন্তান প্রসবের সময় সমাগত হইলে কেবল কোন কিবৃতী মহিলাই উহার ধাত্রী নিযুক্ত 
হইত । যদি এ মহিলা কন্যা সন্তান প্রসব করিত তবে তো উহাকে জীবিত রাখিত আর 
কোন পুত্র সন্তান প্রসব করিলে তাহাকে হত্যা করা হইত। হযরত মূসা (আ)-এর আম্মা 
যখন গর্ভবতী হইলেন, তখন গর্ভের কোন চিহ্নই প্রকাশ পাইল না আর ধাত্রীরাও কিছু 
বুঝিতে পারিল না। কিন্তু তিনি যখন পুত্র সন্তান প্রসব করিলেন, তখন তিনি অতিশয় 
ভীত সন্ত্স্থ হইয়া পড়িলেন। অপরদিকে তাহার অন্তরে সদ্য প্রসূত সন্তানের প্রতি . 
অসাধারণ ভালবাসা জন্ম লইল হযরত মুসা (আ) ছিলেনই এমন যে, যে কেহ তাহাকে 
একবার দেখিত তাহাকে ভালবাসিতে, শুরু করিত । ইরশাদ হইয়াছে ঃ 
অন্তরে মহব্বত ও ভালবাসা ঢালিয়াছি। হযরত মুসা (আ)-এর আম্মা যখন অতিশয় 
অস্থির ও চিন্তিত হইলেন, তখন আল্লাহ তা'আলা তাহার অন্তরে এই বাণী নিক্ষেপ 
করিলেন তিনি যেন তাহাকে দুধপান করাইতে থাকেন, আর যখন তাহাকে হত্যা করা 
হইবে বলিয়া ভয় হয়, তখন যেন তাহাকে নদীতে নিক্ষেপ করিয়া দেয়। যেমন ইরশাদ 
হইয়াছে £ 


ক টি কত9ও কক 


“oe of 0 ৮০ #0 ew 20৮ ঠা 2:58 জী ভিত তা ডি হি 2 
- ০4০০৭ ০০০ oc পুন] ১৪১1১ 01 ০০১৯ ৩ ০9৯০ 


Contents 


৬. তাফসীরে ইবনে কাছীর 


আমি মূসা (আ)-এর আম্মাকে হুকুম করিলাম, তুমি তাহাকে দুধপান করাইতে থাক 
যখন তাহার জীবন নাশ সম্পর্কে ভীত হইবে তাহাকে নদীতে নিক্ষেপ করিবে, তুমি ভয় 
করিবে না, চিন্তাও করিবে না। আমি অবশ্যই তাহাকে তোমার নিকট ফিরাইয়া দিব। 
শুধু হইই নহে বরং তাহাকে রাসূল হিসাবে মনোনীত করিব। 

হযরত মুসা (আ)-এর আম্মা নীলনদের তীরে বাস করিতেন। তিনি একটি সিন্দুক 
তৈয়ার করিলেন এবং উহার মধ্যেই তাহার থাকিবার ব্যবস্থা করিলেন । তিনি তাহাকে 
দুধ পান করাইয়া উহার মধ্যে রাখিয়া দিতেন । কেহ ঘরে প্রবেশ করিলে সিন্দুকটি নদীতে 
ভাসাইয়া দিতেন এবং একটি রশি দ্বারা বাধিয়া রাখিতেন। একদিন তাহার ঘরে এক 
ব্যক্তি প্রবেশ করিল। তিনি ভীত হইলেন, এতএব হযরত মুসা (আ) সিন্দুকের মধ্যে 
রাখিয়া নদীতে ভাসাইয়া দিলেন, কিন্তু রশি দ্বারা বাধিয়া রাখিতে ভুলিয়া গেলেন। নদীর 
পানি তাহাকে ভাসাইয়া ফির‘আউনের ঘরের সম্মুখে লইয়া গেল। ফির“আউনে দাসীরা 
উহা উঠাইয়া লইল। তাহারা সিন্দুকটি লইয়া ফির'আউনের স্ত্রীর নিকট গেল। তাহারা 
জানিত না যে, উহার মধ্যে কি আছে? এতএব তাহার অনুমতি ব্যতিত উহা খোলা 
নিরাপদ মনে করিল না। অতঃপর খুলিলে দেখা গেল, উহার মধ্যে পৃথিবীর সর্বাপেক্ষা 
সুন্দর ও সুশ্রী একটি শিশু বিদ্যমান । উহাকে দেখিতেই ফির“আউনের স্ত্রীর অন্তরে 
অস্বাভাবিক ভালবাসার সৃষ্টি হইল। ইহা ছিল তাহার সৌভাগ্য আল্লাহ তা'আলা তাহাকে 
সন্মানিত করিবার ও তাহার স্বামী ফির“আউনকে লাঞ্চিত করিবারই ইচ্ছা করিয়াছিলেন । 
ইরশাদ হইয়াছে ঃ 

(7১১51095140 95 ১৮০১ ৪101 258 95 ফির'আউনের লোকেরা 
তাহাকে উঠাইয়া লইয়া গেল, সে পরিণামে তাহাদের জন্য শত্রু ও চিন্তার কারণ হয়। 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক রে) ও অন্য মনীষীগণ বলেন, 93542] এর ₹% টি এখানে 
2,812 এর জন্য ব্যবহৃত হইয়াছে, 11, এর জন্য নহে। কারণ ফির“আউনের 
লোকেরা হযরত মূসা (আ) কে এই জন্য উঠাইয়াছিল না দৃশ্যত মুহাম্মদ ইবন ইসহাক ও 
তাহার অনুসারীদের কথা সত্য বলিয়া মনে হয়। কিন্তু আয়াতের পূর্ব ও পরের প্রতি লক্ষ্য 
করিলে বুঝা যায় যে এখানে 1.১ এর অর্থও হইতে পারে । অর্থাৎ আল্লাহ তাআলা 
ফির“আউনের লোকদিগকে হযরত মুসা (আ)-কে উঠাইবার জন্য এই জন্য লাগাইয়া 
' দিয়াছিলেন যে, নিসা দির নাকে সানীর রর 
অপরাধী । ইরশাদ হইয়াছে ৪ 


- ০০০৮১ 04182885575 


Contents 


সূরা আল-কাসাস ৪৩৯ 


বস্তুত ফির'আউন ও হামান এবং তাহাদের সেনাদল ছিল অপরাধীর দল । আমীরুল 
মু'মিনীন হযরত উমর ইব্‌ন আব্দুল আজীয (র) একবার কাদ্রিয়া দলের নিকট তাহারা 
“আল্লাহ যে তাহার নিজ পূর্ব ইল্ম অনুযায়ী তাক্দীর নির্ধারিত করেন এবং সব কিছু 
লিখিলেন। পত্রে বলেন, হযরত মূসা (আ) সম্পর্কে আল্লাহর পূর্ব ইল্ম ছিল যে, তিনি 
ফির“আউনের শত্রু ও চিন্তার কারণ হইবেন। যেমন অত্র আয়াত বলা হইয়াছে। ইহা 
হইতে স্পষ্টভাবে বুঝা যায় তাক্দীর পূর্বে নির্ধারিত । 


#202409 


SLES 5 015 1৪০ ০০০৪ ১১০১৪ ০০০1 ০০৪ 

ফির'উনের স্ত্রী যখন তাহাকে (হযরত মূসা (আ)) হত্যা করিবে বলিবে ধারণা 
করিলেন, তিনি তাহার পক্ষ অবলম্বন করিয়া ফির“আউনের সহিত বিতর্কে লিপ্ত 
হইলেন। তিনি বলিলেন, এই শিশু তো: আমারও তোমার চক্ষু জুড়াইবে ৷ ফির“আউন 
উহা শুনিয়া বলিল, আমার চক্ষু জুড়াইবে না, জুড়াইলে তোমার চক্ষু জুড়াইবে । বাস্তবে 
ঘটিলও তেমনি । 

আল্লাহ তা“আলা হযরত মূসা (আ)-এর মাধ্যমে ফির“আউনের স্ত্রী আছিয়া বিনতে 
মুযাহিমকে হেদায়েত দান করিলেন । কিন্তু ফির“আউনকে তাহার হাতে ধ্বংস করিলেন। 
সূরা তো-হা এর মধ্যে নার রাযি টা বিজলি টিকার বত নীরা 
বিস্তারিত আলোচনা হইয়াছে। 

(১ ৪১৮১ ৩1 512 সম্ভবত সে আমাদের উপকার করিবে। হযরত আছিয়া 
(আ)-এর এই কথা সঠিক প্রমাণিত হইয়াছে । মহান আল্লাহ মূসা (আ)-এর হাতে 
তাহাকে হেদায়েত দান করিয়াছেন এবং তাহাকে বেহেশতবাসী করিয়াছেন । 

(১1১ ১:৯১ 91 কিংবা তাহাকে আমরা পুত্র বানাইয়া লইব। হযরত আছিয়া (আ) 
এই আশা এই কারণে পোষণ করিয়া ছিলেন যে, ফির'আউনের পক্ষ হইতে তাহার কোন 
সন্তান ছিল না। 

৮,155 % ৯০ হযরত মূসা (আ)-কে নদী হইতে তুলিয়া লইবার মধ্যে যে 
হিক্মত ও নিগুঢ রহস্য রহিয়াছে উহা EE ON 


কি AL it ৩৪ শরির 


৬ 13545৮45১৫০ ৫ Es ১৪১ ৮৮219" 
8 আর $ 7৮৬০ 
এ ০০৯০৬৪৮০০৯৮ 


Contents 


880 তাফসীরে ইবনে কাছীর 
॥ ০5 22 so 
POA রি শা 


OSS ১ 


id ৩8 


এপস ৪১৯ ৮৬০৭ ৬৩০ Ar 
৬০106 5 ৫০০45, SG 
৩৮০৬৯ ৫০০৪০০৩৮৬৩০ 


০ SASS SS SP ST 5 3১১১, 
62. \ 
৮৫৩০৮ Rs Sx ah 

IM mie dds Ftd 
আস্থাশীল হয়, তজ্জন্য আমি তাহার হৃদয়কে দৃঢ় করিয়া না দিলে সে তাহার পরিচয় 
প্রকাশ করিয়া দিত । (১১) সে মূসার ভগ্নিকে বলিল, ইহার পিছনে পিছনে যাও, যে 
উহাদিগের অজ্ঞাতসারে দূর হইতে তাহাকে দেখিতেছিল। (১২) পূর্বে হইতে আমি 
ধাত্রীস্তন্য পানে তাহাকে বিরত রাখিয়াছিলাম । মুসার্ভগ্নি বলিল, তোমাদিগকে আমি 
এমন এক পরিবারের সন্ধান দিব যাহারা তোমাদিগের হইয়া ইহাকে লালন-পালন 
করিবে, ইহার মংগলকামী হইবে । (১৩) অতঃপর আমি তাহাকে ফিরাইয়া দিলাম 
তাহার জননীর নিকট যাহাতে তাহার চক্ষু জুড়ায়, সে দুঃখ না করে এবং বুঝিতে 
পারে যে আল্লাহ্‌র প্রতিশ্রুতি সত্য, কিন্তু অধিকাংশ মানুষই ইহা জানে না। 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, হযরত মূসা (আ)-কে যখন নদীতে 
নিক্ষেপ করা হইল, তখন তাহার আম্মার অন্তর পৃথিবীর সকল বস্তু হইতে শূন্য হইয়া 
কেবল তাহার শিশু সন্তানের চিন্তায় অস্থির হইয়া উঠিল। হযরত ইব্‌ন আব্বাস রো) 
রে) এই তাফসীর করিয়াছেন। 

415 GR SIFT ps ৬০ Sk toy 

হযরত মূসা (আ)-এর আম্মা তাঁহার শিশু সন্তানের চিন্তায় ও দুর্ভাবনায় বিষয়টি 

প্রকাশ করিবার উপক্রম হইয়াছিলেন। অর্থাৎ মানুষকে এই কথা বলিয়া দেওয়ার উপক্রম 


টি শরণ শা 


Contents 


সূরা আল-কাসাস 88১ 


হইয়াছিলেন যে, তিনি তাহার সন্তানকে নদীতে নিক্ষেপ করিয়াছেন, তাহার সিন্দুক 
বাধিয়া রাখিতে ভুলিয়াছেন, কেহ কি তাহার এ সিন্দুকটি উদ্ধার করিতে পারিবে কি? 
কিন্তু তিনি এমন করেন নাই । কারণ আল্লাহ তাহারই অন্তরকে শান্তনা দিয়া 
রাখিয়াছিলেন। আল্লাহ তাহার অন্তরে পূর্ণ বিশ্বাস সৃষ্টি করিয়াছিলেন। যে তাহার 
সন্তানকে আল্লাহ অবশ্যই সংরক্ষিত করিবেন। 

৭২৭৪ 455১ 4৪ হযরত মূসা (আ)-এর আম্মা তাহার ভগ্নিকে বলিলেন, তুমি 
মূসা আ)-এর পিছনে পিছনে যাও এবং তীহার অবস্থা কি জান। সে এতটুকু বড় ছিল 
যে, মানুষের কথা বুঝিতেও সংরক্ষিত করিতে পারিত। 

৫০ ১০ 4, ৩০5 অতঃপর সে কিছু দুর হইতে মুলা (আ) অবস্থা দেখিল। 
মুজাহিদ (র) এই তাফসীর করিয়াছেন। হযরত ইব্ন আব্বাসা (রা) বলেন ' ‘সে এক 
পাশ হইতে তাহার অবস্থা দেখিল” ৷ কাতাদাহ (র) বলেন, হযরত মুসা (আ)-এর ভগ্নি 
তাহাকে এমনভাবে দেখিল যেন, সে তাহাকে উদ্দেশ্য করিয়া দেখিতেছে না। যেন সে 
তাহাকে চিনেই না। ইহা ছিল তখনকার অবস্থা । যখন হযরত মুসা (আ)-কে 
ফির“আউনের রাজ প্রাসাদে যতন সহকারে রাখা হইয়াছে । ফির'আউনের স্ত্রীর অন্তরে 
তাহার অসাধারণ ভালবাসা জন্ম লইয়াছে, কিন্ত শিশু মূসা কাহারও দুধ গ্রহণ করিতেছে 
না। অতঃপর ফির“আউনের লোকেরা তাহাকে লইয়া এই উদ্দেশ্যে বাজারে বাহির হইল 
যে, হয়ত তাহার কোন ধাত্রী এমন পাইবে যাহার দুগ্ধ শিশু মুসা গ্রহণ করিবে । হযরত 
মূসা (আ)-এর ভগ্নি তাহাকে দেখিয়াই চিনিতে পারিল। কিন্তু সে কাহার নিকট প্রকাশ 
করিল না আর তাহার কিছু বুঝিতেও পারিল না। আলাহ তা'আলা ইরশাদ করেনঃ 

3:০৪ ১০ ৮০/১০ 4315 9০৮৯৩ আর আমি মূসা (আ)-এর উপর পূর্বেই 
সকল ধাত্রীর দুগ্ধ নিষিদ্ধ করিয়া দিয়াছিলাম ৷ ইহা ছিল তাহার প্রতি আল্লাহর পক্ষ হইতে ' 
বড় সম্মান যে, তিনি তাহার আম্মার দুগ্ধ ব্যাতিত অন্য কাহার ও দুগ্ধ পান করিবে না। 
আর এইভাবেই তিনি তাহার আম্মার নিকট ফিরিয়া আসিতে সক্ষম হইবেন । আর তাহার 
আম্মা ও যালিমদের হাত হইতে নিরাপদে তাহাকে দুগ্ধ পান করাইতে সক্ষম হইবেন। 

_ ১৮৯০] ১৪০৫] 25182 Jal de ১২11 JA ০১103 

হযরত মুসা (আ) ভগ্ন এ সকল লোকদিগকে বলিল, আমি কি এমন এক পরিবারের 
কথা তোমাদিগকে বলিব যে, এই শিশুর লালন. পালন করিবে এবং তাহারা ইহার প্রতি 
হীতাকাংক্ষাও করিবে ? হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, হযরত মূসা (আ)-এর ভগ্নি 
যখন তাহাদিগকে এই কথা বলিল, তখন তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি ইহা কি 
ভাবে জানিতে পারিলে যে, তাহারা এই শিশুর প্রতি হীতাকাংক্ষা করিবে । তাহার প্রতি 
ইব্‌ন কাছীর-_৫৬ (৮ম) 


Contents 


৪৪২ তাফসীরে ইবনে কাছীর 


স্নেহশীল হইবে ? তখন সে জবাবে বলিল, যেহেতু তাহারা বাদশার সন্তুষ্টি লাভে আগ্রহী 
এবং তিনি তাহাদের উপকার করিবেন ও পুরষ্কৃত করিবেন। এই কারণেই আমি বুঝিতে 
পারি যে, এই শিশুর প্রতি তাহারা পূর্ণ যত্বাবান হইবে, তাহাকে স্নেহ ও ভালবাসা দিয়া 
লালন পালন করিবে । অতঃপর এ সকল লোক শিশু মুসাকে লইয়া গেল। 

হযরত মুসা (আ)-এর আম্মা তাহাকে স্বীয় স্তন্য দিতেই তিনি উহা গ্রহণ করিলেন । 
উহা দেখিয়া তাহারা বড়ই আনন্দিত হইল এবং এই সংবাদ তাহারা ফির 'আউনের স্ত্রীর 
নিকট দিল। তিনি হযরত মুসা (আ) আম্মাকে আমন্ত্রণ করিলেন এবং অনেক বড় পুরষ্কার 
দিলেন। তিনি ইহা জানিতেন না যে, এই মহিলাই হযরত মুসা (আ)-এর আপন আম্মা ৷ 
হযরত আছিয়া (আ) তাহাকে দুধ প্রান করাইবার জন্য তাহার নিকটই অবস্থান করিবার 
জন্য অনুরোধ করিলেন, কিন্তু তিনি এই বলিয়া তাহার অনুরোধ প্রত্যাখ্যান করিলেন, যে 
তাহার স্বামী ও সন্তান সন্ততি আছে, তাহাদের সেবা যত্ন তাহারই করিতে হয়। এতএব 
তাহার পক্ষে রাজ প্রাসাদে অবস্থান করা সম্ভব নহে। তবে তিনি বলিলেন, অনুমতি 
তাহাকে অনুমতি দিলেন। এবং তাহার যাবতীয় ব্যয়ভার গ্রহণ করিলেন। উপরন্ত 
তাহাকে পুরফ্কারও দিলেন। হযরত মুসা (আ)-এর আম্মা স্বীয় সন্তানকে লইয়া আনন্দ 
উৎফুল্লের সহিত ঘরে ফিরিলেন এবং আল্লাহ তাহার ভয়কে নিরাপত্তার দ্বারা পরিবর্তন 
করিলেন এবং সন্মান ও রিযিক দান করিলেন। হাদীস শরীফে বর্ণিত ৫ 


০৮৯১০ ০৮৮০৬ ০৫ ১৪৭। 42৮১০ এই শি i ০৬] এ৯৫ 
_ (৯.২ ১২৪৯) 
যেই ব্যক্তি তাহার নেক আমল করে ও সৎকাজে সাওয়াব আশা পোষণ করে তাহার 
দৃষ্টান্ত হইল হযরত মূসা (আ)-এর আম্মার মত, যিনি স্বীয় সন্তানকে দুধপান করাইতেন 
এবং উহার পারিশ্রমিক গ্রহণ করিতেন। হযরত মূসা (আ)-এর আম্মার অস্থিরতা একদিন 
ও এক রাত্রের অধিক ছিল না? যেই সত্তার হাতে সর্বময় ক্ষমতা তিনি বড়ই পবিত্র তিনি 
ইচ্ছা করেন উহা সংঘটিত হয় আর যাহা ইচ্ছা করেন না উহা সংঘটিত হয় না। যে ব্যক্তি 
তাহাকে ভয় করে তাহার নির্দেশ পালন করিয়া চলে আল্লাহ তাহাকে বিপদের মুহূর্তে 

নিরাপত্তা দান করেন, অশান্তির পরে শান্তি দান করেন। এই কারণে ইরশাদ হইয়াছে ৪ 


এ টে ৮৮ 


রাড POA HO 
টিন (ond inns Potash 


Contents 


সূরা আল-কাসাস 88৩ 


G2 dl 255 01 li 
আর সে যেন জানিতে না পারে যে, মূসাকে যালিমের হাত হইতে ফিরাইয়া দেওয়ার 
ও তাহাকে রসূল করিবার যেই ওয়াদা আল্লাহ করিয়াছেন উহা সত্য । হযরত মূসা (আ) 
এর আম্মা এখন পূর্ণ যত্ন সহকারে তাহার লালন পালন শুরু করিলেন। এবং যিনি 
আল্লাহর রাসূল হইবেন তাহার শিশুকাল তাহার যেই রূপ লালন পালন হওয়া মায়ের 
স্বভাবগত ও শরীয়াতের দৃষ্টিকোণ হইতে বাঞ্ছনীয় তিনি তদুপ লালন পালন করিলেন। 


- ০১০ 2 ৯০৪৫1 945 
কিন্তু অধিকাংশ লোকই আল্লাহর কাজের নিগুঢ় রহস্য ও উহার শুভ পরিণাম জানে 
না। এতএব অনেক সময় এমন হয় যে কোন কাজ পরিণামের দিক হইতে উত্তম । কিন্তু 
অনেকের কাছে উহা স্বভাব বিরোধী হয় । যেমন ইরশাদ হইয়াছে ৪ 


SAAS o£ tee ( ০ ০০/54৫% oY রিড ৮ কপাল ॥ ০ 
৬৪ llc ১৮৯ ৬৯ ৮৮৪1৬৯০৬০০1 ৮৮৮৮০৬ 


০৯০৫ ০ 


= টি 
সম্ভবতঃ তোমরা কোন কাজ স্কভাবগত অপসন্দ রুর, যাহা বাস্তবে ও পরিণামের দিক 
হইতে তোমাদের জন্য কল্যাণকর আর সম্ভবত তোমরা স্বভাবগতভাবে যা পসন্দ কর 
অথচ পরিণামের দিক হইতে উহা তোমাদের.জন্য অকল্যাণকার । (সুরা বাকারা £ ১৯) 
আরো ইরশাদ হইয়াছে ঃ 
7০1০১১4১540 3৯5 Cs LAS Sf 
সম্ভবত তোমরা কোন কাজ স্বভাবগতভাবে অপসন্দ কর অথচ, আল্লাহ উহার মধ্যে : 
অনেক কল্যাণ সাধন করিবেন । (সূরা নিসা 8 ১৯) 


$ $ ৮৩৫ Nh Ls BS, LF Fic) } ৫6৫,০০৭ 2 
১৮৩ 4১959 ls 9 শেপ LB ৬৯৮০১ ৮০০ Bl ly 1 


পর্ণ তা 4 ws ৪ $ ১ টি 6 ৯ ৪ $ ৯ “০৫ ০৮৫ 4 ০৫ 
৮১৯১ ৮৯4৬ ৩১০ SAM ৮৬ ah ৩০ SM Slain 
\ ৰ পর Ed 


ৰ 


Contents 


888 তাফসীরে ইবনে কাছীর 


Hs / ৰ 4 
5 ০০ Lo on a) 3344 ৮৯০ ৬৮৯৭ 
42 5:৫6. 4 
‘ss 
+%0 4৮১৯ ১০৯৩ ৮০০৮ SU. 11 
৫১৪5 
ed BE 


শর 
SLi ow Wd শার্ট 


xd Lb 55 LB Se il U6 Nv 


8৪ (১৪) যখন মুসা পূর্ণ যৌবনে উপনীত ও পরিণত বয়স্ক হইল, তখন 
টি ৮৮১৮৮ GLOSIS AEG 
পুরষ্কার প্রদান করিয়া থাকি । (১৫) আর সে নগরীতে প্রবেশ করিল, যখন ইহার 
অধিবাসীরা ছিল অসতর্ক। সেথায় সে দুইটি লোককে সংঘর্ষে লিপ্ত দেখিল। একজন 
তাহার নিজ দলের এবং অপরজন তাহার শত্রু দলের । মূসার দলের লোকটি উহার 
. শত্রুর বিরুদ্ধে তাহার সাহায্য প্রার্থনা করিল, তখন মুসা তাহাকে ঘুষি মারিল এই 
ভাবে সে তাহাকে হত্যা করিয়া বসিল । মুসা বলিল, ইহা শয়তানের কাজ, সে তো 
* প্রকাশ্য শব্দু ও বিভ্রান্তকারী ৷ (১৬) সে বলিল, হে আমার প্রতিপালক! আমি আমার 
নিজের প্রতি যুলুম করিয়াছি, সুতরাং আমাকে ক্ষমা কর । অতঃপর তিনি তাহাকে 
ক্ষমা করিলেন। তিনি তো পরম দয়াময়, ক্ষমাশীল (১৭) সে আরো বলিল, আমার 
প্রতিপালক! তুমি যেহেতু আমার প্রতি যেই অনুগ্রহ করিয়াছ, আমি কখনও 
অপরাধীদিগের সাহায্যকারী হইব না। 

তাফসীর £ আল্লাহ্‌ তাআলা হযরত মুসা (আ)-এর শৈশবের অবস্থা বর্ণনা করিবার 
পর তাহার যৌবনের ঘটনার উল্লেখ করিয়াছেন। তিনি যখন যৌবনে উপনীত হইলেন, 
শক্তিশালী হইলেন, তখন আল্লাহ্‌ তা'আলা তাহাকে হিক্মত ও জ্ঞান দান করিলেন। 
মুজাহিদ রে) বলেন, অর্থাৎ তাহাকে নবুয়ত দান করিলেন। 
৬১০১২ ১৯৯ 413 আল্লাহ্‌ তা'আলা নেক ও সৎলোকজনকে এই ভাবেই 
উত্তম বিনিময় দান করেন! 
অতঃপর হযরত মুসা (আ) কিভাবে একজন কিবৃতীকে হত্যা করিয়া মিসর ত্যাগ 
করিয়া মাদৃইয়ানে গমন এবং পরবর্তীকালে নবুওয়াত লাভ করিলেন ও আল্লাহ্র সহিত ' 
কথা বলিলেন, আল্লাহ্‌ তা“আলা সেই ঘটনা ও বর্ণনা করিয়াছেন। ইরশাদ হইয়াছে ৪ 


Contents 


সূরা আল-কাসাস 88৫ 


২1৯5 ১২৯ ৬৮৭ ৬০৭ 0555 শহরবাসীরা যখন বে-খবর ছিল, এমন সময় 
মূসা (আ) শহরে প্রবেশ করিলেন। ইব্‌ন জুবাইর রে) আতা খুরাসানী (র)-এর সূত্রে 
বর্ণনা করেন, হযরত ইবন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, হযরত মূসা (আ) মাগরিব 
ও এশার মধ্যবর্তী সময়ে প্রবেশ করিয়াছিলেন। ইবনুল মুনকাদির (র) আতা ইবন 
ইয়াসার রে) সূত্রে হযরত ইবন আব্বাস রো) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, সময়টি 
ছিল দ্বিপ্রহর কাল। সাঈদ ইব্‌ন জুবাইর, ইকরিমাহ, সুদ্দী ও কাতাদাহ (র) ও এই মত 
পোষণ করিয়াছেন। ১১58) ১১৯ 14:১৪ ১৯৪ তখন হযরত এ শহরে দুই 
ব্যক্তিকে মারামারি ও লড়াই করিতে দেখিলেন। ' 

১৮2 ০1585 452১ ১০ 12১ তাহাদের একজন ছিল ইসরাঈলী ও তাহার 
স্বজাতি ও অপরজন ছিল কিবৃতী ও তাহার শত্রু দলভুক্ত। হযরত ইব্‌ন আরবাস (রা) 
কাতাদাহ, সুদ্দী, ও মুহাম্মদ ইর্ন ইসহাক (র) বলেন, ইসরাঈলী ব্যক্তি হযরত মূসা 
(আ)-এর নিকট সাহায্য প্রার্থনা করিল, তিনি সুযোগ বুঝিয়া কিবৃতীকে ঘৃষী মারিলেন, 
এবং তাহার মুত্যু ঘটিল। কাতাদাহ (র) বলেন, হযরত মুসা (আ) তাহাকে লণি দ্বারা 
আঘাত করিলেন, সাপটি 


৫. 2 24 8০ 


চন SE EH RR পর সে তো আমার শত্রু এবং 
প্রকাশ্য গুমরাহকারী । 
-৯। ১5811 5৯ 49 21255 91১5205০০৯১ als (৮১ ০০১ UG 
হযরত মুসা (আ) বলিলেন, হে আমার প্রতিপালক! আমি আমার নিজের উপর যুলুম 
করিয়াছি । এতএব আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাহাকে ক্ষমা করিলেন, কারণ 
তিনি অতিশয় ক্ষমাকারী, বড়ই মেহেরবান। 


-১৯০১শ! 4 5381১152০০৮ 09 লৈ YG 

হযরত মুসা (আ) বলিলেন, হে আমার প্রতিপালক! যেহেতু আপনি আমার যেই 
বিশেষ অনুগ্রহ করিয়াছেন, এতএব আমি আর কখনও অপরাধীদের সাহায্যকারী হইব 
না। যাহারা কাফির আপনার হুকুমের বিরোধী তাহাদের আর কখনও সাহায্য করিব না। 


CAAA AL 4 4+ 


০১০৭ SM ডিও Se BS Bh ST. NA 


a 
os. 29% টা 


'৩৩ ৯৮৩, ০৯৫০৩ ie dit Sb 


Contents 


৪৪৬ 7 তাফসীরে ইবনে কাছীর 


LH 


HOURS ০৯০১ ১ (05. 1৭ 


১১ ১৮৩ SUC এ০৪ ৪৮৫০৪ ০ ০১০ 


৮550155১5৮2 ০৯)$ ৬ ০ ০5 


অনুবাদঃ (১৮) এতঃপর ভীত সতর্ক অবস্থায় সেই নগরীর তাহার প্রভা হইল । 
হঠাৎ সে. শুনিতে পাইল পূর্বদিন যে ব্যক্তি তাহার সাহায্য প্রার্থণা করিয়াছিল সে 
তাহার সাহায্যের জন্য চিৎকার করিতেছে । মূসা তাহাকে বলিল, তুমি তো স্পষ্ট 
একজন বিভ্রান্ত ব্যক্তি ১৯) এতঃপর মূসা যখন উভয়ের শত্রুকে ধরিতে উদ্যত হইল 
তখন সে ব্যক্তি বলিয়া উঠিল হে মুসা, গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা 
করিয়াছে সে ভাবে আমাকেও কি হত্যা করিতে চাহিতেছ? তুমি তো পৃথিবীতে 
স্বেচ্ছাচারী হইতে চাহিতেছ, শান্তি স্থাপনকারী হইতে চাহ না । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, হযরত মুসা (আ) যখন কিবৃতীকে 
অপেক্ষা করিতেছিলন যে, ইহার পরিণাম কি হয়। এমন সময় পূর্বদিনের ইসরাঈলী 
ব্যক্তিকে তিনি অন্য এক কিবৃতীর সহিত লড়াই করিতে দেখিলেন। সে ব্যক্তি হযরত 
মুসার (আ) দেখিতেই তাহাকে সাহায্য করিবার জন্য ফরিয়াদ করিল। তখন হযরত মূসা 
(আ) বলিলেন ৪%," ৫] 4 নিঃসন্দেহে হে তুমি একজন প্রকাশ্য গুমরাহ ব্যক্তি । 
ইহা বলিয়া, যখন মুসা এ কিবৃতীর আক্রমণ প্রতিহত করিতে উদ্যত হইলেন, তখন সে 
এই ভাবিল যে মুসা আ) তাহাকে নিন্দা করিয়াছেন, হয়ত তিনি তাহার উপরই চড়াও 
হইবেন, সে বলিয়া উঠিল ৪ 

-১১০%০ 0৪১ অপু Ug এজি রম ১১৪ টিন 

হে মুসা, তুমি কি আমাকেও তদ্রুপ হত্যা করিতে ইচ্ছা করিয়াছ, যেমন একজন 
কিবৃতীকে গতকাল তুমি হত্যা করিয়াছিলে? যেহেতু পূর্বদিনের ঘটনাকালে হযরত মূসা 
(আ) আর এ ইসরাঈলী ব্যক্তি ছাড়া আর কেহ উপস্থিহ ছিল না। আজ এই কিবৃতী 
যখন ইসরাঈলী ব্যক্তির মুখে জানিতে পারিল যে, আসল হত্যাকারী হযরত মূসা । সে 
তৎক্ষণাৎ ফির“আউনের নিকট ঘটনাটি জানাইয়া দিল। ফির“আউন ইহা জানিতে পারিয়া 
হযরত মূসা (আ)-এর প্রতি দারুন ক্রোধাবিত হইল, তাহাকে হত্যা করিবে বলিয়া মন 
স্থির করিল। এতএব তাহাকে খুঁজিয়া তাহার দরবারে উপস্থিত করিবার জন্য লোক 
প্রেরণ করিল। 


Contents 


সূরা আল-কাসাস 88৭ 


॥ 4569 ৯ 7 ০৭57৮ 


SS ৩ ১১3 gat Bh 5 ৬ ০১৮৪৪০ 


Lan SS EAE /৮০০৬:১৮৪৫ 

অনুবাদ ৪ (২০) নগরীর দূরপ্রান্ত হইতে এক ব্যক্তি ছুটিয়া আসিল ও বলিল হে 
মূসা! পারিষদবর্গ তোমাকে হত্যা করিবার পরামর্শ করিতেছে, সুতরাং তুমি বাহিরে 
চলিয়া যাও, আমি তো তোমার মঙ্গলকামী । 

তাফসীর ঃ আল্লাহ তা'আলা ইরশাদ করেন ৫:1১) 2১ আর এক ব্যক্তি আসিল। 
আল্লাহ তা'আলা এখানে 41২”) শব্দ ব্যবহার করিয়াছেন, অর্থাৎ পুরুষ ব্যক্তি যেহেতু এ 
লোকটি হযরত মূসা (আ)-কে হত্যার ষড়যন্ত্রের সংবাদ নিকটতম ও পথ অতিক্রম 
করিয়া তাহাকে দান করিয়াছিলেন ইহাতে তাহার বীরত্ব প্রকাশ পায়। হযরত মূসা 
(আ)-কে এ লোকটি বলিল ঃ 

SUG এন ons sl ald ফির‘আউনের মন্ত্রীবর্গ তোমার 
সম্পর্কে হত্যা করিবার পরামর্শ করিতেছে, এতএব তুমি শহর ছাড়িয়া বাহির হইয়া পড়। 

১৯১৯ দিলি জমা কাদে এক 


AE 


Pa 
PE rife $ er REE Mat ৰ 
ধু 


Ee LSND oF ELLE Ez ৯০91 


HG oo SAIL i 


99. ১৯১০, FON ১০ 4) ৮2০৮ 205. রা 
৯৮১ 53 ০৫৬৮০ ১৬ ১৯৪ ০০৮৯৩ রর 


2. i 


Contents 


88৮ তাফসীরে ইবনে কাছীর 


২০০৮ wu Loaf 1 তা পচ 

। ০১) 2৮994 3) এ ৮৮ 5০4 ১21 

গড 2 
৫৯ ৩৮ 

অনুবাদ ঃ (২১) ভীত সর্তক অবস্থায় সে তথা হইতে বাহির হইয়া পড়িল। এবং 
বলিল, হে আমার প্রতিপালক! তুমি আমাকে যালিম সম্প্রদায় হইতে রক্ষা কর (২২) 
যখন মূসা মাদৃইয়ান অভিমুখে যাত্রা করিল, তখন বলিল, আশা করি আমার 
প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করিবেন (২৩) যখন সে মাদৃইয়ানের কূপের 
নিকট পৌছিল, দেখিল একদল লোক সেখানে তাহাদিগের জানোয়ারগুলিকে পানি 
পান করাইতেছে এবং উহাদিগের পশ্চাতে দুইজন নারী তাহাদিগের পশুগুলিকে 
আগলাইতেছে। মুসা বলিল, তোমাদের কি ব্যাপার, তাহারা বলিল, আমরা 
আমাদিগের জানোয়ারগুলিকে পানি পান করাইতে পারি না, যতক্ষণ রাখালেরা 
উহাদিগের জানোয়ারগুলিকে লইয়া সরিয়া না যায়। আমাদিগের পিতা অতি বৃদ্ধ 
(২৪) মূসা তাহাদিগের জানোয়ারগুলিকে পানি পান করাইলেন । তৎপর সে ছায়ার 
নিচে আশ্রয় গ্রহণ করিয়া বলিলে, হে আমার প্রতিপালক! তুমি আমার প্রতি যে 
অনুগ্রহ করিবে, আমি তাহার কাংগাল। 

তাফসীর £ হযরত মুসা (আ)-কে হত্যা করিবার সংবাদবহনকারী যখন তাহাকে 
সংবাদ পৌছাইয়া দিল। তখন তিনি একাকীই শহর হইতে বাহির হইয়া পড়িলেন অথচ, 
তিনি পূর্বে কখনও শহর ত্যাগ করিয়া বাহিরে যান নাই। এতএব পথ ঘাটও চিনিতেন 
না। তিনি তো রাজ প্রাসাদের পরম বিলাসিতা ও শান্তির সহিত জীবন যাপন 
করিতেছিলেন। 


অতএব তিনি ভয় ভীত ইইয়া শহর ত্যাগ করিলেন এবং তিনি হত্যা করিয়াছিলেন 
উহার সম্পর্কে কি আলোচিত হইতেছে, উহাও তিনি সংগ্রহ করিতে বলিলেন। তিনি 
বলিলেন ঃ 


০১41 3801 ১০:৯5:০০ UL 
হে আমার প্রতিপালক! আপনি আমাকে যালিম কাওমের হাত হইতে রক্ষা করুন। 
অর্থাৎ ফির'আউন ও তাহার স্বজাতিদের. অরুল্যাণ হইতে আমাকে মুক্তি দান করুন। 
বর্ণিত আছে যে, এই সময় আল্লাহ্‌ তা'আলা একজন ফিরিশতাকে একটি ঘোড়ায় 
আরোহিত করিয়া তাঁহার নিকট প্রেরণ করিলেন এবং এ ফিরিশ্তাই তীহাকে পথ 
দেখাইয়া মাদইয়ান পৌছাইয়া দিল। 


- Contents 


সূরা আল-কাসাস 88৯ 


১১৬০ ০0815 4৯৯5 (০15 আর হযরত মূসা আ) যখন মাদইয়ানের পথে রওনা 
হইলেন, এবং তাহার মনে আনন্দ আসিল । 


০ : 7 (৪১১ se 0003 
তিনি বলিলেন, সম্ভবত আমার পালনকর্তা আমাকে সঠিক পথ দেখাইলেন। অতঃপর 
আল্লাহ তাহাই করিলেন তাহাকে ইহকাল ও পরকালের সঠিক গ্রাথপ্রদর্শন করিলেন । 
আল্লাহ তাহাকে হেদায়েতপ্াপ্ত ও পথপদর্শক করিলেন। 


১7 2509 010 আর হযরত মূসা (আ) যখন পথ চলিতে চলিতে 
মাদইয়ানের একটি কূপের নিকট উপস্থিত হইলেন। যেই কূপ হইতে রাখাল দল 
তাহাদের পশুকে পানি পান করাইত। 

১৪:০০ will চি 291 ১০ ১2, তথায় তিনি একদল মানুষকে তাহাদের 
পশুকে পনি পান করাইতে দেখিতে পাইলেন। 

313935821০1 ৮6১৩০ ০০ ৬৯:99 আর তাহাদের পশ্চাতে দুইজন মহিলাকে 
তাহাদের ছাগল ঠেকাইয়া রাখিয়া অবস্থান করিতে দেখিলেন। মহিলাদ্বয় তাহাদের ছাগল 
গুলিকে অন্যান্য রাখালদের ছাগল হইতে পৃথক করিয়া রাখিয়াছে। যেন তাহাদের কোন 
কষ্ট না হয়। হযরত মুসা (আ) তাহাদিগকে অসহায় অবস্থায় দণ্ডায়মান দেখিতে পাইয়া 
তাহাদের প্রতি সুহৃদয় হইলেন । এবং বলিলেন 8 1€-%২ (০ তোমাদের অবস্থা কি? 
তোমরা যে এ সকল লোকদের সহিত পানি পানি পান করাইতেছ না ? 

02911 7১১০১ 5০ ৪:45 9 12105 তাহারা বলিল, যতক্ষণ এ সকল রাখাল 
দল তাহাদের পশুকে পানি পান করাইয়া অবসর না হয়, আমরা পানি পান করাইব না। 

4,5 1299 আর আমরা যে ছাগলকে পানি পান করাইতে আসিয়াছি 
ইহার কারণ হইল আমাদের আব্বা এখানে আসিতে অক্ষম । কারণ তিনি অতিশয় বৃদ্ধ ৷ 
আল্লাহ বলেন 8141 45... হযরত মূসা (আ) পানি উঠাইয়া তাহাদের ছাগলকে পানি 
পান করাইয়া দিলেন । 

আবূ বকর ইব্‌ন আবু শায়রা (র) বলেন, উবায়দুল্লাহ (র) ..... হযরত উমর ইবনুল 
খাত্তাব (রো) হইতে বর্ণিত তিনি বলেন, হযরত মূসা (আ) যখন মাদইয়ানের পানির 
নিকট পৌছিলেন, তখন তিনি একদল মানুষকে তাহাদের পশুকে পানি পান করাইতে 
দেখিলেন, তাহারা পানি পান করাইয়া কূপের উপর একটি মস্তবড় পাথর রাখিয়া দিল। 
পাথরটি সরাইতে কমপক্ষে দশজন পুরুষের প্রয়োজন হয় । হযরত মুসা (আ) দেখিলেন 
দুইজন মহিলা তাহাদের ছাগল পানি পান করান হইতে বিরত। তিনি তাহাদিগকে . 
জিজ্ঞাসা করিলেন । তোমাদের কি অবস্থা ? তোমরা কেন পানি পান করাইতেছ না? 
ইব্‌ন কাছীর__৫৭ (৮ম) 


Contents 


৪8৫০. ' তাফসীরে ইবনে কাছীর 


. তাহারা বলিল, আমরা তো এ সকল রাখালদের শেষে পানি পান করাই । কিন্তু তাহারা 
তো উহার উপর মস্ত বড় পাথর রাখিয়াছে। আমাদের পক্ষে রি আর উহা সরাইয়া 
দেওয়া সন্ভব। ইহা শুনিয়া হযরত মূসা (আ) একাকীই পাথরটি সরাইয়া দিলেন এবং মস্ত 
বড় এক ঢোল ভরিয়া তাহাদের ছাগলকে পানি পান করাইয়া তৃপ্ত করিলেন। হাদীসের 
সনদ বিশুদ্ধ। . 

ইহার পর হযরত মূসা (আ) একটি ছায়ায় আশ্রয় গ্রহণ করিলেন, এবং বলিলেন, হে 
আমার প্রতিপালক! আমি তো আপনার দেওয়া কল্যাণের মুখাপেক্ষী । হযরত ইব্‌ন 
আব্বাস (রা) বলেন,হযরত মূসা (আ) মিসর হইতে মাদইয়ান পর্যন্ত সারা পথে সবজী ও 
গাছের পাতা আহার করিয়াই জীবন ধারণ করিয়াছেন। মাদইয়ান পর্যন্ত তিনি পদ্বজেই 
সফর করিয়াছিলেন । এমন কি তাহার জুতা ফাটিয়া খসিয়া পড়িয়া গেল। এতএব তিনি 
অতিশয় ক্লান্ত হইয়া একটি গাছের ছায়ায় আশ্রয় গ্রহণ করিলেন। ক্ষুধায় তাহার পেট 
পিঠের সহিত লাগিয়াছিল। তাহার পেটের তরকারীর সজীবতা বাহির হইতেই দেখা 
যাইতেছিল। তখন তিনি একটা করে খেজুরের প্রতি অত্যন্ত মুখাপেক্ষী ছিলেন অথচ, 
তিনি ছিলেন সেই যুগে আল্লাহর সর্বাপেক্ষা প্রিয় বান্দা । 

01111 | হযরত ইবন্‌ আব্বাস (রা) ইব্‌ন মসউদ (রা) ও সুদ্দী (র) বলেন, 
এখানে ছায়া দ্বারা গাছের ছায়া বুঝান হইয়াছে। ইব্‌ন জরীর (র) বলেন, হুসাইন ইব্‌ন 
আমর আনকাযী (র) ..... হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত। তিনি 
বলেন, আমি উটের উপর আরোহণ করিয়া পরস্পর দুইরাত্রে সফর করিয়াছি এবং দুই 
রাত্রের প্রতৃষ্যে মাদইয়ান উপস্থিত হইয়াছি। অতঃপর যেই গাছের ছায়ায় হযরত মূসা 
(আ) আশ্ৰয় গ্রহণ করিয়াছিলেন, সেই গাছ সম্পর্কে আমি মানুষের কাছে জিজ্ঞাসা করিলে 
তাহারা একটি গাছের প্রতি ইশারা করিল। উহা একটি সবুজ গাছ ছিল। আমার উটটি 
ছিল অতিশয় ক্ষুধার্থ, উহা হইতে পাতা মুখে লইয়া চাবাইতে শুরু করিল । কিন্তু কিছুক্ষণ 
চাবাইয়া নিক্ষেপ করিয়া দিল। তখন আন্মাহ্‌র নবী হযরত মূসা (আ)-এর জন্য দু'আ 
করিয়া প্রত্যাবর্তন করিলাম । হযরত ইব্‌ন মাসউদ (রা) কর্তৃক অন্য এক রিওয়ায়েতে 
বর্ণিত যেই গাছ হইতে হযরত মুসা (আ)-এর সহিত আল্লাহ তাআলা কথা বলিয়াছিলেন 
তিনি সেই গাছের নিকট উপস্থিত হইয়াছিলেন। 

সুদ্দী (রা) বলেন, গাছটি বাবালা গাছ ছিল। আতা ইব্‌ন সায়িব (র) বলেন, হযরত 
মূসা আ) যখন ১৪৯ ১১ ১০ 511 51551 [৭ 19 (৮ বলিয়াছিলেন, তখন এ 
মহিলা উহা শুনিতে পাইয়াছিল। মি 


Contents 


৬ ৪) ) ASD ৩ ১০৩ ০০০২ JE 


PL পার্ট 16 পার্ট & শর শর পি & 


০১ ৮০০০০। ০ ৩ ৮০ ৬: 6৯০ SIS. 
০৬ 5 


Sse ০০ এস ৬ ০৮ ০০৪০1 


)-৫ ॥ ow 


০১৬০১০১১০৮৮ ৩৬ তে ০০১ ০৮৮ 


a) dh ? ৩ টি ৬:৮৪ ৩1 EX 


শার্ট $ 


০০০৩১ ০০৬ ie SNA তি ৩৯০৩, ১ 
| ূ্‌ চে ॥ ৫ os BY 
LIL ৬ ls 
অনুবাদঃ (২৫) তখন নারীদিগের একজন শরমজনিত চরণে তাহার নিকট 
আসিল এবং বলিল, আমার পিতা তোমাকে আমন্ত্রণ করিতেছেন, আমাদিগের 
জানোয়ারগুলিকে পানি পান কারাইবার পারিশ্রমিক তোমাকে দেওয়ার জন্য । 
অতঃপর মূসা তাহার নিকট আসিয়া সমস্ত বৃত্তান্ত বর্ণনা করিলে সে বলিল, ভয় 
করিও না, তুমি যালিম সম্প্রদায়ের কবল হইতে বাচিয়া গিয়াছ। (২৬) উহাদিগের 
একজন বলিল, হে পিতা! তুমি তাহাকে মজুর নিযুক্ত কর। কারণ তোমার মজুর 
হিসাবে উত্তম হইবে সেই ব্যক্তি যে শক্তিশালী, বিশ্বস্ত । (২৭) সে মূসার 
আমার কন্যাদ্বয়ের একজনকে তোমার সহিত বিবাহ দিতে চাই এই শর্তে যে, তুমি 
আট বৎসর আমার কাজ করিবে, যদি তুমি দশ বৎসর পূর্ণ কর সে তোমার ইচ্ছা । 


Contents 


৪৫২ তাফসীরে ইবনে কাছীর 


আমি তোমাকে কষ্ট দিতে চাহি না। আল্লাহ্‌ ইচ্ছা করিল তুমি আমাকে সদাচারী 
পাইবে । (২৮) মূসা বলিল, আপনার ও আমার মধ্যে এই চুক্তি রহিল। এই দুইটি 
মিয়াদের কোন একটি পূর্ণ করিলে আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকিবে না। 
আমরা যে বিষয়ের কথা বলিতেছি আল্লাহ্‌ তাহার সাক্ষী । 

তাফসীরঃ মহিলা দুইজন তাহাদের ছাগলকে পানি পান করাইয়া দ্রুত তাহাদের 
আব্বার নিকট উপস্থিত হইলে তিনি কিছু বিশ্মিত হইয়া দ্রুত ফিরিবার কারণ জিজ্ঞাসা 
করিলেন, তখন হযরত মুসা (আ) তাহাদের সহিত যেই ব্যবহার করিয়াছেন উহার 
বিস্তারিত বিবরণ শুনাইয়া দিল। 
দিলেন। অতঃপর প্রেরিতা লজ্জাবতী হইয়া তাহার নিকট উপস্থিত হইল ৷ আমীরুল 
মু'মিনীন হযরত উমর (রা) হইতে বর্ণিত, সে তাহার চাদর দ্বারা আবৃত হইয়া হযরত 
মূসা (আ) নিকট উপস্থিত হইল । ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আবু নু'আইম (র) ..... 
হযরত উমর (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, সেই মেয়েটি লজ্জার সহিত হযরত মুসা 
(আ)-এর নিকট উপস্থিত হইলে । সে নির্লজ্জা ছিল না যে, নির্দিধায় কূপ হইতে পানি 
বাহির করিয়া থারে বরং কাপড় দ্বারা তাহার মুখমন্ডল আবৃত করিয়া রাখিল এবং 
বলিলেন ঃ 

-04 2০0০ ০৯ এটিই yess 2151 

আমার আব্বা আপনাকে আপনার পানি পান করাইবার পারিশ্রমিক দেওয়া জন্য 
ডাকিতেছেন।. তাহার বক্তব্যে বড় আদর পরিলক্ষিত হয়।,সে শুধু আমার আব্বা 
আপনাকে ডাকিতেছেন বলিলেন না। কারণ শুধু এই কথায় ধারণার অবকাশ থাকিয়া 
যায়। বরং সে ইহাও বলিলেন যে, আপনাকে আপনার পারিশ্রমিক দেওয়ার জন্য 
ডাকিতেছেন। অতএব ইহা মধ্যে আর কোন সন্দেহের অবকাশ থাকিল না। 

১5511 415 ০১০৪9 ৬/2 (5 যখন তিনি তাহার আব্বার নিকট উপস্থিত 
হইলেন এবং তাহার সকল ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করিলেন এবং মিসর হইতে কি 
কারণে মাদইয়ান আসিলেন উহাও বলিলেন 8 ' 

- Sal 75811 ০০ ০৩২১ ৪৯5 2 YU 

তিনি বলিলেন, তুমি ভয় করিও না, তুমি ফির“আউনের রাজ্যের সীমা অতিক্রম 
করিয়াছ। আমাদের শহরে তাহার কোন হুকুম চলে না, এতএব যালিম কাওম হইতে 
তুমি মুক্তি পাইয়াছ। 


Contents 


সুরা আল-কাসাস ৪৫৩ 


এ ব্যক্তি যে কে, এই সম্পর্কে তাফসীরকারগণের মতপার্থক্য আছে। কেহ কেহ 
বলেন, তিনি হইলেন, হযরত শু“আইব (আ)। মাদইয়ান বাসীদের প্রতি তিনি প্রেরিত 
হইয়াছিলেন। অধিকাংশ আলেমগণের মতে ইহাই প্রসিদ্ধ । হাসান বাসরী (র) এবং 
আরো অনেকের এইমত পোষণ করিয়াছেন । ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা 
রী ইবন আনাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, যাহার নিকট হযরত মুসা (আ) 
তাহার ঘটনা বর্ণনা করিয়াছিলেন, তিনি হইলেন হযরত শু“আইব (আ)। তিনি তাহাকে 
বলিয়াছিলেন ঃ ্‌ | 

ইমাম তাবরানী (র) সালামাহ ইব্‌ন সাদ আনসী (র) হইতে বর্ণনা করেন। তিনি 
বলেন, একবার তিনি রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে তাহার কাওমের পক্ষ হইতে 
প্রতিনিধি হিসাবে আগমন করিয়াছিলেন, তখন রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, হযরত 
শু'আইব (আ)-এর কাওমের লোক এবং হযরত মুসা (আ)-এর শ্বশুরালয়ের লোক খোশ 
আমদেদ, তুমি হেদায়েতপ্রাপ্ত হইয়াছ। 

অন্যান্য তাফসীরকারগণ বলেন, এ ব্যক্তি ছিলেন হযরত শু“'আইব (আ)-এর 
ভ্রাতুষ্পুত্র। কেহ কেহ বলেন, তিনি হযরত শু“আইব (আ)-এর গোত্রীয় একজন লোক 
ছিলেন৷ এক দল মুফাস্সির. বলেন, হযরত শু“আইব (আ) হযরত মূসা আ)-এর বহু 
পূর্বে প্রেরিত হইয়াছিলেন। তিনি তাহার কাওমকে বলিয়াছিলেন £ 

০ মস 9] ৮৪ ৮59 লূত (আ)-এর কাওমের যামানা তো আর 
তোমাদের যুগ হইতে দুরে নহে। (সুরা হুদ ৪ ৮৯) 

আর হযরত লূত (আ)-এর কাওম হযরত ইব্রাহীম (আ)-এর যামানায়ই ধ্বংস 
হইয়াছিল । পবিত্র কুরআন দ্বারাই ইহা প্রমাণিত । আর হযরত ইব্রাহীম (আ) হযরত 
মূসা আ)-এর বহু পূর্বে প্রেরিত হইয়াছিলেন। অর্থাৎ চারশত বৎসরের অধিক পূর্বে তিনি 
প্রেরিত হইয়াছিলেন। এতএব বুঝা গেল হযরত শু'আইব (আ) হযরত মুসা (আ)-এর 
পূর্বেই প্রেরিত হইয়াছিলেন। তবে যেহেতু হযরত শু“'আইব (আ) দীর্ঘ জীবন 
পাইয়াছিলেন কাজেই হযরত মূসা (আ)-এর পূর্বে প্রেরিত হইবার কারণে কোন প্রশ্ন 
উত্থাপিত হইবে না। 

তবে যাহারা এই মত প্রকাশ করেন যে, এঁ ব্যক্তি হযরত শু“আইব (আ) ছিলেন না, 
তাহাদের সর্বাপেক্ষা মযবৃত দলীল হইল, যদি তিনি হযরত শু“আইব (আ) হইতেন, তবে 
পবিত্র কুরআনে তীহার নাম উল্লেখ করা হইত । আর হাদীস শরীফে হযরত মূসা (আ) 
এর ঘটনার সহিত তাহার উল্লেখ করা হইয়াছে উহার সনদ বিশুদ্ধ নহে। বনী 
ইসরাঈলের গ্রন্থ সমুহে এ ব্যক্তির নাম ‘সাইরূন’ উল্লেখ করা হইয়াছে। 


Contents 


8৫৪ তাফসীরে ইবনে কাছীর 


আবূ উবাইদাহ ইবৃন আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন, সাইরূন হইল, হযরত 
শুআইব (আ)-এর ভ্রাতুষ্পুত্র। হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে আবু হামযা (র) বর্ণনা . 
করেন, যেই ব্যক্তি হযরত মুসা (আ)-কে পারিশ্রমিক দান করিয়াছিলেন, তিনি মাদইয়ান 
এর শাসক ছিলেন । রিওয়ায়েতটি ইব্‌ন জরীর বর্ণনা করিয়াছেন। অতঃপর তিনি বলেন, 
এই বিষয়টি প্রমাণ্য হাদীস ছাড়া জানিবার উপায় নাই। অথচ, এই সম্পর্কে কোন 
প্রমাণ্য হাদীস নাই । 

০1251512571) চিনতে ll 

এ ব্যক্তির দুই কন্যার এজন বলিল, আব্বা! আপনি তাহাকে মজদূর হিসাবে নিয়োগ 
করুন । এই লোকটি বড় শক্তিশালী ও বিশ্বস্ত । আর উত্তম সেই যে শক্তিশালী ও বিশ্বস্ত 
হইবে । কেহ কেহ বলেন, এই প্রস্তাব পেশকারী মেয়েটি হইল যে হযরত মূসা (আ)-কে 
ডাকিবার জন্য গিয়াছিল। হযরত উমর (রা) ইব্‌ন আব্বাস (রা) শুরাইহ, আবু মালিক, 
কাতাদাহ, মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) এবং আরো অনেকে বলেন, যখন এ মেয়েটি ৭) 
১ ০| 5511 ০১2155এ ৯০ ৮১ বলিয়াছিল, তখন তাহার আব্বা তাহাকে 
জিজ্ঞাসা করিলেন, তুমি ইহা কি ভাবে জানিলে যে, সে একজন শক্তিশালী ও বিশ্বস্ত 
ব্যক্তি? তখন সে বলিল, এই ব্যক্তি যে শক্তিশালী তাহা প্রমাণিত হইবার জন্য ইহাই 
যথেষ্ট যে, যেই বিরাট পাথর উঠাইতে কমপক্ষে দশজন পুরুষের প্রয়োজন উহা সে 
কূপের উপর হইতে একাই উত্তোলন করিয়াছে । আর বিশ্বস্ত হইবার প্রমাণ হইল, যখন 
আমি তাহার সহিত আসিলাম তখন সে আমাকে তাহার পশ্চাতে চলিবার জন্য বলিল 
এবং সে ইহাও আমাকে বলিল যে, যখন পথ পরিবর্তন হইবে তখন তুমি পশ্চাত হইতে 
আমার সন্মুখে একটি ছোট পাথর এমনভাবে নিক্ষেপ করিবে যে উহা দ্বারাই আমি 
বুঝিতে পারিব যে, আমার এ পথ ধরিতে হইবে। 

সূফিয়ান সাওরী (র) ..... হযরত আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা : 
করিয়াছেন। তিনি বলেন, আমি তিনি ব্যক্তিকে সর্বাপেক্ষা তীক্ষ বুদ্ধিসম্পন্ন মনে করি 
হযরত আবূ বকর (রা)-কে যখন তিনি হযরত উমর (রা) খলীফা হিসাবে মনোনয়ন 
করিয়াছিলেন। হযরত ইউসুফ (আ)-এর খরীদকারী যিনি তাহাকে দেখিয়াই তাহার 
স্ত্রীকে বলিয়াছিলেন, তুমি যথাযথ যোগ্য মাদার সহিত তাহার থাকিবার ব্যবস্থা কর। 
আর যেই মেয়েটি তাহার আব্বাকে বলিয়াছিল, আব্বা! আপনি তাহাকে মজদূর হিসাবে 
নিয়োগ করুন। কারণ উত্তম মজদুর শক্তিশালী ও বিশ্বস্ত হয়। 

- ১৪১ 5521 ১৯। এ৯এট 9551 St ০৪ 

তিনি বলিলেন, মূসা আমি তোমার সহিত আমার এই দুই কন্যার একজনকে বিবাহ 

দিতে চাই, তবে এই শর্তে যে, তুমি আট বৎসর পর্যন্ত আমার ছাগল চরাইবার মজদুরী 


Contents 


সূরা আল-কাসাস 8৫৫ 


করিবে । শু“আইব জুনাবায়ী (র) বলেন, তাহার দুই কন্যার নাম ছিল, সাফু ও শারফা 
তাহাকে 'লাইয়া” বলা হয়। ইমাম আযম আবু হানীফা (র)-এর অনুসারীগণ এই আয়াত 
দ্বারা প্রমাণ পেশ করিয়াছেন, যে যদি কেহ বলে, এই দুইটি গোলামের একটিকে তোমার 
নিকট এক শর্তের বিনিময়ে বিক্রয় করিলাম । এবং অপরজন বলিল, আমি ক্রয় করিলাম 
তবে এই ক্রয়-বিক্রয় জায়িয হইবে । 
- ১০ ১০৯৪ 55555 ১৪ চে৯ lei ০৯১৯৪ sl ce 

আমি তোমার সহিত আমার একটি কন্যাকে এই শর্তে বিবাহ দিব যে, তুমি আট 
বৎসর আমার মজদূরী করিবে । অবশ্য যদি তুমি দশ বৎসর পূর্ণ কর তবে উহা হইবে 
তোমার পক্ষ হইতে অতিরিক্ত । যদি তুমি অতিরিক্ত দুই বৎসর মজদূরী না কর তাহা 
হইলেও চলিবে । 

১০৯৫৭) ০০ 20 25502 এ055 li i Cs 

আমি তোমাকে অতিরিক্ত কষ্ট দিতে চাই না। ফুকাহায়ে কিরাম এই আয়াত দ্বারা 
ইমাম আওযায়ী (র)-এর মত প্রমাণিত করেন। ইমাম আওযায়ী (র) বলেন, যদি কেহ 
বলে, আমি এই বস্তুটি নগদ দশ টাকায় কিংবা বাকীতে বিশ টাকায় তোমার নিকট 
বিক্রয় করিলাম, তবে এই ক্রয়-বিক্রয় জায়িয হইবে এবং ক্রেতার পক্ষে যে কোন মূল্যে 
উহা ক্রয় করা বৈধ । আবু দাউদ শরীফে বর্ণিত $ 

UA ১ (৫4591 418 2522 ০৮৪ ০৯০০০ tl on 

“যেই ব্যক্তি একইবার বিক্রয়ের মধ্যে দুই প্রকার বিক্রয় করে, তাহার জন্য যে কোন 
বিক্রয় জায়েয, কম লাভজনক বিক্রয় কিংবা অধিক লাভজনক বিক্রয়” । কিন্তু ইমাম 
আওযায়ী রে) এর পক্ষে অত্র হাদীস ও আয়াত দ্বারা স্বীয় মত প্রমাণিত করা 
বিবোচনাধীন। এখানে এই বিষয়ের আলোচনা সম্ভব নহে। 

ইমাম আহমাদ ও তাহার অনুসারীগণ আলোচ্য আয়াত দ্বারা খাদ্য ও পোষাকের 
বিনিময়ে মজদূর নিয়োগ করা জায়িয প্রমাণিত করিয়াছেন। ইমাম ইব্‌ন মাজাহ (র) 
কর্তৃক বর্ণিত হাদীসকে তাহার প্রমাণ হিসাবে পেশ করেন। ইবন মাজাহ রে) তাহার 
সুনান গন্থে এই বিষয়টি প্রমাণিত করিবার জন্য বলেন, মুহাম্মদ রে) ..... উত্বাহ ইব্‌ন 
মুনযির সুলামী (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 


০৮:০৪ শল ক, ডি EAD SA এ এ 8. 
- 442 sab 
7 i 


Contents 


৪৫৬ তাফসীরে ইবনে কাছীর 


“হযরত মূসা (আ) তাহার পবিত্রতা রক্ষা ও আহারের বিনিময়ে মজদূর খাটিয়াছেন” ৷ 
তবে এই হাদীসের সুত্রে মাসলামাহ ইব্‌ন আলী নামক রাবী দুর্বল । এতএব হাদীসটিও 
দুর্বল । অবশ্য অন্যান্য সূত্রেও ইহা বর্ণিত আছে ..... কিন্তু উহার বিশুদ্ধতা বিতকির্ত। 

ইবন আবু হাতিম রে) বলেন, আবু যুর'আহ রে) ..... সানির টা 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সো) ইরশাদ করিয়াছেন ৪ 

bs 71159 ৯9 ২8০ 88১ Al ৮৮০০ ৩ 

মূসা আ) তাহার পবিত্রতা রক্ষা ও পানাহারের বিনিময়ে মজদূরী খাটিয়াছেন। 
হযরত মূসা (আ) যে এ বুযুর্গের প্রস্তাব গ্রহণ করিয়াছিলেন আল্লাহ তা'আলা উহারই 
সংবাদ প্রদান করেন $ 

le 01545 95 ০৪০৪৪ উনিই (লা এও ১2115 JU 
আল্লাহর রাসূল হযরত মূসা (আ) বলিলেন, আমার ও আপনার মাঝে এই সিদ্ধান্ত 
গৃহীত হইল, আট বংসর ও দশ বৎসরের যে কোন একটি সময় আমি পূরণ করিবে ইহা 
আমার ইচ্ছাধীন। আট বৎসর পূরণ করিবার পর আমার উপর আপনি অতিরিক্ত পরিশ্রম 
চাপাইয়া দিতে পারিবে না। আর আমাদের এ পারস্পরিক আলোচনায় আল্লাহকে আমরা 
সাক্ষী মানিতেছি। তিনিই আমাদের কার্যনির্বাহী । আমার পক্ষে আট বৎসরের স্থানে দশ ' 
বৎসর মজদূরী করা যদি ও মুবাহ, উহা পূর্ণ করা জরুরী নহে। যেমন আল্লাহ তাআলা 
সিন রিটন! 
«ale SIG SG ০০৩ le SIG ০৪০৬৪ ভে TS ৩৭৪ 

দহ রন দুই দিনেই চিনায় একার রর করির। শের.করিবে তাহার পে 
কোন গুনাই হইবে না। আর যেই ব্যক্তি বিলম্ব করিবে তাহার পক্ষেও কোন গুনাহ হইবে 
না” । (সূরা বাকারা ৪ ২০৩) অনুরূপভাবে হাদীস শরীফে বর্ণিত । রাসূলুল্লাহ (সা) হযরত 
হামযা ইব্‌ন আমর আসলামী (রা) যিনি অধিক রোযা রাখিতেন, একবার তিনি রসূলুল্লাহ 
(সা)-কে জিজ্ঞাসা করিলেন, সফরকালে সাওম রাখা সম্পর্কে শরীয়াতের বিধান কি ? 
তিনি বলিলেন £ ১৪3 ৩5 ০19 ১০০১ ২, ৩1 ইচ্ছা করিলে তুমি সফরে সাওম 
রাখিতে পার আর ইচ্ছা করিলে ছাড়তেও পার । অবশ্য অন্য দলীলের ভিত্তিতে সফরকালে 
সাওম রাখা উত্তম বলিয়া প্রমাণিত। হযরত মুসা (আ) যদিও বলিয়াছিলেন যে আট 
বৎসর ও দশ বৎসরের মধ্য হইতে যে, কোন সমটিতে মজদুরী করা আমার ইচ্ছাধীন 
থাকিবে, কিন্তু দলীল দ্বারা প্রমাণিত হয় তিনি দশ বৎসর মজদৃরী পূর্ণ করিয়াছিলেন । 

ইমাম বুখারী (র) বলেন, মুহাম্মদ ইবন আব্দুর রহীম রে) ..... সাঈদ ইব্‌ন জুবাইর 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার “হিয়ারাহ” এর অধিবাসী এক ইয়াহুদী আমাকে 


Contents 


সুরা আল-কাসাস ৪৫৭ 


জিজ্ঞাসা করিল, হযরত মূসা (আ) দশ বৎসর মজদূরী করিয়াছিলেন, না আট বৎসর ? 
আমি বলিলাম, জানি না। অতঃপর আমি হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট গিয়া 
তাহার কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করিলাম | তিনি বলিলেন, দুইটি সনদের মধ্যে অধিক' 
সময় দুইটিতে তিনি মজদুরী খাটিয়াছেন। অর্থাৎ দশ বৎসর । হাকীম ইব্‌ন জুবাইর (র) 
ও অন্যান্য উলমায়ে কিরাম হযরত সাঈদ ইব্‌ন জুবাইর (রা) হইতে অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। কাসিম ইব্‌ন আইউব (র) সাঈদ ইবন জুবাইর (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন, যেই ব্যক্তি প্রশ্ন করিয়াছিল সে একজন খ্রিস্টান ছিল। কিন্ত প্রথম বর্ণনাটি 
অধিক বিশুদ্ধ। ইব্‌ন জরীর (র) বলেন, আহমাদ ইবন মুহাম্মদ তৃসী (র) ..... হযরত 
ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 

(সিটি কতা JG ৪০৬০ ৪৪ ১৯ sl 0১০৯ 54 

“আমি হযরত জিবরীল (আ)-কে জিজ্ঞাসা করিলাম, হযরত মূসা (আ) দুইটি 
সময়ের মধ্য হইতে কোনটিকে তিনি পূর্ণ করিয়াছিলেন ? তিনি বলিলেন, দুইটির মধ্য 
হইতে যে টি অধিক বেশী সেইটিকে তিনি মজদুরী খাটিয়া পূর্ণ করিয়াছিলেন” । 

ইবন আবূ হাতিম তাহার পিতা ..... ইব্রাহীম ইব্‌ন ইয়াহাইয়া ইব্‌ন ইয়াকুব (র) 
হইতে হাদীসটি অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে হাদীসটির সনদে কিছু উলট পালট 
আছে এবং ইব্রাহীম নামক উক্ত রাবী অপরিচিত । বায্যার (র) আহমাদ ইব্‌ন আব্বাস 
কুরাশী (র) ..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে এই হাদীস মারফুরূপে বর্ণনা 
করিয়াছেন। বায্যার (র) বলেন, এই সূত্র ছাড়া অন্য কোন সূত্রে হাদীসটি মারফু 
পদ্ধতিতে বর্ণিত আছে বলিয়া আমাদের জানা নেই। ইব্‌ন আবূ হাতিম €র) বলেন, 
ইউনুস ইব্‌ন আব্দুল আ'লা ..... ইউসূফ ইব্‌ন তীরাহ রে) হইতে বর্ণিত। তিনি বলেন, 
একবার রাসুলুল্লাহ সে)-কে জিজ্ঞাসা করা হইল, হযরত মূসা (আ) দুইটি সময়ের মধ্যে 
হইতে কোন সময়টিতে মজদুরী করিয়া পূর্ণ করিয়াছিলেন ? তিনি বলিলেন, আমার জানা 
নাই ৷ অতঃপর রাসূলুল্লাহ (সা) হযরত জিব্রীল (আ) জিজ্ঞাসা করিলেন, তিনি বলিলেন, 
আমার জানা নাই। অতঃপর হযরত জিব্রীল (আ) তাহার উপরস্থ ফিরিশতাকে জিজ্ঞাসা 
করিলেন, তিনিও বলিলেন, আমার জানা নাই । অতঃপর তিনি আল্লাহ তা'আলার নিকট 
জিজ্ঞাসা করিলে আল্লাহ বলিলেন, উভয় সময়ের মধ্য হইতে পবিত্র ও অধিক সময়তে 
টি সানা রসি রা সারাটি সস রা 
ও ইহা বর্ণিত। 

সুনাইদ রে) ..... টির রি নুর রর দারা নে 
একবার রাসূলুল্লাহ (সা) হযরত জিব্রীল (আ)-কে জিজ্ঞাসা করিলেন, হযরত মূসা (আ) 


ইবৃন কাছীর__৫৮ (৮ম) 


Contents 


৪৫৮ তাফসীরে ইবনে কাছীর 


কোন সময়টি মজদূরী খাটিয়া পূর্ণ করিয়াছিলেন ? তিনি বলিলে, আমি আল্লাহ 
তা'আলাকে জিজ্ঞাসা করিয়া বলিব, তিনি আল্লাহ তা“আলাকে জিজ্ঞাসা করিলে বলিলেন, 
‘মুসা (আ) দুইটি সময়ের মধ্য হইতে অধিক পবিত্র ও পূর্ণ সময়ে মজদূরী খাটিয়াছিলেন। 

অপর একটি সূত্র ইব্‌ন জরীর রে) বলেন, ইব্‌ন ওয়াকী (র) ..... মুহাম্মদ ইব্‌ন কা'ব 
কুরাধী (র) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করা 
হইল, হযরত মূসা আট ও দশ বৎসরের মধ্য হইতে কোন সময়টি মজদূরী খাটিয়াছেন ? 
তিনি বলিলেন ৫ (৫319 (২3,1 অর্থাৎ দুইটি সময়ের মধ্য হইতে অধিক বেশী 
সময়টিতে তিনি মজদূরী খাটিয়াছিলেন। হযরত আবূ যার (রা) ও হাদীসটি রাসূলুল্লাহ 
(সা) হইতে বর্ণনা করিয়াছেন। হাফিয আবূ বকর বায্যাব (র) আবু উবায়দুল্লাহ 
ইয়াহইয়া ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন সাকান (র) ..... হযরত আবূ যর (রা) হইতে বর্ণিত। 
তিনি বলেন, রাসূলুল্লাহ সো)-কে জিজ্ঞাসা করা হইল, হযরত মুসা (আ) কোন 
মুসা (আ) দুইটি মেয়ের কোনটিকে বিবাহ করিয়াছিলেন ? তবে বলিবে, ছোট মেয়েটিকে 
বিবাহ করিয়াছিলেন। ' | 

বাযযার রে) বলেন, হযরত আবু যার (রা) হইতে এই সূত্র ব্যতিত অন্য কোন সূত্রে 
হাদীসটি বর্ণিত আছে বলিয়া আমাদের জানা নাই। অবশ্য ইব্‌ন আবু হাতিম (র) 
উত্তায়য়িয ইবৃন আবূ ইমরান রে) হইতে বর্ণনা করিয়াছেন, তবে হাদীসটি তিনি একজন 
দুর্বল রাবী । অতঃপর তিনি উৎবাহ ইব্‌ন মুনযির রে) হইতেও কিছু অতিরিক্ত আযব কথা 
সহ হাদীসটি বর্ণিত। আবূ বকর বায্যার (র) বলেন, উমর ইব্‌ন খাত্তাব সিজিস্তানী (র) 
উতবাহ ইব্‌ন মুনির (র) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সা)-কে 
জিজ্ঞাসা করা হইল, হযরত মূসা (আ) কোন সময়টিতে মজদূরী খাটিয়াছেন ? তিনি 
বলিলেন, দুইটি সময়ের মধ্যে হইতে অধিক পবিত্র ও অধিক বেশী সময়ে তিনি মজদূরী 
খাটিয়াছেন। অতঃপর তিনি বলেন, হযরত মুসা (আ) যখন হযরত শু“আইব (আ)-এর 
বাড়ী ত্যাগ করিবার জন মনস্থির করিলেন, তখন তিনি তাহার স্ত্রীকে বলিলেন, তুমি 
তোমার আব্বার নিকট কিছু বক্রী প্রার্থনা কর, যাহার সাহায্যে আমরা জীবন ধারণ 
করিতে পারিব। তিনি উহা প্রার্থনা করিলে হযরত শু“আইব (আ) এ বৎসর যত চিতা 
বক্রী ভূমিষ্ট হইবে উহা তাহাকে দান করিবার ওয়াদা করিলেন। ইহা শুনিবার পর 
হযরত মুসা (আ)-এর নিকট তিনি যেই বকরীটি অতিক্রম করিত তাহার লাঠি দ্বারা 
উহার এক পার্শ্বে প্রহার করিতেন, ফলে দেখা গেল বকরীগুলির প্রত্যেকটিই দুই তিনটি 
বক্রী প্রসব করিল এবং সব কয়টি চিতা বর্ণের হইল । 


রাসূলুল্লাহ (সো) বলেন, তোমরা যখন সিরিয়া বিজয় করিবে তখন তথায় উহার 
অবশিষ্টাংশ দেখিতে পাইবে । ইমাম বায্যাব (র) এই রূপ বর্ণনা করিয়াছেন । কিন্তু ইব্‌ন 


Contents 


সূরা আল-কাসাস 8৫৯ 


আবূ হাতিম রে) ইহা অপেক্ষা অধিক বিস্তারিতভাবে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, 
হযরত নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন, হযরত মূসা (আ) তাহার পবিত্রতা রক্ষা ও 
পানাহারের বিনিময়ে মজদূরী খাটিয়াছেন, যখন তিনি তাহার নির্দিষ্ট সময় শেষ করিলেন, 
এই কথা বলিতে একজন জিজ্ঞাসা করিল, নির্দিষ্ট কোন সময়টি তিনি পূর্ণ করিয়াছিলেন? 
তিনি বলিলেন, দুইটি সময়ের অধিক বেশী সময়টি তিনি পূর্ণ করিয়াছিলেন । যখন তিনি 
হযরত শু“আইব (আ)-এর বাড়ী ত্যাগ করিবার জন্য মনস্থির করিলেন, তাহার স্ত্রীকে 
বলিলেন, তুমি তোমার আব্বার নিকট কিছু ছাগল চাও, যাহা দ্বারা আমরা জীবন ধারণ 
করিতে পারি। তাহার স্ত্রী স্বীয় আব্বার নিকট উহা চাহিলে, তিনি এ বৎসর তাহার ঝুঁকরী 
যত চিতা বকরী প্রসব করিবে সবই তাহাকে দান করিবার ওয়াদা করিলেন । 

হযরত শু“আইব (আ)-এর সকল বক্রী ছিল কালে বর্ণের । হযরত মূসা (আ) তাঁহার 
লাঠি দ্বারা হাকাইয়া বকরীগুলিকে নিকট একটি কূপের নিকট লইয়া গেলেন এবং পানি 
পান করাইয়া কুপের এক প্রান্তে দাড়াইয়া রহিলেন, বক্রীগুলি কূপ হইতে পানি পান 
করিয়া যেইটি তাহার নিকট দিয়া অতিক্রম করিল, তিনি স্বীয় লাঠি দ্বারা উহার এক 
পার্শে প্রহার করিলেন। ফলে দেখা গেল উহাদের দুই একটি বক্রী ছাড়া প্রত্যেকটি 
বকরী বড় বড় দীর্ঘ স্তন্য বিশিষ্ট অধিক দুধ দানকারী চিতা বর্ণের বকরী প্রসব করিয়াছে । 
রাসূলুল্লাহ (সা) বলেন, যদি তোমরা সিরিয়া বিজয় কর তবে তখায় উহার অবশিষ্টাংশ 
তোমরা দেখিতে পাইবে। 

ইব্‌ন কাসীর (র) বলেন, উল্লেখিত হাদীস সমূহ ইবনে লাহীআহার উপর নির্ভরশীল 
তাহার স্মৃতি শক্তি দুর্বল । এবং ‘হাদীস মারফু’ ইহা ও নিশ্চিতভাবে নির্ভুল নহে। তবে 
ইবন জরীর মাওকৃফরূপে নির্ভুল সূত্রে হযরত আনাস ইবন মালিক (রা) হইতে ইহার 
কাছাকাছি হাদীস বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, মুহাম্মদ ইব্‌ন মুসান্নী রে) ..... হযরত 
আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, হযরত মূসা (আ)-কে 
মাদইয়ানের এ বুযুর্গ ব্যক্তি তাহাদের মধ্যে স্থির সময়ে মজদুরী করিবার জন্য আহবান 
করিলে তিনি উহা পূর্ণ করেন, আমার এই সকল বকরী যেই বাচ্চা প্রসব করিবে উহার 
মধ্য হইতে যেই সকল বাচ্চার রং পৃথক উহার সবটাই তোমার । অবশেষে দেখা গেল 
প্রসবিত বাচ্চা একটি ছাড়া সবকয়টির রংই জননীর রং হইতে পৃথক হইয়াছে । অতএব 
সির হারার গলত 


| ১১০ নী 43১8১০০2৮০৮ ৬০৪ ও ১৭ 
০০5 এডি Hi SOG 


৬০2৬5 5 


০১৯০০ ০১০1 ০1 ids) Bee 


Contents 


৪৬০ তাফসীরে ইবনে কাছীর 


২৮9 ১9) sb Ss CB. শা, 


5245 3৮৮৮৮ 


$ 


90১4৮০০৫৫৪০ ০০৪ ১১৭ 
। ৮৪1১ ১, 
৩৬ ৩৩ ০53১ এ ০২ 


2, EE aa 


GF 5৮ 
ls tpt of Hs EP I 0 ৩০৭ শা 


PE পার্ট 


০১৯৮৮, | এ ৩ ১৮০৪ ১ ৬৯০; ৩ ৬০০০ এ 


2০০১09615৫8 635 

অনুবাদ ৪ (২৯) যখন মূসা তাহার মেয়াদ পূর্ণ করিবার পর সপরিবারে যাত্রা 
করিল, যখন সে তুর পর্বতের দিকে আগুন দেখিতে পাইল । সে তাহার পরিজন 
- বর্ণকে বলিল, তোমরা অপেক্ষা কর আমি আগুন দেখিয়াছি সম্ভবত আমি সেথা 
হইতে তোমাদিগের জন্য খবর আনিতে পারি অথবা এক খন্ড জ্বলন্ত কাষ্ঠ আনিতে 
পারি, যাহাতে তোমরা আগুন হইতে পোহাইতে পার (৩০) যখন মুসা আগুনের 
নিকট পৌছিল তখন উপত্যকার দক্ষিণ পার্শ্বে পবিত্র ভুমিস্থিত এক বৃক্ষ হইতে 
তাহাকে আহবান করিয়া বলা হইল হে মূসা! আমিই আল্লাহ জগতসমূহের 
প্রতিপালক । (৩১) আরও বলা হইল “তুমি তোমার লাঠি নিক্ষেপ কর’ অতঃপর যখন 
সে উহাকে একটি সর্পের ন্যায় ছুটাছুটি করিতে দেখিল, তখন পিছনের দিকে ছুটিতে 
লাগিল এবং ফিরিয়া তাকাইল না, তাহাকে বলা হইল হে মূসা! সন্মুখে আইস ভয় 
করিও না। তুমি তো নিরাপদ (৩২) তোমার হাত তোমার বগলে রাখ ইহা বাহির 
হইয়া আসিবে শুভ্রসমুজ্্বল নির্দোষ হইয়া । ভয় দূর করিবার জন্য তোমার হস্তদ্বয় 
নিজের দিকে চাপিয়া ধর । | 

তাফসীর ঃ পূর্ববর্তী আয়াতে উল্লেখ করা হইয়াছে, হযরত মূসা (আ)-এর সমীপে 
মজদূরীর জন্য যে দুইটি সময়ের প্রস্তাব পেশ করা হইয়াছিল উহার মধ্য হইতে অধিক 
বেশী অধিক বেশী অধিক পবিত্র সময়টিতি তিনি মজদূরী করিয়াছিলেন । 

(11 ০৮5 ০২3-13 এর মধ্যে ও আল্লাহ্‌ তা'আলা এ বিষয়টিরই উল্লেখ 
করিয়াছেন । 


Contents 


সূরা আল-কাসাস ৪৬১ 


ইব্‌ন আবু নাজীহ মুজাহিদ (র) হইতে বর্ণনা করিয়াছেন, হযরত মূসা (আ) এই দশ 
বৎসর পূর্ণ করিবার জন্য আরো দশ বৎসর মজদূরী খাটিয়াছেন। এই বক্তব্য অন্য কেহ 
বর্ণনা করেন নাই। তবে ইব্‌ন আবু হাতিম ও ইব্‌ন জরীর (র) মুজাহিদ রে) অনুরূপ 
বর্ণনা করিয়াছেন। 

(11, 44 / রা 4 TEE TE 
করিলেন। দীর্ঘকাল জন্ম ভূমি ছড়িয়া মাদাইয়ান অবস্থান করিবার পর তাহার অন্তর 
জন্মভূমি মিসরের প্রতি প্রবল আকর্ষণ হইল । তিনি তাহার গোত্রীয় লোকজন ও আত্মীয় 
স্বজনের সাক্ষাতের জন্য স্বীয় পরিবারবর্গ ও বকরী লইয়া এমনভাবে যাত্রা করিলেন, যেন 
ফির'আউন ও তাহার লোকজন জানিতে না পারে । কিন্তু রাত্রে তিনি রওয়ানা হইলেন, 
সেই ভীষণ অন্ধকার ও প্রবল বর্ষণ ও শীত। তিনি একটি মনযিলে অবতরণ করিলেন 
এবং আগুন জালাইবার জন্য পাথর ঘষিলেন। কিন্তু পাথরে আগুন নির্গত হইতে না 
দেখিয়া তিনি বিস্মিত হইলেন। এমনি একটি বিপদ সংকুল অবস্থায় তুর পর্বতের দিকে 
আগুন দেখিতে পাইলেন। পবিত্র কুরআনে উহার উল্লেখ হইয়াছে £ ৮০ ১৮ ১১] 
1১০১: তুর পর্বতের দিকে তিনি দূর হইতে আগুন দেখিতে পাইলেন ; 

115 ০:51 11 1১১৫১। ৭৯১ 35 অতঃপর তিনি স্বীয় পরিবর্গকে বলিলেন 
তোমরা অপেক্ষা কর, আমি আগুন দেখিতে পাইয়াছি। 

৯২৯১$১০৫৫ ০1,1 যেন আমি উহা হইতে তোমাদের নিকট কোন সংবাদ 
আনিতে পারি। প্রকাশ থাকে হযরত মুসা (আ) পথ হারাইয়া গিয়াছিলেন। 

১১৮০৪ ৫৮। | ০৯ ৪১৬৪2 অথবা তোমাদের জন্য আগুনের অংগার 
লইয়া আসিব যেন তোমরা শীত হইতে রক্ষা পাইবার জন্য আগুন পোহাইতে পার। 

০ম STI [৮5১০ ভে 53) তি 

হযরত মূসা (আ) যখন এঁ আগুনের নিকটবর্তী হইলেন, তখন পশ্চিম দিকে 


উপত্যকার সহিত পর্বতের সংযুক্ত অংশের তাহার ডান দিক হইতে শব্দ আসিল হযরত 
মুসা আ)- "এর নিকট এক গায়েবী ধ্বনি আসিল। যেমন অন্য আয়াতে ইরশাদ হইয়াছে ঃ 


২১০81 ০৪০ das 3। AA ০১৫13 
“হে মুহাম্মদ । তুমি তো তুর পর্বতের পশ্চিম দিকে ছিলে না যখন আমি মূসা 
(আ)-কে আদেশ অর্থাৎ তাওরাত গ্রন্থ প্রদান করিয়াছিলাম”। (সূরা কাসাস 8৪৪) 


এই আয়াত দ্বারা ও বুঝা যায় যে হযরত মূসা (আ) আগুনের জন্য পশ্চিম দিকে 
ছুটিয়াছিলেন এবং পশ্চিম দিকে অবস্থিত পর্বতটি তাহার ডান দিকে ছুঁটিয়াছিলেন এবং 


Contents 


৪৬২. ্‌ তাফসীরে ইবনে কাছীর 


পশ্চিম দিকে অবস্থিত পর্বতটি তাহার ডাইন দিকে ছিল। আর এক সবুজ বৃক্ষে আগুন 
প্রজ্্লিত ছিল। বৃক্ষটি পাহাড়ের পাদ দেশের ময়দানের সহিত সংযুক্ত একটি স্থানে 
ছিল। হযরত মুসা (আ) এই দৃশ্য দেখিয়া হতভম্ব হইয়া পড়িলেন তখনই ধ্বনি আসিল ঃ 


5০৯11 ১০ ২4021 2 ৩৪ ০] ০91 ৮০৬০৭ 

ইবন জরীর (র) এত্র আয়াতে তাফসীর প্রসংগে বর্ণনা করেন, ইব্‌ন ওয়াকী রে) ..... 
আব্দুল্লাহ রো) হইতে বর্ণিত যেই বৃক্ষ হইতে হযরত মূসা (আ)-কে আওয়াজ করা 
হইয়াছিল, সেই বৃক্ষটি আমি দেখিয়াছি, উহা একটি সবুজ বাবলা বৃক্ষ । রিওয়ায়েতটির 
সূত্র শুদ্ধ হওয়ার মত। মুহাম্মদ ইবন ইসহাক (র) জনৈক নির্ভরযোগ্য রাবীর মাধ্যমে 
ওহ্‌ব ইব্‌ন মুনাব্বিহ রে) হইতে বর্ণনা করিয়াছেন, বৃক্ষটি “আলীক” নামক একটি বৃক্ষ ৷ 
কোন কোন আহলে কিতাব বলেন, ইহা হইল “আওসাজ” নামক বৃক্ষ । হযরত মূসা 
(আ)-এর লাঠি এই বৃক্ষে তৈরী ছিল। 

Salhi, de ০১1 ০৪৭১5! অৰ্থাৎ এ সবুজ উজ্জ্বল বৃক্ষ হইতে এই 
আওয়াজ আসিল, হে মূসা আ) আমিই সারা বিশ্বের প্রতিপালক আন্মাহ। অর্থাৎ তোমার 
সহিত মহান রাব্বুল আলামীন কথা বলিতেছেন যিনি যাহা ইচ্ছা উহা করিতে সক্ষম । 
তিনি ছাড়া আর কোন ইলাহ ও প্রতিপালক নাই। তিনি স্বীয় সত্তা ও গুণাবলীতে সকল 
সৃষ্ট বস্তু হইতে সম্পূর্ণ সতন্ত্র। তাহার কর্মকান্ড ও কথাবার্তা ও সম্পূর্ণ পৃথক। কোন 
মাখলুকের তাহার সাদৃশ্যতা নাই। 

০৮৮০০ 11 ১15 আর তোমার হাতে যেই লাঠি আছে উহা নিক্ষেপ কর। অন্যত্র 
বাটি. 


SAE» 
হে মূসা ! তোমার হাতে কি? তিনি বলিলেন হইা আমার লাঠি. । আমি ইহার উপর 
প্রয়োজনে ভর দেই। ইহা দ্বারা পাতা ঝরাইয়া আমার ছাগলকে খাইতে দেই। এবং 
ইহাতে আমার আরো অনেক প্রয়োজন নিহিত রহিয়াছে। (সুরা তো-হা ৪ ১৭-১৮) 
১০২১৯ ০৯ 1ম (18105 আল্লাহর নিদের্শের পর হযরত মূসা (আ) তাহার 
লাঠি নিক্ষেপ করিলেন। আকস্মিক উহা একটি সাপ হইয়া দৌড়াইতে শুরু করিল। ফলে 
হযরত মুসা (আ) বুঝিতে পারিলেন এবং তাহার নিকট প্রমাণিত হইল যে যেই মহান 
সত্তা তাহার সহিত কথা বলিতেছেন তিনি সর্বময় ক্ষমতার অধিকারী । “হইয়া যা’ 
বলিলেই উহা হইয়া যায়। ‘সূরা তোচহা' এর মধ্যে বিস্তারিত আলোচনা হইয়াছে। এখানে 
ইরশাদ হইয়াছে £ 7,৮95 ৮ 552 (1 


Contents 


সূরা আল-কাসাস ৪৬৩ 


হযরত মূসা (আ) যখন একটি দ্রুতগামী সাপের ন্যায় নড়িতে দেখিলেন তিনি ভয়ে 
পশ্চাতের পলায়ন করিলেন। অর্থাৎ সাপটি প্রকান্ড ও বিরাট দেহের অধিকারী ছিল এবং 
উহার মুখ ও দাঁত ছিল প্রকান্ড । বিরাট বিরাট পাথরও সহজে গিলিয়া ফেলিত। এই 
ভয়ানক অবস্থা দেখিয়া তিনি ভীত সন্ত্স্থ হইয়া পশ্চাতে পলায়ন করিলেন। 

3২5 ০13 আর পশ্চাতের দিকে ফিরিয়াও তাকাইলেন না । ভয়ানক দৃশ্য দেখিয়া 
ভীত হওয়া এই রূপ মানুষের স্বভাব । কিন্ত আল্লাহ তা'আলা যখন তাহাকে ডাকিয়া 
বলিলেন ঃ 
| -১3১০২। ০৪ ঠা ০৪১৩ 25 01০০০ 

হে মূসা ! তুমি সনুখে অগ্রসর হও ভয় করি ও না। নিঃসন্দেহে তুমি নিরাপদ । 
তখন তিনি পুনরায় প্রত্যাবর্তন করিয়া সাবেক স্থানে অবস্থান করিলেন । অতঃপর আল্লাহ 
তা'আলা তাহাকে বলিলেন ও 

৮০৭ ১০১ ০০ ৭০৮৮০ CL (5 এতে আন 

“তুমি তোমার স্বীয় জামার বক্ষস্থলে ঢুকাইয়া দাও, কোন রোগ ব্যাধি ছাড়াই উহা 
উজ্জ্বল হইয়া বাহির হইবে ৷ অর্থাৎ জামার বক্ষস্থলে তোমার হাত ঢুকাইয়া উহা চন্দ্রের 
' ন্যায় উজ্জ্বল হইয়া বাহির হইবে। এই উজ্জ্বলতা কোন রোগ ব্যাধির কারণ নহে বরং ইহা 
হইবে মু'জিযা সরূপ। 

all ০০ ৯৯ 01541 ৮,০1৩ আর হে মূসা ! তুমি ভয় হইতে বাচিবার 
জন্য স্বীয় শরীরের সহিত হাত মিলাইয়া লও ৷ মুজাহিদ (র) বলেন, 41 অর্থ 
“ঘাবড়াইয়া যাওয়া” ৷ কাতাদাহ রে) বলেন, ইহার অর্থ, ভীত হওয়া । আব্দুর রহমান ইব্‌ন 
যায়িদ ইব্‌ন আসলাম ও ইবন জরীর (র) বলেন, সাপ দেখিয়া হযরত মূসা (আ)-এর 
অন্তরে যেই ভয়ের সঞ্চার হইয়াছিল আয়াতে ৯:11 দ্বারা উহাই বুঝান হইয়াছে। কিন্তু 
প্রকাশ্য ইহাই এখানে কোন বিশেষ ভয় উদ্দেশ্য নহে বরং ইহাই বুঝান উদ্দেশ্য যে, 
যখনই কোন ভয়ের কারণ ঘটিত তখনই যেন হযরত মুসা (আ) স্বীয় হাত শরীরের 
সহিত জড়াই রাখে । এই রূপ করিলে ভয় দুরভীত হইবে। পবিত্র কুরআনের এই নির্দেশ 
ইনশাআল্লাহ তাহার ভয় দুরীভূত হইবে কিংবা হাস পাইবে । ইব্‌ন হাতিম (র) বলেন 
আলী ইব্‌ন হুসাইন (র) মুজাহিদ. (র) হইতে বর্ণিত। তিনি বলেন, প্রথম প্রথম 
ফির“আউনকে দেখিয়া হযরত মূসা আ) অতিশয় ভীত হইতেন, কিন্তু পরবর্তীকালে 
তাহাকে দেখিয়া যখন হইতে এই দোয়া পাঠ করিতে শুরু করিলেন £ | 

৬১৬ ০০ ely ১০৯৪ 42051, ০581 তাহার অন্তর হইতে ভয় 
ভীতি শেষ হইল এবং ফির'আউনের অন্তরে এতই আতংকের সৃষ্টি হইল যে, তাহাকে 
দেখিয়া গাধার মত পেশাব করিয়া দিত । 


Contents 


৪৬৪ তাফসীরে ইবনে কাছীর 


১) 5 ৩১৯১১ 115 & লাঠি নিক্ষেপ করিবার পর উহার প্রকান্ড অজগরে 
পরিণত হওয়া এবং জামার বক্ষস্থলে হাত ঢুকাইবার পর উহার উজ্জ্বল দীপ্তমান হওয়া 
আল্লাহর পক্ষ হইতে তাহার মহা শক্তিমান হইবার জন্য এবং যাহার হাতে আলৌকিক 
ঘটনা সংঘটিত হইয়াছে তাহার নবৃওতের জন্য দুইটি স্পষ্ট দলীল । এই কারণে আল্লাহ্‌ 
এই দুইটি দলীল সহ ফির“'আউন ও তাহার মন্ত্রী সভার নিকট গমন করিবার জন্য হযরত 
মুসা (আ)-কে নির্দেশ করিয়াছিলেন । 

SS ong ১50< 45 নিঃসন্দেহে তাহারা আল্লাহর বিধান বহিভূত ও তাহার 
নির্দেশ লংঘনকারী লোক । 


টিপা সণ পি AML ৬৩ ॥ 


০১৯০৫ ৩ ১০৪০৪০৮৯০৩৪ ০১৬ ৮ 


id 2 EAA AEA 
be Li oe Ta 02 ৩, te 


LE LPL on, 


‘948 ৩1 ৪৩৮ ৩ Ses 


PA পা শার্ট শার্ট 


2 4 8 op & $ 
১59 ৫4০ ৩০০৩৫ SIS LEELA IE v0 
রদ ই টির Ld Ah AA bad 
০৯৫০) 109০9০৮2০০8 CCS 


অনুবাদ ৪ (৩৩) মূসা বলিল, হে আমার প্রতিপালক! আমি তাহাদিগের 
একজনকে হত্যা করিয়াছি, ফলে আশংকা করিতেছি উহারা আমাকে হত্যা করিবে । 
(৩৪) আমার ভ্রাতা হারন আমা অপেক্ষা বাগ্ী, অতএব তাহাকে আমার 
সাহায্যকারী হিসাবে প্রেরণ করুন, সে আমাকে সমর্থন করিবে । আমি আশংকা করি 
উহারা আমাকে মিথ্যাবাদী বলিবে। (৩৫) আল্লাহ বলিলেন, আমি তোমার ভ্রাতার 
দ্বারা তোমার বাহু শক্তিশালী করিয়া দিব এবং তোমাদিগের উভয়কে প্রাধান্য দান 
করিব । উহারা তোমাদিগের নিকট পৌঁছাইতে পারিবে না। তোমরা ও তোমাদিগের 
অনুসারীরা আমার নিদর্শন বলে উহাদিগের উপর প্রবল হইবে । . 

তাফসীর ঃ হযরত মূসা (আ) মিসর হইতে ফির'আউনের ভয়ে ভীত হইয়া স্বদেশ 
হইতে পলায়ন করিয়াছিলেন । কিন্তু পরবর্তী কালে আল্লাহ্‌র পক্ষ হইতে ফির'আউনের 
কাছেই গমন করিবার জন্য আদিষ্ট হইলেন তখন তিনি বলিলেন ঃ 


(১০৫৮০ 545৪ 051০১ হে আমার প্রভু! আমি তাহাদের এজন কিব্তী 
লোককে হত্যা করিয়ছিলাম। 


Contents 


সূরা আল-কাসাস 8৬৫ 


5৮154551 250 অতএব তাহারা আমাকে দেখিলে তাহারা হত্যা করিবে বলিয়া 
ভয় হইতেছে । 

Cll adil ১৯ ৩১১০৯ ৯, “আমার ভাই হারূন আমা অপেক্ষা 
অধিক বাকপটু”। হযরত মূসা (আ) এই কথা এই কারণে বলিয়াছিলেন যে, শৈশবকালে 
তাহাকে তাহার জ্ঞান পরীক্ষার্থে আগুন ও খেজুর গ্রহণ করিবার ইখ্তিয়ার দেওয়া 
হইয়াছিল। তখন তিনি আগুনের অংগার মুখে দিয়াছিলেন। ফলে তাহার জিহ্বা অগ্নিদগ্ধ 
হয় এবং তাহার কথা বলায় ক্রটি দেখা দেয়। আর এই কারণে হযরত মুসা আ) 
PEN দা না সানি 


(9১11520310৯ 1৯5 eit Sd ১৭ 5৮৯০ ৩৯৩ 
Srl ৩৪ 4২১৪13৪১১11 5০০ ol ১৪) 

“হে আল্লাহ! আপনি আমার জিহবা হইতে জড়তা খুলিয়া দেন যেন তাহারা আমার 
কথা বুঝিতে পারে । আর আমার পরিবার হইতে আমার ভাই হারনকে আমার 
সাহায্যকারী নিযুক্ত করুন। তাহার দ্বারা আমার বাহু শক্তিশালী করুন এবং নবুওয়াতের 
এই দায়িতৃপূর্ণ কাজে তাহাকে আমার শরীক করুন। যেন প্রতাপশালী অহংকারী 
ইনার গর লা রানার রিনা রিল রানার কয পাল | 
(সুরা তো-হা ৪ ২৭ - ৩২) 

এখানেও হযরত মুসা (আ) আল্লাহর দববারে অনুরূপ দু'আ করিয়াছেন $ 

- ls) ৬০ 41400 UL ১, ০৮০31 ৯ ০:9০ ৮৯1 

আমার ভাই হারূন আমার অপেক্ষা অধিক বাকপূর্ণ । অতএব তাহাকে আমার সহিত 
সাহায্যকারী হিসাবে প্রেরণ করুন, যেন ফির“আউনের নিকট পয়গাম পৌছাইবার সময় 
তিনি সহায়তা করিতে পারেন । কারণ একজনের কথা অপেক্ষা দুইজনের কথা অধিক 
মযবুত শক্তিশালী ও কার্যকর হইয়া থাকে । আমি একা হইলে সম্ভবত তাহারা আমকে 
মিথ্যা প্রতিপন্ন করিবে । 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন, * 5,০5 এর অর্থ হইল, ফির“আউন ও তাহার 
মন্ত্রী সভার লোকজনকে আমি যাহা বলিতে ইচ্ছা করিব উহা তিনি অর্থাৎ হারন স্পষ্টভাবে 
বুঝাইয়া দিবেন। কারণ আমার কথা তিনি যেমন বুঝিতে পারিবেন, তাহারা অনুরূপ 
বুঝিতে পারিবে না। হযরত মুসা (আ) যখন এই রূপ দু'আ করিলেন, আল্লাহ্‌ তা'আলা 
উহার জবাবে বলিলেন ঃ 
ইব্‌ন কাছীর__৫৯ (৮ম) 


Contents 


৪৬৬ তাফসীরে ইবনে কাছীর 


করিয়া দিব। অর্থাৎ তাহাকে নবী করিয়া রিসালতের দায়িত্ব পালন করিবার জন্য 
তোমাকে শক্তিশালী করিয়া দিব। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে $ 

০০৭০২ 41১০ ০৪০৪1 19 হে মূসা ! তোমার প্রার্থিত বস্তু তোমাকে দান করা 
হইল । (সুরা তো-হা £ ৩৬) 

আরো ইরশাদ হইয়াছে £ (১5302 221 LD, দি] (৮3 আর 
আমি স্বীয় অনুগ্রহে তাহার ভাই হারূনকে নবী করিয়াছি। (সূরা মারইয়াম £ ৫৩) 

এই কারণে পূর্ববর্তী জনৈক বুযুর্গ বলেন, হযরত মুসা (আ) তাহার ভাই হারূনের 
প্রতি যেই ইহসান ও অনুগ্রহ করিয়াছেন, কোন ভাই তাহার ভাইয়ের প্রতি তদ্রুপ ইহসান 
করে নাই। তিনি আল্লাহ্র দবরারে দু'আ করিয়া তাহার ভাইকে নবী করিয়াছেন। এই 
কারণে আল্লাহ তা'আলা হযরত মুসা (আ) সম্পর্কে ইরশাদ করেন £ 

(4:89 4111 ১১০ ১4 আর মূসা আল্লাহ্‌র নিকট বড়ই মর্যাদাশীল ছিলেন। (সূরা 
আহযাব $ ৬৯) 

CSG (৫1 ০12 93 0৮114] এমনও 

আর আমি তোমাদের দুইজনের জন্য এমন দলীল দান করিব উহার ফলে আমার 
আয়াত ও হুকুম আহ্কাম পৌছাইবার কারণে তাহারা তোমাদিগকে কষ্ট দিতে সক্ষম 
হইবে না। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 


- nll ০০ আনি 115. 8১,813 A 
“হে রাসূল! তুমি তোমার প্রতিপালকের পক্ষ হইতে প্রেরিত বস্তু পৌছিয়া দাও রর 
আর মানুষের কষ্ট ও ক্ষতি হইতে আল্লাহই তোমাকে রক্ষা করিবেন বাণী”। (সূরা 
মায়িদাহ £ ৬৭) 
আরো ইরশাদ হইয়াছে ঃ 
1৮০০৮4117০৫ ০, খা] ০0০০ ১৮৮০ ০ 


“যাহারা আল্লাহর রিসালতের দায়িতৃ পালন করে এবং মানুষের কাছে উহা পৌছাইয়া 
দেয় আর আল্লাহ-ই তাহাদের জন্য যথেষ্ট । তিনিই তাহাদের সাহায্য করিবেন ও তিনিই 
তাহাদের সংরক্ষণ করিবেন” । (সূরা আহযাব ৪ ৩৯) 

আলোচ্য আয়াতেও আল্লাহ তা'আলা হযরত মূসা (আ) ও হারূন (আ)-কে এই 
সংবাদ দান করিয়াছেন যে দুনিয়া ও আখিরাতের শুভ পরিণতি তাহাদের জন্যই নির্ধারিত 
আর যাহারা তাহাদের অনুসরণ করিয়া চলিবে, তাহারা ইহকাল ও পরকালের কল্যাণ 


Contents 


সূরা আল-কাসাস ৪৬৭ 


সাধন করিবে। অতঃপর ইরশাদ হইয়াছে $ ১৯৯] (5৫251 ০১1০১১তোমরা 
দুইজন ও তোমাদের অনুসারীগণই বিজয়ী হইবে৷ 


দি পারার রা রা 


455০ 655 4012 11005105428 41 BE 
আল্লাহ তা'আলা ইহা নির্ধারন করিয়া রাখিয়াছেন যে, আমি ও আমার রাসূলগণই 
বিজয়ী হইব । অবশ্যই আল্লাহ শক্তিশালী ও সার্বভৌমত্বের অধিকারী । 
(সুরা মুজাদালাহ £ ২১) 


“ee কি ee 09 


- Call ০১০ SG GUL US ny 
ইব্‌ন জরীর (র) বলেন, আয়াতের অর্থ হইল, “আমি তোমাদিগকে বিজয়ী করিব, 
অতএব ফির“আউন ও তাহার দলবল তোমাদের নিকট পৌঁছাইতে সক্ষম হইবে না” । 
অতঃপর 1৯11 (545৪1 ০০ (91 (50,4 হইতে পৃথক বাক্য শুরু হইয়াছে। 
অর্থ হইল, তোঁমরা ও তোমাদের অনুসারীগণ আমার নিদর্শনসমূহ দ্বারা বিজয়ী হইবে । 
ইবন জরীর (র)-এর ব্যাখ্যা নিঃসন্দেহে বিশুদ্ধ । কিন্তু পূর্ববর্তী ব্যাখ্যা দ্বারাও ইহা বুঝা 
চা না S04 দাসীর রানা রানা নানার? 


॥ 16 
০৮৮০3) ০৮ ৩19৩ ২ 08 পা এ, ন) 
১45. Gl ১94 ০০৮ ৬ টিপ 


। 8 ০ CGF 


৬ ১০০১৪ fx ০৭০৭৬ ০৮ নিক 09 ই 


48) WLS 6) NA 2৮০5০ 
অনুবাদ £ (৩৬) মূসা যখন উহাদিগের নিকট সুস্পষ্ট নিদর্শন লইয়া আসিল 
তাহারা বলিল, ইহা তো অলীক ইন্ত্রজাল মাত্র । আমাদিগের পূর্ব পুরুষগণের কালে 
কখনও এইরূপ কথা শুনি নাই (৩৭) মূসা বলিল, আমার প্রতিপালক সম্যক অবগত 
কে তাহার নিকট হইতে পথনির্দেশ আনিয়াছে এবং আখিরাতে কাহার পরিণাম শুভ 
হইবে । যালিমরা সফলকাম হইবে না। 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ঃ হযরত মূসা ও তাহার ভাই হারূন 
ফির‘আউন ও তাহার মন্ত্রী ও সরদারের নিকট আগমন করিলেন এবং তাওহীদ ও 


Contents 


৪৬৮ তাফসীরে ইবনে কাছীর 


আল্লাহর আনুগত্য সম্পর্কে তাহারা যেই পয়গাম পৌছাইয়াছেন। উহার সত্যতা প্রমাণিত 
হইবার জন্য মু’জিযা ও নিদর্শন তাহারা পেশ করিলেন। কিন্তু ফির‘আউন ও তাহার 
দলবল যখন এ সকল নিদর্শন প্রত্যক্ষ করিয়া বুঝিতে পারিল যে, সত্য সত্যই হযরত 
মূসা (আ) আল্লাহ্‌র পক্ষ হইতে নবী ও রাসূল। তখন তাহারা কুফর ও অবাধ্যতার 
কারণে তাহার সহিত শত্রুতা পোষণ করিল এবং সত্যের অনুসরণ করা হইতে বিরত 
রহিল । তাহাদের কুফরের প্রকাশ ঘটাইয়া তাহারা বলিল £ 

(৪১8০১৯০115৯ [5 ইহা মিথ্যা মনগড়া যাদু ছাড়া কিছুই নহে। ইহা বলিয়া 
তাহারা অপকৌশল করিয়া আল্লাহর নবীর মুকাবিলা করিবার জন্য স্থির সিদ্ধান্ত গ্রহণ 
করিল। 

০৪16 a ie Ca las 

হযরত মূসা (আ) কেবলমাত্র আল্লাহ্‌র ইবাদত করিবার জন্য যেই আহবান 
করিতেছে, উহা তো আমরা আমাদের পূর্বপুরুষদের যুগে কখনও শুনি নাই । আমরা তো 
ই COE RE NE HE নাই 
তাহাদের এই বক্তবের এই জবাবে বলিলেন ৪ 

-৯১১০ ৮৭305 FE ১ el ৪০ 

আমার ও তোমাদের মধ্য হইতে কে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং অন্যকেও 
হেদায়েতের বাণী পৌছায়, আমার প্রতিপালক উহা খুব ভাল জানেন। এবং অচিরেই 
তিনি আমার ও তোমাদের মধ্যে ফয়সালা করিবেন । এই কারণে ইরশাদ হইয়াছে ৪ 
সি] ই 21 95 53 আর কাহার জন্য শুভ পরিণতি অর্থাৎ আল্লাহ্‌র 
সাহায্য ও সফলতা রহিয়াছে উহা স্পষ্ট হইয়া যাইবে। 

০411 0 % $। নিঃসন্দেহে যালিম মুশরিকরা কখনও সফলকাম হইবে না। 


টি 


SB ৩০৪৭ ৮০০৫৫০৬০০৬১০০৮৯০৪ SA 
0s হস ০০৩৮৩০৯১০০০ ৩৮৬৪৩ 


৫ নি ৫৫,০৬4, 


৫9৬ ৬+৯১ ৮19 পি 
৮৫ 4 58 59855 
টা 1, Ee Bett ADD) 5° ঃ ৮১৯০১ ৭5 এ 


শর A ৬:০7 পার্টি $ পার্ট 


১৪০ ৯২ 6 


Contents 


সূরা আল-কাসাস ৪৬৯ 


এ ২৪ a ৬৪464 শা 4602+ রাত 


সর্ট $ ০৯77 ৪ a” & শর্ট 6 পার্ট ৫ ৮৪ ০5 ss 

‘১9 ৮৯১১১ চিন ৩ ১১০১ Es A ১৫1 
ALN Ed ion ৯১১৯০ ঠা 

শার্ট 8 & ৮৬77 ৪ 
i> 

অনুবাদ 8 (৩৮) ফির“আউন বলিল, হে পারিষদবর্গ! আমি ব্যতীত তোমাদিগের 
অন্য কোন ইলাহ্‌ আছে বলিয়া আমি জানি না । হে হামান! তুমি আমার জন্য ইট 
পোড়াও এবং একটি সুউচ্চ প্রাসাদ তৈয়ার কর, হয়ত আমি ইহাতে উঠিয়া মূসার 
ইলাহ্‌কে দেখিতে পারি । তবে আমি অবশ্য মনে সে মিথ্যাবাদী । (৩৯) ফির“আউন 
ও তাহার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করিয়াছিল এবং উহারা মনে 
করিয়াছিল যে উহারা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না। (৪০) অতএব আমি 
তাহাকেও তাহার বাহিনীকে ধরিলাম এবং তাহাদিগকে সমুদ্রে নিক্ষেপ করিলাম ।. 
দেখ যালিমদের পরিণতি কি হইয়া থাকে । (8১) উহাদিগকে আমি নেতা 
দিবসে উহাদিগকে সাহায্য করা হইবে না। (৪২) এই পৃথিবীতে আমি উহাদিগের 
পশ্চাতে লাগাইয়া দিয়াছি অভিশম্পাত এবং কিয়ামতে উহারা হইবে ঘৃণিত । 

তাফসীর ঃ উল্লেখিত আয়াতে আল্লাহ তা'আলা ফির“আউনের কুফর, অহংকার ও 
উপাস্য হইবার মিথ্য দাবীর কথা উল্লেখ করিয়াছেন । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ৪. 

৫৬:০1119 4:০3 (২১২৪ “ফির'আউন তাহার কাওমকে প্রভাবিত করিল, 
লইল” | (সূরা যুখ্রুফ £ ৫৪) 

কারণ ফিরাউন যে তাহাদের মা*বৃদ ও উপাস্য হইতে পারে না এই বোধই তাহাদের 
ছিল না। তাহারা ছিল আহম্মক ও মুর্খ । ফির“আউন তাহাদিগকে বলিল £ 

-0১:3 < ০০ ৫1 ০০০ 1০ Ls ১111507 | 

“হে সভাসদবৃন্দ! আমি ছাড়া অন্য কাহাকেও আমি তোমাদের ইলাহ আছে বলিয়া 

জানি না ও মানি না। আল্লাহ্‌ ইরশাদ করেন ৪ 


প্র 


Contents 


8৭০ তাফসীরে ইবনে কাছীর 


SER ১05 01591 85) (085 ০5৩ ০০০৯২ 
পা 
পারা তারপর 
শাস্তি দ্বারা পাকড়াও করিলেন। অবশ্যই ইহাতে উপদেশ রহিয়াছে এ সকল লোকদের 
জন্য যাহারা ভয় করে”। (সূরা নাধিয়াত £ ২৩ - ২৫) 
উন তাহার লোকজন হইতে আবুগোর উহ কিয় হযরত মূল 
(আ) কে সম্বোধন করিয়া বলিল £ 
- ১৯১৭ wall ০১৭ এ এত ৪০০৪ (11 SIS] 
“যদি তুমি আমাকে বাদ দিয়া অন্যকে মা‘বূদ ও উপাস্য বলিয়া গ্রহণ কর তবে 
অবশ্যই আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করিব” । (সূরা শু“আরা ঃ ২৯) 
< ৮11 || 51 ৮৯৮ ও] এই ob লুল SOLE গে 
ৃ - ২৮০০৬ 
“ফিরাউন তাহার প্রধান মন্ত্রী হামানকে নির্দেশ করিল যে, তুমি একটি সুউচ্চ প্রাসাদ 
নির্মাণের জন্য মাটি পোড়াইয়া ইট তৈয়ার কর, যেন আমি মূসা এর উপাস্যের খোজ 
লাগাইতে পারি। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 


রা “oe ANCE LE «5 Zo 0» AoA 11152 ০5৩ পপ 


চি 


AEE 
“আর ফির‘আউন তাহার প্রধান মন্ত্রীকে বলিল, হে হামান! আমার জন্য একটি সুউচ্চ 
প্রাসাদ নির্মাণ কর, সম্ভবত আমি উহাতে আরোহণ করিয়া আসমানের পথে পৌঁছাইতে 
পারিব এবং মূসার মা'‘বূদে সন্ধান লাভ করিব । আর আমি তো তাহাকে মিথ্যাবাদী মনে 
করি। আর এই রূপেই ফির“আউনের জন্য তাহারা অপকর্মকে সজ্জিত করিয়া দেখান 
হইয়াছে আর সঠিক পথ হইতে বিরত রহিয়াছে। আর ফির‘আউনের.সকল ষড়যন্ত্রই ব্যর্থ 
হইয়াছে” ৷ (সূরা মুমিন ৪ ৩৬-৩৭) 
ফির 'আউনের নির্মিত এই অষ্টালিকা পৃথিবীর সর্বাপেক্ষা উচ্চ অট্টালিকা ছিল। 
ফির“আউন ছাড়া আর কোন উপাস্য আছে এই ব্যাপারে তাহাদের প্রজাদের কাছে হযরত 
মূসা আ)-এর দাবীকে মিথ্যা প্রতিপন্ন করাই ছিল তাহার মুখ্য উদ্দেশ্য । এই কারণেই সে 


Contents 


সূরা আল-কাসাস 8৭১ 


বলিয়াছিল £ ১31 ১০০ 253 5 বস্তুত আমি তাহাকে মিথ্যাবাদী মনে করি । 
ফির‘আউন হযরত মূসা (আ)-কে এই ব্যাপারে মিথ্যাবাদী মনে করিত যে, সে ছাড়া 
আরো মা'বৃদ ও উপাস্য আছে। হযরত মূসা (আ)-এর রিসালতের ব্যাপারে তাহাকে 
মিথ্যাবাদী বলিয়া প্রকাশ করা তাহার উদ্দেশ্য নহে। কারণ সে সৃষ্টিকর্তাকেই স্বীকার 
করিত না, এই কারণেই সে বলিয়াছিল ২ রত সিকি Pot POE PONE HER 
আমি ছাড়া আর কে? সে আরো বলিয়াছিল ঃ 


“9 038 ০ 


Small ১৫ ELEY ৪১০৩ ক ৯০৪ tl 
“হে মুসা ! যদি তুমি আমাকে ব্যতিত অন্য কাহাকে উপাস্য বলিয়া গ্রহণ কর তবে 
অবশ্যই আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করিব” । (সূরা শু“আরা £ ২৯) 
সে আরো বলিয়াছিল ৪ ৪১ 2 411 ১০] 4০15৫ SL U4 হে 
সভাসদবর্গ! আমি ছাড়া তোমাদের আর কোন উপাস্য আছে বলিয়া আমি জানি না। 


- ৯৯০০ 
“ফির“আউন. অহংকার ও অবাধ্যতা প্রকাশ করিয়াছিল এবং দেশে বহু ফাসাদ সৃষ্টি 
করিয়াছিল তাহাদের ধারণা ছিল কিয়ামত বলিতে কিছু নাই আর আল্লাহর দরবারে 
তাহাদের উপস্থিতও হইতে হইবে না” । 
ell 42501 135 ৬০ এ০০ 5০ ০৯৯ 
অতঃপর তোমার প্রতিপালক তাহাদের উপর শাস্তির চাবুক বৃর্ষণ করিলেন! 
নিপল | (সূরা ফাজ্র 8 ১৩) 
এই কারণে ইরশাদ হইয়াছে ৪7711১12১75 552 ১১২3 অতঃপর আমি 
তাহাকে ও তাহার লোক লশ্করকে পাকড়াও করিলাম এবং তাহাদিগকে নদীতে নিক্ষেপ 
করিলাম । একই সকালে তাহাদের সকলকে পানির মধ্যে ডুবাইয়া মারিলাম । 
০1511 Lisle ১4 (814 ৮ অতএব যালিম মুশরিকদের পরিণতি যে কি 
? উহা লক্ষ্য কর। আমি তাহাদিগকে এমন নেতা করিয়াছি যে, যাহারা রাসূলগণকে 
মিথ্যা প্রতিপন্ন করিবার ও সৃষ্টিকর্তাকে অস্বীকার করিবার বেলায়, তাহাদের অনুসরণ 
করিয়া চলে তাহাদিগকে দোযখের দিকে তাহারা আহবান করে । 


০4 


১১১৯ ¥ 53511 0 $29 আর কিয়ামত দিবসে তাহাদের কোন প্রকার সাহায্য 
করা হইবে না। অতএব তাহারা পৃথিবীতে লাঞ্ছিত হইয়াছিল এবং পরকালেও লাঞ্ছিত 


Contents 


৪৭২ তাফসীরে ইবনে কাছীর 


হইবে যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে 8 ৫] ১০0১ ১ 1১০১/১1 আমি তাহাদিগকে 
সিটির তাহাদের কোন সাহায্যকারী ছিল না। (সূরা মুহাম্মাদ ৪ ১৩) 
আর এই পৃথিবীতে আমি ফির'আউন ও তাহার অনুসারীদের পশ্চাতে লা'নত 
রা TAO tks 2 Ten Hote: OE SUE: যেমন তাহাদের পূর্বে 
আশ্বিয়ায়ে কিরামের মুখে তাহারা অভিশপ্ত ছিল। আর কিয়ামতে দিবসেও তাহারা 
অসহায় ও দুর্দশগ্রস্থ হইবে৷ কাতাদাহ (র) বলেন, আলোচ্য আয়াতের মর্ম 1,451, 
Slt S41 ০০১ ২৭ 7925 2১ ০০৬ ৯ এর মর্মের অনুরূপ । ছেদ) 


(১৮৮০৮ 5০৯৮ Ab পি পাপা 1 / ২76৬০০৮৬০0৬ ৮৮ 

%9১। 2 পাপন পন ad টি ১9. 
৬৮8 পারব st ol 22, 
৮১৬০০০১১৩০১ ০৪১৩ 


ম্যাগি বনের 
দিয়াছিলাম কিতাব, মানব জাতির জন্য জ্ঞান-বর্তিকা, পথ-নির্দেশ ও দয়াস্বরূপ ৷ 
যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে । 

তাফসীর ঃ উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে তিনি ফির'আউন 
ও তাহার দলবলকে ধ্বংস করিবার পর তাহার খাস বান্দা ও রসূল হযরত মূসা (আ)-কে 
তাওরাত গ্রন্থ দান করিয়াছিলেন। 

81981298111 05 ৬৬১ 5 এই আয়াত দ্বারা বুঝা যায় যে হযরত মুসা 
(আ)-এর প্রতি তাওরাত গ্রন্থ অবতীর্ণ করিবার পর আল্লাহ তা'আলা ব্যাপকভাবে কোন 
উম্মাতকে ধ্বংস করেন নাই বরং আল্লাহর নেক বান্দাগণকে তাহার শক্র ও মুশরিকদের 
সহিত যুদ্ধ করিবার জন্য নির্দেশ দিয়াছেন । যেমন ইরশাদ হইয়াছে ঃ 
০ পুত ere O08 Oe 9৪ ০ শত - 2 0 2 “0 0 “0+ oer 8 0 7 0 ৬ 
৫2০ ৩১০১ 14৪ 4৮০৯8 Ki ally ls ৬০৩ ১৬০১৪ 2S 

- 42১1) 5531 ৮৪৬৪ 

“আর ফির'আউন, তাহার পূর্ববর্তী লোক এবং উল্টাইয়া দেওয়া বসতীর অধিবাসীরা 

অপরাধ করিয়াছিল । তাহারা তাহাদের প্রতিপালকের পক্ষ হইতে প্রেরিত নবীর অবাধ্য 


হইয়াছিল। অতএব তিনি তাহাদিগকে কঠিন হাতে পাকড়াও করিয়াছিলেন” । (সূরা 
হাঞ্ধীহ ৪ ৯-১০) 


Contents 


সূরা আল-কাসাস ৪৭৩ 


ইব্‌ন জরীর (রে) বলেন, ইবন বাশৃশার (র) ..... আবু সাঈদ খুদ্রী (রা) হইতে 
বর্ণিত । আল্লাহ তা'আলা তাওরাত নাযিল করিবার পর কোন জাতিকে না আসমানী শাস্তি 
দ্বারা ব্যাপকভাবে ধ্বংস করিয়াছেন আর না যমীনের শাস্তি দ্বারা ধ্বংস করিয়াছেন । অবশ্য 
হযরত মূসা (আ)-এর পরে কেবলমাত্র একটি বস্তির লোকদিগকে বানরে রূপান্তরিত করা 
হইয়াছিল। অতঃপর তিনি এই আয়াত পাঠ করিলে ৪ 


খা 93০8] (12 Ce 4০9০ লে ০৪০ CSE 
“আমি পূর্ববর্তী উন্মাতগণকে ধ্বংস করিবার পর আমি মুসা আ) তাওরাত গ্রন্থ দান 
করিয়াছিলাম” | ইব্‌ন আবু হাতিম (র) ও আওফ ইব্‌ন আবু হাবীবাহ্‌ (র) হইতে অনুরূপ 
রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন। আবু বকর বায্যার (র) তাহার “মুসনাদ” গ্রন্থে আম্র 
ইব্‌ন আলী আল-ফাল্লাস (র) ..... আবূ সাঈদ (রা) হইতে মাওকৃফরূপে অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। অনুরূপ তিনি নাসর ইব্‌ন আলী (র) ..... আবু সাঈদ (রা) হইতে 
মারফুরূপে বর্ণনা করিয়াছেন । _ | 
HES 21১৮ 55 OP 35 2০ 5 LCT ০ 
“আল্লাহ তা'আলা আসমানী ও যমীনী শাস্তি দ্বারা কেবল হযরত মূসা (আ)-এর পূর্বে 
কোন জাতিকে ধ্বংস করিয়াছেন” ৷ অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) এই আয়াত পাঠ করিলেনঃ 
ISSR XTC ২০০ ১০ জে এত (এ ৪15 
১৩ ৪৭৯১ wll 5০, হযরত মূসা আ)-এর প্রতি নাযিল কৃত 
তাওরাত শরীফ পথ ত্রষ্টতা ও অন্ধত্ব হইতে বাচিয়া থাকিবার জন্য জ্ঞান লাভের উপায়, 
হকের উপর পরিচালিত হইবার জন্য হেদায়েত এবং আমলে সালিহ্‌ ও সৎকাজ করিয়া 
রহমত হাসিল করিবার উপকরণ । 


০১১৪০ ১৫1০ এই ব্যবস্থা এই জন্য করা হইয়াছে যেন তাহারা উপদেশ গ্রহণ 
করে। 


পলিপ পর্ণ ৪ 


US mn Sin, ০১ ৮৫৫ 
& ৬ 2 Ei এ Ad BLL, ০৯ Ad তর শার্ট AA 
PEO ১৮১০4209550 ও £0 


ঞ ৰ 


৩০৮৩ ৩9 Co nie SS ০৪ ১০০৬ 


ইব্‌ন কাছীর-_৬০ (৮ম) 


Contents 


8৭8 ১৮৮ 


$ ৬ ৩৫৮ ৪ 


মি ৯৮৮ ৬ I ১৫ €%. 4৫ 287৫ | 
SAAR ৩৪ ১৫ ১2৫ এ 
2 
ke tnd dene Are HS 2 
PAE 
Ee 
অনুবাদ 8 (88) মুসাকে যখন আমি বিধান দিয়াছিলাম, তখন তুমি পশ্চিম প্রান্তে . 
উপস্থিত ছিলে না এবং তুমি প্রত্যক্ষদর্শীও ছিলে না। (8৫) বস্তুত অনেক মানব 
গোষ্ঠির আবির্ভাব ঘটাইয়াছিলাম, অতঃপর উহাদিগের বহু যুগ অতিবাহিত হইয়া 
গিয়াছে তুমি তো মাদইয়ান বাসীদের মধ্যে বিদ্যমান ছিলে না, উহাদিগের নিকট 
আমার আয়াত আবৃত্তি করিবার জন্য । আমিই তো ছিলাম রাসূল প্রেরণকারী । ৫৪৬) 
মুসাকে যখন আমি আহ্বান করিয়াছিলাম, তখন তুমি তুর পর্বতের পাশে উপস্থিত 
ছিলে না, বস্তুত ইহা তোমার প্রতিপালকের নিকট হইতে দয়াস্বরূপ, যাহাতে তুমি 
এমন সম্প্রদায়কে সতর্ক করিতে পার যাহাদিগের নিকট তোমার পূর্বে কোন 
সতর্ককারী আসে নাই, যেন উহারা উপদেশ গ্রহণ করে । (৪৭) উহাদিগের কৃতকর্মের 
জন্য তাহাদিগের কোন বিপদ হইলে উহারা বলিত, হে আমাদিগের প্রতিপালক ! 
তুমি আমাদিগের নিকট কোন রাসূল প্রেরণ করিলে না কেন ? করিলে আমরা 
তোমার নিদর্শন মানিয়া চলিতাম এবং আমরা হইতাম মু'মিন। 
তাফসীর ঃ উল্লেখিত আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলা হযরত মুহাম্মদ (সা)-এর 
নবুওয়াতের দলীল পেশ করিয়াছেন। যেহেতু তিনি এক অশিক্ষিত গোত্রে জন্মগ্রহণ 
করিয়াছেন, তিনি নিজেও লেখা পড়া জানিতেন না অথচ, তিনি পূর্ববর্তী ঘটনাবলীর 
ংবাদ নির্ভুলভাবে দিয়াছেন, যেন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন৷ অতএব বুঝিতে 
হইবে আল্লাহ্র পক্ষ হইতে অহীর মাধ্যমেই তাহাকে অবগত করা হইয়াছে । যেমন তিনি 
হযরত মারইয়াম (আ)-এর ঘটনাবলী সম্পর্কে খবর দিয়াছেন । ইরশাদ হইয়াছে ঃ 


০.০ ০০ ক ৮৩০০৩5০৩৫০৪ ঠ০০৪ প৩9৩০৬ 2072 0 0 oes 02 পাতা 
শ ০৯ 


- UF 


চে ৬£ 


Contents 


সূরা আল-কাসাস 8৭৫ 


“হে মুহাম্মদ ! মারইয়ামের তত্ত্বাবধান করিবার ব্যাপারে যখন তাহার আত্বীয়-স্বজন 
পরস্পর বিরোধ করিয়া উহার ফয়সালা করিবার জন্য পানিতে কলম নিক্ষেপ করিতেছিল 
তখন ও তো তুমি তথায় উপস্থিত ছিলে না। (সূরা আলে ইমরান ৪ ৪৯) অথচ ঘটনাটি 
নির্ভলভাবে তুমি মানুষকে জানাইয়াছ”। অতএব ইহা স্পষ্ট যে আল্লাহ তা'আলা অহীর . 
মাধ্যমেই তোমাকে অবগত করিয়াছেন । অনুরূপভাবে হযরত নূহ (আ)-কে প্লাবন হইতে 
মুক্তি দান ও তাহার কাওমকে নিমজ্জিত করিবার সময়ও হযরত মুহাম্মদ উপস্থিত ছিলেন 
না, কিন্তু আল্লাহ তা'আলা অহীর মাধ্যমে তাহাকে সকল ঘটনা সবিস্তারে জানাইয়াছেন। 
ইরশাদ হইয়াছেঃ 
০৬৪ 9৩০১ ৮০০ ৪ ০০ LIN ৯ সি এল ৬ এ, 


গা 
% ॥ 5 


- 232৮1] Cl ও ul 2০৭০৪1১৯4০৪ ৬০০ 
“ইহা গায়েবের সংবাদ যাহা অহীর মাধ্যমে তোমাকে দান করিয়াছি, ইহার পূর্বে না 
তুমি এ সকল সংবাদ জানিতে না তোমার কাওম জানিত। অতএব তুমি ধৈর্যধারণ কর, 
শুভ পরিণতি মুত্তাবীদের জন্যই নিদিষ্ট” (সূরা হুদ £ ৪৯) 
অন্য সূরায় ইরশাদ হইয়াছে ৪ 
এ] 4১১৪০ 51 2০ (115 “ইহা গায়েবের সংবাদ যাহা আমি 
তোমার নিকট বলিতেছি”। (সুরা আলে-ইমরান £ 8৪) হযরত ইউসুফ (আ)-এর 
ঘটনায় উল্লেখ £ | 
৯৮172৮10080 এ ২১৯৩১ TL 
2৮ 
“ইহা গায়েবের সংবাদ যাহা অহীর মাধ্যমে আমি তোমাকে জানাইতেছি অথচ, 
ইউসুফ (আ)-কে হত্যা করিবার ষড়যন্ত্র করিবার সময় তাহার ভ্রাতাগণ যেই সিদ্ধান্ত 
গ্রহণ করিয়াছিল তখন তুমি উপস্থিত ছিলে না” । সূরা তো-হা এর মধ্যে উল্লেখ, 41153 
তোমার নিকট বর্ণনা করিয়া থাকি”। এখানেও আলোচ্য আয়াতে আল্লাহ্‌ হযরত মূসা 
(আ)-এর ঘটনা শুরু হইতে শেষ পর্যন্ত ঘটনা বর্ণনা করিয়াছেন। এবং কিভাবে তাহার 
উপর অহী অবতীর্ণ হইল এবং আল্লাহ্‌ তাআলা তাহার সহিত কিভাবে কখন কথা 
বলিলেন ৷ ইরশাদ করিয়াছেন £ 
9581 ০৮০৪০ ০৪1 18598 1 Al ls ৪ 0৪ 
“হে মুহাম্মদ! যখন আল্লাহ্‌ তাআলা মূসা (আ)-এর সহিত একটি সবুজ বৃক্ষ হইতে 
কথা বলিয়াছিলেন, সে গাছটি ছিল পাহাড়ের পশ্চিম প্রান্তে । একটি ময়দানের পার্শ্বে 
তথায় তো তুমি অবস্থান করিতেছিলে না” । 


Contents 


৪৭৬ তাফসীরে ইবনে কাছীর 


১১৯০] 2০584 0০৪ আর তুমি তো উপস্থিত লোকদের মধ্যেও ছিলে না। 
কিন্ত আল্লাহ্‌ তা'আলা অহীর মাধ্যমে তোমাকে সবিস্তারে সে সকল ঘটনাবলী 
জানাইয়াছেন। যেন উহা তোমার নবুওয়াতের জন্য এসকল লোকদের নিকট দলীল 
হইতে পারে, যাহারা পূর্ববর্তী আধিয়ায়ে কিরামের অহীকেও তাহাদের উপর নাধিলকৃত 
আল্লাহর দলীল প্রমাণ সমূহকে তুলিয়া বসিয়াছে। 

CsCl ele IS 5255 Jal ৬৪093 55 

আর হে মুহাম্মদ ! তুমি তো মাদইয়ান বাসীদের মধ্যেও অবস্থান কর নাই । বরং 
আমি শু“আইব (আ) সম্পর্কেও তাহার কাওমের সহিত সে যে কথাবার্তা বলিয়াছিল এবং 
তাহারা যেই জাবাব দিয়াছিল, অহীর মাধ্যমে তোমাকে জানাইয়াছি এবং তুমি উহা এই 
সকল কাফির মুশরিকদের নিকট পাঠ করিয়া শুনাইতেছ। 

4,০১০ Li <, তুমি তো ঘটনাস্থলে উপস্থিত ছিলে না, কিন্তু আমি সকল 
ঘটনাবলী অহীর মাধ্যামে জানাইয়াছি এবং মানব জাতির নিকট তোমাকে রাসূল হিসাবে 
প্রেরণ করিয়াছি । 

ইমাম নাসাঈ (র) আলী ইবৃন হুজ্র (র) ..... হযরত আবু হুরায়রা (রা) হইতে 
বরণিত। তিনি (:4:031 ১41 32, ৩১% 9 এর তাফসীর প্রসংগে তিনি 
বলেন, উম্মাতে মুহাম্মদীকে জ্ঞাত করা হইল, হে উক্মাতে মুহাম্মদী ! তোমাদের প্রার্থনার 
পূর্বেই তোমাদিগকে আমি দান করিয়াছি এবং তোমাদের দু“আ করিবার পূর্বেই আমি 
জবাব দিয়াছি। ইব্‌ন জরীর ও ইবন আবূ হাতিম রে) ..... একদল রাবীর সুত্রে আমাশ 
(রা) হইতে রিওয়ায়েতটি বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জরীর (রে) ..... আবু যুর“আহ রে) 
হইতে ইহাকে আবু যুর“আহর কালাম বলিয়া উল্লেখ করিয়াছেন । 

মুকাতিল ইব্‌ন হাইয়্যান (র) 459431 ১১11 ৮৮4 ৯3 ১৫1০9 তাফসীর 
প্রসংগে বলেন, ইহার অর্থ হইল, হে মুহাম্মদ ! তুমি তুর পর্বতের পার্শ্বে উপস্থিত ছিলে না 
যখন আমি তোমার উন্মাতকে ডাকিয়া তোমার প্রতি ঈমান আনিবার জন্য হুকুম 
করিয়াছিলাম, যখন তোমাকে প্রেরণ করা হইবে অথচ, তখন তাহারা তাহাদের পূর্ব 
পুরুষদের পৃষ্ঠদেশে অবস্থান করিতেছিল। কাতাদাহ (র) বলেন, আয়াতের অর্থ হইল, 
হে মুহাম্মদ! তুমি তো তখন তুর পর্বতের পার্শ্বে ছিলে না, যখন আমি মুসা (আ)-কে 
আহবান করিয়াছিলাম। এই ব্যাখ্যাটি ML (০ 
০31 ০5 এর সহিত অধিক সামঞ্জস্য রাখে। আল্লাহ্‌ তাআলা অন্যান্য আয়াতে 
আরো অধিক স্পষ্ট করিয়া উল্লেখ করিয়াছেন তুর পর্বতের নিকট তিনি হযরত মূসা 
(আ)-কেই আহবান করিয়াছিলেন। যেমন ১. 5, ৫৩১ ১1 আর যখন তোমার 
প্রতিপালক মুসা (আ)-কে আহবান করিয়াছিলেন । (সূরা শু“আরা ৪ ১০) 


Contents 


সূরা আল-কাসাস ৪৭৭ 


১৮ ১০১৪০]। 50145) 09501 “আর যখন তাহার প্রতিপালক “তুয়া' 
নামক পবিত্র উপত্যকায় তাহাকে আহবান করিয়াছিলেন” ৷ (সূরা না্যি'আত £ ১৬) 


“ee ০ 


রি Ell ২০০৯ ১০902553815 

“আর যখন আমি তাহাকে মূসা (আ) তুর পর্বতের ডাইন দিক হইতে আহবান 
করিয়াছিলাম এবং তাহার সহিত কথা বলিয়া তাহাকে আমার নৈকট্য দান 
করিয়াছিলাম” । (সূরা মারইয়াম ৪ ৫২) 

4) ০০০০) ৫17 অর্থাৎ হে মুহাম্মদ ! তুমি তো তুর পর্বতের পাশে বিদ্যমান 
৮ রা রা 
এবং এ ঘটনা সম্পর্কে অবহিত করিয়াছেন এবং আর তোমাকে তাহার বান্দাগণের প্রতি 
রাসূল হিসাবে প্রেরণ করিয়া তিনি তাহাদের উপরও অনুগ্রহ করিয়াছেন । 


05 তর 


- 99১4১451৫৮1 UG ০ ১১০ ০০৫05 5 9৯০ . 
“যেন তুমি এ কাওমকে সতর্ক করিতে পার যাহাদের নিকট তোমার পূর্বে কোন 
নবীর আগমন ঘটে নাই । সম্ভবত তোমার প্রতি প্রেরিত বাণীর মাধ্যমে তাহারা উপদেশ 
গ্রহণ করিবে” । 


Ys NSLS 

“হে মুহাম্মদ (সা) তোমাকে এঁ সকল কাফির ও মুশরিকদের প্রতি রাসূল করিয়া এই 
জন্য প্রেরণ করা হইয়াছে যেন তাহাদের উপর দলীল কায়েম হয় এবং তাহাদের সকল . 
ওষর শেষ হইয়া যায়। তাহাদের অপকর্মের ফল হিসাবে যখন তাহাদের উপর শাস্তি 
অবতীর্ণ হইবে, তখন যেন তাহারা বলিতে না পারে যে আমাদের নিকট তো কোন 


রাসূলের আগমণ ঘটে নাই। আর কেহ আমাদিগকে সর্তকও করে নাই। যেমন আল্লাহ 
তা“আলা পবিত্ৰ কুরআন অবতীর্ণ করিবার পর। 


oo 


০1 ৩ ১১৩১০৯৯০০০০ LES UH CS eli 
ee SALE Lid Ce UAC 410১8 Ss 3 Salis) ppl 


৫ 2 028923 ০ পু 463 ০ তু ০ 


2727 

“তোমরা হয়ত বলিতে পার যে, কিতাব তো আমাদের পূর্ববর্তী দুইটি সম্প্রদায়ের 
উপর নাযিল করা হইয়াছিল আর আমরা উহার শিক্ষা হইতে বে-খবর ছিলাম । অথবা 
তোমরা হয়ত বলিতে পার, যদি আমাদের উপর কিতাব অবতীর্ণ করা হইত, তবে 


Contents 


৪৭৮ তাফসীরে ইবনে কাছীর 


অবশ্যই আমরা তাহাদের অপেক্ষা অধিক সুপথগামী হইতাম । অতএব এখন তোমাদের 
নিকট তোমাদের প্রতিপালক পক্ষ হইতে দলীল সমাগত হইয়াছে আর সমাগত হইয়াছে 
হিদায়াত ও রহমত । (সূরা আন“আম ৪ ১৫৬ - ১৫৭) 

আরো ইরশাদ হইয়াছে £ | 


JADED 401 ৪5১৭৩ 554200১2১১৭ ১১৯৬০ 95 

“আল্লাহ তা'আলা রাসূলগণকে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ 
করিয়াছেন, যেন রাসূলগণের আগমনের পর আল্লাহর উপর কাহারও কোন ওজর বাকী 
না থাকে ।” (সূরা নিসা ৪ ১৬৫) 


আরো ইরশাদ হইয়াছে ৪ 
৮125 18051655747847558719 
০ ৮ ৮:& ৩ #2 ০ oo পা ৩650 25 
- ১৪১১ 3৩১০১০০১০৮০ 0৭ 01915 
হে আহলে কিতাবগণ! তোমাদের নিকট রাসূল প্রেরণের বিরতির পর আমার 
রাসূলের আগমন ঘটিয়াছে। যিনি তোমদিগকে সুস্পষ্টভাবে আল্লাহর হুকুম বর্ণনা 
করিবেন। যেন তোমাদের পক্ষে কিয়ামত দিবসে ইহা বলা অসম্ভব না হয় যে আমাদের 
নিকট তো কোন সুসংবাদদাতা ও সতর্ককারীর আগমন ঘটে নাই । এখন তো তোমাদের 


নিকট সুসংবাদদাতা ও সতর্ককারীর আগমন ঘটিয়াছে। (সূরা মায়িদাহঃ ১৯) এই বিষয়ে 
আরো বহু আয়াতে পবিত্র কুরআনে বিদ্যমান । 


bh ai ot & রসে 
৯6০০৬ 553৮19৩6৮০০ SAAS ১৫ 
KA চিক 2: 528528 ০. 6 
৩০৮৮ 19 ০4১ ৩১ ৮৭5 5১91 ৮ 119১৩219৮৮৮ 
১:৫৫ ৩৩ ॥ 
| ০১৮ ১৬ i 191,582 
$ { ৬:০5 7৫ ৬০ 
Nn Sf Ce SH di Se SRG £1 
০9 $ রা 


'৩:০০০ No SS 


Contents 


সূরা আল-কাসাস ৪৭৯ 
॥ ৮ 5782 
০৮ ১১ (০৫০৩৯৮৬০৫০৬ ১0 * 


2 


SAS “dh ৩ ৭/০০৮০০৪৮৯ 9০৮০০ 
24805 


৪. উঠি 
55১55058405) 8 ০ ১১ 


£ (৪৮) অতঃপর যখন আমার নিকট হইতে উহাদিগের নিকট সত্য 
আসিল, উহারা বলিতে লাগিল মৃসাকে যে রূপ দেওয়া হইয়াছিল তাহাকে সেইরূপ 
দেওয়া হইল না কেন ? কিন্তু মুসাকে যাহা দেওয়া হইয়াছিল, তাহাকে উহারা 
অস্বীকার করে নাই ? উহারা বলিয়াছিল, উভয়ই যাদু একে অপরকে সমর্থন করে 
এবং তাহারা বলিয়াছিল আমরা প্রত্যেককে প্রত্যাখ্যান করি (৪৯) বল, তোমরা যদি 
সত্যবাদী হও আল্লাহ্‌র পক্ষ হইতে এক কিতাব আনয়ন কর যাহা পথনির্দেশ 
এতদুভয় হইতে উৎকৃষ্টতর হইবে । আমি সে কিতাবের অনুসরণ করিব । (৫০) 
অতঃপর উহারা যদি তোমার আহবানে সাড়া না দেয়, তাহা হইলে জানিবে উহারা 
তো কেবল নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে । আল্লাহর পথনির্দেশ অগ্রাহ্য 
করিয়া যে ব্যক্তি নিজ খেয়াল খুশীর অনুসরণ করে তাহা অপেক্ষা অধিক বিভ্রান্ত আর 
কে ? আল্লাহ যালিম সম্প্রদায়কে পথ নির্দেশ করে না। (৫১) আমি তো তাহাদিগের 
পরপর বাণী পৌছাইয়া দিয়াছি, যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে। 
তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, যদি কাফির ও মুশরিকদের নিকট নবী 
রাসূল প্রেরণ না করিয়াই তাহাদিগকে তাহাদের অপকর্মের দরুন শাস্তি দেওয়া হইতে 
তবে তাহারা অবশ্যই ওজর পেশ করিত যে, আমাদের নিকট তো সঠিক পথ প্রদর্শনের 
জন্য কোন নবী রাসূল আগমন করেন নাই। কিন্ত যখন তাহাদের নিকট মুহাম্মদ (সা) 
সত্য লইয়া আগমন করিলে তখন তাহারা মূর্খতা, শত্ৰুতা ও অহংকার ভরে বলিল, 25 
(০১০9০ 1559 05 0৯০ 5০] মূসা (আ) যেই রূপ নিদর্শন দান করা হইয়াছিল মুহাম্মদ 
(সা) কে তদ্রুপ নিদর্শন কেন দেওয়া হয় নাই। অর্থাৎ মূসা (আ)-কে লাঠির মু'জিযা, 
হাত উজ্জ্বল হইবার মুজিযা, তুফান, টিড্ডি, উকুন, রক্ত, ফসল হাস, নদীর মধ্যে পথ 
হইয়া যাওয়া, মেঘমালার দ্বারা ছায়াদান, মান্না ও সালওয়ার অবতরণ ও অন্যান্য যেই 
সকল মু’জিযা দেওয়া হইয়াছিল, মুহাম্মদকে তদ্রুপ মুজিযা দেওয়া হইল না কেন? যাহা 
তিনি ফির“আউন ও তাহার দলীয় লোকদের নিকট দলীল হিসাবে পেশ করিয়াছিলেন । 


Contents 


৪8৮০ তাফসীরে ইবনে কাছীর 


তদ্রুপ মু‘জিযা মুহাম্মদ (সা)-কে দেওয়া হইলা না কেন ?অথচ, হযরত মূসা (আ) এ 
সকল স্পষ্ট দলীল পেশ করা সত্তেও ফির“আউন ও তাহার দলীয় লোকজনকে হেদায়েত 
করিতে সফল হন নাই। বরং তাহারা মুসা ও তাহার ভাই হারূনকে নবী মান্য করিতে 
অস্বীকার করিয়াছে। যেমন ইরশাদ হইয়াছে ঃ 


50110 আও টির 


- ১৪১০৯ ৭৫ ০৯০ 0৩১৯১ 

“ফির'আউন ও তাহার সাথীসংগীরা হযরত মূসা (আ) কে বলিল, তুমি কি আমাদের 
নিকট এই জন্য আসিয়াছ যে, তুমি আমাদিগকে আমাদের পূর্ব পুরুষদের ধর্ম হইতে 
ফিরাইবে? আর দেশে তোমাদের দুইজনের কর্তৃত্ ও রাজত্ব প্রতিষ্ঠিত হইবে । আমরা 
তো তোমাদের প্রতি বিশ্বাসী নহি” । (সূরা ইউনুস 8 ৭৮) 

আরো ইরশাদ হইয়াছে ৪ 

Sil all 05 19248 (নিই “অতঃপর তাহারা মূসা ও হারনকে মিথ্যা 
প্রতিপন্ন করিল এবং ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইল” । এখানে ইরশাদ হইয়াছে ঃ 

055১০ ০০৮০ পে Cg SE 
মুসা আ) এর প্রতি যেই সকল মু'জিযা অবতীর্ণ হইয়াছিল উহা কি তাহারা অস্বীকার 
করে নাই ? 1১৯৮০ এ ১/১৯ 15108 তাহারা বলিল, উভয়ই যাদুকর, উহাদের একে 
অন্যের সাহায্য করে। 

১৮৫ 4৪০ 1151-3$ আর তাহারা ইহা বলিল, আমরা তো সকলেই অমান্য 
করি। যেহেতু হযরত মূসা ও হারূন (আ)-এর পারস্পরিক গভীর সম্পর্ক এই কারণে 
আয়াতে কেবল হযরত মূসা (আ)-এর উল্লেখ করা হইল। উদ্দেশ্য হযরত মুসা ও হযরত 
হারূন উভয়ই । যেমন কবি বলেন ৪ | 


Cl Cl ll ool x 105010০৮৪21 ৫ ৪১1 0 

“যখন আমি কোন দেশের উদ্দেশ্য বাহির হই, তখন আমি ইহা জানি না যে কল্যাণ 
আমি লাভ করিব না অকল্যাণ আমাদের স্পর্শ করিব” । এখানে কবি তাহার কবিতায় যদি 
ও শুধু কল্যাণ এর উল্লেখ করিয়াছেন, কিন্তু যেহেতু কল্যাণ ও অকল্যাণ একটি অপরটির 
সহিত পাশাপাশি অবস্থান করে, অতএব কবি শুধু একটির উল্লেখ করাই যথেষ্ট মনে 
করিয়াছেন। মুজাহিদ রে) বলেন, ইয়াহুদীরা কুরাইশদিগকে রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
আয়াতে উল্লেখিত প্রশ্ন করিতে শিখাইয়া ছিল। অতঃপর আল্লাহ তা'আলা তাহাদের 
প্রশ্নের উত্তরে নাযিল করেন $ 


Contents 


সূরা আল-কাসাস ৪৮১ 


- 1৪০5৪ ৪ as [5115 4:১৪, ১০ ০৪৭ 59 Ls AS d's 
তাহারা কি মূসা (আ) এর প্রতি প্রেরিত মু*জিযা সমূহকে অমান্য করে নাই? তাহারা 
বলিয়াছিল মূসা ও হারূন উভয়ই যাদুকর, তাহারা একে অন্যের সাহায্য করিয়া থাকে । 
এবং একে অন্যকে সমর্থন করে। ১15৯৮, দ্বারা মুসা ও হারূন উদ্দেশ্য । সাঈদ ইব্‌ন 

জুবাইর রে) এই ব্যাখ্যা পেশ করিয়াছেন এবং ইহা অধিক নির্ভরশীল ব্যাখ্যা । 

মুসলিম ইব্‌ন বাশ্শার ..... হযরত ইবন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ 
৩1৯, হযরত মুহাম্মদ ও হযরত মূসা (আ)-কে বুঝান হইয়াছে। হাসান বাসরী (র) 
ও এই রূপ বর্ণনা করিয়াছেন। হাসান ও কাতাদাহ (র) বলেন, ৩ ১৯1... হযরত মুহাম্মদ 
ও হযরত ঈসা (আ)-কে বুঝান হইয়াছে। কিন্তু এই ব্যাখ্যা ঠিক নহে। এখানে তো 
হযরত ঈসা (আ)-এর কোন আলোচনাই হয় নাই। 

এক কিরাত অনুসারে এখানে 1৯ ১1৯০ পড়া হইয়া থাকে । এই কিরাত 
অনুসারে আলী ইব্‌ন আবু তালহা ও আওফী (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 
বর্ণনা করেন ৪ ১১৯, কুরআন ও তাওরাত দুইটি যাদু । আসিম জুনদী, সুদ্দী, আব্দুর 
রহমান ইব্‌ন যায়িদ ইবৃন আসলাম (র)ও অনুরূপ মন্তব্য পেশ করিয়াছেন। ইকরিমাহ 
(র) বলেন, তাওরাত ও ইঞ্জীল বুঝান হইয়াছে । আবু যুর“আহ (র) হইতে অনুরূপ 
বর্ণিত। ইব্‌ন জরীর (র) এই পোষণ করেন। যাহহাক (র) বলেন, ইঞ্জীল ও কুরআন 
উদ্দেশ্য । কিন্তু « ১১ দ্বারা বাহ্যিক দৃষ্টিতে কুরআন ও তাওরাত বুঝাই সহজ। কারণ 
ইহার পরই ইরশাদ হইয়াছে £ 

EE. 0455 এএএা 2 TPE টি 

“হে মুহাম্মদ ! তুমি বলিয়া দাও তোমরা আল্লাহর পক্ষ হইতে এমন এক কিতাব 
পেশ কর, যাহা এই দু'টি কিতাব অপেক্ষা অধিক বেশী সুপথ প্রদর্শনকারী । আমি উহার 
অনুসরণ করিব” । 

পবিত্র কুরআনের একাধিক স্থানে কুরআন ও তাওরাতের উল্লেখ একই সাথে করা 
হইয়াছে। যেমন - 
3১১১৭০৩০০০৮ le ৪ ০৯ ৪ এ 0১৪ ১০৬১ 

5 SLT sill 

“তুমি বল, যেই কিতাব, নূর ও মানব জাতির হেদায়েতের উপায় হিসাবে মূসা পেশ 
করিয়াছিল উহা কে নাযিল করিয়াছিল ? এবং ইহা (কুরআন) এক মহান মুবারক গ্রন্থ 
যাহা আমি নাযিল করিয়াছি” । (সূরা আন'আম ৪ ৯১) 
_ ইব্‌ন কাছীর__৬১ (৮ম) 


৪৮২ তাফসীরে ইবনে কাছীর 


সূরা আন“আমের শেষে উল্লেখ, (5341 le ALS Sl me CS ০৪ 
1... ০০৯1 “অতঃপর আমি মৃসাকে কিতাব দান করিয়াছিলাম যাহাতে উত্তমরূপে 


| তায | ইহার পর পরই ইরশাদ হইয়াছে ঃ 


০০৯১০ ll VT ১৪৯০৪ এ (০ ২১1০১154415 
বা কি ৩ এ ৫ গস 
অতএব তোমরা ইহার অনুসরণ কর। সম্ভবত ৪ তোমাদের উপর অনুগ্রহ করা হইবে” । 
(সুরা আন“'আম ৪ ৯২) 
রাসূলুল্লাহ (সা)-এর কুরআন পাঠ শ্রবণ করিয়া জিন্রা বলিয়াছিল £ 
- 4242 082 0৮39৮ ৮০৬০ ৯৪ ০০ ০১৪35 0০৮৭ 
“আমরা হযরত মূসা আ)-এর পরে অবতারিত এক কিতাব পাঠ করিতে শুনিয়াছি 
যাহা উহার পূর্ববর্তী কিতাবের সমর্থন করে” । (সুরা আহকাফ £ ৩০) 
রাসূলুল্লাহ (সা)এর নিকট ফিরিশৃতার আগমনে ঘটনা শুনিয়া ওরাকাহ ইবন নাওফিল 
বলিয়াছিলেন, ইনি তো সেই গোপন তথ্যবিদ যাহাকে আল্লাহর পক্ষ হইতে হযরত মুসা 
(আ) এর নিকট প্রেরণ করা হইত । সকল জ্ঞানবান ব্যক্তি এই মত পোষণ করিতে বাধ্য 
যে, পূর্ববর্তী আম্বিয়ায়ে কিরামের প্রতি যত কিতাব অবতীর্ণ হইয়াছে উহার তুলনায় পবিত্র 
কুরআন সর্বাপেক্ষ। পূর্ণাঙ্গ মহান মর্যাদাপূর্ণ গ্রন্থ । যাহা হযরত মুহাম্মদ (সা)-এর প্রতি 
নাযিল করা হইয়াছে এবং মর্যাদার দিক হইতে ইহার পরবর্তী স্থান হইল তাওরাত 
শরীফের, যাহা হযরত মুসা (আ)-এর প্রতি নাযিল করা হইয়াছিল। এই তাওরাত 
সম্পর্কে ইরশাদ হইয়াছে ৪ 
এ 5281 0554115৯০০১: con 6 20৮1 চন Es 
1১1 4111 ৮১৫ ৩০1১৭১৬৯০০৭ ৮৯ AY দি 9194৯ ১2] 
রে 
“আমি তাওরাত নাযিল করিয়াছিলাম উহাতে হেদায়েত, নুর, উহার সাহায্যে 
আল্লাহর অনুগত আম্বিয়া কিরাম, আল্লাহ্‌র প্রিয় বান্দা ও ইয়াহুদী আলেমগণ 
ইয়াহুদীগণকে হুকুম করিতেন । কারণ তাহাদিগকে আল্লাহ্র কিতাবের হিফাযতের নির্দেশ 
দেওয়া হইয়াছিল এবং তাহারা ইহার স্বীকৃতও দিয়াছিল”। (সূরা মায়িদা 8৪৪) 
ইঞ্জীল গ্রন্থ কেবল তাওরাতের পরিপূরক হিসাবে নাযিল করা হইয়াছিল । আর বনী 
ইসরাঈলের জন্য যাহা হারাম করা হইয়াছিল, ইঞ্জিল দ্বারা উহার কিছু হালাল করা 
হইয়াছিল । মর্যাদারএই পার্থক্যের কারণে আল্লাহ্‌ তাআলা ইরশাদ করিয়াছেন ৪ 


Contents 


আল-কাসাস ৪৮৩ 


॥ এগ নি 55 


HEMET TE SORE TE পরাগ UCC 


দুইটি কিতাব অপেক্ষা অধিক বেশী সুপথ প্রদর্শনকারী কিতাব পেশ কর । আমি উহার 
ইরা? হাস 1 বলা ত গল| গদ কয: 


শা ০0 ere 0 


০২০921 ১৬১৪ Sl eG এ] 19511 90 
অতঃপর যদি তাহারা তোমার কথার জবাব দিতে ব্যর্থ হয় এবং সত্যের অনুসরণ না 

টিপার রানির বারি রসদ রা সারার রাগ দারা রর! 

41115 5০০ ৮০০ 29৯ ES ০০০ 4০1 ৮০৪ আর যেই ব্যক্তি আল্লাহ্‌র 
দেওয়া হেদায়েত ত্যাগ করিয়া আল্লাহর কিতাব হইতে কোন দলীল প্রমাণ ছাড়াই স্বীয় 
প্রবৃত্তির অনুসরণ করিয় চলে, তাহার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে আছে? 9 511 ১! 
১4511 79801 ৪১% অবশ্যই আল্লাহ্‌ তা'আলা যালিম কাওমকে হেদায়েত দান 
করেন না। 


058]1 ০$] (4:০5 ১৪15 মুজাহিদ রে) বলেন, ইহার অর্থ অবশ্যই আমি তাহাদের 
জন্য এই কালামকে সবিস্তারে বর্ণনা করিয়াছি। সুদ্দী (র) বলেন, ইহার অর্থ , আমি 
তাহাদের জন্য সুস্পষ্টভাবে বলিয়াছি। কাতাদাহ রে) বলেন, আল্লাহ্‌ তা'আলা 
 পূর্ববর্তীদের সহিত কেমন ব্যবহার করিয়াছেন এবং পরবর্তীদের সহিত কেমন ব্যবহার 
করিবেন উহা তাহাদিগকে জানাইয়াছেন। 


০52 


১১১53 ০৫ সম্ভবতঃ তাহারা উপদেশ গ্রহণ করিবে । মুজাহিদ (র) ও অন্যন্য 
তাফসীরকারগণ বলেন, ১$1 (১4০ এর সর্বনাম দ্বারা কুরাইশকে বুঝান হইয়াছে। কিন্তু 
হাম্মাদ ইব্‌ন সালামাহ্‌ রে) ..... রিফা'আহ (রো) হইতে বর্ণিত। তিনি বলেন, (০, 
0811 4] দশজন সাহাবী সম্পর্কে অবতীর্ণ হইয়াছে, তাহাদের একজন আমি । ইব্‌ন 
জরীর ও ইব্‌ন আবূ হাতিম (র) রিওয়ায়েতটি বর্ণনা করিয়াছেন । 

টে রা না ১ 

Lh ৫০০ ৪৩ ৩০ ০৩ ০4০০8 ১0 
) ১৬০০১৪৪৩৮৪৫, 0! 


& ০ 


‘ 4৬ 
দিন 

ক $ ক 

পর শার্ট টি 


৮ € 
ৰ 
৫ € 


রি 


\ 


Contents 


8৮৪ তাফসীয়ে ইবনে কাছীর 


শা বিনা রি লি শর্ট ৫ $ So & শপ পার্ট ৬ 


০১১০২৪৮০০৪৭ ৮৮৮৯৮ ০১৯৪৮ ১: রী 


৮, ৫, রা পে রিকি 


"৫ 951 EAT RA .00 


৮৬০ ৬ AS ৬০০৮ পতি 0৮৬ ০$2৮৬ ০ 
রব 


অনুবাদ £ (৫২) ইহার পূর্বে আমি যাহাদিগকে কিতাব দিয়াছিলাম, তাহারা 
ইহাতে বিশ্বাস করে। (৫৩) যখন উহাদিগের নিকট ইহা আবৃত্তি করা হয়, তখন 
উহারা বলে, আমরা ইহাতে ঈমান আনি ইহা আমাদের প্রতিপালক হইতে আগত 
সত্য, আমরা তো পূর্বেই আত্রসমর্পণকারী ছিলাম (৫৪) উহাদিগকে দুইবার 
পারিশ্রমিক দান করা হইবে, কারণ তাহার ধের্য্যশীল এবং উহারা ভালোর দ্বারা 
মন্দের মুকাবিলা করিত ও আমি উহাদিগকে যে রিযিক দিয়াছি তাহা হইতে উহারা 
ব্যয় করে। (৫৫) উহারা যখন অসার বাক্য শ্রবণ করে, তখন উহারা তাহা উপেক্ষা 
করিয়া চলে । এবং বলে আমাদিগের কাজের ফল আমাদিগের জন্য এবং 
অজ্ঞদিগের সঙ্গ চাহি না। 

তাফসীর ঃ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, আহলে কিতাবদের 
মধ্যে হইতে যাহারা যেই সকল উলামা আল্লাহ্র কিতাবের অনুসরণ করিয়া তাহার 
করে । যেমন ইরশাদ হইয়াছে $ 

05০255154১০ Cai ০ 5501 

তিলাওয়াত করে, এমন সকল লোক পবিত্র কুরআনের প্রতি বিশ্বাস করে ! আরো ইরশাদ 
হইয়াছে ৪ 


10 

“কিছু সংখ্যক আহলে কিতাব এমন আছে, যাহারা আল্লাহ্র প্রতি বিশ্বাস করে এবং 

যাহা তোমাদের প্রতি ও যাহা তাহাদের প্রতি নাযিল করা হইয়াছে উহার প্রতিও ঈমান 
রাখে । এবং তাহারা আল্লাহকে ভয় করে” । 


Contents 


সূরা আল-কাসাস ৪৮৫ 
অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 


১৯০, SUSU ১০১৪০ গুটি 9 45৪ ০০ plall igh 2। 5। 
চন 5০৩ এ 0112 ০৯ UG 
“যাহাদিগকে ইহার পূর্বে অর্থাৎ কুরআন অবতীর্ণ হইবার পূর্বে আসমানী কিতাবের 
জ্ঞান দান করা হইয়াছে, যখন তাহাদের নিকট কুরআন পাঠ করা হয়, তখন তাহারা 
প্রতিশ্রুতি অবশ্যই কার্যকরী হইবে” । (সূরা বনী ইসরাঈল £ ১০৭-৮) 
3:৪৪ ৬১৮১০ [৬15 Sal 2 ১০৩ ১১৬০+৫৮৪। ০৬৯2 


১১৮ তে El 

“হে নবী, যাহারা নিজদিগকে নাসারা বলে, তাহাদিগকে তুমি মু'মিনদিগকে বেশী 
ভালবাসিতে দেখিতে পাইবে । কারণ তাহাদের মধ্যে অনেক জ্ঞান-পিপাসু আলেম আছে 
এবং অনেক সংসার ত্যাগী লোকও রহিয়াছে £ তাহারা বলে হে আমার প্রতিপালক! 
আমরা ঈমান আনিলাম, আপনি আমাদিগকে এ সকল লোকদের সহিত লিপিবদ্ধ করুন 
যাহারা শেষ রাসূল হযরত মুহাম্মদ (সা) ও পবিত্র কুরআনের সত্য হওয়ার সাক্ষ্য দান 
করে”। (সূরা মায়িদা £ ৮২-৮৩) 

সাঈদ ইব্‌ন জুবাইর (র) বলেন, আয়াতটি সত্তর জন ঈসায়ী আলেম সম্পর্কে 
অবতীর্ণ হইয়াছিল । যাহাদিগকে নাজ্জাশী প্রেরণ করিয়াছিলেন । তাহারা যখন রাসূলুল্লাহ 
(সা)-এর দরবারে উপস্থিত হইলেন, তখন তিনি সুরা ইয়াসীন পাঠ করিয়া শুনাইলেন। 
এ সকল ঈসায়ী উলামা উহা শ্রবণ করিয়া ক্রন্দন করিতে লাগিলেন এবং ইসলাম গ্রহণ 
করিলেন । তাহাদের সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয় । 


11519505595 ১১০১28525১০ 5059 ০৪ 
অতঃপর আল্লাহ তা'আলা ইরশাদ করেন ঃ 
se ay ois La 2 95555 এ যাহা পূৰ্ববৰ্তী আসমানী কিতাবের 
প্রতি যথাযথ ঈমান আনিয়াছিল, অতঃপর পবিত্র কুরআনের প্রতি আনিয়াছে তাহাদিগকে 
তাহাদের দৃঢ়তার দরুন দ্বিগুণ সওয়াব দান করা হইবে । কারণ পূর্বে কোন কিতাবের 


কঠিন কাজ । সহীহ হাদীসে বর্ণিত, আমির শা‘বী (র) আবু বুরদা (রা)-এর সূত্রে হযরত 


Contents 


৪৮৬ তাফসীরে ইবনে কাছীর 


আবু মূসা আশয়ারী (রা) হইতে বর্ননা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ (সা) ইরশাদ 
করিয়াছেন, “তিন প্রকার লোককে দ্বিগুণ সাওয়াব দান করা হইবে। এক প্রকার লোক 
নবীরূপে প্রেরিত হইবার পর আমার প্রতি ও তাহারা ঈমান আনিয়াছে। দ্বিতীয় প্রকার 
যেই গোলাম আল্লাহর হক আদায় করিবার সাথে সাথে তাহার মুনীবের হকও 
যথাষথভাবে আদায় করে। আর যেই ব্যক্তি একটি বাদি আছে যাহাকে আদব শিক্ষা 
দিয়াছে এবং সুন্দর আদব শিক্ষা দিয়াছে, অতঃপর তাহাকে আযাদ করিয়া বিবাহ 
করিয়াছে । এই তিন প্রকার লোক দ্বিগুণ সাওয়াব .লাভ করিবে । ইমাম আহমাদ (র) 
বলেন, ইয়াহইয়া ইব্‌ন ইসহাক (র) ..... কাসিম ইব্‌ন আবু উমামাহ (রা) হইতে বর্ণিত। 
তিনি বলেন, মক্কা বিজয়ের দিন আমি রাসূলুল্লাহ (সা)-এর সোয়ারীর একেবারেই 
নিকটবর্তী ছিলাম, তখন তিনি কিছু অতি উত্তম কথা বলিয়াছিলেন উহার একটি কথা" 
হইল, ইয়াহুদী ও নাসারা দুই আহলে কিতাব হইতে যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করিবে সে 
দ্বিগুণ সাওয়াব লাভ করিবে এবং আমাদের জন্য যেই অধিকার আছে সে ও উহার 
অধিকারী হইবে এবং যাহা আমাদের পক্ষে ক্ষতিসাধন তাহার পক্ষে ও ক্ষতিজনক হইবে । 

{| ২১০১৬ 29৮), আর এ সকল আহলে কিতাব যাহারা পূর্ববর্তী 
কিতাবের প্রতি যথাযথভাবে ঈমান আনিয়াছিল এবং পরবর্তী কিতাব অর্থাৎ কুরআনের 
প্রতিও ঈমান আনিয়াছে, তাহারা ন্যায়, সৎকাজের মাধ্যমে অন্যায়ের প্রতিরোধ করে 
অর্থাৎ অন্যের অপরাধ ক্ষমা করিয়া দেয়। 


#2 of to 


১৬৪ 4535) 0৮০৪ আর যেই হালাল রিযিক আমি তাহাদিগকে দান 
করিয়াছি, উহা হইতে আল্লাহর মাখলুকের জন্য ব্যয় করে। তাহাদের পরিবার বর্গের 
জন্য যেই ব্যয় করা তাহাদের প্রতি ওয়াজিব সে ব্যয় করে যাকাত আদায় করে । এবং 
ছাড়া নফল মুস্তাহাবরূপেও ব্যয় করিয়া থাকে। 


9৩৮2 


ic on el sll 1১০০ 11 আর যখন তাহারা কোন অনর্থক কথা শ্রবণ 
করে তখন তাহারা উহাতে যোগ দান করে না বরং তাহারা উহা হইতে বিরত থাকে। 
যেমন ইরশাদ হইয়াছে 8 

(195 1,5 9১110 15৮০1515 আর যাহারা অনর্থক বস্তুর নিকট দিয়া অতিক্রম 
করে তাহার ভ্দ্রভাবে এড়াইয়া অতিক্রম করে । 


0216৯015355 Y SLE SC EIT ET CLA 195 
আর এঁ সকল নির্বোধ লোকদিগকে বলে, আমাদের কৃতকর্ম আমাদের সন্ু্খে 
উপস্থিত হইবে৷ তোমাদের প্রতি সালাম রহিল । আমরা তো নির্বোধ লোকদের সহিত 
অনর্থক বিতর্কে জড়িত হইতে ইচ্ছা করি না। অর্থাৎ জাহিল নির্বোধ লোকেরা যখন এ 


Contents 


সূরা আল-কাসাস ৪৮৭ 


সকল আল্লাহর প্রিয় বান্দাগণের সহিত অনর্থক অশালীন বাক্যালাপে জড়িত হইতে চাহে 
তখন তাহারা তাহাদের সহিত প্রতিবাদে লিপ্ত হইতে অনাগ্রহ প্রকাশ করে । বরং তাহার 
কেবল শালীন ও ভদ্র কথা বলিয়াই বিদায় গ্রহণ করে । 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) তাহার সীরাত গ্রন্থে উল্লেখ করিয়াছেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
যখন মক্কায় অবস্থানে করিতেছিলেন, তখন পুনরায় বিশজন কিংবা উহার কাছাকাছি 
সংখ্যক নাসারা হাবশা হইতে আগমন করিল । তাহারা রাসূলুল্লাহ্‌ সো)-কে মসজিদে 
পাইল এবং তাহার খিদমতে বসিয়া পড়িল। তাহারা রাসূলুল্লাহ্‌ সো) সহিত কথা বলিল 
এবং বিভিন্ন প্রশ্ন করিল । কুরাইশদের কিছু লোক তখন কাবা শরীফের পার্শে তাহাদের 
মজলিসে অবস্থান করতেছিল। রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহিত প্রশ্ন উত্তরের পর্ব শেষে 
হইবার পর রাসুলুল্লাহ (সা) তাহাদিগকে আল্লাহ্র দিকে দাওয়াত দিলেন, এবং 
কুরআনের কিছু অংশ পাঠ করিলেন। তাহারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর কুরআন পাঠ শ্রবণ 
করিতেই তাহাদের অশ্রসজল হইল । এবং আল্লাহ্‌র রাসূলের দাওয়াতে সাড়া দিল। 
তাহার প্রতি ঈমান আনিল এবং স্পষ্ট বুঝিতে পারিল যে, যেই নবীর আলোচনা তাহাদের 
কিতাবে বিদ্যমান সেই মহান নবী ইনিই । 

অতঃপর তাহারা যখন রাসূলুল্লাহ (সা) দরবারে হইতেই উঠিল, তখন কুরাইশদের 
কিছু সংখ্যক লোক সহ আবূ জাহল তাহাদের সন্মুখীন হইল। তাহারা তাহাদিগকে 
বলিল, আল্লাহ তোমাদিগকে বঞ্চিত করুন । তোমাদের সগোত্রীয় লোকজন তোমাদিগকে 
এই লোকটি মুহাম্মদ (সা)-এর সংবাদ লইতে পাঠাইয়াছে, কিন্তু তাহার সহিত তোমাদের 
কোন শাস্তিমূলক বৈঠকও হইল না অথচ, তোমরা স্বীয় ধর্মই ত্যাগ করিয়া এবং এ 
লোকটির প্রতি ঈমান আনয়ন করিলে । তোমাদের চাইতে বড় আহম্মক ও নির্বোধ তো 
আমরা কখনও দেখি নাই ৷ ইহার উত্তরে তাহারা বলিল, তোমাদের সহিত আমরা 
তোমাদের ভাষায় কথা বলিতে চাই না বছ, তোমরা স্বীয় ধর্মগ্রহণ করিয়া থাক আর 
আমরা আমাদের পসন্দনীয় ধর্ম গ্রহণ করিয়া থাকি। আমরা আমাদের 'জন্য যাহা 
কল্যাণকর মনে করিয়াছি উহাই গ্রহণ করিয়াছি । 

ইহা ও বর্ণিত আছে যে এ সকল নাসারাগণ নাজরান নামক স্থানের অধিবাসী ছিল। 
বর্ণিত আছে যে,এ সকল নাসারাদের সম্পর্কেই অবতীর্ণ হইয়াছিল £ 

- ০৪৯] ০৪১০১ 3. ce 09১০2 28৯ 55401765252 

ইমাম যুহরী রো) এর নিকট জিজ্ঞাসা করা হইল, এই আয়াত কাহাদের সম্পর্কে 
অবতীর্ণ হইয়াছে ? তিনি বলিলেন, আমি আমাদের উলামায়ে কিরামের নিকট হইতে 
শুনিয়া আসিতেছি যে, আয়াতটি নাজ্জাশী ও তাহাদের সহচরবৃন্দ সম্পর্কে অবতীর্ণ 
হইয়াছে। ইহা ছাড়া সূরা মায়িদাহ এর আয়াত ঃ 


spill তে (0 252৬ (3৮৯১৩ ০০ ০6০০ এও 
নাজ্জাশী ও তাহার সহচরবৃন্দ সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। 


Contents 


৪৮৮ তাফসীরে ইবনে কাছীর 


টার টা ৮.৮ 
৮১৮৮2০৩১৪4০ ৬০৪০৮ AES i 07) 


৬ টে 2 শা & তর 


৬০৭ : AS 
১৯ ০৯০৩০ ৮34৩ ss) eS ৩ 19$9.01 


০ w 
Ui 4s $ 2 |! চি 6 


Ue Lett +00 


ও & Es 


অনুবাদ £ (৫৬) তুমি যাহাকে ভাৰা হলা করিলে তাহাক ভাতা 
আনিতে পারিবে না, বরং আল্লাহ্‌ যাহাকে সৎপথে আনয়ন করেন এবং তিনিই ভাল 
জানেন সৎপথ অনুসারীদিগকে ৷ (৫৭) উহারা বলে, আমরা যদি তোমার সহিত 
সৎপথ অনুসরণ করি তবে আমাদিগকে দেশ হইতে উৎখাত করা হইবে । আমি 
কি তাহাদিগকে এক নিরাপদ হারামে প্রতিষ্ঠিত করি নাই ? যেখানে সর্বপ্রকার 
' ফলমূল আমদানী হয়, আমার দেয়া রিযিক স্বরূপ । কিন্তু তাহাদিগ্রে অধিকাংশই 
ইহাই জানে না। 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, তাহার রাসূল (সা)-কে বলেন, হে 
মুহাম্মদ! ০.১ ৯1০ ৫০ 3 তুমি যাহাকে ইচ্ছা করিবে তাহাকে সঠিক পথে 
পরিচালিত করিতে সক্ষম হইবে না। তোমার দায়িতৃ শুধু আমার বাণী পৌঁছাইয়া 
দেওয়া । ইহা কেবল আল্লাহর কাজ যে তিনি যাহাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত 
করিবেন। ইহার নিশুঢ় চান নারি নাসা নিসার 


লরি BO 


হাক ঠিক পথে চলি কি দা তোমা বরং আলা 
যাহাকে ইচ্ছা হেদায়েত দান করেন” । 


- ১৮৯ ০১৯৬১ ull i Ls 
‘তুমি চাহিলেও অধিকাংশ লোক ঈমান গ্রহণ করে না” ৷ বস্তুত আল্লাহ্‌ তা'আলা ইহা 
নি কোন ব্যক্তি হেদায়েতপ্রাপ্ত ইহবার যোগ্য আর কে যোগ্য নহে। বুখারী ও 
মুসলিম শরীফে বর্ণিত 8 | ৪৫3 2 411 আয়াতটি রাসূলুল্লাহ্‌ (সা)-এর চাচা আবূ 


Contents 


সূরা আল-কাসাস ৪৮৯ 


তালিব এর সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। এই আবূ তালিবই রাসূলুল্লাহ্‌ (সা)-কে তাহার 
ভ্রাতুষ্পুত্র হইবার কারণে 'অসাধারণভাবে ভালবাসিতেন। তাহার সর্বপ্রকার সাহায্য 
সহায়তা করিতেন। এবং তাহার সংরক্ষণ ও হিফাযাতের জন্য আপ্রাণ চেষ্টা করিতেন। 
যখনই তিনি মৃত্যুশষ্যা গ্রহণ করিলেন তখন রাসূলুল্লাহ্‌ সো) তাহাকে ঈমানের দাওয়াত 
পেশ করিলেন। কিন্তু তাহার ভাগ্যলিপি তাহার অনুকূলে ছিল না। তিনি রাসূলুল্লাহ (সা) 
এর দাওয়াত গ্রহণ করিলেন না এবং কুফ্র -এর উপর মৃত্যু হইল। ইহাতে যে নিগুঢ় 
রহস্য উহা আল্লাহই ভাল জানেন। 

ইমাম বুখারী রে) বলেন, সাঈদ ইব্‌ন মুসাইয়্যের তাহার পিতা মুসাইয়্যেব ইব্‌ন 
হাযান মাখযুমী রো) হইতে বর্ণিত। তিনি বলেন, আবূ তালিব যখন মৃত্যু শখ্যা গ্রহণ 
করিলেন, রাসূলুল্লাহ্‌ সো) তাহার নিকট উপস্থিত হইলেন। তিনি তথায় আবূ জাহ্‌ল, 
আব্দুল্লাহ ইবন আবু উমাইয়াহ ইব্‌ন মুগীরাহকে দেখিতে পাইলেন । রাসূলুল্লাহ্‌ তাহার 
চাচা আবূ জাহল আব্দুল্লাহ ইবন আবু উমাইয়াহ বলিল, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম 
ত্যাগ করিবে ? কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) বারবার আবূ তালিবকে দাওয়াত দিতে রহিলেন 
আর তাহারা বারবার তাহাদের বক্তব্য পেশ করিতে থাকিল । এমন কি বলিলেন, তিনি 
আব্দুল মুত্তালিবের ধর্মকেই শেষ নিঃশ্বাস পর্যন্ত ধারণ করিয়া থাকিবে । এবং ‘লা-ইলাহা 
ইল্লাল্লাহ’ বলিতে অস্বীকার করিলেন। তখন রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ 

ছবি এতে 4] 90582: 1115 

“আল্লাহ্‌র কসম! আমি অবশ্যই আপনার জন্য ক্ষমা প্রার্থনা করিতে থাকিব যাবৎ না 

আমাকে নিষেধ করা হইবে” । অতঃপর এই আয়াত অবতীর্ণ হইল ৪ 


০510 04 205 26 ৮] ১৬৮০ 9119৭ ১ পো ০৫ 

“নবীও মু'মিনদের জন্য ইহা সমীচীন নহে যে তাহারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা 
কাট তে TURE রাগ 

“হে নবী! চিন So tr Hs tot HMA CO লিল 

বরং আল্লাহ তা'আলা যাহাকে হেদায়েত দান করেন” । 

EE HOSE SATA ETE MEET EEE TOE EET 
তিরমিযী (র) ইয়াধীদ ইব্‌ন কায়সান (র) হইতে তিনি আবু হাযিম (র)-এর সূত্রে আবু 
হুরায়রা (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, যখন আবূ তালেবের মৃত্যুর 
সময় উপস্থিত হইল রাসূলুল্লাহ (সা) তাহার নিকট আসিলেন। তিনি আবূ তালিবকে 
ইব্‌ন কাছীর__৬২ (৮ম) 


Contents 


৪৯০ তাফসীরে ইবনে কাছীর 


বলিলেন “হে আমার চাচা” আপনি “লা-ইলাহা ইল্লাল্লাহ’ বলুন, আমি কিয়ামত দিবসে 
আপনার জন্য সাক্ষ্য দিব। তথন তিনি বলিলেন, যদি কুরাইশরা এই বলিয়া লজ্জা 
দেওয়ার আমার আশংকা না হইতে যে, মৃত্যুর ভয়েই আমি ইসলাম গ্রহণ করিয়াছি, তবে 
‘লা-ইলাহা ইল্লাল্লাহু’ কালেমা পাঠ করিয়া ঈমান প্রকাশ করিয়া তোমার চক্ষু শীতল 
করিয়া দিতাম । 


অতঃপর এই আয়াতটি অবতীর্ণ হইল £ 


পো Oe 


১121 ৩৯ 4540০552002 ০৮৮09০0৮454 এর 
-১৪৬৭৬1২ 
ইমাম তিরমিযী (র) বলেন, Ee CE জে তা 
(র)-এর সুত্রে আমার হাদীসটি জানি । 
ইমাম আহমদ রো) ইয়াহ্‌ইয়া ইবৃন সাঈদ, কাত্তান (র) ..... আবু হুরায়রা রো) 
হইতে হাদীসটি অনরূপ বর্ণনা করিয়াছেন। হযরত ইবন আব্বাস ও ইব্‌ন ওমর (রা) 
এবং মুজাহিদ, শাবী ও কাতাদাহ (র) অনুরূপ মন্তব্য করিয়াছেন যে, আয়াতটি আবূ 
তালিব সম্পর্কে তখন নাযিল হইয়াছে। যখন রাসূলুল্লাহ (সা) তাহাকে “লা-ইলাহা 
ইল্লাল্লাহু’ বলিতে বলিলে তিনি উহা অস্বীকার করিয়াছিলেন। তিনি ইহ ও বলিলেন হে 
ভাতীজা ! আমরা পূর্ব পুরুষদের ধর্মেই আমি থাকিতে চাই । এবং তিনি সর্বশেষ কথা 
ইহাই বলিলেন, তিনি আব্দুল মুত্তালিবের ধর্মেই থাকিয়াই তিনি মৃত্যুবরণ করিরেন। 
ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা ..... সাঈদ ইব্‌ন আবু রাশিদ (র) 
হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রূম সম্রাট কায়সার এর দূত আমার নিকট আসিয়া 
বলিল, রূম সম্রাট আমার কাছে রাসূলুল্লাহ্‌ (সা)-এর একটি পত্র প্রেরণ করিয়াছেন, আমি 
রাসূলুল্লাহ (সা)-এর দরবারে উপস্থিত হইয়া তাহাকে পত্রখানা দিলাম । তিনি উহা স্বীয় 
ক্রোড়ে রাখিয়া দিলেন। অতঃপর তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কোন গোত্রের লোক। 
আমি বলিলাম, “তানুখ' গোত্রের । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, তোমার পূর্বপুরুষ হযরত 
ইব্রাহীম (আ)-এর ধর্ম কি তুমি গ্রহণ করিতে চাও? আমি বলিলাম, আমি এক কাওমের 
দূত। আমি তাহাদের উপর প্রতিষ্ঠিত যাবৎ না আমি তাহদের নিকট প্রত্যাবর্তন করিয়া 
আমি অন্য ধর্ম গহণ করিব না। তখন সাহাবায়ে কিরামের প্রতি দৃষ্টিপাত করিয়া হাসিয়া 
দিলেন এবং এই আয়াত পাঠ করিলেন ঃ 84111 445 ৩ ০০ 4$5 9 Ul 


কা 


Contents 


সূরা আল-কাসাস ৪৯১ 


(০১1 ০০০ Abs ৪4৫1 ৮ ৩। 4) কোন কাফির ঈমান 
আনয়ন না করিবার কারণ হিসাবে বলিয়া থাকে যে, যদি আমরা ঈমান আনিয়া আনুগত্য 
স্বীকার করি, মুহাম্মদ (সা)-এর প্রতি আনুগত্য স্বীকার করি, তবে আমাদের পার্শ্ববর্তী 
অন্যান্য সকল আরব গোত্রসমূহ আমাদের বিরোধী হইয়া যাইবে এবং আমাদের সহিত 
যুদ্ধ বিগ্রহ করিয়া আমাদের আবাস ভূমি হইতে আমাদিগকে বিতাড়িত করিয়া দিবে। 
আল্লাহ তা'আলা তাহাদের এই কথার জবাবে বলেন ৪ 


(০11০১৫১৫১14 9 হেদায়েত অনুসরণ না করিবার জন্য তাহাদের এই 
ওজর সম্পূর্ণ মিথ্যা ও অমূলক । কারণ আল্লাহ তা'আলা তাহাদিগকে নিরাপদ হারাম 
শরীফ স্থান দিয়াছেন। এবং কুফর ও শিরক করা সত্তেও তাহাদিগকে নিরাপদে 
রাখিয়াছেন, যদি তাহারা ইসলাম গ্রহণ করে এবং সত্যের অনুসরণ করে তবে কি করিয়া 
বগা না গারাসা রান 

WET তি রাজি চিক » এই নিরাপদ পুণ্যময় ভূমিতে 
৪ ৭ et HON 
মিরার রি 


লা কিট ৮৩ 


টিপি পদক 

ইমাম নাসাঈ রে) বলেন, রা বা বাকারার | 
তিনি বলেন ৪ (১১1 ০০ ৪1৯5১ cs ssl (5  এ| এই কথাটি হারিস ইব্‌ন 
আমির ইব্‌ন নাওফিল. বলিয়াছিল। 


4৮৩ YS ডি ১৫০ ০ ৯ on CRASS OA 
0২ ১০৩০ টিন রি 
০৬০০৫০১৫১০৭ ৬০৭৭ 
ALDH tA , 
SSIS UG i hb Yr G ১০৭ 


৯৯ ০৮ পার্ট AES 


১৯৭৯ ৬৯5১ 98 5৩৬ 0৩ 09 ০.০ 


অনুবাদ £ (৫৮) আমি কত জনপদকে ধ্বংস করিয়াছি যাহার বাসিন্দারা 
নিজেদিগের ভোগ সম্পদের দম্ভ করিত। এইগুলি তো উহাদিগের ঘরবাড়ি, 
উহাদিগের পর এই গুলিতে লোক জন সামান্য বসবাস করিয়াছে । আর আমি চূড়ান্ত 


Contents 


৪৯২ তাফসীরে ইবনে কাছীর 


মালিকানার অধিকারী । (৫৯) তোমার প্রতিপালক জনপদ সমূহকে ধ্বংস করেন না 
উহার কেন্দ্রে তাহার আয়াত আবৃত্তি করিবার জন্য রাসূল প্রেরণ না করিয়া এবং আমি 
জনপদ সমূহকে তখনই ধ্বংস করি যখন ইহার বাসিন্দারা সীমালংঘণ করে । 


তাফসীর £ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তাআলা মকাবাসীদিগকে ইংগিত করিয়া 
ইরশাদ করেন $ 


Lite ০০৮ ২2০৪ ০০ LiL <, হে মক্কাবাসীগণ। তোমরা যে ভোগ 
বিলাসে লিপ্ত হইয়া অবাধ্য হইয়াছ এবং তাহার সহিত বিরোধ ঘটাইতেছ, তোমাদের 
ন্যায় বহু জনপদকে আমি ধ্বংস করিয়াছি যাহারা স্বীয় ভোগ বিলাসের বস্তুতে গর্বিত ছিল 
এবং তাহাদিগকে আল্লাহই যেই নিয়ামত দান করিয়াছিলেন উহার প্রতি অকৃতজ্ঞ ছিল। 
যেমন ইরশাদ হইয়াছে ঃ 


5০০15291659 (1505 25০৮5 2১০ ০৫ মি সত 101 ০9০ 
- ০০৮৯৪ 1311 8৯৬৪ ০ SG 
আল্লাহ্‌ তা'আলা এমন জনপদের ঘটনা দৃষ্টান্ত উপস্থাপন করিতেছেন যাহার 
অধিবাসী নিরাপদ ও শস্তিতে বসাবাস করিত, যাহাদের সর্বস্থান হইতে প্রচুর রিযিক 


আমদানী হইত । অতঃপর তাহাদিগকে শাস্তি পাকড়াও করিল যেহেতু তাহারা ছিল 
যালিম ও অবিচারী | 


১5 21 ৯১৮৪ ১০ 9৫০৭০ pl 4 <UL 41৪ এই তাহাদের বীরান বস্তী 
তাহাদের ধ্বংসের পর অতি সামান্য কিছু লোক ছাড়া কোন জাকজমক পূর্ণ বাড়ী সেখানে 
আবাদ হয় নাই। র 

০১5 )1]1 ৯৯ <, আর আমি সেই সকল স্থানের মালিক রহিয়াছি। ইবন আবু 
হাতিম (র) হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি একবার হযরত 
উমর (রা)-এর নিকট কা“বকে বলিতে শুনিয়াছেন, একবার হযরত সুলায়মান (আ) বুতুম 
পেঁচাকে বলিলেন,কি ব্যাপার যে তুমি গম খাও না ? সে বলিল, ইহার কারণে হযরত 
আদম (আ)-কে বেহেশতে হইতে বাহির করা হইয়াছে । হযরত সুলায়মান বলিলেন, 
তুমি পানি পান কর না কেন? সে বলিল, যেহেতু এই পানি দ্বারাই হযরত নূহ (আ)-এর 
কাওমকে ডুবাইয়া মারা হইয়াছে । তিনি বলিলেন, বীরান স্থানে তুমি অবস্থান কর না 
কেন? সে বলিল, যেহেতু উহার মালিক আল্লাহ্‌। অতঃপর ১:১১151। ০৯১1৫) পাঠ 
করিলেন । 


অতঃপর আল্লাহ তা'আলা তাহার ইনসাফ ও ন্যায়পরায়ণ হওয়ার উল্লেখ করিয়া 
বলেন আল্লাহ্‌ তাআলা কাহাকেও যুলুম করিয়া ধ্বংস করিবেন না। বরং দলীল প্রতিষ্ঠিত 


Conte 


সূরা আল-কাসাস ৪৯৩ 


হইবার পর যাহারা ঈমান আনয়ন করিবে না। বরং পার্থিব ভোগ বিলাসের বস্তুতে লিপ্ত 
থাকিবে ধ্বংস করিলে কেবল তাহাকে করিবেন। ইরশাদ হইয়াছে ৪ 


- ৮11. 2৮০০ দশে AE ED 4০৪ 18০ 45 ৩৫ তেও 

তোমার প্রতিপালক কোন জনবসতীকে ধ্বংস করেন না যাবত 'না উহার প্রাণ কেন্দ্র 
কোন নবী প্রেরণ করেন। যিনি তাহাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করিয়া 
শুনাইবেন। আয়াত দ্বারা প্রকাশ, হযরত মুহাম্মদ (সা) জনবসতীর প্রাণ কেন্দ্রে পবিত্র 
মঙন্ধা হইতে সকল মানব জাতির প্রতি হযরত মুহাম্মদ (সা)-কেই প্রেরণ করা হইয়াছে। 
যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ (61 ০-০9 ১৪] [1 ১১] তুমি সকল জনবসতীর 
প্রাণকেন্দ্রে ও উহার পাশ্ববতী এলাকায় জনমানবকে সতর্ক করিতে পার । আরো ইরশাদ 
হইয়াছে ঃ 

(০০০৯ 1২501 41110) sl ull (645 118 তুমি বল হে লোক সকল ! 
আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর পক্ষ হইতে রাসূল হিসাবে প্রেরিত হইয়াছি। 
আরো ইরশাদ হইয়াছে ঃ 812 ৬০১৫১১১ % যেন এই কুরআনের মাধ্যমে আমি 
তোমাদিগকে এবং যাহাদের নিকট এই কুরআনের বাণী পৌছাইয়া যায় তাহাদের 
সকলকে সতর্ক করিতে পারি। 


2 9 


১০০১০ 00115 AY 4১ ৮৪4 55 “আর পৃথিবীর বিভিন্ন গোত্র 
হইতে এই কুরআনকে অন্বীকার করিবে জাহান্নামে তাহার প্রতিশ্রুত স্থান” । আরো 


ভাবির 31২90211752 এ 0২৩৬০ ০৯১ | ২2০৪ Ul 
sao 
“আর কিয়ামতের পূর্বে আমি সকল জনবসতীকে ধ্বংস করিয়া দিব । কিংবা উহার 
অধিবাসীদিগকে কঠিন শাস্তি প্রদান করিব” । ইহা দ্বারা প্রকাশ আল্লাহ তাআলা 
কিয়ামতের পূর্বে সকল জনবসতী ধ্বংস করিয়া দিবেন । অথচ, আল্লাহ্‌ তা'আলা ইরশাদ 
করিয়াছেন £ Y'/) 52১5 423 ০১৯১ (দুধ (এও যাবৎ না আমি রাসূল প্রেরণ 
করি কোন জাতি ও জনবসতিকে ধ্বংস করি না। অতএব বুঝা গেল রাসূলুল্লাহ (সা)-এর 
সমগ্র বিশ্বের প্রাণ কেন্দ্র পবিত্র মক্কায় প্রেরিত হইয়াছিলেন। বুখারী ও মুসলিম শরীফে 
বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন £ ১:,১1$ ৮৭৯১। 41 ৩১০৫ আমি লাল, 
কালো নির্বিশেষে সকল সম্প্রদায়ের নিকট প্রেরিত হইয়াছি। আর এই কারণেই রাসূলুল্লাহ্‌ 
(সা) এর দ্বারা রিসালত ও নবুওয়াতের সমাপ্তি ঘটিয়াছে। অতএব তাহার পরে না কোন 
নবীর আগমন ঘটিবে আর না কোন রাসূলের । বরং কিয়ামত পর্যন্ত দিবা-রাত্রির অস্তিতৃ 


Contents 


8৯৪ তাফসীরে ইবনে কাছীর 


বিদ্যমান থাকা পর্যন্ত তাহার শরীয়াত অবশিষ্ট থাকিবে। কেহ কেহ বলেন 8 $5201 
দ্বারা বড় শহর বড় মহাদেশ বুঝান হইয়াছে। আল্লামা যামাখশরী, ইবনুল জাওযী ও 


টিনা বার TE ০৮ 
Ss 7৮ 


Hie Gs Be Gon et ৮১০৩০ i 
LL দত্ত শি 


ENE রুটি 


₹০০১০৪০০০৯০০০৪৩০ ১71 


০০৩০ হি ০৮০ 


2 টিনা I ce lata Un eo 
জীবনের ভোগ ও শোভা এবং যাহা আল্লাহ্র নিকট আছে তাহা উত্তম এবং স্থায়ী, 
তোমরা কি অনুধাবন করিবে না। (৬১) যাহাকে আমি উত্তম পুরক্কারের প্রতিশ্রুতি 
দিয়াছি যাহা সে পাইবে, সে কি এ ব্যক্তির সমান যাহাকে আমি পার্থিব জীবনের 
ভোগ সম্ভার দিয়েছি, যাহাকে পরে কিয়ামতের দিনি হাযির করা হইবে ? 

তাফসীর ঃ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা পরকালে তাঁহার নেক বান্দাগণের 
জন্য প্রস্তুত অসামান্য ও স্থায়ী নিয়ামতের তুলনায় দুনিয়া উহার সামগ্রী ও উহার ক্ষণস্থায়ী 
সৌন্দর্যের তুচ্ছতার কথা উল্লেখ করিয়াছেন। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 

| GL ৭11 2১০ (9 52:0, ১:০ 5 তোমাদের কাছে যাহা কিছু আছে উহা শেষ 
হইবে, কিনতু যাহা আল্লাহ্‌র নিকট রাহিয়াছে উহা অবশিষ্ট থাকিবে। আরো ইরশাদ 
হইয়াছে £ ১1710554101 0০ 0০ “যাহা কিছু আল্লাহ্‌র নিকট রহিয়াছে উহা নেক 
বান্দাগণের জন্য বহুগুণে উত্তম” । আরো ইরশাদ হইয়াছে ঃ 

1155 YIN UL ১৯০৯11 15) আর পার্থিব জীবনে পরলৌকিক 
জীবনের তুলনায় তুচ্ছ ভোগ্য বস্তু বই কিছু নহে। আরও ইরশাদ হইয়াছে ঃ 

45221545525045398৬১-১1 ০১5৮5 115 বরং তোমরা তো পার্থিব 
জীবনকে প্রাধ্যন্য দান কর অথচ পরকালে অধিক উত্তম ও অধিক স্থায়ী রাসূলুল্লাহ (সা) 
ইরশাদ করিয়াছেন £ 
Et ০০০০০০1৫০০৫ ০০৪৫ ৫৫ MRA ০০0৪০ 2০৫০৭ 

- 4211 22 ০ ১০৪৩ 


Contents 


সূরা আল-কাসাস ৪৯৫ 


আল্লাহর কসম, পারলৌকিক জীবনের তুলনায় পার্থিব জীবন ঠিক তদ্রুপ যেমন 
তোমাদের মধ্যে হইতে কেহ সমুদ্রের মধ্যে অঙ্গুলী ঢুকাইয়া দেওয়ার পর পুনরায় 
উঠাইলে দেখিতে কতটুকু পানি উহাতে লাগিয়া থাকে । সমুদ্রের পানির তুলনায় উহা 
যেমন নগন্য, পরকালের তুলনায় পার্থিব জীবনে যাবতীয় ভোগ বিলাসের বস্তুও তদ্রুপ 
নগন্য। ১১1৪১ 9:৪1 তোমরা দুনিয়া ও আখিরাতের এই পার্থক্য বুঝ না। 
(১১]| ৪৬:৯1 i ০৫ 4১5 lash A টনি ০ ১ 

“তোমরা বলত দেখি যেই ব্যক্তি সৎকর্মের উপর আল্লাহর ওয়াদার প্রতি বিশ্বাস করে 
ও উহা মানিয়া লয়, সে কি এ ব্যক্তির মত হইবে যে কিয়ামত দিবসকে অস্বীকার করে ও 


নেক কাজের উপর আল্লাহর প্রতিশ্রুত এবং দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ ভোগে লিপ্ত হইয়া 
থাকে। 


০১৯ ০০ ২৮৯11792515 অত অতঃপর কিয়ামত দিবসে তাহারা 
আল্লাহ্‌র দরবারে বন্দি অবস্থায় উপস্থিত কৃত লোকদের অন্তর্ভুক্ত হইবে। মুজাহিদ ও 
কাতাদাহ রে) বলেন, =, অর্থ ৮২১|। অর্থাৎ শাস্তিপাপ্ত লোক। কোন ' 
তাফসীরকারগণ বলেন, আয়াতটি রসূলুল্লাহ (সো) ও আবু জাহ্‌ল সম্পর্কে অবতীর্ণ 
হইয়াছে । কেহ কেহ বলেন, হযরত হামযা, আলী (রা) ও আবু জাহ্‌ল সম্পর্কে অবতীর্ণ 
হইয়াছে। কিন্তু প্রকাশ্য ইহাই যে, আয়াতটি ব্যাপক অর্থে ব্যবহৃত । যেমন ইরশাদ 
হইয়াছে ৪ 

- ১১০৯৯] ০০ EAT ৬৪ হন 2915 

“যদি আল্লাহর অনুগ্রহ না হইত, ত তবে আমি দোযখে কয়েদীরূপ উপস্থিতকৃত 
লোকদের অন্তর্ভুক্ত হইতাম” । ইহা এ মুমিনের বক্তব্য হইবে যে বেহেশতের উচ্চস্থানে 
আরোহন করিয়া তাহারই কাফির সাথীদিগকে দোযখের গহবরে আটকাবস্থায় দেখিতে 


পাইবে 
Pd ৮৬ ২ ০৯52270৫618 
AS ০ ৮৫৮1 2 ১৯৭১:১০১০৯৪ I 
DDS 
"০১৯৮৮ 


Ad | ঠকতী তর ॥& ৯৫ 77৮) APs FS ১৮6 ৮ ৩১৩ A 
tl ol Sp bp dd re Sr ০৪০৩ শা 
8৪০5 AAA Ad 54 


০১০৫০ 1০45 (গিনি ALA 


Contents 


৪৯৬ তাফসীরে ইবনে কাছীর 


Sa Edt Pd yD Eat at oA 4 é পার্টি 6 


4৮1 ৮০79-59-৭1 ay ১45 AN 
054 156৮$5205) র্যা 


718৮6০৯১০৮০ ৪ ৮০৮৫ ০ ০ 448 &. 7০977 8 > 
৬৫-০৭-০০০৮ ১৬ সি নানি ‘V০ 


১95 ১৬ ৫ ০3৫ ৫০৪ ১) 
রি? ১) At Lo ০৬৮9 al ০০. ১ রি হি 
+, টি ১) 


অনুবাদ ৪ (৬২) এবং সেই দিন তিনি উহাদিগকে আহবান করিয়া বলিলেন, 
তোমরা যাহাদিগকে আমার শরীক বলিয়া গণ্য করিতে তাহারা কোথায় ? (৬৩) 
যাহাদিগের জন্য শাস্তি অবধারিত হইয়াছে তাহারা বলিবে, হে আমাদিগের 
প্রতিপালক! ইহাদিগকে আমরা বিভ্রান্ত করিয়াছিলাম, যেমন আমরা বিভ্রান্ত 
হইয়াছিলাম। আপনার সমীপে আমরা দায়িত্ব অব্যাহতি চাহিতেছি। উহারা 
আমাদিগের ইবাদত করিতই না । (৬৪) উহাদিগকে বলা হইবে, তোমরা 
তোমাদিগের দেবতাগুলিকে আহবান কর । তখন ইহারা উহাদিগকে ডাকিবে, কিন্তু 
উহারা ইহাদিগের ডাকে সাড়া দিবে না। ইহারা শাস্তি প্রত্যক্ষ করিবে । হায় ! তাহারা 
যদি সৎপথ অনুসরণ করিত ! (৬৫) এবং সেই দিন আল্লাহ্‌ তাহাদিগকে ডাকিয়া 
বলিবেন, তোমরা রাসূলগণকে কি জবাব দিয়াছিলে ? (৬৬) সেই দিন সকল তথ্য 
তাহাদিগের নিকট হইতে বিলুপ্ত হইবে এবং ইহারা একে অপরকে কিছু জিজ্ঞাসাবাদ 
ও করিতে পারিবে না। (৬৭) তবে যে ব্যক্তি তাওবা করিয়াছিল এবং ঈমান 
আনিয়াছিল ও সংকর্ম করিয়াছিল, সে তো সাফল্য অর্জনকারীদিগের অন্তর্ভুক্ত হইবে। 

তাফসীর £ কিয়ামত দিবসে আল্লাহ্‌ কাফির ও মুশরিকদিগকে যে ধমক প্রদান. 
করিবেন উল্লেখিত আয়াতে তিনি উহার উল্লেখ করিয়াছেন। কিয়ামত দিবসে তিনি 
উচ্চস্বরে ডাকিয়া বলিবেন £ ৩১১৪ চিএ 92৬। এ 1 ₹+ ১০1 অর্থাৎ হে 
মুশরিকদল! দুনিয়ায় তোমরা যেই সকল প্রতিমা ও অন্যান্য বরুর উপসনা করিতে আজ 
তাহারা কেথায় ? তাহারা আজ তোমাদের কোন সাহায্য করিতে সক্ষম ? যেমন অন্যত্র 
ইরশাদ হইয়াছে ঃ 


Contents 


সূরা আল-কাসাস ৪৯৭ 


“loss Cy bs 555, ১১০ 4317515৮5০৯ ১৩১ এ 
১ঠ135551855157 15255 ১০৫ 22550 ১5152 (875 
০৬৪১০ কটি a ৫5 0553 লিও CEES 
“আমি প্রথমবার যেই অবস্থায় তোমাদিগকে সৃষ্টি করিয়াছিলাম সেই অবস্থায় আজ 
তোমরা আমার নিকট একাই উপস্থিত হইয়াছে । আর যাহা কিছু আমি তোমাদিগকে দান 
করিয়াছিলাম উহা তোমরা তোমাদের পশ্চাতে রাখিয়া আসিয়াছ। আজ আমি তোমাদের 
সহিত সেই সকল সুপারিশকারীও দেখিতে পাইতেছি না, যাহাদিগকে তোমরা তোমাদের 
কাজকর্মে আমার শরীক বলিয়া ধারণা করিতে । বস্তুতঃ তোমাদের পারস্পরিক সম্পর্ক 
ছিন্ন হইয়াছে এবং তোমরা যেই ধারণা করিতে উহা ব্যর্থতায় পর্যবসিত হইয়াছে। (সূরা 
আন আম ৪ ৯৪) ৃ্‌ 
- 0১811 26215 3৯ ০৪৩]। 0 
আর যেই সকল শয়তান হঠকারী এবং 'কুফর' এর প্রতি আহবায়কদের উপর 
আল্লাহর শাস্তির কথা সাব্যস্ত হইয়াছে । তাহারা কিয়ামত দিবসে বলিবে £ 


815 80008150508 14458165512 35৫. 
- ১১১০2 0921 
“হে আমাদের প্রভূ! ইহারা সেই সকল লোক যাহাদিগকে আমরা প্ররোচিত 
করিয়াছিলাম এবং আমরা তাহাদিগকে বিভ্রান্ত করিয়াছিলাম, যেমন আমরাও বিভ্রান্ত 
হইয়াছিলাম । আমরা আপনার নিকট তাহাদের সম্পর্ক হইতে সম্পর্কমুক্ত হইলাম । 
তাহারা আমাদের পূজা. করিত না। শয়তানও কুফর এর প্রতি আহবানকারীরা ইহার 
সাক্ষ্য তো দিবে যে তাহারা অন্যান্য পথভ্রষ্ট লোকদিগকে বিভ্রান্ত করিয়াছিলাম এবং 
তাহারা তাহাদের অনুসরণ করিয়াছিল । কিন্তু ইহার পরই তাহারা এ সকল লোকদের 
সম্পর্ক হইতে সম্পর্ক মুক্ত হইবার ঘোষণা করিবে । তাহারা বলিবে, তাহারা আমাদের 
পূজা করিত না। যেমন ইরশাদ হইয়াছে ঃ 


ELS ১১০১৬০৬৫ hs HO AED Ut cts ০১১ [93S 

fis EL ss 
আর তাহারা আল্লাহ ব্যতিত অন্যান্য উপাস্য গ্রহণ করিয়াছিল যেন তাহাদের পূজা 

পাঠ দ্বারা তাহারা সন্মানিত হইতে পারে। কখনও এই রূপ হইবে না । অচিরেই তাহারা 

তাহাদের ইবাদতকে অস্বীকার করিবে এবং তাহাদের 'শত্রু হইয়া পড়িবে । (সূরা 

মারইয়াম 8 ৮১-৮২) 

ইবৃন কাছীর-_৬৩ (৮ম) 


Contents 


৪৯৮ তাফসীরে ইবনে কাছীর 
হিস রানার পারার 
lds ৬০415515825 
4, ETL Ss এ ১2595 Dla LD 52 Ly Ll 
- ০৯৫৫০] 
| আর সেই ব্যক্তি অপেক্ষা অধিক বড় গুমরাহ আর কেহ যে আল্লাহ্‌ ব্যতিত এমন 
ব্যক্তিকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তাহার ডাকের সাড়া দিবে না। বস্তুত তাহারা তো 
তাহাদের ডাক, সম্পর্কে বে-খবর ৷ আর কিয়ামত দিবসে যখন.সকল লোক একত্রিত করা 
হইবে, এ সকল উপাস্য উপাসকদের শত্রু হইবে এবং তাহাদের উপাসনাকেই অস্বীকার 
করিবে । (সূরা আহ্কাফ £ ৫-৬) 
হযরত ইব্রাহীম (আ) তাহার কাওমকে বলিয়াছিলেন £ 


১৮2১1; ১৬১৯ ০৪৫৭ মি সহ 410155১০5১৪ 08 


0৮৯৫৯৮2০423 ০৯৮০৪ ৫৯৮৫ HK LAL 152 
“তোমরা পার্থিব জীবনে আল্লাহকে ছাড়িয়া প্রতিমা সমূহকে উপাস্য বানাইয়া 
অতঃপর কিয়ামত দিবসে তোমাদের, কতেক কতেককে অস্বীকার করিবে এবং কতেক 
কতেককে অভিশাপ করিবে” সরা আনকারুত? ২৫) 


চিত ভি জারা পুত 7৩012৮65255 তত এ 9 4 21০ ০,৪। €5 eo 
১৫০১৮০5৩০11) ১৪1১৩ 1০1 9241৮৮০1৮51 09৮11 15 J 
- ১০4 ৬০০ ১৯৯১৮৯১৯০১৪ ০ এ 


“আর যখন সকল লোক যাহাদের অনুসরণ করা হইয়াছিল তাহাদের অনুসারীদের 
সম্পর্ক হইতে সম্পর্ক ছিন্নতার ঘোষণা করিবে আর শাস্তি দেখিতে পাইবে এবং তাহাদের 
রিলিস রন নার গর লারা রন রতন কাকা কির গান না 
(সুরা বাকারা ৪ ১৬৬-৬৭) 

আর যেহেতু পা তাহারা 
কোনই সাহায্য করিতে পারিবে না। এই কারণে কিয়ামত দিবসে ধমক দিয়া বলা হইবে, 
০4511 তোমাদিগকে এই বিপদ হইতে-রক্ষা করিবার জন্য তোমরা স্বীয় 
শরীকদিগকে ডাকিয়া আন। তোমরা দুনিয়ার তাহাদিগকে .ত্রাণকর্তা বলিয়া ধারণা * 
a 


৪2521119154 ১.১%. {15 2,2 মুশরিকরা তাহাদিগকে ডাকিতে 
কিন্তু তাহারা ডাকে সাড়া দিবে না আর শাস্তি দেখিতে পাইবে । অর্থাৎ তাহারা ইহা 
নিশ্চিত বিশ্বাস করিবে যে তাহারা অবশ্যই দোযখের শাস্তি ভোগ করিবে । 





Contents 


সূরা আল-কাসাস 8৯৯ 


"5১১5৫০১ 9544 45191 অর্থাৎ কাফির মুশরিকরা যখন দোযখের শাস্তি প্রত্যক্ষ 
করিবে, তখন অনুতাপ করিয়া বলিবে, হায় ! তাহারা যদি দুনিয়ার হেদায়াত গ্রহণ 
করিত। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 


১৫] ০০1452১2745 Es 134 ৯3 525 


ff oe. 


ds ale gl ০5০৫0 SG Ls Ms CS 


- ৮৪১০১ (১০ 13০2 

চির দূ ম্জকান্ররকারে ও ররর রাজ তোমরা সেই সকল 

লোকদিগকে ডাক যাহাদিগকে তোমরা আমার শরীক বরিয়া ধারণা করিতে । অতঃপর 

তাহারা ডাকিবে কিন্তু তাহারা তাহাদের ডাকে সাড়া দিবে না। আর আমি তাহাদের মাঝে 

প্রতিবন্ধক সৃষ্টি করিয়া দিব। আর অপরাধীরা দোযখ দেখিয়া ধারণা করিবে যে তাহারা 

উহাতে পতিত হইবে । এবং উহা হইতে রক্ষা পাইবার কোন উপায় খুঁজিয়া পাইবে না। 
(সুরা কাহফ ৪ ৫২-৫৩) 


oo % ০ 


all লী! ঠি 0:৮৯ 1.৮ (৮: আর যেই দিন আল্লাহ্‌ ৷ 
তা'আলা কাফির ও মুশরিকদিগকে ডাকিয়া জিজ্ঞাসা করিবেন, তোমরা রাসূলগণের 
আহ্বানের জবাবে কি বলিয়াছিলে ”? 

আল্লাহ্‌ তা'আলা প্রথমবার তাহাদিগকে ডাকিয়া তাওহীদ সম্পর্কে জিজ্ঞাসা করিবেন 
এবং দ্বিতীয়বার ডাকিয়া রিসালাত সম্পর্কে জিজ্ঞাসা করিবেন যে, তাহারা রাসূলের 
রিসালতকে মান্য করিয়াছিল কিনা ? আর তাহাদের সহয়তা করিয়াছিল কিনা ? যেমন , 
জবাবের মধ্যে ও প্রথম তাওহীদ সম্পর্কে ও পরে রিসালাত সম্পূর্কে জিজ্ঞাসা করা 
হইবে । মৃতকে জিজ্ঞাসা করা হইবে তোমার রব কে? তোমার নবী কে ? ও তোমার ধর্ম ' 
কি ছিল ? মু'মিন তো প্রশ্নের উত্তরে বলিবে, আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ্‌ ব্যতিত , 
আর কোন মু'“বৃদ নাই আর মুহাম্মদ (সা) তীহার বান্দা ও রাসূল । আর কাফির বলিবে, 
হায় হায় ?! আমি তো জানি না। আর এই কারণেই কিয়ামত দিবসে ও যখন তাহাকে 
জিজ্ঞাসা করা হইবে, তখন সে নির্বাক হইয়া থাকিবে? বস্তুতঃ যেই ব্যক্তি প্রথিবীতে অন্ধ 
সিনা রদ রা 

নানি 55080705555 

. সকল দলীল প্রমাণ তাহাদের দৃষ্টি হইতে অদৃশ্য হইয়া পড়িবে, এমন কি তাহারা 
পরস্পর আত্মীয়-স্বজনের খবর জিজ্ঞাসা করিতেও লইতে ভুলিয়া যাইবে ৷ মুজাহিদ (র) . 
আয়াতের এই ব্যাখ্যা করিয়াছেন । 


Contents 


৫০০ তাফসীরে ইবনে কাছীর 


Salida 5386 01৪৮5005055 aly লহ ১০ ll 
অবশ্য যেই যেই দুনিয়ায় তাওবা করিয়াছে নিশ্চিতভাবে সে কিয়ামত দিবসে সফল 
লোকদের অন্তর্ভুক্ত হইবে । প্রকাশ থাকে যে, 4০ শব্দটি এখানে নিশ্চয়তার অর্থ দান 
৮৮১১7 RAT TE 


ভি উট উরি 2, 88: Boi ররর গা 
০স্বীল ৯৪৩৫ ০০৩৯৪ পিএ ৬৯৩০১৭। 


২75০ ৬ ৩6০ 


৩৮৮১৬ ০০ 4) 

২৫৬ পে ৬ 2 পতি ৬০০ 5০৮2 টা SE 
১০০১০০৩০০২৬ ১০১. 
9৯30১ ৯০২স ৯3 ১৮২4৯৪৭, 


টা ৩ $ 
১৯৯১১ 405 
অনুবাদ ৪ (৬৮) তোমর প্রতিপালক যাহা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাহা ইচ্ছা 
মনোনীত করেন । ইহাতে তাহাদিগের কোন হাত নাই। আল্লাহ্‌ পবিত্র, মহান এবং 
উহারা যাহাকে শরীক করে তাহা তিনি উদ্ধে। (৬৯) তোমার প্রতিপালক জানেন 
ইহাদিগের যাহা গোপন করে এবং ইহারা যাহা ব্যক্ত করে । (৭০) তিনি আল্লাহ।তিনি 
ব্যতীত কোন ইলাহ্‌ নাই। দুনিয়া ও আখিরাতে প্রশংসা তাঁহারই, বিধান তাহারই । 
, তোমরা তাহারই দিকে প্রত্যাবর্তিত হইবে। 
তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, সৃষ্টি করিবার ক্ষমতা ও সকল অধিকার 
'. কেবল তাহারই, এই বিষয়ে কেহ তাহার মুকাবিলা করিতে সক্ষম নহে। ইরশাদ 
' হইয়াছেঃ 
ূ্‌ 1১59 Un 05315 ৪১9 তোমার প্রতিপালক যাহা ইচ্ছা সৃষ্টি করেন 
এবং যাহা সৃষ্টি করেন না অস্তিত্ব লাভ করে না। ভালমন্দে সকল বিষয়ের অধিকার 
কেবল তাহারই ৷ | 
৯১১1 ১৫1 514 5 তাহাদের কোন ইখৃতিয়ার ও অধিকার নাই। যেমন অন্যত্র 
ইরশাদ হইয়াছে ঃ 


শর তি টিক OO 


55551 ০1515555540 ০১৪10 ২১০৯০ 45১৮ ১৫05 


(৯১০ ১১ Ell 
আল্লাহ্‌ ও তাঁহার রাসূল যখন কোন. ফয়সালা করেন তখন তাহাদের কোন বিষয়ে 
কোন মুমিন নর নারীর কোন ইখৃতিয়ার থাকে না। (সূরা আহ্যাব ৪ ৩৬) 


Contents 


সূরা আল-কাসাস ৫০১ 


উভয় আয়াতে " 5" শব্দটি ০8১ এর জন্য ব্যবহৃত হইয়াছে। কিন্তু ইবন জরীর 
বলেন, " (_, " শব্দটি (5১]| এর অর্থে ব্যবহৃত হইয়াছে । আসলে ইবাদত এইরূপ - 
= >| «৪ 5১1 ১৮৩৯১ অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা এ বস্তু নির্বাচন করেন যাহাতে 
তাহাদের সকল কল্যাণ রহিয়াছে। কিন্তু বিশুদ্ধ মত হইল, (০ শব্দটি « ৪. (নাবাচক) 
ইব্‌ন আবু হাতিম (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) ও অন্যান্য তাফসীরকারগণ হইতে এই 
রূপ বর্ণনা করিয়াছেন। কারণ আয়াতের উদ্দেশ্য হইল, সৃষ্টি করিবার নির্বাচন করিবার ও 
[একচ্ছত্র অধিকার কেবল আল্লাহর ইহা বর্ণনা করা । আর এই কারণেই ইরশাদ হইয়াছেঃ 

১১:৮৮ 0০০ 41559 1 ১১5 মুশরিকদের শিরক হইতে আল্লাহ্‌ পবিত্র 
নানা নিউ বিত যকত সানা মে রা নিট করবার 
ক্ষমতা ও রাখে না। অতঃপর ইরশাদ হইয়াছে ঃ 

১৮4৮2055699 ৩৫৪ Le LL 255 আর হে মুহাম্মদ! তোমার 
প্রতিপালক তাহাদের অন্তরের গোপন বিষয় ও যাহা তাহারা প্রকাশ করে সকলই 
নন না ONES সকাল বির 


ls 

তোমাদের মধ্য হইতে চাই কেহ গোপনে কথা বলুক, চাই উচ্চস্বরে কথা বলুক আর 

চাই কেহ রাত্রিকালে আত্মগোপন করুক কিংবা দিবা কালে চলাচল করুক আল্লাহর পক্ষে 
সবই সমান । (সূরা রা'দ ঃ ১০) 

৯9119 2111 ৮&9 আর তিনিই মহান আল্লাহ আর কেবল তিনিই ইলাহ, 
তিনি ছাড়া আর কোন ইলাহ নাই । যেমন তিনি ছাড়া আর কোন প্রতিপালক নাই । তিনি 
যাহা ইচ্ছা সৃষ্টি করেন, যাহা ইচ্ছা নির্বাচন করেন । 

5১381054141 ০১:০-51113 দুনিয়া ও আখিরাতে তাহার জন্য সকল 
ংসা। তাহার সকল কর্মকান্ড ইনসাফ ও হিকমতের কারণে তীহার সকল কার্যাবলী 
প্রশংসার অধিকারী | 

১২৯ 41) আর আদেশের অধিকার ও ক্ষমতা কেবল তাহারই। কারণ তিনিই 
. মহাপ্রতাপশালী ও সার্বভৌম ক্ষতমার অধিকারী । 

১৪৯১০ 4১119 আর কিয়ামত দিবসে তোমাদের সকলেরই তাহার নিকট 
প্রত্যাবর্তন করিতে হইবে । তখন সকলেই স্বীয় ভালমন্দ কৃতকর্মের বিনিময় লাভ 
করিবে । আল্লাহর নিকট তাহাদের কোন আমলই গোপন থাকিবে না। 


Contents 


৫০২ তাফসীরে ইবনে কাছীর 


2 27775 25 
| 45৯০০০4০০৬১ ১1 
Pot os ae LAA ॥:- পর্ণ | 
৩০৩৯৩৯৪৬৭৪৭ pL 
মির ৪72 2 
Cx AML NASI MN 0 ১০০৯০ ূ 
8:০৪. $ Gi, ww 
Ss 43১১০ TR ARSL AN SN ge Kan 
4 ৫ 
‘32° 
রর NESE RE SOT Ls 
০2১1৯799499 MLR IAS Ea 55 NY 
এ 52 27828 24544 


৩১১৩১ Os ০০1১৭ 


অনুবাদ £ (৭১) বল, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি আল্লাহ্‌ রাত্রিকে 

য়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ্‌ ব্যতীত এমন কোন ইলাহ আছে যে 
তোমাদিগকে আলো আনিয়া দিতে পারে ? তবুও কি তোমরা কর্ণপাত করিবে না 
(৭২) বল, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, আল্লাহ্‌ যদি দিবসকে কিয়ামতের দিন 
পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ আছে যে তোমাদিগের জন্য 
রাত্রির আবির্ভাব ঘটাইবে, যাহাতে তোমরা বিশ্রাম করিতে পার ? তবুও কি তোমরা 
ভাবিয়া দেখিবে না (৭৩) তিনিই তাহার দয়ায় তোমাদিগের জন্য করিয়াছেন রজনী 
ও দিবস, যেন উহাতে তোমরা বিশ্রাম করিতে পার এবং তাহার অনুগ্রহ সন্ধান 
করিতে পার । এবং কৃতজ্ঞতা প্রকাশ কর'। 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা তাহার .বান্দাগণের প্রতি দিবা-রাত্র সৃষ্টি করেন যাহা 
ছাড়া তাহাদের উপায় নাই এবং দিবা-রাত্রিকে নাতিদীর্ঘ করিয়া কিয়ামত পর্যন্ত স্থায়ী না 
করিয়া যেই অনুগ্রহ করিয়াছেন । উল্লেখিত আয়াতে উহার উল্লেখ করিয়াছেন । যদি দিবা . 
' কিংবা রাত্রকে কিয়ামত পর্যন্ত দীর্ঘ করিতেন তবে ইহাতে তাহাদের বড় ক্ষতি হইত এবং 
অতিশয় বিরক্তিবোধ করিত। পরস্পর নাতিদীর্ঘ দিবা ও রাত্র তিনি সৃষ্টি করিয়াছেন । 
' ইরশাদ হইয়াছে ঃ 

582৫3040151 5০ আল্লাহ ছাড়া এমন আর কোন ইলাহ আছে 

যে, তোমার্দিগকে আলো দান করিতে পারে ?যাহার সাহায্যে তোমরা একে অন্যকে 
দেখিতে পার ও কাজ কর্ম করিতে পার ? 


Contents 


সূরা আল-কাসাস ৫০৩ 


০৯5 ১41 তবু কি তোমরা শুনিবে না ? ইহার পরবর্তী আয়াতে আল্লাহ্‌ ইরশাদ 
করিয়াছেন, যে যদি তিনি দিন সৃষ্টি করিবার পর উহাকে কিয়ামত পর্যন্ত দীর্ঘ করিয়া ' 
দিতেন, তবে তোমাঁদের জীবন তিক্ত হইয়া যাইত। দিনে আলোতে দীর্ঘকাল যাবৎ 
কর্মতৎপর থাকিবার কারণে তোমরা অতিশয় ক্লান্তি ও দুর্বল হইয়া পড়িতে । অতএব 
তিনিই তোমাদের আরামের জন্য রাত্র সৃষ্টি করিয়াছেন। অন্য কাহারো ও এই ক্ষমতা 
নাই। ্‌ 

4১৪ 54:54 7490 411525441১০ আল্লাহ্‌ ছাড়া আর কে আছে যে 
তোমাদের নিকট রাত্র উপস্থিত করিতে পারে, যখন তোমরা আরাম করিতে পার। দিনে 
অক্লান্ত পরিশ্রমের পর রাত্রের নিদ্ার মাধ্যামে ক্লান্তির অবসান ঘটাইতে পার। 

১৬৮৪ ১1 আল্লাহ্র এতসব নিদর্শন দেখিয়াও তোমরা দেখ না? 


০০০৩০ 


4১515 ০৫5 091 2 4৯ 5৯০ ০5 আর আল্লাহ্‌ তোমাদের 
প্রতি স্বীয় অনুগ্রহে দিবা-রাত্র সৃষ্টি করিয়াছেন। যেন তোমরা রাত্রে আরাম করিতে পার 
এবং দিনে চলাচল করিয়া দেশ ভ্রমণ করিয়া তাহার দেওয়া রিযিক অন্বেষণ করিতে 
পার। 

০:95 ৮৫115 আর তোমার যেন দিবা-রাত্রে নানা প্রকার ইবাদত ও আল্লাহ্‌র 
দাসত্ব প্রকাশের মাধ্যমে-তাহার কৃতজ্ঞতা প্রকাশ করিতে পার। রাত্রে যদি কোন ইবাদত 
ছুটিয়া যায়, উহা দিবাকালে এবং দিবাকালে কোন ইবাদত ছুটিয়া গেলে রাত্রিকালে উহা : 
পালন করিতে পার. যেমন অন্যত্র ইরশাদ ঃ 


1১৫ 413 ০8৭2 ০1১1১ শির 9415 এপ 0৯ 1৬5 
যে উপদেশ গ্রহণ করিতে চায় কিংবা কৃতার্থ হইতে চায়। এই সম্পর্কে আরো অনেক 
আয়াত রহিয়াছে। | 


$ Zp রে সর $ SH পরি ১০ [] 2 ৰ $ he 
BA SAE 


"৩১৯৮ 
৫ ॥ ৮7761 টি শার্ট & 
৩। ৮৯455 GBS ph ৮০ 0 


চি 
শর Abd ৬2 $ টিটি ৫.৮ ৬ 


০১1৮৬ ০০+৬০০০৭১৩স 


Contents 


৫০৪ তাফসীরে ইবনে কাছীর 


দিনে বদন রনির রর কার তোমরা 

aan ce lor Pt sees SAREE f Cot? MEY TAM 
হইতে আমি একটি সাক্ষী বাহির করিয়া আনিব ও বলিব '‘তোমাদিগের প্রমাণ 
উপস্থিত কর ? তখন উহারা জানিতে পারিবে, ইলাহ হইবার অধিকার আল্লাহরই 
এবং উহারা যাহা উদ্ভাবন করিত তাহা উহাদিগের নিকট হইতে অন্তর্হিত হইবে । 
তাফসীর $ যাহারা আল্লাহর সহিত অন্যকে ইলাহ মনে করিয়া উহার পূজা করিত 
কিয়ামতে দিবসে আল্লাহ প্রকাশ্যভাবে সকলের সন্মুখে এ সকল পৃজারীদিগকে দ্বিতীয়বার 
ধমক প্রদান করিয়া জিজ্ঞাসা করিবেন 8 ০১3০৫ a এত 4 59 
দুনিয়ায় তোমরা যাহাদিগকে আমার সহিত শরীক করিয়া পূজা করিতে তাহারা কোথায় ? 

1১০ ২1 4৫ ০০ 0০১৮5 আর সকল উন্মাত হইতে আমি সেই দিন এক 
একজন সাক্ষী বাহির করিব । মুজাহিদ (র) বলেন, এ সাক্ষী হইলেন, প্রত্যেক উম্মাতের 
প্রতি প্রেরিত রাসূল । * 

£5৯), 1১5৯ 05১ অতঃপর আমি এ সকল পৃজারীদিগকে বলিব, আল্লাহর 
সহিত যে শরীক তোমরা করিতে উহা দলীল পেশ কর। 

<] 1 511,২0, তখন তাহারা জানিতে পারিবে আল্লাহর কথাই সত্য । তিনি 
ছাড়া আর কোন ইলাহ নাই । অতএব তাহারা কোন কথা বলিবে না আর কোন জবার ও 
দিবেনা। OO 

১১১১১ 1935 [০০ ০৫১০ ৩০২৩ তাহারা মনগড়া যেই সকল শরীক সাব্যস্ত ' 
বা হল, শহর সব কু মিকি হুই মইন তাহাদের কোন উপকার আসিবে লা 


নি রা 


শার্ট ও পার্ট A পার্ট 94 


63৬ ১ Bi 55): a 2 ole ১ 5 
০০৭! BES 4) ৩ ০৮০ 5 

৩৮৬ ০৯৪ ২, ৮১ [0১45 ১ Es. চা 

১১০৭ LSS; এ dy ০০৯৪ ১ সা. 


4১০৭ পে ১১ “hh ৩ ০৯১১ 


Contents 


সূরা আল-কাসাস ৫০৫ 


অনুবাদ £ (৭৬) আর কারূন ছিল মূসা (আ)-এর সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে 
তাহাদিগের প্রতি ওদ্ধত প্রকাশ করিয়াছিল । আমি তাহাকে এমন ধনভান্ডার দান 
করিয়াছিলাম, উহার চাবিগুলি বহন করা একদল বলবান লোকের পক্ষে কষ্টসাধ্য 
ছিল। স্মরণ কর তাহার সম্প্রদায় তাহাকে বলিয়াছিল, দম্ভ করি ও না,আল্লাহ্‌ 
দাণ্ভিকদিগকে পসন্দ করেন না (৭৭) আল্লাহ্‌ যাহা তোমাকে দিয়াছেন তদ্বারা 
আখিরাতের আবাস অনুসন্ধান কর। দুনিয়া হইতে তোমার অংশ ভূলিও না। 
পরোপকার কর, যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করিয়াছেন। এবং প্রথিবীতে 
বিপর্যয় সৃষ্টি.করিতে চাহিও না। আল্লাহ্‌ বিপর্যয় সৃষ্টিকারীদের ভালবাসেন না । 

তাফসীর ৪ আমাশ (র) ..... ইবন আববাস (রা) হইতে &11... ১4 ৩9০৮৪ 
এর তাফসীর প্রসংগে বলেন, কারন হযরত মুসা (আ)-এর চাচত ভাই ছিল ইব্রাহীরম 
নাখঈ, আব্দুল্লাহ ইব্‌ন হারিস ইবৃন নাওফিল, সিমাক ইবৃন হারব, কাতাদাহ, মালিক 
ইব্‌ন দীনার, ইবন জুরাইজ (র) ও অন্যান্য তাফসীরকারগণ অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জুবাইজ (র) উহার বংশ পরিচয় এই রূপ দিয়াছেন, কারন ইব্‌ন ইয়া*মর ইব্‌ন 
কাহিদ এবং মুসা (আ) ছিলেন ইমরান ইব্‌ন কাহিদ -এর পুত্র । মুহাম্মদ ইব্‌ন ইসহাক 
(র) বলেন, কারূন ছিল হযরত মুসা (আ) ইব্‌ন ইমরানের চাচা । ইব্‌ন জুরাইজ (র) 
বলেন, অধিকাংশ উলামায়ে কিরামের মত হইল, কারূন হযরত মূসা (আ)-এর চাচাত 
ভাই ছিল। কাতাদাহ ইব্‌ন দি'আমাহ (র) বলেন, কারূন হযরত মূসা (আ)-এর চাচাত 
ভাই ছিল। এবং মধুর কণ্ঠে তাওরাত পাঠ করিত বলিয়া তাহাকে আল-মুনাওওয়ার বলা 
হইত । বস্তুতঃ সে “সামিরীর' মত একজন মুনাফিক ছিল। অধিক ধন-সম্পদের কারণে 
গর্বিত হইয়া সে ধ্বংস হইয়াছে। শাহর ইব্‌ন হাওশাব (র) বলেন, কারূন গর্ব করিয়া 
তাহার কাওম অপেক্ষা এক বিঘত লম্বা পোষাক পরিধান করিত । 

41155182855 | (০ ১1। ০০ 2:91) আর আমি তাহাকে এত 
অধিক ধন ভান্ডার দান করিয়াছিলাম যে শক্তিশালী একদল লোকের পক্ষেও উহার চাবি 
বহন কর গুরুভার হইত । আ'মাশ (র) খায়মাসা (র) হইতে বলেন, কারনের অনেক ধন 
ভান্ডার ছিল। প্রত্যেক ভান্ডারের জন্য পৃথক পৃথক চামড়ার চাবি ছিল এবং প্রত্যেকটি 
এক আঙ্গুলি পরিমাণ ছিল। সকল চাবী একত্রিত করিয়া বহন করিতে হইলে ষাটটি 
খচ্চরের বোঝা হইত । 

০081 5০৪ FANS 9 255 21 JG 8 

যখন কারূনের কাওমের নেক ও সৎ লোকগণ তাহাকে উপদেশমূলক বলিল ঃ 
আল্লাহ তা'আলা তোমাকে যে ধন ভান্ডার দান করিয়াছেন উহাতে তুমি গর্বিত হইও না। 
কারণ আল্লাহ তা'আলা এ সকল লোকদিগকে যাহারা আল্লাহর দেওয়া ধন-সম্পদ প্রাপ্ত 
হইয়া কৃতাৰ্থ না হইয়া গর্ব করে, তিনি তাহাদিগকে ভালবাসেন না। 
ইব্‌ন কাছীর-_৬৪ (৮ম) 


Contents 


৫০৬ . তাফসীরে ইবনে কাছীর 


CS ০০ 4০০০১ ০০১৪ 85 ৪১৯৯ : ১041 2101 এ ক Als 

আল্লাহ তা'আলা তোমাকে ধন ভান্ডার দান করিয়াছেন উহা তুমি আল্লাহর আনুগত্যে 
ব্যয় ‘করিয়া এবং আল্লাহর নৈকট্য লাভের উপায় অবলম্বন করিয়া দুনিয়া ও আখিরাতে 
উহার পুরষ্কার লাভ কর। এবং এ সকল ধন ভান্ডার হইতে পানাহার করিয়া উহা ব্যয় 
করিয়া পোষাক পরিচ্ছদের ব্যবস্থা কর, বিবাহ শাদী করা ও ঘর বাড়ীর নির্মাণ করা 
তোমার পক্ষে অবৈধ নহে। অতএব এই অংশ তুমি ভুলিও না। কারণ তোমার প্রতি 
আছে। তোমার পরিবার পরিজনেরও অধিকার আছে এবং তোমার অতিথি ও সাক্ষাৎ 
প্রার্থীদের অধিকার আছে। অতএব প্রত্যেক হক্দার ও অধিকারীকে তাহার হক ও 
অধিকার দান কর। 

০৮0 11 ১104 ও তোমার প্রতি যেমন আল্লাহ্‌ তা'আলা ইহসান ও 
অনুগ্ধহ করিয়াছেন, তুমি তাহার মাখলূকের প্রতি ইহসান ও অনুগ্রহ কর। 

4০441 27545 আর দেশে ফিতনা ফাসাদ কামনা করিও না। ্‌ 

০:৯০]। ০৮৯? % 411 2 কারণ, বা রি নি নি 


শর্ট 
৬ 


455 ১৮ ৩৮০৯৮০ JL vA 


4 ৪১৩৩ 5৫ 


Re 2০25 এ & ৪ 4422 ১ 
এ কটি 8 চিত 
৩১৯ 
অনুবাদ 8 (৭৮) সে বলিল, এই সম্পদ আমি আমার জ্ঞান বলে প্রাপ্ত হইয়াছি। 
সে কি জানিত না আল্লাহ্‌ তাহার পূর্বে ধ্বংস করিয়াছেন বহু মানব গোষ্ঠিকে যাহারা 
তাহা অপেক্ষা শক্তিতে ছিল প্রবল, সম্পর্দে ছিল প্রাচূর্যশালী ? অপরাধিদিগকে 
উহাদিগের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হইবে না। 
তাফসীর £ কারূনকে তাহার কাওমের লোকেরা যখন উপদেশ দান করিয়াছিল 
তখন সে তাহাদের উপদেশের জবাবে যাহা বলিয়াছিল আল্লাহ্‌ তা'আলা উল্লেখিত 
আয়াতে উহার উল্লেখ করিয়াছেন। 


ple cle 59] Lil UL কারন বলিল, এই যে ধন সম্পদ তোমরা দেখিতেছ 
ইহা তো আল্লাহ্‌ আমাকে আমার জ্ঞান বদৌলতে দান করিয়াছেন। আমি ইহার যোগ্য 


Contents 


সূরা আল-কাসাস ৫০৭ 


বলিয়াই ইহা পাপ্ত হইয়াছি। বস্তুতঃ তিনি আমাকে ভালবাসেন। অতএব তোমাদের এই 
" উপদেশ গ্রহণ করিবার আমার কোনই প্রয়োজন নাই। পবিত্র কুরআনের অন্যত্র ও 
অনুরূপ ইরশাদ হইয়াছে $ 
25551090006 8545 EEE 0081 2510 

‘মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন সে আমাকে অসহায় হইয়া ডাকে । কিন্তু আমি যখন 
তাহাকে নিয়ামত দান করি তখন সে বলে, আল্লাহ জানিয়া শুনিয়া আমাকে ইহা দান. 
করিয়াছেন। আমি যথার্থই ইহার যোগ্য” । (সূরা যুমার £ ৪৯) 

আরো ইরশাদ হইয়াছে ঃ 

১২055170127 25570855582 

“আর কষ্ট ও বিপদের পর যদি আমি মানুষকে অনুগৃহীত করি তবে সে বলে, আমি 
তো যথার্থই ইহার যোগ্য” । (সূরা হামীম আস্-সাজ্দা 8 ৫০) 

কেহ কেহ আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে বলেন, কারূন রসায়ন শাস্ত্রে বিজ্ঞ 
ছিল। এবং উহার বদৌলতে ধন ভান্ডারের মালিক হইয়া ছিল বলিয়া তাহার দাবী ও 
অহংকার ছিল । আয়াত দ্বারা ইহা বুঝান উদ্দেশ্য । কিন্তু ইহা একটি দুর্বল ব্যাখ্যা । কারণ 
‘রসায়ন শাস্ত্রে’ এমন জ্ঞান নহে, যাহা দ্বারা কোন বস্তুর স্বরূপ পরিবর্তন করা যায় । স্বরূপ 
পরিবর্তনকারী একমাত্র আল্লাহ তা'আলা ৷ ইরশাদ হইয়াছে ৪ 


41 ১১০০ 9925 0 ও 1211552805০ Corsi বলত 
41 aia 19105 [১81১2 ০1 
“হে মানব জাতি ! একটি দৃষ্টান্ত পেশ করা হইতেছে তোমরা উহার প্রতি কর্ণপাত 
কর। আল্লাহ ছাড়া তোমরা যাহাদিগকে ডাকিতেছ তাহারা যদি সকলেও একত্রিত হয় 
তবে একটি মাছিও সৃষ্টি করিতে সক্ষম হইবে না”। (সুরা হাজ্জ ৪ ৭৩) 


বিশুদ্ধ হাদীসে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন $ 


ES EL ES GL ০৪১০৪ টা ১০০০০ tn Ye 


- ৯১০, 1581১ ৮ 
মহান আল্লাহ্‌ বলেন, ডাই বাজি অনা ডিবি খা কঃ 
পৃথিবী সৃষ্টি করিতে যায়৷ তাহারা যেন একুটি ছোট পিপীলিকা সৃষ্টি করে কিংবা তাহারা 


Contents 


৫০৮ তাফসীরে ইবনে কাছীর 


যেন একটি গম সৃষ্টি করে। এই হাদীসে এ সকল লোকদিগকে ধমক দেওয়া হইয়াছে ও 
নিন্দা জ্ঞাপন করা হইয়াছে, যাহারা কেবল দৃশ্যত ছবি অংকন করিয়া আল্লাহর সৃষ্টির ' 
সহিত সাদৃশ্যতা করে। অতএব যাহারা কোন বস্তুর হাকীকত পরিবর্তন করিবার দাবী 
করে তাহাদের সম্পর্কে কি ধারণা করা যাইতে পারে ? বস্তুতঃ ইহা নিরেট মিথ্যা, মূর্খতা 
ও গুমরাহী ছাড়া কিছুই নহে। অবশ্য কোন বস্তুর রং ও ধর্ম পরিবর্তন করিয়া প্রতারণা 
করা পৃথক কথা। কিন্তু হাকীকত পরিবর্তন করা কোন মাখলুকের পক্ষে সম্ভব নহে। 
রসায়ন বিদের এর কোন বস্তুর হাকীকত পরিবর্তনের দাবী সম্পূর্ণ মিথ্যা ও ধোকা ছাড়া 
. কিছুই নহে। এ সকল মূৰ্খ ও ফাসিকরা যাহা দাবী করে কোন শরয়ী প্রমাণ দ্বারা কোন 
মানুষ হইতে সংঘটিত হইয়াছে বলিয়া প্রমাণ পাওয়া যায় না। 

অবশ্য আল্লাহ্‌ তা'আলা আলৌকিকভাবে কখনও কখনও আওলিয়া কিরামের হাতে 
যে কোন বস্তুকে স্বর্ণ কিংবা রৌপ্য পরিণত করেন আমরা উহা অস্বীকার করি না। কোন 
মু'মিন মুসলমান উহা অস্বীকার করিতে পারি না। তবে উহা কোন কারিগরীর মাধ্যমে 
সংঘটিত হয় না। উহা কেবল মহান সৃষ্টিকতরি ইচ্ছায়-ই সংঘটিত হয়। বর্ণিত আছে 
একবার হযরত হায়ত্তয়াহ ইব্‌ন শুরাইহ মিস্রী (র) হইতে যে, তাহার নিকট একজন 
ভিক্ষুক আসিয়া কিছু ভিক্ষা চাহিল। কিন্তু তাহাকে দেওয়ার মত কিছুই তাহার নিকট ছিল 
না। অথচ, সে যে অতিশয় দরিদ্র উহা তিনি তীক্ষভাবে অনুভব করিলেন । অতএব যমীন 
হইতে একটি কংকর উঠাইলেন এবং কিছুক্ষণ উহা হাতের মধ্যে ঘুরাইয়া ভিক্ষকের প্রতি 
নিক্ষেপ করিলেন। তখন দেখা গেল উহা একটি স্বর্ণ। এই সম্পর্কে অনেক ঘটনাবলী 
বর্ণিত আছে। কেহ কেহ বলেন, কারূন্‌ ইস্মে আযম জানিত উহার বদৌলতে সে 
টিনার পানি নি রান রানি গর টা রী নিস 
তাআলা বলেন ঃ 


1০৯89 
bot নবন্রাালল্ররন্র রে নৃনিন্রন্রা নূর াশ 
যাহারা কারূন অপেক্ষা ধনবল ও জনবলের অধিকারী ছিল। অতএব তাহারা এই ধারণা 
করে যে, সে আল্লাহ্র প্রিয়জন। সুতরাং তিনি তাহাকে ধন-সম্পদের অধিকারী 
করিয়াছেন। তাহা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। নচেৎ আল্লাহ্‌ তা'আলা তাহার তুলনায় 
অধিক ধনবল ও জনবল সম্পন্ন লোকদিগকে ধ্বংস করিতেন না। তাহাদিগকে আল্লাহ্‌ 
তা'আলা কেবল তাহাদের কুফর ও অকৃতজ্ঞতার কারণে ধ্বংস করিয়াছিলেন। আর এই 
কারণেই ইরশাদ হইয়াছে £ 


পা 22 6 % ০ #2 olf oe Aa -0 8 Orr 
- ৬০১৯1৯৫২৪৮৭ ০০ ০০৭ ২৬ 


Contents 


সূরা আল-কাসাস | ৫০৯ 


আর তাহাদের অপরাধী ও পাপের আধিক্যের কারণে তাহাদের অপরাধী ও পাপ 
সম্পর্কে জিজ্ঞাসাও করা হইবে না। কাতাদাহ রে) ৪১০ ১1 (51০ এর অর্থ করিয়াছেন 
০৪১৮০ ১৯৯ [০ অর্থাৎ আমি কল্যাণময়, আমার নিকট কল্যাণ আছে, আল্লাহ ইহা 
জানিয়াই আমাকে ধন সম্পদ দান করিয়াছেন। সুদ্দী (র) ইহার ব্যাখ্যা করিয়াছেন £ 

৬11১1 1৯1 5115 ৪15 অৰ্থাৎ আমি যে বিশাল ধন তান্তারের যোগ্য আল্লাহ্‌ ইহা 
জানিয়াই আমাকে ইহা দান করিয়াছেন। আব্দুর রহামান ইব্‌ন যায়িদ ইব্‌ন আসলাম (র) 
উত্তম ব্যাখ্যা করিয়াছেন। আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট না থাকিতেন এবং আমাকে 
মর্যদাসম্পন্ন না জানিতেন, তবে আমাকে তিনি ইহা দান করিতেন না। বস্তুতঃ যে ব্যক্তি 
অল্প-জ্ঞানের অধিকারী সে যখন ধন-সম্পদের প্রাচুর্য দেখে তখন সে ধারণা করে সত্য 
সত্যই সে যদি ইহার যোগ্য তাহা না হইত তবে আল্লাহ তাহাকে এই প্রানূর্য দান 
করিতেন না। 


8৯ ১৬৩১৪ ১৩1০০৪৯৮৯১১ ৩, ১4৭ 
- টিটো ঢায 


4০০৮৯: ১2৩ 5% ০০১০ 9০42৫) 


পা 5, 


Al ৩৮৭১৫ Al ৯০! 155 ০৮ U6, .A- 
পিই, খ Ly (০১০ ০০০ 


অনুবাদ ঃ (৭৯) কারূন তাহার সম্প্রদায়ের সন্মুখে উপস্থিত হইয়াছিল জাকজমক 
সহকারে । যাহারা পার্থিব জীবনে কামনা করিত তাহারা বলিল, আহা কারূনকে যে 
রূপ দেওয়া হইয়াছে, আমাদিগকে যদি তাহা দেওয়া হইত, প্রকৃতই সে মহাভাগ্যবান 
(৮০) এবং যাহাদিগকে জ্ঞান দেওয়া হইয়াছিল, তাহারা বলিল, ধিক তোমাদিগকে, 
যাহারা ঈমান আনে ও সংকর্ম করে তাহাদিগের জন্য আল্লাহ্‌র পুরষ্কার শ্রেষ্ঠ এবং 
ধৈর্যশীল ব্যতীত হহা কেহ পাইবে না। 

তাফসীর $ আল্লাহ্‌ তাআলা ইরশাদ করেন, কারূন একদিন জাকজমকের সহিত 
মহা সাজসজ্জা ও মহাপ্রতাপের সহিত তাহার কাওমের নিকট বাহির হইল ৷ যাহারা 
পার্থিব জীবনের ভোগ বিলাস কামনা করে এবং উহার সাজসজ্জা ও সৌন্দর্যের প্রতি 
আকৃষ্ট হয়, তাহারা যখন তাহাকে এই অবস্থায় দেখিল, তখন আকাক্া করিয়া বলিল ঃ 


৩ প গা প০%৭৫215255 ডে তি হি, 2 ০৮ 
-:45 ৯১ 4১1 09303 ০531 ৮০ ০১০04 45543 


Contents 


৫১০ তাফসীরে ইবনে কাছীর 


“হায় ! আমরাও যদি কারনের মত ধনএশ্বর্যের অধিকারী হইতাম ৷ বস্তৃতঃ সে তো 
বড় ভাগ্যের অধিকারী । তাহাদের এই বক্তব্য যখন সুষ্ঠ জ্ঞানের অধিকারী ব্যক্তিবর্গ 
শুনিতে পাইল, তাহারা বলিল £ 

১1755255551 ১155 ১৫13 হায় সর্বনাশ । যাহারা ঈমান 
আনিয়াছে এবং নেক আমল করে তাহাদের জন্য আল্লাহ্‌র দেওয়া সাওয়াব ও পুরষ্কার 
অধিক উত্তম । তোমরা কারূনের যেই এশ্বর্য দেখিতেছ পরকালে মু'মিন ও সৎ লোকগণ 
যেই পুরষ্কার লাভ করিবে উহা হইতে বহু গুণে উত্তম। বিশুদ্ধ হাদীসে বর্ণিত, রাসূলুল্লাহ 
(সা) ইরশাদ করিয়াছেন ৪ 


Sai Ys SGT ০১৯৬৭ এ এ 414৮5 


- চৈ], : ০০৫ সাও ০1০ ০৮৯ ২৩ 

আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, আমি আমার নেক বান্দগণের জন্য এমন সকল 

মহামূল্যবান পুরঙ্কার প্রস্তুত করিয়া রাখিয়াছি, যাহা চক্ষু দর্শন করে নাই আর কোন কর্ণ 

শ্রবণ করে নাই আর কোন মানুষ কল্পনাও করে নাই । রাসূলুল্লাহ (সা) দলীল হিসাবে এই 
আয়াতটি পাঠ করিবার জন্য বলিবেন ঃ . 

00৫ 00৯ 2 ১০ এন 65 রা সং 

কোন মানুষ ইহা জানে না যে, তাহাদের জন্য তাহাদের আমালের বিনিময়ে চক্ষু 
শীতলকারী যে সকল বস্তু গুপ্ত রাখা হইয়াছে। (সূরা সাজ্দা £ ১৭) 

০১০ এও 9, সুদী রে) বলেন, ইহার অর্থ হইল ধৈর্যশীল ব্যক্তিবর্গ 
ব্যতিত কেহই বেহেশতে লাভ করিতে পারিবে না। বস্তুতঃ এ বক্তবটি ও কারনের 
সরান রাও ডানার পারের দাঃ রানা রানার এই কলমে 
অর্থাৎ ৮11 .... রিল এনা ২,155 +155 কেবল সেই সকল লোকের মুখেই 
চরহ হয় রা পারি করণ বইতে বু হইয়া পরকালের তি নুরাদী হয়। 
বস্তুতঃ ৮11 .. . (440, 5 ইহা এ সকল লোকদের বক্তব্য নহে। ইবন জরীরের ব্যাখ্যা 
অনুসারে ইহা আল্লাহর কথা । 


$ ৫০০৮? “৪, 2 ১ $ 


টির 


৩৮০৭ ৩০ We পৰ bh ৩১ 


Contents 


সূরা আল-কাসাস ৫১১ 


ও FRY" 09 ১৮১ 46০1 ০1৯০ ০ nls AT 
AAA 


ir ASI DG TE AGEN Res 


2 2 AA A A A তা ৬ পাল 


SIAN OL I HRI WLS LL 


অনুবাদ £ (৮১) অতঃপর আমি কারূনকে ও তাহার প্রাসাদকেও ভূগর্ভে প্রোথিত 
করিলাম। তাহার স্বপক্ষে এমন কোন দল ছিল না যে আল্লাহ্‌র শাস্তি হইতে 
সাহায্য করিতে পারিত এবং সে নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল না। (৮২) পূর্ব দিন : 
তো আল্লাহ্‌ তাহার বান্দাদিগের মধ্যে হইতে যাহার জন্য ইচ্ছা রিযিক বর্ধিত করেন 
এবং যাহার জন্য ইচ্ছা ত্রাস করেন। যদি আল্লাহ্‌ আমাদিগের প্রতি সদয় না হইতেন 
তবে আমাদিগকে তিন ভুগর্ভে প্রোথিত করিতেন। দেখিলে তো কাফিররা সফলকাম 
হয় না। | 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা কারূনের অহংকার গর্ব ও তাহার কাওমের শান 
শওকতের কথা উল্লেখ করিয়া ইরশাদ করেন, তাহার এই অহংকারের দরূন তাহাকে 
তাহার অক্টরালিকা ও প্রাসাদসহ আমি ধ্বংস করিয়া দিয়াছি। বুখারী শরীফে বর্ণিত যুহরী 
(র) সালিম (রা)-এর সূত্রে তাহার পিতা হইতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ 
করিয়াছেন, এক ব্যক্তি তাহার লুঙ্গি ঝুলাইয়া চলিতেছিল, হঠাৎ তাহাকে যমীনে ধসিয়া 
দেওয়া হইল, কিয়ামত পৰ্যন্ত সে যমীনের নিচে ধসিতে থাকিবে । হাদীসটি জরীর ইবৃন 
যায়িদ হইতে সালিম রে)-এর সূত্রে হযরত আবু হুরায়রা (রা) হইতে ও অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। ইমাম আহমাদ (র) বলেন, নযর ইব্‌ন ইসমাঈল (র) ..... হযরত আবু 
. সাঈদ (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, তোমাদের 

পূর্বকালে এক ব্যক্তি দুইটি সবুজ চাদর পরিধান করিয়া অহংকার গর্ব ভরে বাহির হইল। 
' তখন আল্লাহ্‌ তা'আলা ভূমিকে আদেশ করিলেন ভূমি তাহাকে পাকড়াও কর। ফলে 
কিয়ামত পর্যন্ত সে যমীনে ধসিয়া যাইতে ঘ্রাকিবে । হাদীসটি কেবল ইমাম আহ্মাদ বর্ণনা 
করিয়াছেন। ইহার সনদ হাসান । 

হাফিয আবূ ইয়া'লা মুসিলী (র) বলেন, আবু খায়সামা (র) ..... হযরত আনাস 
ইব্‌ন মালিক রো) হইতে বর্ণিত। তিনি বলেন, একদা তোমাদের পৃববর্তী এক ব্যক্তি 
দুইটি চাদর পরিধান করিয়া অহংকার ভরে বাহির হইল । অতএব আল্লাহ্‌ তা'আলা 


Contents 


৫১২ তাফসীরে ইবনে কাছীর 


ভূমীকে হুকুম করিলেন সে যেন উহাকে পাকড়াও করে । অতঃপর ভূমি তাহাকে পাকড়াও 
করিল এবং কিয়ামত পর্যন্ত সে ভূগর্ভে ধসিয়া যাইতে থাকিবে । হাফিয মুহাম্মদ ইব্‌ন 
মুনযির (র) তাঁহার “আল আজাইবুল গারীবাহ” নামক গ্রন্থে স্বীয় সূত্রে নাওফিল ইব্‌ন 
মাহিক (র) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, নাজরানের মসজিদে আমি একজন 
যুবককে দেখিয়া তাহার প্রতি দেখিতে লাগিলাম, তাহার দৈর্ঘ তাহার পরিপূর্ণতা ও 
সৌন্দর্য আমার দৃষ্টিতে বিশ্বয় সৃষ্টি করিয়াছিল। তাহার প্রতি দৃষ্টিপাত করিতে দেখিয়া সে 
আমাকে বলিল, তুমি আমার প্রতি এমনভাবে দেখিতেছ কি ? আমি বলিলাম, তোমার 
সর্বাঙ্গীন সৌন্দর্যে আমাকে বিস্ময় সৃষ্টি করিয়াছে। ইহা শুনিয়া সে বলিল, খোদ আল্লাহই 
' আমার সৌন্দর্যে বিস্মীত হন। তাহার এই বক্তব্যের পরই সে খাট হইতে আরম্ভ করিল 
এমনকি খাট হইতে ক্রমাৰয়ে এক বিঘত পরিমাণ হইল এবং এক আত্ীয়' আসিয়া 
তাহাকে আস্তীনের মধ্যে ভরিয়া চলিয়া গেল৷ বর্ণিত আছে যে, কারূন "হযরত মুসা 
সে বাড LLL DL AL AAs Ld A রা 
মত প্রার্থক্য রহিয়াছে । 
৷ হযরত ইবন আব্বাস (রা) ও সুদ্দী (র) হইতে বর্ণিত। একবার কারন একজন: 
অসতী স্ত্রী লোককে এই শর্তে মাল দান করিল যে, হযরত মুসা (আ) যখন বনী 
ইসরাঈলের সমাবেশে আল্লাহ্‌র কিতাব পাঠ করিয়া শুনাইবেন, তখন তুমি ভরা মজলিসে 
তাহার প্রতি অপবাদ আরোপ করিবে যে তিনি তাহার সহিত ব্যভিচার করিয়াছেন। 
অসতী স্ত্রী লোকটি যখন. মূসা (আ)-এর প্রতি অপবাদ আরোপ করিল, তখন তিনি 
প্রকম্পিত হইয়া উঠিলেন এবং দুই রাক'আত সালাত শেষে স্ত্রী লোকটিকে জিজ্ঞাসা 
করিলেন £ আমি তোমাকে সেই মহান শক্তিমানের শপথ দিতেছি যিনি সমুদ্র চিরিয়া পথ 
করিয়াছিলেন এবং ফির“আউনের উৎপীড়ন হইতে মুক্তি দিয়াছেন এবং তোমাদের প্রতি 
আরো বহু প্রকার অনুগ্রহ করিয়াছেন । তুমি কি কারণে আমার প্রতি অপবাদ আরোপ 
করিয়াছ ? তখন স্ত্রী লোকটি বলিল, আপনি যখন আল্লাহর শপথ দান করিয়া জিজ্ঞাসা 
করিয়াছেন, তখন অবশ্যই সত্য কথা বলিব । কারন আমাকে এই অপবাদ আরোপ 
করিবার জন্য এত মাল দান করিয়াছে। তবে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা 
করিতেছি এবং তাহার মহান দরবারে তাওবা করিতেছি। ইহা শ্রবণ করিতেই হযরত মূসা . 
(আ) আল্লাহর দরবারে সিজ্দায় অবনত হইলেন। এবং কারূনকে তাহার অপকর্মের জন্য 
শাস্তি দেওয়ার প্রার্থনা করিলেন । 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহার নিকট অহীর মাধ্যমে জানাইয়া দিলেন, আমি 
ভূমিকে নির্দেশ দিয়াছি, তুমি কারূনকে যেই শাস্তি দিতে আদেশ করিবে সে উহা পালন 
করিবে । অতঃপর হযরত মুসা (আ) আদেশ করিলেন, সে যেন কারূন ও তাহার 
প্রাসাদকে ভূগর্ভস্থ করিয়া দাও ৷ নির্দেশের সাথে সাথেই উহা পালিত হইল। 


Contents 


সূরা আল-কাসাস ৫১৩ 


কেহ কেহ বলেন, একদা কারূন জাকজমক ও আড়ম্বরের সহিত খচ্চরের উপর 
আরোহন করিয়া তাহার কাওমের উদ্দেশ্য বাহির হইল। সেও তাহার সেবক দল মূল্যবান 
পোষাকে সজ্জিত ছিল। পথে হযরত মুসা (আ)-এর মাহফিলের এর নিকট দিয়া 
অতিক্রম করিতেছিল। হযরত মুসা (আ) তখন বনী ইসরাঈলকে অতীত ঘটনাবলী 
উল্লেখ করিয়া তাহাদিগকে উপদেশ দান করিয়াছিলেন। সমবেত লোকজন কারনকে 
আসতে দেখিয়া তাহার প্রতি দৃষ্টি নিবন্ধ করিল। তাহারা বিস্ময়ের সহিত তাহার 
জীকজমক দেখিতে লাগিল। তখন হযরত মুসা (আ) কারূনকে ডাকিয়া জিজ্ঞাসা 
করিলেন, তুমি এইরূপ সজ্জিত হইয়া আসিয়াছ কেন ? তখন সে বলিল, হে মুসা ! তুমি 
যদি নবুওয়াত প্রাপ্ত হইয়া মর্যাদার অধিকারী হইয়া থাক, তবে আমি পার্থিব ধন সম্পদ 
দ্বারা তোমার উপর মর্যদার অধিকারী হইয়াছি। যদি তুমি রাজি হও তবে আমরা বাহির 
হইয়া আল্লাহর দরবারে দু'আ করিব এবং তুমি আমার জন্য বদ্‌ দু'আ করিবে এবং আমি 
তোমার জন্য বদ্‌ দু'আ করিব । দেখা যাক কাহার দু'আ কবুল হয়। 

মূসা (আ) তাহার প্রস্তাব গ্রহণ করিয়া বাহির হইলেন এবং কারূনও বাহির হইল। 
হযরত মুসা (আ) তাহাকে বলিলেন, তুমি প্রথম দু'আ করিবে ? না আমি করিব ? সে 
বলিল, আমিই প্রথম দু'আ করিব । কারূন দু'আ করিল । কিন্তু তাহার দু'আ কবৃল হইল 
না। হযরত মুসা (আ) তাহাকে বলিলেন, এখন আমি কি দু'আ করিব ?সে সম্মতি 
জানাইল। হযরত মুসা আ) স্ববিনয়ে বলিলেন, হে আল্লাহ্‌ ! আজ ভূমিকে হুকুম করুন, 
সে আজ আমার আদেশ পালন করে । আল্লাহ তা'আলা অহীর মাধ্যমে তাহাকে জানাইয়া 
দিলেন, আমি ভূমিকে হুকুম করিয়াছি । তখন হযরত মূসা (আ) ভূমিকে বলিলেন, হে 
ভূমি! তুমি কারূন ও তাহার দলবলকে পাকড়াও কর। আদেশ পাইয়া ভূমি তাহাদের 
পাও পৰ্যন্ত গিলিয়া ফেলিল। হযরত মুসা (আ) পুনরায় পাকড়াও করিতে হুকুম করিলেন, 
ভূমি পুনরায় তাহাদের হাঁটু পর্ষস্ত গিলিয়া ফেলিল। হযরত মুসা (আ) পুনরায় পাকড়াও 
করিতে নির্দেশ দিলে তাহাদের কাধ পর্যন্ত গিলিয়া ফেলিল। 

অতঃপর মুসা (আ) তাহাদের ধন-ভান্ডার উপস্থিত করিতে হুকুম করিলেন ভূমি 
তাহাদের ধন-ভান্ডার উপস্থিত করিল এবং সকলেই উহা দেখিল। অতঃপর তিনি উহা 
ভূগস্থ করিতে বলিলেন। ভূমি ও উহাও পালন করিল । এবং তাহাদের সহ বনূ লওয়া 
স্থানে বিধস্থ করিয়া সমতল করিয়া ফেলিল। হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত, 
কারূন ও তাহার দলবলকে ধসিয়া সপ্ত যমীন পর্যন্ত পৌছাইয়া দেওয়া হইরাছে। 
কাতাদাহ (র) বলেন, তাহাদিগকে প্রত্যহ তাদের দৈর্ঘ্যের সমপরিমাণ ভূমির নিচে ধসিয়া 
দেওয়া হয় এবং কিয়মাত পর্যন্ত তাহারা ধসিতে থাকিবে । এই প্রসংগে বহু ইসরাঈলী 
রিওয়ায়েত বর্ণিত আছে। আমরা উহা ত্যাগ করিলাম । 


ইব্‌ন কাছীর-_-৬৫ (৮ম) 


Contents 


৫১৪ তাফসীরে ইবনে কাছীর 
Ee sc HOST 0০545445255 91 280 
অবশেষে তাহার অর্থাৎ কারনের এমন কোন সংঘবদ্ধ দল রহিল না যে যাহারা 

তাহার সাহায্য করিয়া ধ্বংস হইতে রক্ষা করিতে পারে আর সে নিজেও নিজেকে রক্ষা 

করিতে পারিল না। অর্থাৎ তাহার সম্পদ ও লোক লঙ্কর কেহই আল্লাহর শাস্তি হইতে 
রেহাই দিতে পারিল না । এবং তাহার কোন উপকারে আসিল না । 
রি 0 পি 
াকাঙ্ষা করিসাছিল £ 
- 0225 CES SLE 


te চি 0393 03800, CI EAD ll 

তাহার বলিয়াছিল, হায় ! আমরা ও যদি ওঁ রূপ ধন-সম্পদ প্রাপ্ত হইতাম যেমন 
কারূন ধন-সম্পদ প্রাপ্ত হইয়াছে। বস্তুত সে বড় ভাগ্যবান । কিন্তু তাহাকে যখন ধসিয়া 
দেওয়া হইল তখন তাহারা বলিতে লাগিল যে, 

Es ple belt bY GAs থএ 0৩ 

আল্লাহ্‌ তাহার বান্দাগণের মধ্য হইতে যাহাকে ইচ্ছা রিযিক প্রশস্ত করেন আর 
যাহাকে ইচ্ছা সংকীর্ণ করেন। অর্থাৎ রিষিকের প্রাচুর্য কোন ব্যক্তি আল্লাহর প্রিয়জন 
হইবার দলীল নহে। আল্লাহ যাহাকে ইচ্ছা প্রচুর রিযিক দান করেন আর যাহাকে ইচ্ছা 
তাহার রিযিক সংকীর্ণ করেন। ইহার গুঢ় রহস্য ও হিকমত কি, উহা আল্লাহ-ই জানে না। 
হযরত আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে একটি মারফৃ হাদীসে বর্ণিত ৫ 


68৮9০ 


001 15০০5 4715 19 ১48191 50013955552 54001 
০৯৯৪ ১০ 90৮81 5৮2 85 SY ১০5 ০০৯৪ ১৩ 

“আল্লাহ্‌ তা'আলা তোমাদের রিষিকের ন্যায় তোমাদের মধ্যে আখ্লাকও বিতরণ 
করিয়াছেন । কিন্তু আল্লাহ্‌ যাহাকে ভালবাসেন তাহাকেও মাল দান করেন আর যাহাকে 
ভালবাসেন না তাহাকে দান করেন । কিন্তু ঈমান কেবল তাহাকেই দান করেন যাহাকে 
তিনি ভালবাসেন” । 

EEE CP i) Po দর UU TOE 
SEE TUE NEE i রাগ পা 2 যা 
আমরা তাহার মত হইতে চাহিয়াছিলাম । 


০. #4 9 


৩৪১২<]৷ 08) % 5২", তোমরা কি দেখ না যে কাফিরা সফলতা লাভ করিতে 
পারে না, পৃথিবীতেও নহে আর পরকালেও নহে। নাহু শান্ত্রবিদগণ 4৫ এর অর্থ কি 


9 2 এ 


Contents 


সূরা আল-কাসাস ৫১৫ 


এই বিষয় মতপার্থক্য প্রকাশ করিয়াছেন। কেহ কেহ বলেন, ইহার অর্থ Ls! A, 
অতঃপর ইহাকে সহজ করিয়া “১1 15 বলা হয় এবং এখানে (2! শব্দটি উহ্য আছে 
উহার প্রমাণ হইল (,। -কে যবর দিয়া পড়া হয়। কিন্তু ইব্‌ন জরীর (র) ইহাকে দুর্বল মত 
বলিয়া প্রকাশ করিয়াছেন। কিন্তু প্রকৃতপক্ষে ইহা দুর্বল বলা যায় না । ইহা শক্তিশালী মত 
তবে এ ক্ষেত্রে প্রশ্ন করা হয় যে, পবিত্র মুসাহাফে ইহাকে ১, একত্রে লিপিবদ্ধ করা 
হইয়াছে। এবং ইহা শ্রুত হিসাবে লিপিবদ্ধ হইয়া থাকে। ইহার উত্তর এতটুকু বলা 
যাইতে পারে যে, বাক্যের গঠন প্রণালীর ব্যাপারে আরবী শব্দের আরবী ভাষারীতিই 
গ্রহণযোগ্য । এই হিসাবে উক্ত মত গ্রহণযোগ্য হইতে পারে। কাতাদাহ (র) বলেন, ইহার 
অর্থ হইল ১1০ ৯11 তুমি কি দেখ না ?কেহ কেহ বলেন, ইহা আসলে ছিল ১৫৪১ 
অর্থাৎ পৃথক পৃথক দুইটি শব্দ এ শব্দটি বিশ্বয় প্রকাশের জন্য কিংবা সতর্কতা করিবার 
জন্য ব্যবহৃত হয় এবং“) শব্দটি “১41 এর অর্থ প্রকাশ করে। কিন্তু ইবন জরীর (র) 
বলেন, উল্লেখিত অর্থ কয়টির মধ্যে কাতাদাহ (র) যে অর্থ বর্ণনা করিয়াছেন উহাই 
অধিক গ্রহণযোগ্য । তিনি নিম্নের কবিতা এই মতের দলীল হিসাবে পেশ করিয়াছেন। 


১১০৮ ২৮৬ ১3:50 ৩৪ * obi, sl 3১511 ৮4 
TOE TO CE ১০5 
তাহারা দুইজন (কবির দুই স্ত্রী) আমার নিকট তালাক প্রার্থনা করিল, যখন আমার 
মাল কমিয়া গিয়াছে। আমি তখন তাহাদিগকে বলিলাম, তোমরা আমার নিকট একটি 
অবাঞ্চিত কথা পেশ করিয়াছ। তোমরা কি দেখ না যাহার ধন-সম্পদ থাকে সচ্ছলতা ও 
প্রাচুর্য থাকে সে সকলের প্রিয়জন হয়, কিন্তু যেই ব্যক্তি দারিদ্রের শিকার হয় সে বড় 
কষ্টের জীবন যাপন করে। অর্থ কবিতায় 45: শব্দটি ১1১১ 41 এর অর্থে ব্যবহৃত । 


jel te Lot 
91০৬৭ LD i LS ৩ AY 
৮৪৫০৮ চবি 
23০ ₹৩ সি, ১৯১২ 


শার্ট & টিং wl nr Ed ১৮৫, 4 পাল তার 


Sx DB Eat Hoe SO eSB ES rl At 


5১১ 


১০০1৯ LS sl 1 ০2 


Contents 


৫১৬ | তাফসীরে ইবনে কাছীর 


অনুবাদ ঃ (৮৩) ইহা আখিরাতের সেই আবাস, যাহা আমি নির্ধারিত করি 
তাহাদিগের জন্য যাহারা এই পৃথিবীতে উদ্ধত হইতে ও বিপর্যয় সৃষ্টি করিতে চাহে 
না, শুভ পরিণাম মুত্তাকীদের জন্য । (৮৪) যে কেহ সৎকর্ম করে সে তাহার কর্ম 
অপেক্ষা উত্তম ফল পাইবে । আর যে মন্দ কাজ করে সে তো শাস্তি পাইবে কেবল 
তাহার কর্মের অনুপাতে । 

তাফসীর £ আল্লাহ তা'আলা ইরশাদ করেন, পরকালের আনন্দ অসীম নিয়ামত 
কেবল তাঁহার নর ও বিনয়ী বান্দাগণের জন্য নির্দিষ্ট করিয়াছেন। যাহারা দুনিয়ায় স্বীয় 

₹কার ও বড়ত্ব প্রকাশ ও প্রতিষ্ঠিত করিতে চায় না এবং ফিতনা ফাসাদের কামনা ও 
করে না। ইকরিমাহ রে) বলেন, 1১1 -এর অর্থ বড়ত্‌ প্রকাশ করা । সাঈদ ইবন জুবাইর 
(র) বলেন 19151 এর অর্থ বিদ্রোহ করা। সুফিয়ান ইব্ন সাঈদ সাওরী (র) মানসূরের 
সূত্রে মুসলিবতীন (র) হইতে বর্ণনা করেন ৪১১০, :০31 অর্থ যমীনে অন্যায়ভাবে 

কার করা। আর ফাসাদ হইল অন্যায়ভাবে অপরের মাল ছিনিয়ে নেওয়া। ইব্‌ন 
জুরাইজ (র) 712 ০0৮5 এর অর্থ করেন, তাহারা পৃথিবীতে বড়ত প্রতিষ্ঠিত 
করিতে ও যুলুম করিতে চায় না। এবং 1১4 অর্থ পাপাচার করা । ইব্‌ন জরীর (র) 
বলেন, ওয়াকী (র) হযরত আলী (রা) হইতে বর্ণিত। তিনি বলেন ৪ 


PHAR তিন ডি. 
ul... 

oe CUCU Aart Cr ete nee OE 8. রা 

ফিতা সুন্দর হউক, উত্তম হউক তবে সেই এই $ 


EDL I ULL | lls 
আয়াতের অন্তর্ভুক্ত হইবে। অর্থাৎ এ ব্যক্তি ও অহংকারী বলিয়া বিবেচিত হইবে। 
হযরত আলী (রা)-এর এই মত কেবল সেই ক্ষেত্রে প্রযোজ্য, যখন তাহার দ্বারা গর্ব ও 
URNA ALA AAU AMAL A 
NE টিবি HENCE 


টি 
“আমার নিকট অহীর মাধ্যমে হুকুম করা হইয়াছে যে, তোমরা বিনয় অবলম্বন 
করিবে অতএব কেহ যেন কাহারও উপর গর্ব না করে আর না যেন কেহ যুলুম করে” 


Contents 


সূরা আল-কাসাস ৫১৭ 


অবশ্য যদি কেহ সৌন্দর্য লাভের জন্য উত্তম পোষাক পরিচ্ছেদ পরিধান করে তবে . 
ইহাতে কোন ক্ষতি নাই। বর্ণিত আছে যে, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-কে 
জিজ্ঞাসা করিল, হে আল্লাহর রাসূল! আমার চাদরটি সুন্দর হউক, আমার জুতা জোড়া, 
সুন্দর হউক, আমি তো ইহা পসন্দ করি। তবে কি ইহা ও অহংকার হইবে ঃরাসূলুল্লাহ 
(সা) না, ইহা অহংকার নহে। 101 ৫.1: 1117 ॥ আল্লাহ তা'আলা স্বেয়ং 
সৌন্দর্যময়, তিনি সৌন্দর্যকে ভালবাসেন। 

(১০১১৭ ২১০৯1 25 ১০ যেই ব্যক্তি কিয়ামত দিবসে আল্লাহর 
দরবারে নেক কাজসহ উপস্থিত হইবে, তাহার জন্য তাহার নেক আমল অপেক্ষা উত্তম 
বিনিময় লাভ করিবে । বস্তুতঃ আল্লাহ্‌র বিনিময় বান্দার নেকআমল অপেক্ষা উত্তম। 
আল্লাহ তো বহুগুণ বেশী বিনিময় দান করিবেন। ইহা আল্লাহর অনুগ্রহের স্থান । ইরশাদ 
হইয়াছে ঃ 
৮৫15 41 ০০০41 late 02301 এন Lil ঢা 

SSL 

যাহারা অসৎ কাজ লইয়া আল্লাহ্র দরবারে উপস্থিত হইবে তাহাদিগকে কেবল 

তাহাদের আমলের বিনিময় ও শাস্তি দেওয়া হইবে । অতিরিক্ত শাস্তি দেওয়া হইবে না। 
কারণ আল্লাহ কাহার ও প্রতি যুলুম করেন না। ইহা হইল ইনসাফের স্থান । 


SF adi, 


LL oo 1৮ পোদে bic at ধরি 
AS ১ ৩৯ ১৬ sl ৩৯৮ SLA ৩৬ ৩১৯ SM ON AO 


2.4 2, ররর 
০১০ ৪৯৮ ০০ ৪৬০০৮ 


Add 


BLED NANI ৯৬ ৮ sr Sy ১/7 
৬০ ১3 04৯৩৮ ১২১ 

Ms (2৬:৮০:৬5 ad Ml শা ঠল শি EE রে 

১) 9 6১19 ৬৩) ০১) ১ A ON Si ৬ ৬১০৮০ ১9 AY 


ক ০ arian 
rr BSS; 


Contents 


৫১৮ তাফসীরে ইবনে কাছীর 
4 &# 5 ১০১৫ Pfs si 2০৮, 1 | uw ost dd 
১ ৩১৬ ৮৬৯ ৩5 ৪১ 31 %0 ১৮ ০৮445 pee C5 D5 AA 
7৬ ০৯7 LAE $ 27558: 
Les SAIS xs 
অনুবাদ £ (৮৫) যিনি তোমার জন্য কুরআনকে বিধান করিয়াছেন, তিনিই 
তোমাকে অবশ্যই ফিরিয়া আনিবেন। বল, আমার প্রতিপালক ভাল জানেন কে 
সৎপথের নির্দেশ আনিয়াছে এবং কে স্পষ্ট বিভ্রান্তিতে আছে? (৮৬) তুমি আশা কর 
নাই যে, তোমার প্রতি কিতাব অবতীর্ণ হইবে । ইহা তো কেবল তোমার 
প্রতিপালকের অনুগ্রহ । সুতরাং তুমি কখনও কাফিরদিগের সহায় হইও না। (৮৭) 
তোমার প্রতি আল্লাহ্‌র আয়াত অবতীর্ণ হইবার পর উহারা যেন তোমাকে কিছুতেই 
সেগুলি হইতে বিমুখ না করে, তুমি তোমার প্রতিপালকের দিকে আহবান কর এবং 
কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না । (৮৮) তুমি আল্লাহ্র সহিত অন্য কোন 
ইলাহ্‌কে ডাকিও না, তিনি ব্যতিত আর কোন ইলাহ্‌ নাই'। আল্লাহ্‌র সত্তা ব্যতিত 
সমস্ত কিছুই ধ্বংসশীল । বিধান তাহারই এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত 
হইবে। 
তাফসীর £ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা তাহার প্রিয় রাসূল (সা)-কে মানুষের 
নিকট পবিত্র কুরআন পাঠ করিবার জন্য, রিসালাতের দায়িত্‌ পৌছাইয়া দেওয়ার জন্য 
নির্দেশ দিয়াছেন এবং তাহাকে এই সংবাদও দান করিয়াছেন যে, অচিরেই কিয়ামত 
দিবসে তাহাকে তাহার সমীপে উপস্থিত করিয়া রিসালতের দায়িত্ পালন করিয়াছেন 
কিনা উহা জিজ্ঞাসা করিবেন। ইরশাদ হইয়াছে ৪ 
১1০1। 4:1০ ০০০৪ $১। 01 যেই মহান সত্তা তোমার প্রতি মানুষের কুরআনের 
বাণী পৌছাইয়া গুরু দায়িত্ব অর্পণ করিয়াছেন £ 4 1 1911 তিনি অবশ্যই 


কিয়ামত দিবসে তোমাকে তাহার সমীপে উপস্থিত করিবেন এবং তোমার দায়িত্ব সম্পর্কে 
জিজ্ঞাসা করিবেন । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 


Jal 0০0515201 44 ১০210. যাহাদের প্রতি রাসূল 
প্রেরণ করা হইয়াছে তাহাদিগকে অবশ্যই আমি জিজ্ঞাসা করিব । আর রাসূলগণকে 
দিনা রও! ভালা বাগাগ হায়াতের 


১১৯ i ১8,৯ 0১11 ০৷ ০৯০ ১১১ যেই দিন আল্লাহ্‌ তা'আলা সকল 
রাসূলগণকে একত্রিত করিবেন, তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিবেন, তোমাদের 
উম্মাতের পক্ষ হইতে কি জবাব দেওয়া হইয়াছিল ? আরো ইরশাদ হইয়াছে ঃ 


Contents 


g | সূরা আল-কাসাস ৫১৯ 


‘13419 ০+৮৮| ১:১০ আর কিয়ামত দিবসে নবীগণকে ও শহীদগণকে 
আল্লাহর দরবারে উপস্থিত করা হইবে। 

সুদী রে) আবু সালিহ (র)-এর সূত্রে হযরত ইবন আব্বাস (রা) হইতে 1401 
১.০ এর তাফসীর প্রসংগে বর্ণনা করিয়াছেন যে, এখানে ১ অর্থ বেহেশৃত । অর্থাৎ 
হে মুহাম্মদ, (সা) আল্লাহ্‌ অবশ্যই তোমাকে বেহেশতে পৌঁছাইয়া দিবেন এবং কুরআন 
সম্পর্কে জিজ্ঞাসা করিবেন । হাকাম ইবৃন আবান (র), ইকরিমাহ (র)-এর মাধ্যমে হযরত 
ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন, ১০ অর্থ, কিয়ামত দিবস। মালিক (র) 
ইমাম যুহরী (র) হইতে ও অনুরূপ অর্থ বর্ণনা করিয়াছেন । হযরত ইবন আব্বাস (র) 
হইতে বর্ণনা করিয়াছেন, ১5 অর্থ, মৃত্যু । অর্থাৎ হে মুহাম্মদ যেই মহান সত্তা তোমার 
প্রতি কুরআনের বাণী পৌছান ফরয করিয়াছেন, তিনি অবশ্যই তোমাকে মৃত্যু পর্যন্ত 
পৌছাইয়া দিবেন। ইবন আব্বাস (রা) হইতে রিওয়ায়েতটি একাধিক সূত্রে বর্ণিত। 

মুজাহিদ রে) 41,1 অর্থ করেন, sl (১24৯৪ তোমাকে কিয়ামত 
দিবসে জীবিত করিবেন । ইকরিমাহ, আতা, সাঈদ ইব্‌ন জুবাইর, আবূ কুষ'আহ, আবু 
মালিক, আবূ সালিহ (র) হইতে অনুরূপ বর্ণিত। হাসান (র) আলোচ্য আয়াতের 
তাফসীর প্রসংগে বলেন, আল্লাহর কসম, আল্লাহ তা'আলা কিয়ামত দিবসে তাহাকে 
জীবিত করিবেন এবং বেহেশতে দাখিল করিবেন । হযরত আব্বাস (রা) হইতে উল্লেখিত 
তাফসীর ছাড়া অন্য তাফসীরও বর্ণিত আছে। যেমন ইমাম বুখারী রে) বলেন, মুহাম্মদ 
. ইবৃন যুকাতিল (র) ..... হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণিত যে, (501 41১] 
4 অর্থ আমি অবশ্যই তোমাকে তোমার জন্মভূমি মক্কায় পৌছাইয়া দিব, যেখান 
হইতে তাহারা তোমাকে বাহির করিয়াছে । ইমাম নাসায়ী (র) তাহার সুনান গ্রন্থে, ইবন 
জরীর (র) ইয়ালা ইব্‌ন উবাইদ (র) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । আওফী (র) 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন । 42 41১1] এর অর্থ 491] 
{< অবশ্যই তোমাকে মক্কায় পৌছাইয়া দিব। মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) মুজাহিদ (র) 
হইতে ইহার অর্থ করিয়াছেন ৪ 2 41 1 এ১/১। আমি অবশ্যই তোমার 
জন্মভূমি মক্কায় পৌঁছাইয়া দিব। রর ৃ 

ইবন আবূ হাতিম (র) বলেন, ইব্‌ন আব্বাস, ইয়াহইয়া ইব্‌ন খিরায, সাঈদ ইব্‌ন 
জুবাইর, আতিয়্যাহ ও যাহ্হাক (র) হইতে ও অনুরূপ তাফসীর বর্ণিত হইয়াছে। ইবন 
আবূ হাতিম (র) বলেন, আমার পিতা ..... যাহ্হাক (র) হইতে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ সো) যখন হিজরতের উদ্দেশ্যে পবিত্র মন্কা হইতে বাহির হইয়া জুহফা 
নামক স্থানে পৌঁছিলেন, মক্কার প্রতি অতিশয় আকৃষ্ট হইয়া পড়িলেন, তখন এই আয়াত 
নাযিল হইল ঃ 


Contents 


৫২০ তাফসীরে ইবনে কাছীর ৪ 


- ০০০ || এ 0158] le ০০১৪ | 21 
তোমাকে মক্কায় পৌছিাইয়া দিবেন। যাহ্হাক (র)-এর মন্তব্য দ্বারা বুঝা যায় যে 
আয়াতটি মাদানী, যদিও সামগ্রিকভাবে সূরাটি মাক্ী । 

ইব্‌ন আবূ হাতিম (র) স্বীয় সূত্রে নু'আইম আযকারী (র) হইতে বর্ণনা করেন, 
Sas YN এর অর্থ হইল, ১০ আল্লাহ তোমাকে অবশ্যই “বাইতুল 
মুকাদ্দাস”পৌছাইয়া দিবেন ৷ যাহারা 4, এর অর্থ ‘কিয়ামত' উল্লেখ করিয়াছেন অত্র 
তাফসীরটি তাহাদের এই তাফসীরের অনুরূপ । কারণ বাইতুল মুক্কাদাসের ভূমিতেই 
কিয়ামত সংঘটিত হইবে । 

অবশ্য ১, শব্দের উল্লেখিত একাধিক বিভিন্ন ব্যাখ্যার মধ্যে একটি মীমাংসা ও 
হইতে পারে। অর্থাৎ মূল অর্থ ‘কিয়ামত’ সাব্যস্ত করিয়া অন্যান্য ব্যাখ্যা সমূহকে ইহার 
অনুরূপ করা সম্ভব । যেমন হযরত ইবনে আববাস (রা) ১. এর অর্থ কখনও 'মক্কা' দ্বারা 
করিয়াছেন। অর্থাৎ আল্লাহ হযরত মুহাম্মদ (সা)-কে মক্কা বিজয়ের মাধ্যমে তথায় 
পৌঁছাইয়া দিবেন। আর ইবন আব্বাস (রা) এর মতে ইহা রাসূলুল্লাহ (সা)-এর ইন্তিকাল 
নিকটবর্তী হওয়ার আলামত । যেমন ০8119 ৫11 ১:০১ ৭৯191 (সূরা নাসর ৪ ১) 
অবতীর্ণ হইবার পর এই মন্তব্য করিয়াছিলেন যে ইহা রাসূলুল্লাহ (সা)-এর মৃত্যু 
নিকটবর্তী হওয়ার আলামত । হযরত ইবৃন আববাস (রা) হযরত উমর (রা)-এর 
উপস্থিতিতেই উল্লেখিত ব্যাখ্যা করিয়াছিলেন এবং হযরত উমর (রা) কোন দ্বিমত পোষণ 
করেন নাই। বরং তিনি বলিলেন, তুম যাহা জান আমি আমি হইতে পৃথক কিছু জানি 
না। আর এই কারণেই হযরত ইব্‌ন আব্বাস (রা) কখনও ১. অর্থ, মৃত্যু উল্লেখ 
করিয়াছেন। আবার কখন ও ইহার অর্থ করিয়াছেন, কিয়ামত। যেহেতু কিয়ামত মৃত্যুর 
পরে সংঘটিত হইবে । আবার কখনও ১০ এর অর্থ করিয়াছেন, বেহেশত । কারণ, 
রিসালতের দায়িতু পালন করিলে, টা রনি পরখ রান 
হিসাবে বেহেশত লাভ করিবেন । 

০০015159595 stl দে 5০ 0 ০ হে মুহাম্মদ ! যেই 
লোক তোমার বিরোধিতা করে এবং কাওমের যাহারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে ও 
যাহারা তাহাদের অনুসরণ করে তাহাদিগকে তুমি বলিয়া দাও, তোমাদের ও আমার 
মধ্যে কে হেদায়াতপ্রাপ্ত ও সঠিক পথ অবলম্বনকারী আমার প্রতিপালক উহা ভাল জানেন, 
আর অচিরেই তোমরা ইহা জানিতে পারিবে যে, কে শুভ পরিণামের অধিকারী হইবে 
দুনিয়া ও আখিরাতে কে সাহায্যপ্রাপ্ত হইবে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা! তাহার প্রিয় 


Contents 


সূরা আল-কাসাস ৫২১ 


রাসূল (সা) ও তাঁহার বান্দাগণের প্রতি যেই অসাধারণ নিয়ামত দান.করিয়াছেন তীহার 
রাসূল (সা)-কে উহা স্মরণ করাইয়া ইরশাদ করেন ঃ 


॥ of ৪ 


২০054014211 515 311৯5 ৩০৪ [এও তুমি তো ইহা কখনও আশা কর 
নাই যে, তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করা হইবে, তুমি অহী প্রীপ্ত হইবে। 

১৮) ১০ £ ০2১ থ্ু। কিন্তু কেবল তোমার প্রতি এবং তোমার মাধ্যমে অন্যান্য 
বান্দাগণের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়া তোমার উপর অহী নাযিল করিয়াছেন। আর 
যেহেতু তুমি আল্লাহর অসাধারণ নিয়ামতণ্রাপ্ত, অতএব “১১৪৫1 161১ 45945 93 
তুমি কাফিরদের সমর্থনকারী হইবে না। বরং তাহাদের সাহায্য সমর্থন হইতে পৃথক 
থাকিবে, তাহাদের বিরোধিতা করিবে । 

001 5151 | ০ ll ৩৭০ ie Ui, 29 আর যখন তোমার প্রতি 
আল্লাহর আয়াত অবতীর্ণ হইয়াছে তখন এমন যেন না হয় যে তাহারা তোমার আদেশ 
সমূহ পালন করা হইতে বিরত রাখে । অর্থাৎ তাহাদের বিরোধিতার কারণে দুঃখিত হইয়া 
তুমি যেন আল্লাহর বাণী সমূহের প্রচার হইতে বিরত না থাক। বরং তুমি তোমার দায়িত্‌ 
পালন করিয়া যাইবে । তাহাদের বিরোধিতা কোন পরোয়া করিবে না। আল্লাহ তোমার 
সাহায্য করিবেন এবং অন্যান্য সকল দীনের উপর তোমার দীনকে বিজয়ী করিবেন। 

১৪৫১০০০]। ১০ ৯১৪০ 25 55 11 51 “আর তুমি তোমার প্রতিপালকের 
ইবাদতের প্রতি আহবান করিতে থাক । আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না” । 


7:5০ পতি 


গস এ] 9১ 21 ৮61 | ৮০ £১5 5 আর তুমি আল্লাহর সহিত অন্য 
কাহাকেও ইবাদত করিও না, তিনি ব্যতিত আর কোন ইলাহ নাই। তিনি ব্যতিত ভর 
কেহ ইবাদতের যোগ্যই নহে । 


£৫১ 9141৯ ৮৮০৫ একমাত্র সেই মহান আল্লাহর সত্তা ছাড়া সকল ব ই 

ংস হইবে ৷ চিরজীবি, চিরস্থায়ী সত্তা কেবল তীহার সত্তা । অন্যান্য সকল মাখলুব : 
মৃত্যু বরণ করিবে । যেমন ইরশাদ হইয়াছে ঃ 

১২৯15 JUS 2) Es ০529 ৩৪ Ue ১০ এ 

পৃথিবীর সকল প্রাণীই ধ্বংস হইবে, অবশিষ্ট থাকিবে কেবল তোমার প্রতিপালকের 
সত্তা যিনি মহা প্রতাপ ও সন্মানের অধিকারী । (সূরা রাহমান ৪ ২৬ - ২৭) আয়াতে «3 
শব্দের অর্থ মুখমন্ডল নহে। বরং এখানে পূর্ণসত্তা বুঝান হইয়াছে। ১1 LU ০৮০০ J 
48৯ এর মধ্যে? দ্বারা আল্লাহ্‌র সত্তা বুঝান হইয়াছে। বিশুদ্ধ হাদীসে আবূ সালামা 
এর সূত্রে হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সো) ইরশাদ 
করিয়াছেন ৪ কবি লবীদ সর্বাপেক্ষা অধিক সত্য কথা বলিয়াছে ঃ 
ইব্‌ন কাছীর__৬৬ (৮ম) 


Contents 


৫২২ তাফসীরে ইবনে কাছীর 


156 এ11 ১5 5 4৮5৫৪ গা মনে রাখিও আল্লাহ্‌ ব্যতিত সকল বন্ধু বাতিল। 
মুজাহিদ ও সাওরী (র) 44৯ 3 :এ১ ৮৮:১৩ এর অর্থ করিয়াছে। 

4৫2 «১১১15 2 সকল আমল বিলুপ্ত হইয়া যাইবে, কিন্তু যেই আমল দ্বারা 
আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয় উহার সাওয়াব অবশিষ্ট থাকিবে । ইমাম বুখারী (র) 
তাহার সহীহ গ্রন্থে ইহা উল্লেখ করিয়াছেন। ইবন জরীর (র) বলেন, যাহারা এই মত 
পোষণ করেন তাহারা কবির এই কবিতা দলীল হিসাবে পেশ করেন । 

07019 হা] এ Lal + 4১৯০ এও ভে 01 95০ 

“আমি আমার অগণিত পাপের জন্য বান্দার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা 
করিতেছি যাহার নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্য করা হয় এবং এই উদ্দেশ্য কৃত 
আমলের বিনিময় ও তাহার নিকট প্রাপ্য” । তবে এই মতের পূর্ববর্তী মতের সহিত কোন 
বিরোধ নাই। কারণ পরবর্তী মতানুসারে আয়াতের অর্থ হইল, সকল আমলই বাতিল 
বিনিময় অবশিষ্ট থাকে । আর পূর্ববর্তী মতানুসারে আয়াতের অর্থ হইল, সকল বস্তুই 
ধ্বংস হইয়া যাইবে অবশিষ্ট থাকিবে কেবলমাত্র আল্লাহর সত্তা । তিনিই আউয়ালও আখির 
অর্থাৎ সবকিছুর আগেও তিনিই এবং সবকিছুর পরেও তিনিই । আবূ বকর আব্দুল্লাহ্‌ 
উল্লেখ করিয়াছেন, আহমাদ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আবূ বকর রে) ..... আবুল ওয়ালীদ (র) 
হইতে বর্ণিত। তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবন উমর (রা) যখন তাহার অন্তরকে 
নতুনভাবে ওয়াদাবদ্ধ করিতে ইচ্ছা করিতেন তখন তিনি বীরান স্থানে গমন করিতেন 
এবং দ্বারে দন্ডায়মান হইতে অতি চিন্তাযুক্ত স্বরে বলিতেন, কোথায় তোমার বাসিন্দারা ৷ 

অতঃপর নিজেকে সম্বোধন করিয়া তিনি এই আয়াত পাঠ করিতেন 8 এ ৮৮২4 
৭৫৯5 ঠ। আল্লাহ্‌র সত্তা ছাড়া সকল বস্তুই তো ধ্বংস হইবে। | 

৮০১৮০ 41০ ৯1 4 সাৰ্বভৌমত্ব তো তাহারই, সর্বময় ক্ষমতার অধিকারী 
তো তিনিই আর কিয়ামত দিবসে তোমাদের সকলকেই তাহার নিকট প্রত্যাবর্তন করিতে 
হইবে । এবং তিনি তোমাদের সকলের ভালমন্দের বিনিময় দান করিবেন। 


(আল-হামদু লিল্লাহ্‌ সূরা কাসাস -এর তাফসীর সমাপ্ত হইল) 


Contents 





পতি 5 Fo Bul ৯৫৬০০ ১৫ 
০৮523 Las Cal Gsm SST 5 ৮৬) Et সা 


1৯5)০০ ১৪ 4) পি ES, + 


WwW _-/ 
tw oi rawr & 


১৯০৪ ৩ EEA MES *৫ 


PA RS 
*৬)০০৮ 
অনুবাদ £ (১) আলিফ-লাম-মীম; €২) মানুষ কি মনে করে যে আমরা ঈমান 
আনিয়াছি, এই কথা বলিলেই উহাদিগকে পরীক্ষা না করিয়া অব্যাহতি দেওয়া 
হইবে । (৩) আমি তো ইহাদিগের পৃববতীদিগকেও পরীক্ষা করিয়াছিলাম, আল্লাহ্‌ 
অবশ্যই প্রকাশ করিয়া দিবেন, কাহারা সত্যবাদী ও কাহারা মিথ্যাবাদী । (৪) যাহারা 
বারি নানান বারা রাকা রানার সান যারা রর রায় 
যাইবে? তাহাদিগের সিদ্ধান্ত কত মন্দ! 


Contents 


৫২৪ তাফসীরে ইবনে কাছীর 
তাফসীর ঃ মুকাত্তা'আত হরূফ সম্পর্কে সূরা বাকারায় বিস্তারিত আলোচনা হইয়াছে ঃ 
CLE YL Cl IR OT 0101 ০ 
এ সকল মু’মিনগণ কি এই ধারণা করিয়া বসিয়াছে যে, “আমরা ঈমান আনিয়াছি” 
এই কথা বলিলেই তাহারা মুক্তি লাভ করিবে? আর তাহাদের পরীক্ষা করা হইবে না?” 


প্রশ্নটি নেতিবাচক । অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা তাহার মু’মিন বান্দাগণকে তাহাদের ঈমানের 
পরিমাপে অবশ্যই পরীক্ষা করিবেন। যেমন বিশুদ্ধ হাদীসে বর্ণিত ঃ 


12520558058 JESS MILAN 75 502591595১4 এ 
SU 41 929 DS ns ০৪ IE UE 40০ ৬০০৯ ০০ IA 
“সর্বাপেক্ষা কঠিন পরীক্ষার সম্মুখীন হন আব্বিয়ায়ে কিরাম। অতঃপর যাহারা 
সৎলোক অতঃপর পর্যায়ক্রমে যাহারা নিম্নশ্রেণীর ধর্মপ্রাণ। দীন পালনের মানদণ্ডের 


ভিত্তিতেই পরীক্ষা সহজ কিংবা কঠিন হয়। যদি কাহারও দীনদারী মযবৃত হয় তবে 
তাহারা পরীক্ষাও অধিক হয় ।” 


উল্লেখিত আয়াতে বিষয়বস্তু নিম্নের আয়াতের বিষয়বস্তুর অনুরূপ ৷ ইরশাদ হইয়াছেঃ 
123৮ 155৯ 02311 dls ly i 11 
লোপ? 
তোমরা কি ধারণা করিয়াছ যে, তোমাদিগকে ছাড়িয়া দেওয়া হইবে, অথচ, আল্লাহ্‌ 
এখনও প্রকাশ্যভাবে ইহা জানিতে পারেন নাই যে, তোমাদের মধ্যে কাহারা জিহাদে 
অংশগ্রহণ করিয়াছে আর কাহারা ধৈর্যধারণকারী? সূরা বারা'আতেও অনুরূপ বিষয়ের 
উল্লেখ রহিয়াছে। সূরা বাকারায় ইরশাদ হইয়াছে £ 


১০৪০০০1১2১0 ৯৭3 0৮5 বিল 1৯501 ims ft 
11 9501 15450 080519715 77405 24912 


45084100751 Pi) EEN 

“তোমরা কি সহজেই বেহেশতে প্রবেশ করিবে বলিয়া ধারণা করিয়াছ? অথচ, 

এখনও তোমাদের পূর্ববর্তীগণ যেইরূপ কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হইয়াছিল উহার 

সম্মুখীন তোমাদের হইতে হয় নাই । তাহাদেরকে ক্ষুধা ও শারিরীক দুঃখকষ্ট ভোগ 

করিতে হইয়াছিল আর এমনভাবে প্রকম্পিত হইয়াছিল যে তাহাদের রাসূল এবং এ সকল 

লোক যাহারা তাহারা সহিত ঈমান আনিয়াছিল তাহারা বলিতে লাগিল আল্লাহর সাহায্য 
কবে আসিবে? জানিয়া রাখ, আল্লাহর সাহায্য নিকটবর্তী” । (সূরা বাক্রা ৪ ২১৪) 


Contents 


“সূরা আল-আন্কাবুত ৫২৫ 
এখানেও ইরশাদ হইয়াছে ঃ 


১৮৪৩ URN AAEM OARS Sp ৪01০১ ১৪ 
- 

তাহাদের পূর্ববর্তী মু'মিনদিগকে আমি পরীক্ষা করিয়াছি। অতএব এখনও তিনি এ 
সমস্ত লোকদিগকে যাহারা স্বীয় ঈমানে সত্য, তাহাদিগকে অবশ্যই প্রকাশ্যভাবে জানিয়া 
লইবেন আর যাহারা স্বীয় দাবীতে মিথ্যাবাদী তাহাদিগকেও জানিবেন। 

আহলে সুন্নাত আল-জামায়াত এই বিষয়ে এক্যমত পোষণ করেন যে, আল্লাহ্‌ 
তা'আলা পূর্বে যাহা সংঘটিত হইয়াছে এবং যাহা ভবিষ্যতে সংঘটিত হইবে এবং যাহা 
হয় নাই, হইলে কেমন হইত উহার সকল বিষয় সম্পর্কে অবগত । এই কারণে হযরত 
ইব্ন আব্বাস (রা) ও অন্যান্য তাফসীরকারীগণ +41.-] 81 এর অর্থ করেন ৬১১4 ১! 
“যেন আমি দেখিতে পারি” । কারণ " হ:$)১ " ‘দেখা’ ইহার সম্পর্ক হয়। বিদ্যমান বস্তুর 
টিনের ale Hen oe Ho Cte Oc 

SCORE CN Ne At HE AE OF তাহারা আমার 
আওতা হইতে বাহিরে চলিয়া যাইবে । অর্থাৎ যাহারা ঈমান আনয়ন করে নাই তাহারা 
যেন এই ধারণা পোষণ না করে যে, তাহারা পরীক্ষা ও বিপদ হইতে রক্ষা পাইবে। 
কারণ ইহার পর আরো অধিক কঠিন পরীক্ষা ও বিপদ আসন্ন । বস্তুত তাহারা যাহা ধারণা 
জারজ তাহা নার জী 


% SS NALS HOT 0 


এ 


০৫০ &:১ 
০৫০০ 0 Ta BEI Ss এ 


০ 1 Ped Badr চিল 
৮ গলে সস 


রি লা 8 Ho ৮7 
ক 
আল্লাহ্‌র নির্ধারিত কাল আসিবেই, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ । (৬) যে কেহ সাধনা 


Contents 


৫২৬ তাফসীরে ইবনে কাছীর 


করে সে তো নিজের জন্যই সাধনা করে, আল্লাহ্‌ তো বিশ্বজগতে হইতে অনপেক্ষ । 
(৭) আর যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, আমি নিশ্চয়ই তাহাদিগের মন্দকর্মগুলি 
মিটাইয়া দিব এবং তাহাদিগের কর্মের উত্তম ফল দান করিব । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 111 2311 204 ১০ যেই 
ব্যক্তি পরকালে আল্লাহ্র সহিত সাক্ষাতের আশা পোষণ করে, সৎকর্ম করে এবং 
আল্লাহর নিকট বিপুল বিনিময়ের আশা পোষণ করে, আল্লাহ্‌ তাহার আশাকে অবশ্যই 
পূর্ণ করিবেন এবং তাহার আমলের পূর্ণ বিনিময় দান করিবেন। আল্লাহ্‌ তা'আলা 
তাহাদের দু'আ ও প্রার্থনা শ্রবণ করেন এবং বিশ্বের সব কিছুই দেখেন । অতএব তাহাদের 
কোন প্রার্থনা বৃথা যাইবে না, কোন আমল বিফল হইবে না। ইরশাদ হইয়াছে ৪ 
এস all 8's ৩৯441 321 205 আল্লাহ্‌র নির্ধারিত সময় অবশ্যই 
আসিবে, তখন তিনি তাহাদের কর্ম বিনিময় দান করিবেন, তিনি বড়ই শ্রবণকারী ও মহা 
জ্ঞানী । তাহাদের সকল দু'আ তিনি শুনেন ও সকল কর্মকাণ্ড সম্পর্কে জানেন। নির্ধারিত 
সময়ে তিনি উহার বিনিময় দান করিবেন। | 


ul ০১149 4০৯ ৬০৩ আর যেই ব্যক্তি সৎকাজে প্রচেষ্টা করে সে 
তাহার নিজের স্বার্থেই প্রচেষ্টা করে। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ (৮০০ ০০০ 
৭২১3 আর যেই: ব্যক্তি সৎকাজ করে সে তাহার নিজের উপকারার্থেই করে । উহার 
উপকার সেই ভোগ করিবে । উহাতে আল্লাহ্‌র কোনই লাভ নেই। আল্লাহ্‌ তাহার 
বান্দাগণের কোন কাজেরই মুখাপেক্ষী নহেন। যদি বিশ্বের সকল মানুষ মুত্তাকী 
পরহিযগার হইয়া যায়, তবে ইহা আল্লাহ্‌র সাম্রাজ্যের একটু বৃদ্ধি করিবে না। এই 
কারণেই ইরশাদ হইয়াছে ঃ 
১১ এ) ১০৮5 44198 কারণ আল্লাহ্‌ তা'আলা সমগ্র বিশ্ব হইতে 
বে-নিয়ায, তিনি কাহারও মুখাপেক্ষী নহেন। হযরত হাসান বাসরী রে) বলেন, “তরবারী 
চালনার নামই জিহাদ নহে বরং যেই ব্যক্তি জীবনে কোন দিন তরবারী চালনা করে না 
সেও জিহাদে অংশ গ্রহণকারী হিসাবে বিবেচিত হইতে পারে।” 
বস্তুত আল্লাহ্‌ তা'আলা তাহার বান্দাগণের সমস্ত আমল হইতে বেনিয়াজ, তাহা 
সত্বেও তিনি স্বীয় বান্দাগণকে তাহাদের আমলের উত্তম বিনিময় দান করিবেন এবং 
তাহাদের অপরাধ ক্ষমা করিয়া দিবেন। তাহাদের অতি ক্ষুদ্র আমলও তিনি গ্রহণ করেন 
এবং দশ হইতে সাতাশগুণ সাওয়াব দান করেন। অথচ, কোন গুনাহ করিলে কেবল 
সপন রানা সা নানা রান 


EES 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫২৭ 


“আল্লাহ্‌ এক বিন্দু পরিমাণ অবিচারও করিবেন না। তিনি নেকীকে বৃদ্ধি করেন এবং 
CE বা টানা নিসা রা 


30৭৫ ও Ll 
যাহারা ঈমান আনিয়াছে আর নেক আমল করে, আমি অবশ্যই তাহাদের অপরাধ 


হি ॥ ০৮৮0৫ ৩5 ৮৮5 ৯৩ ৩ পা পা EA Bd 
রি নিন AE নিনজা 


co SFP FS ১716 
(২০০৬ ৮:৮০ ৮০৩১. ৪৩০৫০ 
5 পরত ৪ Sh 
* (১9) AS 
od এরিক: এ 
০০৭০০ ৯০৫৫৯০৪০৯৭০ ৯০ সন ৯, ১৭ 
অনুবাদ $ (৮) আর্মি মানুষকে নির্দেশ দিয়াছি তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার 
০ Ot te CUE “Cin, SUE nO soe ft 
শরীক করিতে, যাহার সম্পর্কে তোমার কোন জ্ঞান নাই ৷ তুমি তাহাদিগকে মানিও 
না । আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন । অতঃপর আমি তোমাদিগকে জানাইয়া 
দিব তোমরা কি করিতেছিলে । (৯) যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি 
অবশ্যই তাহাদিগকে সকর্মপরায়ণদিগের অন্তর্ভুক্ত করিব । 
তাফসীর ঃ উল্লেখিত আয়াত আল্লাহ্‌ তাআলা তাঁহারা -বান্দাদিগকে তাওহীদের 
আদর্শকে মযবৃত করিয়া ধারণ পূর্বক তাহাদের পিতামাতার সহিত সদ্ব্যবহার করিবার 
নির্দেশ দিয়াছেন। কারণ মানুষের অস্তিত্ব লাভের জন্য পিতামাতা প্রধান উপায় এবং 
সন্তানের প্রতি তাহাদের বহু ইহসান ও অনুগ্রহ । পিতা তাহাদের যাবতীয় ব্যয়ভার গ্রহণ 
করিয়া থাকেন এবং মাতা তাহাদিগকে স্নেহ মমতা দ্বারা লালন-পালন করিয়া থাকেন। 
তাহাদের এই অনুগ্রহের কারণে তাহাদের প্রতি বিশেষ দৃষ্টি দান ও তাহাদের সাথে 
সদ্ব্যবহার করিবার নির্দেশ দেওয়া হইয়াছে। ইরশাদ হইয়াছে ঃ 


এ 2-20" fel ই 8 “0 6 ত:৫৪5) 25252151058 EE 
রামের কোপা পারা 


কট | এগ এ কটি 


0০011191115 


৫২৮ তাফসীরে ইবনে কাছীর 
(945০৪৮০১১০০ ০০ UG Sn TEES 0১592 
নি 
“আর তোমার প্রতিপালক এই নির্দেশ দিয়াছেন যে তাহাকে ব্যতিত আর কাহারও 
ইবাদত করিবে না। আর পিতামাতার প্রতি সদ্ব্যবহার করিবে । যদি তাহাদের একজন 
কিংবা তাহারা উভয়ই তোমার কাছে বৃদ্ধাবস্থায় উপস্থিত হয়, তবে তাহাদিগকে উফু' ও 
বলিবে না আর ধমকও দিবে না আর তাহাদের সমীপে সম্মান ও আদবের সহিত কথা 
বলিবে আর তাহাদের জন্য অনুগ্রহের সহিত বিনয়ের বাহু অবনত করিবে এবং এই দু'আ 
করিবে, হে আমার প্রতিপালক! আপনি তাহাদের প্রতি তেমনি অনুগ্রহ করুন যেমন 
অনুগ্রহ করিয়া তাহারা শৈশবকালে আমাকে লালন-পালন করিয়াছিল” ৷ সূরা বনী 
ইসরাঈল ৪ ২৩-২৪) পিতামাতার ইহসান ও অনুগ্রহের বিনিময় হিসাবে তাহাদের প্রতি 
সদ্ব্যবহার ও অনুগ্রহ করিবার নির্দেশ দেওয়া সত্ত্বেও আল্লাহ্‌ তা'আলা সন্তানকে এই হুকুম 
দিয়াছেন ৪ | 


45৮5 95015 ৩0 দে চে এ এ 0০১ 9 
আর যদি তাহারা (পিতামাতা) এই চেষ্টা করে যে, তুমি যেন আমার সহিত শরীক 
' কর, যাহার কোন জ্ঞান তোমার নাই। তবে তুমি তাহাদের অনুকরণ অর্থাৎ তোমার 
পিতামাতা যদি মুশরিক হয় এবং শিরক করিবার জন্য তাহাদের অনুকরণ করিবার 
তোমার প্রতি বল প্রয়োগ করে তবে এই বিষয়ে কোন প্রকার অনুকরণ করা যাইবে না। 
এই বিষয়ে তাহাদের নির্দেশ হইতে দূরে থাকিতে হইবে । কিয়ামত দিবসে তোমরা 
সকলেই আমার নিকট প্রত্যাবর্তন করিবে, তখন আমি তোমাদিগকে স্বীয় দীনের উপর 
ধৈর্যধারণ করিয়া থাকিবার জন্য তোমাদের পিতা-মাতার সহিত সদ্ব্যবহার করিবার জন্য 
তোমাদিগকে উত্তম বিনিময় দান করিব এবং সংলোকদের দলের সহিত তোমাকে 
একত্রিত করিব। তোমার মুশরিক পিতামাতার সহিত নহে । যদিও পিতামাতাই 
পৃথিবীতে তোমার সর্বাপেক্ষা আপন জন ছিল। কিন্তু কিয়ামত দিবসে সেই সকল 
লোকদের সহিত হাশ্র হইবে যাহাদের সহিত পৃথিবীতে ধর্মীয় সম্পর্ক সম্প্রতি ছিল। এই 
কারণে ইরশাদ হইয়াছেঃ 

০০৮4০] 115১41০4115 05৭ 05300 | 

যাহারা ঈমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে, আমি অবশ্যই তাহাদিগকে 

নেক ও সৎলোকদের অন্তর্ভূক্ত করিব। ইমাম তিরমিযী (র) এই আয়াতের ব্যাখ্যা করিয়া 
বলেন, মুহাম্মদ ইব্‌ন বাশৃশার (র) ..... সা'দ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, আমার 
সম্পর্কে চারটি আয়াত অবতীর্ণ হইয়াছে । অতঃপর তিনি স্বীয় ঘটনা বর্ণনা করিলেন, 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫২৯ 
সদ্ব্যবহার করিতে হুকুম করেন নাই? আল্লাহর কসম, আমি খাবারও খাইব না, তুমি 
ঈমান ত্যাগ করিয়া আমার ধর্মাবলম্বন করিবে। রাবী বলেন, অতঃপর পরিবারের 
লি রানি সানা দারা, 


১০০8 
তাহারা তোমাকে আমার সহিত শিরক করাইবার জন্য চেষ্টা করে, তবে তখন তাহাদের 
অনুকরণ করিবে না”। ইমাম আহমাদ, মুসলিম, আবু দাউদ ও নাসাঈ (র) ও হাদীসটি 
বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (র) বলেন, ইহা একটি হাসান সহীহ হাদীস। 


ESE ৯ - EG 4 ছ Golf ZI, ৫০৮ 
Ja Al ৬৯ ১ সি ৬৭ ০৯৯৫০০০০০০০ 


6:25 


৪০৯০৩ ৬০০ ৩৪৯ বটি পি ৪ 
ol ১১০৯ (490০ ০৬৪ 
টি He aot doit AA ররর তা টানি 


অনুবাদ ঃ (১০) মানুষের মধ্যে কতক বলে, আমরা আল্লাহে বিশ্বাস করি । কিন্তু 
আল্লাহ্‌র পথে যখন উহারা নিগৃহীত হয়, তখন উহারা মানুষের পীড়নকে আল্লাহ্‌র, 
শাস্তির মত গণ্য করে এবং তোমার প্রতিপালকের নিকট হইতে ' কোন সাহায্য 
আসিলে উহারা বলিতে থাকে, আমরা তো তোমাদিগের সংগেই ছিলাম । বিশ্ববাসীর 
অন্তঃকরণে যাহা আছে, আল্লাহ কি তাহা সম্যক অবগত নহেন। (১১) আল্লাহ্‌ 
অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা ঈমান আনিয়াছে এবং অবশ্যই প্রকাশ করিয়া 
দিবেন কাহারা মুনাফিক । 

তাফসীর £ যেই সকল লোকর অন্তরে ঈমান প্রতিষ্ঠিত হয় নাই অথচ, তাহারা মুখে 
ঈমানের দাবী করে এ সকল মিথ্যাবাদী লোকদের কিছু অবস্থার কথা আল্লাহ্‌ তা'আলা 
উল্লেখিত আয়াতে আলোচনা করিয়াছেন । আল্লাহর রাহে দুনিয়ায় যখনই তাহারা কষ্টের 
সম্মুখীন হয় তখন তাহারা উহাকে শাস্তি মনে করিয়া ইসলাম হইতে বিমুখ হয়। ইরশাদ 
হইয়াছে £ 
ইব্‌ন কাছীর--৬৭ (৮ম) 


Contents 


৫৩০ তাফসীরে ইবনে কাছীর 


১০৫]। হও oD ds ssl 5 410 Cl 0986 ১০ | ১০৩ 
81158 
কিছু লোক এমনও আছে যাহারা মুখে তো এই কথা বলে, আমরা "ঈমান আনিয়াছি 
কিন্তু যখন আল্লাহর পথে কষ্টের সম্মুখীন হয়, তখন তাহারা মানুষের দেওয়া কষ্টকে 
আল্লাহর শাস্তির সমতুল্য মনে করে । হযরত ইব্‌ন আব্বাস রো) বলেন, যখন এ সকল 
লোক কষ্টের সম্মুখীন হয়, তখন তাহারা ইসলাম হইতে বিমুখ হয়। উলামায়ে কেরাম 
হইতে আরো অনেকে এই ব্যাখ্যা করিয়াছেন। এই আয়াতে বিষয়বস্তু নিন্মের আয়াতে 
উল্লেখ করা হইয়াছে । ইরশাদ হইয়াছে ঃ 
১0100125244 35০৮০ ০1০ 20 2455 ১০ el ০ 
1111575015৬ 5118 423 she PE be EE 0 
কিছু লোক এমনও আছে যাহারা এক পার্শ্বে দীড়াইয়া আল্লাহ্‌র ইবাদত করে, যদি 
পার্থিব কোন লাভ হয় আয়েশ আরাম ভোগ করিতে পারে তবে তো শান্ত ও আশ্বস্ত 
হইয়া যায় আর যদি বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয় তবে বিমুখ হইয়া পড়ে । .... ইহা 
হইল চরম পথভ্রষ্টতা । (সূরা হাজ্জ ৪ ১১-১২) 
অতঃপর ইরশাদ হইয়াছে 
১25 (55 LAr Bld ES 2৮০5 2 51৬ আর যদি তোমার 
প্রতিপালকের পক্ষ হইতে সাহায্য আগত হয় তবে তাহারা বলে, আমরা তোমাদের 
অর্থাৎ মুসলমাগণের সাথেই আছি। অর্থাৎ যদি তাহারা মুসলমাদের বিজয় দেখে এবং 
_গনীমতের মাল লাভ করিতে দেখে তবে তাহারা বলে, সত্যসত্যই তাহারা মুসলমান এবং 
তাহাদের দীনী ভাই । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 
উল লন MR, 4 A BE এ ভু Ras Bb ১ ক co ge “এও ভীত 
১) 1৬1054411৮৮ চে ০৮৩ ০৮১১ ০৬২০ ০৪৭এ। 
০০০০০ pale ১৯০০ pil Llc ১১১11 20 1915০ 
- tall 
আমরা কি তোমাদের সহিত ছিলাম না? আমরা অবশ্যই ছিলাম অতএব আমরা 
গনীমতের মালের অংশ লাভ করিব । আর যদি কখনও কাফিররা বিজয়ের অংশ 
করে, তবে তাহারা তাহাদের নিকট গিয়া বলে, আমরা কি তোমাদের উপর বিজয় 


৮ UE 1 HOT PROBE CTR CRONE NE NE 
করি নাই? (সূরা নিসা ৪ ১৪১) 


w» ০৩ 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫৩১ 
আরো ইরশাদ হইয়াছে ৪ 
spl Ce te ai ae ১০০০০ Si pst ৩140 ০০০০৭ 
- ১১১৫৪) 1৪. 
“সম্ভবত আল্লাহ্‌ তা'আলা মুসলমানগণকে বিজয়ী করিবেন কিংবা তাহার পক্ষ হইতে 
মুনাফিকদের প্রতি কোন শাস্তি অবতীর্ণ করিবেন। তখন তাহারা মনে যাহা কিছু গোপন 
করিয়াছিল উহার উপর লজ্জিত ও অনুতপ্ত হইবে” । (সূরা মায়িদা ৪ ৫২) আলোচ্য 
আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন £ 
78775165544 rf: ১৮:1১ আর যদি তোমার 
প্রতিপালকের পক্ষ হইতে সাহায্য আসিয়া পড়ে তবে অবশ্যই বলে আমরা তোমাদের 
সাথেই আছি। 
Salat ১৮০15 0 নন ৫0 ১০৪5 যদিও এ সকল মুনাফিকরা 
মুসলমানদের সংগে থাকিবার ও তাহাদের সহিত এঁকমত্য পোষণ করিবার কথা বলে 
ড্ডু আালাহ 5 বহর পারনি ২৭ বরাত দত মর নারি বর 


bal JES ১১01 ২11 RAT 
আর আল্লাহ্‌ এ সকল লোকদিগকেও জানেন যাহারা ঈমান আনিয়াছে আর যাহারা 
মুনাফিক তাহাদিগকেও তিনি জানেন । অর্থাৎ আল্লাহ্‌ দুঃখকষ্ট, সুখ শান্তি দ্বারা মানুষকে 
পরীক্ষা করেন । এইভাবে দুঃখ কষ্ট ও সুখ শান্তি উভয় অবস্থায় আল্লাহর আনুগত্য করে 
আর যাহারা কেবল সুখ লাভ করিবার মানসেই তাহার বাহ্যিক আনুগত্য প্রকাশ করে 
তাহাদের মধ্যে পার্থক্য সুস্পষ্ট হইয়া উঠে । যেনম অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 


১১১০08508৮0 055 ০55 57, 

“আর আমি অবশ্যই তোমাদিগকে পরীক্ষা করিব, যেন তোমাদের মধ্যে যাহারা 
মুজাহিদ আর যাহারা ধের্য-ধারণকারী তাহাদিগকে সুস্পষ্টভাবে জানিতে পারি। (সূরা 
মুহাম্মদ ৪ ৩১) 

উহুদ যুদ্ধে মুসলমানগণের বড়ই পরীক্ষা দিতে হইয়াছিল। আল্লাহ্‌ তা'আলা এ 
ঘটনার উল্লেখ করিয়া ইরশাদ করিয়াছেন £ 


ae LAL 105 5 ০০ 224 LEE 
নিধি, 

আল্লাহ্‌ তা“আলা মু'মিগণকে এঁ অবস্থার উপর ছাড়িয়া রাখিবেন না যেই অবস্থার 
উপর তোমরা এখন আছ যাবৎ না অপবিত্রকে পবিত্র হইতে পৃথক করিবেন। (সূরা 


আলে-ইমরান ৪ ১৭৯) 


Contents 


৫৩২ তাফসীরে ইবনে কাছীর 


$ Pad ft 


AST \ 


a এও $ চি এত 4 রি 
৮ dE 
LL 
Ed AD Los LP EE LE AA Ss cd 
ot 


অনুবাদ £ (১২) কাফিররা মু’মিনদিগকে বলে আমাদিগের পথ অনুসরণ কর । 
আমরা তোমাদিগের পাপ ভার বহন করিব । কিন্তু উহারা তো তাহাদিগের 
পাপভারের কিছুই বহন করিবে না, উহারা অবশ্যই মিথ্যাবাদী । (১৩) উহারা 
নিজেদিগের ভার বহন করিবে এবং নিজদিগের বোঝার সহিত আরো কিছু বোঝা । 
তাহারা যেই মিথ্যা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামত দিবসে অবশ্যই উহাদিগকে 
প্রশ্ন করা হইবে। 


তাফসীর ঃ আল্লাহ্‌ তাআলা উল্লেখিত আয়াতে ইরশাদ করিয়াছেন, কুরাইশদের 
মধ্য হইতে যাহারা ঈমান আনিয়াছিল, তাহাদিগকে কুরাইশ কাফিররা বলিল, তোমরা 
তোমাদের নতুন ধর্ম হইতে প্রত্যাবর্তন করিয়া আমাদের ধর্মাবলম্বন কর এবং আমাদের ' 
পথ ধর। 

"২:৮১ ০০৯৫০ আমরা তোমাদিগকে ধর্মত্যাগ করিয়া আমাদের পথ অনুসরণ 
করিবার যেই পরামর্শ দিতেছি এই পরামর্শ গ্রহণ করায় যদি গুনাহ হয়, তবে উহা 
আমরাই বহন করিব। যেমন কেহ এইরূপ বলিয়া থাকে ০1০ Lbs Tia Jail 
3১ “তুমি এই কাজটি কর, তোমার কোন পাপ হইলে উহা আমার কাধে চাপিবে” J 
আল্লাহ্‌ তাহাদের কথার প্রতিবাদ করিয়া বলেন ঃ 


30323611491 eh Sa HELE ১০ Ll pA Ly 
এ সকল কাফিররা গুনাহর বোঝা বহন করিবার যেই প্রতিশ্রুতি দিতেছে, বস্তুত 
তাহারা উহার কিছুই বহন করিতে সক্ষম হইবে না। তাহারা মিথ্যাবাদী । ইরশাদ 
হইয়াছে ৪ 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫৩৩ 
oo ০ €₹ % 2 


৪১৪১ UE 9519 Ls 0০৯5 214 UE LS 
যদি কোন ভরাত্রান্ত ব্যক্তি কোন পাপের বোঝা বহন করিতে কাহাকেও ডাকে তবে 
উহার কিছুই বহন করিবে না, চারা রি আয ত 2 
আরো ইরশাদ হইয়াছে ৪ 


০০০5০ 


১$১১৮০০৪৮০১০৪১০৯ এ ইঃ 'কোন বন্ধু তাহার বন্ধুকে জিজ্ঞাসা 
করিবে না যদিও তাহাদের পারস্পরিক দেখা সাক্ষাৎ ঘটিবে”। (সূরা মা“আরিজঃ ১০-১১) 

40031 ৮১ YS, LIST ১০৯৪] আর তাহারা অবশ্যই তাহাদের গুনাহর 
বোঝা বহন করিবে আর তাদের বোঝার সহিত আরো অনেক বোঝাও বহন করিবে । 

অত্র আয়াত দ্বারা আল্লাহ্‌ তা'আলা এ সকল কাফির সর্দারদের সম্পর্কে সংবাদ 
জানাইয়াছেন, যাহারা কুফর ও গুমরাহীর প্রতি আহবান করিত । কিয়ামত দিবসে তাহারা 
নিজেদের কৃতপাপ সমূহের বোঝাও বহন করিবে এবং অন্যান্য মানুষকে যে গুমরাহ 
করিয়া পাপ করিয়াছে সে বোঝাও বহন করিবে । কিন্তু গুমরাহ লোকদের পাপ একটুও 
কম করা হইবে না। যেমন ইরশাদ হইয়াছে £ 


১১১১2 02311 01991 ০০১ Leal 0249৮87৯511 ১১ 1১15৮ 


গু 0 


এ সকল কাফির সর্দাররা তাহাদের নিজেদের কৃতগুনাহ পরিপূর্ণভাবে বহন করিবে 
আর যাহাদিগকে গুমরাহ করিয়াছে তাহাদিগকে গুমরাহ করিবার গুনাহও তাহারা বহন 
করিবে। (সূরা নাহল ৪ ২৫) বিশুদ্ধ হাদীস শরীফে বর্ণিত ৪ 
5511471৮১০৬ 4৯০ D3 JUS G2 dL LSS 
3.৫ ২4১5 11৮০০ ৬০৩ it pass ০০ উ8৪ Ol ০ ৬০ Ll 
৩০০৪০৪91১৪৪ ০০ LAL pod এ sl ০০ CUT 4১০ SY ০০ ale 

১4451 

“যেই ব্যক্তি হিদায়াতের প্রতি আহবান করে সে কিয়ামত পর্যন্ত উহার অনুসরণ 
কারীর ন্যায় সাওয়াব প্রাপ্ত হইতে থাকিবে । অথচ তাহাদের সাওয়াব হইতে একটি ও 
ত্রাস করা হইবে না । আর যেই ব্যক্তি গুমরাহীর প্রতি আহ্বান করে সে ও কিয়ামত পর্যন্ত 
তাহার অনুসরণকারীর ন্যায় গুনাহগার হইত থাকিবে । অথচ, এ সকল লোকদের গুনাহ 
হইতে একটুও কম করা হইবে না”। 

বিশুদ্ধ হাদীস শরীফে ইহাও বর্ণিত, যেই কোন ব্যক্তিকে যুলুম করিয়া হত্যা করা হয় 
এই হত্যার গুনাহর একাংশ সর্বপ্রথম হত্যাকারী আদম (আ)-এর এক সন্তান অর্থাৎ 
কাবিল বহন করিবে । কারণ, সেই সর্বপ্রথম হত্যার নিয়ম চালু করিয়াছে। 


Contents 


৫৩৪ তাফসীরে ইবনে কাছীর 


Ls lS ae Lal p55 ০০19 আর তাহারা যে মিথ্যা অপবাদ 
করিতেছে কিয়ামত দিবসে অবশ্যই উহা সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। ইব্‌ন আবু 
হাতিম (র) এখানে একটি হাদীস উল্লেখ করিয়াছেন। তিনি বলেন, আমার পিতা ..... 
আবু উমামাহ (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যেই বিষয়সহ প্রেরিত 
হইয়াছিলেন তিনি উহা পৌছাইয়াছেন। তিনি ইহাও ইরশাদ করিয়াছেন, “যুলুম হইতে 
তোমাদের দূরে থাক, কারণ কিয়ামত দিবসে আল্লাহ্‌ বলিবেন, আমার ইজ্জত ও আমার 
প্রতাপের কসম, আজ আমি একটি যুলুমও ছাড়িয়া দিব না। অতঃপর তিনি একজন 
ঘোষক ডাকিবেন, অতঃপর তিনি বলিবেন, অমুকের পুত্র অমুক কোথায়? অতঃপর সে 
আসিবে এবং তাহার নেকীসমূহ ও তাহার সাথেসাথে বিষয়টি পাহাড়ের ন্যায় তাহার 
সাথে আসিবে । সকল মানুষ উহার প্রতি নযর উত্তোলন করিয়া দেখিবে। সে পরম 
করুণাময় আল্লাহর সমীপে উপস্থিতি হইবে, অতঃপর আল্লাহ্‌ তা'আলা ঘোষককে 
হুকুম করিবেন। ঘোষক, এই ঘোষণা করিবে, অমুকের পুত্র অমুকের প্রতি যাহার 
কোন অভিযোগ আছে কিংবা সে যদি কাহারও প্রতি যুলুম করিয়া থাকে তাহারা 
উপস্থিত হউক । 

অতঃপর অভিযোগকারীও মযলুম লোকেরা আল্লাহর দরবারে উপস্থিত হইব । আল্লাহ্‌ 
তাহাদিগকে বলিবেন, তোমরা তোমাদের হক উসুল করিয়া লও । তাহারা বলিবে আমরা 
কি উপায়ে তাহার নিকট হইতে হক আদায় করিব? তিনি বলিবেন, তোমরা তাহার নেকী 
হইতে কিছু নেকী লও । তাহারা তাহার নেকী লইবে এবং অবশেষে তাহার একটি 
নেকীও আর অবশিষ্ট থাকিবে না। অথচ, তখন অনেক মাযলুম অবশিষ্ট থাকিয়া যাইবে । 
আল্লাহ্‌ তাহাদিগকেও তাহাদের হক লইতে বলিবেন। তাহারা বলিবে, তাহার তাহার 
আর কোন নেকী অবশিষ্ট নাই, আমরা কিভাবে হক উসুল করিব? তিনি বলিবেন, 
তোমাদের গুনাহর বোঝা তাহার উপর চাপাইয়া দাও। রাসূলুল্লাহ্‌ সো) এই হাদীস 
ইরশাদ করিয়া এই আয়াত পাঠ করিলেন ৪ 


৮4122 হা] 19 টিপ HALES তে JOT 08501 এও 
03০৯ 
উল্লেখিত হাদীসের অনুরূপ আরো একটি হাদীস ভিন্ন সুত্রে সহীহ গ্রন্থে বিদ্যমান । 
রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন 8 এক ব্যক্তি কিয়ামত দিবসে তাহার পাহাড় সম 
নেকী সহ আল্লাহর দরবারে উপস্থিত হইবে। কিন্তু সে কাহারও প্রতি যুলুম করিয়াছিল 
আবার কাহারও মাল জোরপূর্বক ছিনাইয়াছিল। কাহাকেও অপমানিত করিয়াছিল। . 
অতএব মাযলুম তাহার নেকী লইবে, যাহার মাল ছিনাইয়াছিল সেও তাহার নেকী লইবে 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫৩৫ 


এই ভাবে তাহার নেকী শেষ হইয়া যাইবে, তখন অন্যান্যরা তাহাদের গুনাহসমূহ 
উঠাইয়া তাহার কাধে চাপাইবে। ইবৃন আবূ হাতিম (রে) বলেন, আহমাদ ইবৃন আবুল 
হাওয়ারী (র) ..... হযরত মু'আয ইব্‌ন জাবাল (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ সো) আমাকে বলিলেন ৪ 
০ ৬১৯ 48৭ তশিনী ০৪ 08311 ৩ এ ৩৮১০৬ 91 এত Ls 
১০ dl JOM es টি ty ode fa 
হে মু‘আয! কিয়ামত দিবসে মু’মিনকে তাহার যাবতীয় কর্মতৎপরতা সম্পর্কে 
জিজ্ঞাসা করা হইবে, এমনকি তাহার চক্ষুর সুরমা সম্পর্কেও জিজ্ঞাসা করা হইবে । আর 
মাটির বিচুর্ণ কণা সম্পর্কেও । অতএব হে মু'আয! এমনটি যেন কিয়ামতের দিবসে না 
হয় যে অন্য কেহ তোমার নেকী সমূহ লইয়া তোমাকে নিরুপায় করিয়া ফেলে। 


LEA oh pC FE 


7 ৫৪ CAAA 


AAA CEA ols ELSE. 10 
অনুবাদ £ (১৪) আমি তো নূহকে তাহার সম্প্রদায়ের নিকট প্রেরণ করিয়াছিলাম 
সে তাহাদিগের মধ্যে অবস্থান করিয়াছিল পঞ্চাশ কম হাজার বৎসর । অতঃপর প্লাবন 
উহাদিগকে গ্রাস করে, কারণ উহারা ছিল সীমালংঘনকারী । (১৫) অতঃপর আমি 
তাহাকে ও যাহারা তরণীতে আরোহণ করিয়াছিল তাহাদিগকে রক্ষা করিলাম এবং 
বিশ্বজগতের জন্য ইহাকে করিলাম একটি নিদর্শন । 
তাফসীর £ উল্লেখিত আয়াতে হযরত নূহ (আ)-এর ঘটনা বর্ণনা করিয়া আল্লাহ্‌ 
তা“আলা তাহার প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা)-কে সান্তনা প্রদান করিয়াছেন । হযরত 
নৃহ (আ) সাড়ে নয়শত বৎসর যাবৎ তাহার কাওমকে দিবারাত্র প্রকাশ্যে গোপনে 
আল্লাহর প্রতি আহবান করিয়াছেন। অথচ, তাহারা তাহার ডাকে সাড়া দেয় নাই বরং 
সত্য হইতে তাহারা পলায়ন করিয়াছে এবং হযরত নূহ (আ) ও তাহার মুসলমান 
সাথীগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছে। মাত্র অল্প সংখ্যক কিছু লোকই ঈমান আনয়ন 
করিয়াছিল । ইরশাদ হইয়াছে ঃ 


cos tt os. 8 eo রা পপ পে ৪, ৮ 4৭. 
- ০:৮০ ৮৯৪ ssl ais le ০৪৮ 3] 2১০০ 811 7625 Sli 


| Contents 


৫৩৬ তাফসীরে ইবনে কাছীর 


হযরত নূহ্‌ (আ) তাহার কাওমের মধ্যে সুদীর্ঘ সাড়ে নয়শত বৎসর যাবৎ অবস্থান 
করিয়া তাহাদিগকে আল্লাহর দীনের প্রতি আহবান করিয়াছেন। কিন্তু তাহার আহবান ও 
সর্তক করণ, তাহাদের মত পরিবর্তনে কোন ভূমিকা রাখিতে পারে নাই। অতএব হে 
মুহাম্মদ! তুমি তোমার কাওমের ধর্মীয় মতবাদ পরিবর্তন করিতে ব্যর্থ হইয়া অনুতণ্ড 
হইও না। তাহাদের ঈমান আনয়নের ব্যাপারে তোমার কোন ক্ষমতা নাই ৷ আল্লাহ্‌-ই 
যাহাকে ইচ্ছা পথ প্রদর্শন করে আর যাহাকে ইচ্ছা তাহার সমীপেই প্রত্যাবর্তন করিবে 
সকলেই । ইরশাদ হইয়াছে ৪ | 

যাহাদের উপর তোমার প্রতিপালকের বাণী সব্যস্থ হইয়া আছে, তাহারা ঈমান 
আনিবে না, যদিও তাহাদের কাছে সর্বপ্রকার নিদর্শন আগত হউক না কেন? অর্থাৎ হে 
মুহাম্মদ (সা) আল্লাহ্‌ তাআলা তোমাকে অচিরেই বিজয়ী করিবেন, তিনি তোমাকে 
সাহায্য করিবেন আর তোমার শত্রুকে লাঞ্ছিত করিবেন এবং. দোযখের সর্বনিম্ন স্তরে 
পৌঁছাইবেন। 

হাম্মাদ ইবৃন যায়িদ (র) বলেন, ইউসূফ ইব্‌ন মাহিক (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) 
হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, হযরত নূহ (আ) চল্লিশ বৎসর বয়সে নবুওয়াত 
প্রাপ্ত হইয়াছেন এবং সাড়ে নয়শত বৎসর তাহাদের মধ্যে অবস্থান করিয়া তাহাদিগকে 
দাওয়াত দিয়াছেন এবং মহা প্লাবনের পরে ঘাট বৎসর জীবিত ছিলেন। এবং এ সময়েই 
জনসংখ্যা বৃদ্ধি পায়। হযরত কাতাদাহ (র) বলেন, হযরত নূহ (আ)-এর মোট বয়স 
সাড়ে নয়শত বৎসর । দাওয়াত ও তাবলীগের পূর্বে তিনি তাহাদের মধ্যে তিনশত বৎসর 
অবস্থান করিয়াছেন। তিনশত বৎসর কাল দাওয়াত দিয়াছেন এবং প্লাবনের পরে সাড়ে 
তিনশত বৎসর তাহাদের মধ্যে অবস্থান করিয়াছেন। কিন্তু এই রিওয়ায়েতটি অতি দুর্বল । 
প্রকাশ্যভাবে আয়াত দ্বারা ইহাই বুঝান যায় যেই হযরত নূহ (আ) সাড়ে নয়শত বৎসরই 
তাহার কাওমকে দাওয়াত দিয়াছেন। আওন ইব্‌ন আবূ শাদ্দাদ (র) বলেন, হযরত নূহ্‌ 
(আ) তাহার কাওমের প্রতি তিনশত পঞ্চাশ বৎসর বয়সে প্রেরিত হইয়াছেন। অতঃপর 
তিনি সাড়ে নয়শত বৎসর পর্যন্ত তাহার কাওমকে দাওয়াত দিয়াছেন। অতঃপর তিনি 
আরো সাড়ে তিনশত বৎসর জীবিত রহিয়াছেন। এই রিওয়ায়েতটিও দুর্বল ৷ ইব্‌ন আবূ 
হাতিম ও ইব্‌ন জরীর (র) হাদীসটি বর্ণনা করিয়াছেন । বিভিন্ন রিওয়ায়েত পর্যালোচনা 
করিবার পর হযরত ইব্‌ন আব্বাস (রা) এর বক্তব্যটি অধিক বিশুদ্ধ প্রমাণিত হয়। 

ইমাম সাওরী (র) সালমাহ্‌ ইব্‌ন কুহাইল (র)-এর সূত্রে মুজাহিদ (র) হইতে 
বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, হযরত ইব্‌ন উমর (র) আমাকে জিজ্ঞাসা করিলেন, 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫৩৭ 


বলতো দেখি হযরত নূহ (আ) কত কাল তাহার কাওমের মধ্যে অবস্থান করিয়াছেন? 
তিনি বলেন, আমি বলিলাম, সাড়ে নয়শত বৎসর । তখন হযরত ইব্‌ন উমর (র) 
বলিলেন, তখন হইতে এই পর্যন্ত মানুষের বয়স ত্রাস পাইতেছে এবং তাহাদের চরিত্রেও 
ক্রটি হইতেছে। 

Lill ১৯:০1 4০১৯৩ নূহ আ)-এর কাওমকে প্লাবিত করিয়া নৃহ ও 
নৌকায় আরোহণ কারীগণকে আমি রক্ষা করিলাম সূরা ‘হুদ’-এ এই বিষয়ে সবিস্তরে 
আলোচনা হইয়াছে। উহার পুনরাবৃত্তির আর প্রয়োজন নাই। 

০0 2 ৯/১০9 আর আমি এ নৌকাকে নিদর্শন বানাইয়াছি সারা বিশ্বের 
জন্য। হযরত কাতাদাহ (র) বলেন, হযরত নূহ্‌ (আ)-এর সেই নৌকাখানিই ইসলামের 
' প্রাথমিক যুগ পর্যন্ত জুদী পাহাড়ে অবশিষ্ট ছিল। অতএব আল্লাহ্‌ নূহ (আ)-এর সেই 
নৌকাকেই নিদর্শন করিয়াছেন। কেহ কেহ বলেন, আয়াতে অর্থ হইল, এ নৌকার 
অনুরূপ নৌকাকে আল্লাহ্‌ নিদর্শন করিয়াছেন । উহার অনুরূপ নৌকা দেখিয়া মহাগ্রাবন 
আল্লাহর মুক্তি দানের সেই ঘটনা স্মরণে আসে । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 


৪ ০০০০ কপ ৩৩০৪০ ee 0 070 9 ০ ০০:৫5 ৩৩০ ৫০ ০%০/১ ০1০ 
417০ ০৮০৫10১51১৩ shall dll ৪৪ 4১০০১ ৮4৮৯ 001 ls 
- ৬৯৫১৪ ৮০ 
আর ইহাও তাহাদের জন্য একটি নিদর্শন, আমি তাহাদের সন্তানগণকে বোঝাই 
নৌকায় আরোহণ করিইয়াছি আর তাহাদের জন্য উহার অনুরূপ আরো বাহন সৃষ্টি 
করিয়াছি । আরো ইরশাদ হইয়াছে ৪ 


(6১525 8১৫55 80 এইস 2 a ELS al এন] Li 
75515 031 
“যখন গ্রবান আসিল তখন আমি তোমাদিগকে নৌকায় আরোহণ করাইলাম য়েন, 
ইহা তোমাদের জন্য স্মৃতি ও উপদেশমূলক হয় এবং স্মরণ রাখিবার জন্য আল্লাহ্‌ যেই 
কানকে শক্তি দান করিয়াছেন, সে কান উহাকে স্মরণ রাখে” । এখানে ইরশাদ হইয়াছেঃ 
১১০41120100 ০২০০ এই 
‘আমি আমার শ্রীয় নবী নৃহকে ও নৌকায় আরোহনকারী মু'মিনগণকে মুক্তি দান 
করিয়াছিলাম ও উহাকে সরা বিশ্বের জন্য নিদর্শন করিলাম” । বিশেষ নৌকার উল্লেখ 
করিয়া আলোচ্য আয়াতে এ জাতীয় নৌকার কথা উল্লেখ করিয়াছেন এবং উহাকে 
নিদর্শন হিসাবে পেশ করা হইয়াছে । আরবী পরিভাষায় ইহাকে ৬১ ৮১421 " 
০১ || ১৪4। বলা হয় । নিম্নের আয়াতেও এই নীতির প্রয়োগ ঘটিয়াছে ৪ 


ইব্‌ন কাছীর-_-৬৮ (৮ম) 


Contents 


৫৩৮ তাফসীরে ইবনে কাছীর 


NE SE a 7 A Ce 

“আর আমি প্রথম আসমানকে নক্ষত্রপুঞ্জ দ্বারা সজ্জিত করিয়াছি। আর উহা দ্বারাই 
শয়তানকে আমি প্রস্তরঘাত করিয়া থাকি” । (সূরা মুলক ৪ ৫) প্রকাশ থাকে যে, যেই 
নক্ষত্র দ্বারা শয়তানকে আঘাত করা হয় উহা দ্বারা প্রথম আসমানকে সজ্জিত করা হয় 
না। অতএব আয়াতের অর্থ হইবে নক্ষত্র দ্বারা প্রথম আসমানকে সজ্জিত করা হইয়াছে, 
উহার অনুরূপ নক্ষত্র দ্বারা শয়তানকে আঘাত করা হয়। পবিত্র কুরআনে অন্যত্র ইরশাদ 
হইয়াছে ঃ 
নি ১০1১০১০0021 আজ আও 

“আর মানুষকে মাটির সারাংশ দ্বারা সৃষ্টি করিয়াছি। অতঃপর উহাকে বীর্যের অস্থিতে 
একটি সুরক্ষিত স্থানে রাখিয়াছি। এখানে ১১5 এর “সর্বনাম দ্বারা ঠিক পূর্ণাংগ 
মানুষকে বুঝান হয় নাই। বরং মানুষের একটি পর্যায়কে বুঝান হইয়াছে । ইব্‌ন জরীর. 
(র) বলেন, ১1২ এর সর্বনাম দ্বারা হযরত নূহ আ)-এর মহা প্লাবন ও উদ্দেশ্য 
হইতে পারে। 
Go 


৮০৯৩১ 1 hh EE 4৯ 9 ররর 17 


ORES DAD $ $ 


১৪ ৩ চে ০৯০৩5 66. Al ৯১ রি ও ১11 


NADA 3 & & শর্ট ‘ পা RD 
ws lb ০ ১০৪৫০৯-২৩৭) ০১৯ rr BI 
ৰ ws 2 & শর্ট ৫ -৮ শর্ট পশর্ট 8 পার 


"০৪৯৮ 4৫ 40 15,5১5 9১, Al 


ৰি ME) টি মিল Ah We $& তাপ পি 
০৮৮ ৪০০০৫৩২৪৮০৭ oS SS VG ১14 
2, 2, 4 


৩ EIS) 


অনুবাদ ৪ (১৬) স্মরণ কর, ইব্রাহীমের কথা, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছে 
যে, তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাহাকে ভয় কর । তোমাদিগের জন্য ইহাই 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫৩৯ 
শ্রেয় যদি তোমরা জানিতে । (১৭) তোমরা তো আল্লাহ্‌ ব্যতিত কেবল মূর্তি পূজা 
করিতেছ এবং মিথ্যা উদ্ভাবন করিতেছ। তোমরা আল্লাহ্‌ ব্যতিত যাহাদের পূজা কর 
তাহারা তোমাদিগের জীবনোপকরণের মালিক নহে । সুতরাং তোমরা জীবনোপকরণ 
কামনা কর আল্লাহর নিকট এবং তাহার ইবাদত কর ও তাহার প্রতি কৃতজ্ঞতা 
প্রকাশ কর । তোমরা তাহারই নিকট প্রত্যাবর্তিত হইবে । (১৮) তোমরা যদি 
আমাকে মিথ্যাবাদী বল, তবে জানিয়া রাখ তোমাদিগের পূর্ববতীরা নবীগণকে 
মিথ্যাবাদী বলিয়াছিল । সুস্পষ্টভাবে প্রচার করিয়া দেওয়া ব্যতিত রাসূলের আর কোন 
দায়িত্ব নাই। 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা উল্লেখিত আয়াতে তাহার বান্দা, রাসূল ও তাহার খলীল 
হযরত ইব্রাহীম (আ) সম্পর্কে ইরশাদ করেন যে, ইব্রাহীম তাহার কাওমকে কেবল 
অন্বেষণ করিতে ও তাহাকেই ভয় করিতে তিনি তাকীদ করিয়াছিলেন ইরশাদ হইয়াছেঃ 
861 41111%51 তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাহাকেই ভয় কর। 

১৮০5 ১২ 1 ১8৫৮ ১8115 যদি তোমরা জ্ঞানী হও তবে ইহাই তোমাদের 
জন্য কল্যাণকর । অর্থাৎ যদি তোমরা কেবল আল্লাহর ইবাদত কর ও তীহাকেই ভয় কর 
তবেই ইহকাল ও পরকালে তোমাদের মঙ্গল হইবে এবং ইহকাল ও পরকালের ক্ষতি 
হইতে রক্ষা পাইবে । অতঃপর আল্লাহ্‌ পাক ইরশাদ করেন, যেই সকল প্রতীমা সমূহকে 
তোমরা পূজা করিতেছ ইহাদের না-ক্ষতি করিবার ক্ষমতা আছে আর না কাহারও কোন 
উপকার করিবার সাধ্য আছে। তোমরা নিজেরাই এ সকল প্রতীমা সমূহের জন্য কিছু 
নাম নির্বাচন করিয়াছ এবং উহাদিগকে মাবুদ সাব্যস্ত করিয়া লইয়াছ। বস্তুত উহারাও 
মাখলুক- সৃষ্টি । আওফী (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে এই তাফসীর বর্ণনা 
করিয়াছেন। মুজাহিদ ও সুদ্দী (র) ও অনুরূপ তাফসীর পেশ করিয়াছেন । ওয়ালেবী রে) 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ।৫3| -):981১5 এর এই অর্থ বর্ণনা করিয়াছেন । “আর 
তোমরা নিজ হাতে কিছু প্রতীমা বানাইয়া এবং উহাদের তোমরা ইবাদত করিয়া থাক” । 
মুজাহিদ রে) এক বর্ণনানুসারে এই অর্থ বর্ণনা করিয়াছেন। ইকরিমা, হাসান কাতাদাহ ও 
অন্যান্য তাফসীরগণ এই অর্থ বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জরীরের মনোঃপৃত তাফসীর 
ইহাই । বস্তুত এই সকল প্রতীমা রিযিক প্রদানের ক্ষমতা রাখে না। 

(9) | ১০1 2৭8 অতএব কেবল আল্লাহর নিকটই তোমরা রিযিক 
অন্বেষণ কর। ৃ 

১৮১০১ JUNG 5 ULI আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি ও 
আপনারই সাহায্য প্রার্থনা করি। 


Contents 


৫৪০ তাফসীরে ইবনে কাছীর 


যী] ও ৮ 3:5১ ০ ২৮৯ 5১০ হে প্রভূ! কেবলমাত্র আপনার নিকটই 
বেহেশতে আমার জন্য ঘর দান করুন। উক্ত আয়াতদ্বয়ে যেমন প্রর্থনা কেবল আল্লাহর 
নিকটই সীমিত বুঝায় । অনুরূপভাবে আলোচ্য আয়াত অর্থাৎ (3, ) 4111 se A 
এর মধ্যে রিযিক অন্বেষণ কেবল আল্লাহর নিকটই সীমাবদ্ধ । অর্থাৎ তোমরা শুধুমাত্র 
আল্লাহ্‌র নিকট অন্বেষণ কর অন্য কাহারও নিকট নহে । 

৭] 1: ১৫-১13 ৬:১০) আর তাহারই ইবাদত কর এবং তাহার শুকুর কর। অর্থাৎ 
তাহার রিযিক আহার করিয়া তাহারই ইবাদত কর এবং তাহারই কৃতজ্ঞ হও। 

১৯৯৯০ «211 কিয়ামত দিবসে তাহার নিকটেই তোমাদিগকে ফিরিয়া যাইতে 
হইবে। তখন তোমাদের প্রত্যেককেই তাহার কৃতকর্মের বিনিময় দান করা হইবে। 

১1১৪ ১০০5 2 5৪৪ 192345 915 আর যদি তোমরা রাসূলুল্লাহ্‌ (সা)-কে 
মিথ্যাবাদী মনে কর তবে ইহাতে তাহার কোনই ক্ষতি নাই, তোমাদের পূর্বেও বহু 
সম্প্রদায় তাহাদের রাসূলগণকে মিথ্যাবাদী বলিয়াছে, ফলে যেই শাস্তি ও বিপদের 
সম্মুখীন তাহাদের হইয়াছে উহাও তোমাদের অজানা নহে। 

all LY ৮। ০15 (5০ আর রাসূলের উপর অপির্ত দায়িত্‌ তো 
কেবল সুস্পষ্টভাবে পৌঁছাইয়া দেওয়া । রিসলাতের যেই দায়িতৃ পালনের জন্য আল্লাহ্‌ 
তাহাকে হুকুম করিয়াছেন সেই দায়িত্ব পালনই তাহার আসল কাজ । আল্লাহই যাহাকে 
ইচ্ছা গুমরাহ করেন আর যাহাকে ইচ্ছা হেদায়েত দান করেন। অতএব হেদায়েত গ্রহণ 
করিয়া তোমরা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হইয়া যাও। হযরত কাতাদাহ (র) বলেন, 
আল্লাহ্‌ তা'আলা ৮41 .. DE 8315545 ও ১1 দ্বারা রাসূলুল্লাহ্‌ (সা)-কে সান্তনা 
প্রদান করিয়াছেন। হযরত কাতাদাহ (রা)-এর ব্যাখ্যানুসারে প্রথম আলোচনায় তো 
সমাপ্তি ঘটিয়াছে এবং এখন হইতে “+4 152 4% পর্যন্ত সকল আলোচনা মধ্যবর্তী 
আলোচনা । ইব্‌ন জরীর (র) স্পষ্টভাবে এই মত প্রকাশ করিয়াছেন । কিন্তু প্রকাশ্যভাবে 
আয়াত দ্বারা বুঝায় যায় যে, এই সকল কাথাই হযরত ইব্রাহীম (আ) এই সকল 
আলোচনার মাধ্যমে তিনি কিয়ামত কায়েম হইবার দলীল পেশা করিয়াছেন। কারণ এই 
পারা 

| ৫495 ৩৫ ৯ 


455 


৮৮548 Se 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫৪১ 
৫৪. ৭ 


সী 
০০৩৯৯ নি ১৯১১৯) ১৮৮৩ 2 


৮৪৮০১৬৮১৩০৪) ESV 


DA OA WATE re Geos ০ 2 PE DD ADO 


০৯45 Als sly ০৮৪ Sit ৬ ৯০৯, A 


১. ০ শর ছি w + ৯ ৪০ ও ৬ ৩ ৪ ॥ $ রর বশির 
4০৮৯৩৯৪৯০৯২ Ls. 
Ps ৬ 


১০9 ১৮. ৩1 Aly ৯৯০৭ 


ভি ৪ BN ॥ $ ত্য 
০০০,457: 9 40 ০৫৫ 09৮ ১9০1 
ge ৰি $5 


এ ৮9৮০৮ 545, 


অনুবাদ £ (১৯) উহারা কি লক্ষ্য করে না, কি ভাবে আল্লাহ্‌ সৃষ্টিকে অস্তিত্ব দান 
করেন, অতঃপর উহা পুনরায় সৃষ্টি করেন,। ইহা তো আল্লাহর জন্য সহজ । (২০) 
বল, পৃথিবীতে ভ্রমণ কর এবং অনুধাবন কর কিভাবে তিনি সৃষ্টি আরম্ভ করিয়াছেন? 
অতঃপর আল্লাহ্‌ সৃষ্টি করিবেন পরবর্তী সৃষ্টি, আল্লাহ্‌ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান । 
(২১) তিনি যাহাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাহার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন। তোমরা 
তাঁহারই নিকট প্রত্যাবর্তিত হইবে । (২২) তোমরা আল্লাহকে ব্যর্থ করিতে পারিবে না 
পৃথিবীতে অথবা আকাশে এবং আল্লাহ্‌ ব্যতিত তোমাদিগের কোন অভিভাবক নাই, 
সাহায্যকারীও নাই । (২৩) যাহারা আল্লাহ্‌র নির্দশন ও তাহার সাক্ষাৎ অস্বীকার করে 
তাহারাই আমার অনুগ্রহ হইতে নিরাশ হয় । তাহাদিগের জন্য আছে মর্মন্তুদ শাস্তি ৷ 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা তাহার খলীল হযরত ইব্রাহীম (আ) সম্পর্কে বলেন, 
তিনি কিয়ামত প্রমাণ করিবার জন্য তাহার কাওমকে লক্ষ্য করিয়া বলিলেন, তাহারা কি 
ইহা জানে না যে তাহাদের কোন অস্তিত্বই ছিল না, অতঃপর তাহারা শ্রবণকারী, 
দর্শনকারী পরিপূর্ণ মানুষ হইয়া আত্মপ্রকাশ করিয়াছে। যেই মহান সৃষ্টিকর্তা তাহাদিগকে 
প্রথমবার এইরূপ পরিপূর্ণ মানুষ সৃষ্টি করিয়াছেন, তিনি তাহাদের ধ্বংসের পরও পুনরায় 
তাহাদিগকে সৃষ্টি করিতে সক্ষম। তাহার পক্ষে ইহা অতি সহজ। অতঃপর হযরত 


Contents 


৫৪২ তাফসীরে ইবনে কাছীর 


ইব্রাহীম (আ) তাহাদিগকে আসমান যমীনে আল্লাহ্‌র যেই সকল মহা সৃষ্টবস্তু রহিয়াছে, 
যেমন- আলোকময় স্থির ও চলমান নক্ষত্রপুঞ্জ, পাহাড় পর্বত, বন জংগল, গাছপালা, 
ফলফুল, মরুভূমি, নদ-নদী, সাগর মহাসাগর এই সকলের প্রতি চিন্তা করিবার জন্য 
আহ্বান করিয়াছেন । গভীরভাবে চিন্তা করিলে ইহা প্রতীয়মান হইবে যে, এই সকল সৃষ্ট 
বস্তুর একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি অসীম ক্ষমতার অধিকারী । তিনি যাহার অস্তিত্‌ 
চাহিবেন ‘কুন’ (হও) বলিলে উহা অস্তিত্বান হইয়া যায়। ইরশাদ হইয়াছে ঃ 


9552 4101 de 00130 2৮০05 ডালি] 101 15০ 54155 তা 

তাহারা কি ইহা জানে না যে আল্লাহ্‌ তাআলা কি ভাবে প্রথমবার সৃষ্টি করিয়াছেন 
অতঃপর তিনিই পুনরায় উহা সৃষ্টি করিবেন। নিঃসন্দেহে ইহা আল্লাহ্‌র পক্ষে অতি 
সহজ । অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 


:212 95128555555 চো ১45 এ 251 
আর তিনিই সেই মহান সত্তা যিনি প্রথমবার সৃষ্টি করিয়াছে পুনরায়ও তিনিই সৃষ্টি 
করিবেন আর ইহা তাহার পক্ষে অধিকতর সহজ । (সূরা রূম ৫ ২৭) 
নাগা কাদির. 


০ 2 5৮ 


8১8 মে 


তুমি বলিয়া দাও, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ আল্লাহ্‌ তা'আলা কিভাবে 
সৃষ্টি করিয়াছেন, সিরা নিয় SLL LLL নন বানান! 


6? ৩ 


১৪৪ এ 0৫০45 4112 | নিঃসন্দেহে আল্লাহ্‌ সকল বস্তুর উপর ক্ষমতাবান । 
অন্যত্র অনুরূপ ইরশাদ হইয়াছে ৪ 

-৩৯। 45176102235 ০8৯০৪ 589 30521 ০৪ 0১5০ oe 
সত্তার মধ্যেও এমনকি তাহাদের জন্য স্পষ্ট হইবে যে, ইহাই সত্য । (সূরা হা-মীম 
আস-সাজদা ৫৩) আরো ইরশাদ হইয়াছে $ 


4০ ০৯১%3 19] | oi ১১৪1৯] ACY (৮০ ০৪৪ re IGE pl 
- 08 of - 


- ৮১০৪৩ Y 
তাহারা কি কোন বস্তু ছাড়াই সৃষ্ট হইয়াছে না কি তাহারাই সৃষ্টিকর্তা? না কি আসমান 
যমীন তাহারাই সৃষ্টি করিয়াছে? বরং তাহারা বিশ্বাসই করে না? (সূরা তুর ৪ ৩৫) 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫৪৩ 


5০২,59 55১%, তিনি যাহাকে ইচ্ছা শাস্তি দিবেন আর 
যাহাকে ইচ্ছা অনুগ্রহ করিবেন। অর্থাৎ তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী । যেমন ইচ্ছা 
তিনি হুকুম করেন। কেহ তাহার হুকুমের বিরোধিতা করিতে সক্ষম নহে । তাহার কর্ম 
সম্পর্কে অভিযোগ করিবার, প্রশ্ন করিবার ক্ষমতা কাহারও নাই । বরং তিনিই সকলকে 
জিজ্ঞাসা করিবেন। সৃষ্টি করিবার ও হুকুম করিবার ক্ষমতাও অধিকার কেবল তীহারই। 
তিনি যখনই যাহা কিছু করেন ন্যায় ও ইনসাফ ভিত্তিক করেন। কাহারও প্রতি তিনি যুলুম 
করেন না। যেমন হাদীস শরীফে বর্ণিত ঃ 

16১১5 ৬৯৬ ৪০১৬1 45014054৩19. ৭০ ০৩০ এ| খা ৩। 

আল্লাহ্‌ তা'আলা যদি গোটা আসমানের অধিবাসীদিগকে ও পৃথিবীতে 
বসবাসকারীদিগকে শাস্তি দান করেন, তবে তিনি অবিচার করিবেন না। রিওয়ায়েতটি 
সুনান গরন্থকারগণ বর্ণনা করিয়াছেন। এই কারণে ইরশাদ হইয়াছে ঃ 


শে s hd 5 


০2224 
“তিনি যাহাকে ইচ্ছা শাস্তি দান করিবেন আর যাহাকে ইচ্ছা অনুগ্রহ করিবেন আর 
তাহার নিকটই তোমাদিগকে প্রত্যাবর্তন করা হইবে” । 
এ লট 
- ell ৪ ও ০১০৯] ৪ ০১৯৮০ ১3১1 053 
আর তোমরা আসমান ও যমীনে আল্লাহ্‌কে অক্ষম করিতে সক্ষম নহে। অর্থাৎ 
আসমানেও কেহ আল্লাহর, মুকাবিলা করিয়া বিজয়ী হইতে পারে না আর যমীনেও কেহ 
তাহার মুকাবিলা করিবার ক্ষমতা রাখে না। বরং আল্লাহ্‌ তা'আলা সকল বান্দার উপর 
বিজয়ী ও ক্ষমতার অধিকারী । সকলেই তাহার মুখাপেক্ষী ও ভীত। তিনি সকল হইতে 
বে-নিয়ায । 


i Vs ds ০০ 41১১০১০৫৪০৪ 
“আর আল্লাহ্‌ ছাড়া আর কেহই তোমাদের কার্যনির্বাহী নাই আর না আছে কোন 
সাহায্যকারী” । 
ili, এ ০4201০86০৬0 
আর যাহারা আল্লাহর নিদর্শন সমুহকে অস্বীকার করে এবং তাহার সহিত সাক্ষাৎকে 
অর্থাৎ কিয়ামতকেও অস্বীকার করে (১ ১1১০: এ431 তাহারা আমার 
অনুগ্রহ হইতে নিরাশ হইবে রহমতের কোন অংশই তাহারা লাভ করিবে না। 4515 


4? ৩ 


১১1151551৮1 আর তাহাদের জন্য পরকালে রহিয়াছে যন্ত্রণাদায়ক শাস্তি। 


Contents 


৫৪8 তাফসীরে ইবনে কাছীর 


PF) ats Le OD Ae 


4৮৩৩ ৮১১১৮ 91 ৮৮১ ৮৩৩ b) (৫০ ৩০০. 17৫ 
৩৮০৪ ০২১ ৬৯০ wh 


রশ 
dL ৬/ 


AS ৮১০ এ 4 ১৮ রে LS 355 ‘0 


22, | 
Aa ০ঠ ৪ ( ০% কে & শর্ট $ A DD পা [ ৫ 
26 ৮৫0৫৮ ১:22 
৫ সতত 
ভি 


অনুবাদ ঃ (২৪) উত্তরে ইব্রাহীমের সম্প্রদায় শুধু এই বলিল, ইহাকে হত্যা কর 
অথবা অগ্নিতে দগ্ধ কর, কিন্তু আল্লাহ্‌ তাহাকে অগ্নি হইতে রক্ষা করিলেন, ইহাতে 
অবশ্যই নিদর্শন রহিয়াছে মু’মিন সম্প্রদায়ের জন্য ৷ (২৫) ইব্রাহীম বলিল, তোমরা 
আল্লাহর পরিবর্তে মূর্তিগুলিকে উপাস্যরূপে থৃহণ করিয়াছ, পার্থিব জীবনে 
তোমাদিগের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে পরে কিয়ামতের দিন তোমরা একে 
অপরকে অস্বীকার করিবে এবং পরস্পরকে অভিসম্পাত দিবে । তোমাদিগের আবাস 
হইবে জাহান্নাম এবং তোমদিগের কোন সাহয্যকারী থাকিবে না। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন হযরত ইব্রাহীম (আ)-এর হেদায়েত 
পূর্ণ বক্তব্যের পরে গুমরাহ, কুফর ও বিদ্বেষ পূর্ণ তাহার কাওমের ইহা ছাড়া আর কোন 
জবাব ছিল না, তোমরা তাহাকে হত্যা কর কিংবা জ্বালাইয়া দাও। কারণ, হযরত 
ইব্রাহীম (আ)-এর পক্ষ হইতে তাহাদের নিকট অকাট্য দলীল প্রমাণ পেশ করা 
হইয়াছিল। তাহাদের পক্ষ হইতে উহার যুক্তি সংগত কোন জবাব দেওয়া সম্ভব ছিল না। 
ফলে তাহারা তাহাদের রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করিতে বাধ্য হইল । 


ELS EK as TSG ১১৯৯] SG (92115011502 
৪1581 
“তাহারা বলিল, তোমরা ইব্রাহীমের জন্য একটি অগ্নিকুণড প্রস্তুত কর এবং সেই 
জ্বলন্ত আগুনে তাহাকে নিক্ষেপ কর। তাহারা ইব্রাহীমের সহিত ষড়যন্ত্র করিবার প্রয়াস 


চালাইয়াছিল, কিন্তু আমি তাহাদিগকেই অধঃপতদিগের অর্তভুক্ত করিলাম” | (সূরা 
সাফ্ফাত ঃ ৯৭-৯৮) 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫৪৫ 


বস্তুত তাহারা দীর্ঘকাল যাবৎ লাকড়ী একত্রিত করিয়া এক বিরাট স্তুপ করিয়াছিল । 
উহার চর্তুদিকে দেওয়াল নির্মাণ করিয়া আগুন প্রজ্লিত করিল । উহার অগ্নিশিখা 
উর্ধগগন স্পর্শ করিতে চাহিল । ইতঃপূর্বে পৃথিবীতে বড় তেজস্কি অগ্নিশিখা আর কখনও 
দৃষ্টিগোচর হয় নাই । অতঃপর তাহারা হযরত ইব্রাহীম (আ)-কে হাতে পায়ে বাধিয়া 
মিনজনীকের (চরকার) সাহায্যে এ ভয়াবহ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করিল । কিন্তু আল্লাহর 
অপার মহিমায় উহা হযরত ইব্রাহীমের জন্য শীতল ও শান্তিদায়ক হইল ৷ তিনি কিছু 
দিন উহার মধ্যেই অবস্থান করিয়া বাহির আসিলেন। হযরত ইব্রাহীম (আ)-কে আল্লাহ্‌ 
তা'আলা এই অগ্নি পরীক্ষা এবং আরো কতিপয় কঠিন পরীক্ষা করিয়া জাতির জন্য ইমাম 
নিযুক্ত করিলেন। তিনি তাহার অন্তরকে আল্লাহর ধ্যানে নিয়োগ করিয়াছিলেন, 
আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়ই তিনি হাসিমুখে অগ্নিতে নিক্ষিপ্ত হওয়া বরণ 
করিয়াছিলেন। তাহারই নির্দেশ পালনার্থে স্বীয় পুত্র সন্তানকে কুরবানী করিতে উদ্যত 
হইয়াছিলেন আর স্বীয় মালকে তাহারই সন্তুষ্ট লাভের প্রেরণায় অতিথিদের জন্য উৎসর্গ 
করিয়ছিলেন। আর এই কারণেই সকল জাতি ধর্মের লোকেরা তাহার প্রতি আন্তরিক 
ভালবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করে । 

| ১5111 215 হযরত ইব্রাহীম (আ) তাহার কাওমের ষড়যন্ত্রের শিকারে 
পরিণত হইলে, আল্লাহ্‌ তা'আলা তাহাদের ষড়যন্ত্র হইতে রক্ষা করিলেন। অর্থাৎ 
তাহাদের প্রজ্বলিত অগ্নিকে শীতল করিয়া দিলেন এবং তাহার জন্য শান্তিদায়ক 
করিলেন । 
ll ০০ ১০০৮ ৮৮ ৮55 ১৮৮০১ ৮৪] ০১028 এ ul 

SM ৪৮৫৮2 Bg UL 

অবশ্যই এ সকল লোকের জন্য বহু নির্দশন রহিয়াছে যাহারা বিশ্বাস করে। হযরত 
ইব্রাহীম (আ) তাহার কাওমকে ধমক প্রদান করিয়া বলিলেন, তোমরা সকলে যে এই 
সকল প্রতীমা সমূহকে মা'বুদ বানাইয়াছ, ইহা তো কেবল এই কারণে যে, পৃথিবীতে 
কারণেই তোমরা প্রতীমা পূজায় এক্যবদ্ধ হইয়াছ। 8৯, -কে যবর দিলে এই অর্থ 
হইবে, আর যদি ৮০ -কে পেশ দেওয়া হয় তবে অর্থ হইবে, তোমরা প্রতীমা পূজা 
করিতেছ এই কারণে যে, তোমাদের পারস্পরিক সম্প্রীতি সৃষ্টি হয়। 

১১৯০০৫৯৮০১৪ ২৮8511 652৮) অতঃপর কিয়ামত দিবসে তাহাদের 
অবস্থার পরিবর্তন ঘটিবে তাহাদের পারস্পরিক ভালবাসাও সম্প্রীতি শত্রুতায় পরিণত 
হইবে এবং একে অপরে পৃথিবীর পারস্পরিক সম্পর্কের অস্বীকার করিবে 
ইব্‌ন কাছীর__৬৯ (৮ম) 


Contents 


৫৪৬ | তাফসীরে ইবনে কাছীর 


(১.১ 7১১৮১৮15 আর একে অপরকে অভিশাপ দিবে অর্থাৎ তাহাদের মধ্য 
হইতে যাহারা অধিনস্থ তাহারা নেতাগণকে অভিশাপ দিবে আর নেতাগণও 
অধিনস্থ্দিগকে অভিশাপ দিবে । যেমন ইরশাদ হইয়াছে ৪ 

ETRE NEN এগ জাগাতে রানের কারার রন 

তাহাদের অনুরূপ অন্যদলকে তাহারা অভিশাপ করিবে । আরো ইরশাদ হইয়াছে $ 


05] 8155 ৮০ 28৮১০৮০১855 
সকল বন্ধুরাই সেইদিন অর্থাৎ কিয়ামত দিবসে একে অন্যের শত্রু হইবে। কিন্তু 
যাহারা মুত্তাকী ও পরহেযগার তাহারা সেই দিনেও পারস্পারিক বন্ধুত্ব রক্ষা করিয়া 
৮৮০৮ ৬৭) 


তিল কা 


রা এ HEE LCL n LOG TEED EE 27 et 
কিয়ামত দিবসে তোমাদের বিচার হইবার পর সোজা তোমাদিগকে দোযখে নিক্ষেপ করা 
হইবে! তখন দোযখের শাস্তি হইতে রক্ষা করিবার জন্য কেহই তোমাদের সাহায্যের 
জন্য আসিবে না। ইহা তো হইবে কাফিরদের অবস্থা ৷ কিন্তু মুমিনদের অবস্থা হইবে 
ইহা হইতে সম্পূর্ণ পৃথক। 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল (র) . ১১১০, হযরত উম্মে হানী 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) আমাকে বলিলেন, “আল্লাহ 
তা'আলা কিয়ামত দিবসে পূর্ববর্তী ও পরবর্তী সকলকেই একই ময়দানে একত্রিত 
করিবেন। এ ময়দানের দুই প্রান্ত যে কতদূরে অবস্থিত তাহা কি কেহ জানে? হযরত 
উম্মে হানী (রা) বলিলেন, আল্লাহ্‌ ও তাহার রাসূল ভাল জানেন। রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেনঃ ইহার পর একজন ঘোষক আরশের নিচ হইতে হে তাওহীদ পন্থিগণ বলিয়া 
আহ্বান করিবে । তখন তাহারা মাথা উচু করিবে। ইহার পর পুনরায় আহবান করিবে, 
হে তাওহীদ পন্থিগণ! এইভাবে তৃতীয়বারও আহবান করিবে, হে তাওহীদ পন্থিগণ! 
আল্লাহ্‌ তা'আলা তোমাদিগকে ক্ষমা করিয়া দিয়াছেন। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, তখন 
তাহারা দণ্ডায়মান হইবে এবং পৃথিবীর পারস্পরিক লেনদেন সম্পর্কে দাবী তুলিবে। অর্থাৎ 
মাযলুম যালিম হইতে তাহার হক লইতে চাহিবে, তখন ঘোষণা করা হইবে হে তাওহীদ 
পন্থিগণ! তোমরা একে অন্যকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ তোমাদিগকে ইহার বিনিময় 
দান করিবেন । 


AARNE 4 । ৫ টক ২৮ i? 6৫ ০৮ wot 
5১০0 ১ So NIG LITA 


SF ॥ ৮৬778 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫৪৭ 
শা 


০০91 এ ০০১৩ তে ই সন 5০৯, YY 


CALS BED Gn ৯৪ 450 


অনুবাদ ৪ (২৬) লূত তাহার প্রতি বিশ্বাস স্থাপন করিল । ইব্রাহীম বলিল, আমি 
আমার প্রতিপালকের উদ্দেশ্য দেশ ত্যাগ করিতেছি । তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময় ৷ 
(২৭) আমি ইব্রাহীমকে দান করিলাম ইসহাক ও ইয়াকুব এবং তাহার 
বংশধরদিগের জন্য স্থির করিলাম নবুওয়াত ও কিতাব এবং তাহাকে দুনিয়ায় পুরষ্কৃত 
করিয়াছিলাম, আখিরাতেও সে নিশ্চয়ই সৎ্কর্মপরায়ণদিগের অন্যতম হইবে । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, হযরত ইব্রাহীম (আ)-এর দাওয়াতের 
ফলে হযরত লূত (আ) তাহার প্রতি ঈমান আনিলেন। কেহ কেহ বলেন, হযরত লূত 
(আ) ছিলেন ইব্রাহীম (আ) এর ভ্রাতুষ্পুত্র অর্থাৎ তিনি ছিলেন হারান ইব্‌ন আযরের 
পুত্র। তাহার কাওম হইতে তিনি কেবলমাত্র হযরত ইব্রাহীম (আ)-এর প্রতি ঈমান 
আনেন। আর ঈমান আনিয়াছিলেন হযরত সারাহ- যিনি হযরত ইব্রাহীম (আ)-এর 
্ত্রী। কিন্তু প্রশ্ন হয়, বিশুদ্ধ হাদীস দ্বারা প্রমাণিত যে, হযরত ইব্রাহীম (আ) যখন যালিম 
বাদশাহর নিকট উপস্থিত হইলেন, তখন হযরত “সারাহ' সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে 
তিনি বলিয়াছিলেন, ‘সারাহ’ আমার ভগ্নি ৷ হযরত ইব্রাহীম “সারাহ'-এর নিকট আসিয়া 
বলিলেন, যালিম বাদশাহ তোমার সহিত আমার সম্পর্ক কি জিজ্ঞাসা করিলে, আমি 
তোমাকে আমার ভগ্নি পরিচয় দিয়াছি। অতএব তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করিওনা। 
কারণ তুমি তো আমার “দীনী বোন" । তুমি ও আমি ব্যতিত আর কেহ মু'মিন নাই। 
অথচ, উপরোল্লিখিত বর্ণনা দ্বারা বুঝা যায়, হযরত “সারাহ' তাহার স্ত্রী ছাড়াও লূত মু'মিন 
ছিলেন। এই বিরোধের উত্তর হইল, সম্ভবত হযরত ইব্রাহীম (আ)-এর এই কথার 
উদ্দেশ্য হইল, সারা পৃথিবীতে আমি ও তুমি ছাড়া কোন মুসলমান স্বামী-স্ত্রী নাই। হযরত 
লূত (আট) হযরত ইব্রাহীম (আ)-এর প্রতি ঈমান তো আনিয়াছিলেন এবং তাহার সহিত 
সিরিয়া হিজরত করিয়াছিলেন । অতঃপর তিনি সাদুম বাসীদের প্রতি নবী হিসাবে প্ররিত 
হইয়াছিলেন। যেমন পূর্বে ইহার আলোচনা হইয়াছে এবং পরে আরো হইবে । 

(92১ ০,৯৪০ 5১! 008 আর তিনি বলিলেন, আমি আমার প্রতিপালকের 
দিকে হিজরত করিব । এ ক্রিয়াপদের সর্বনামটি “লৃত' শব্দের প্রতিও প্রত্যাবর্তন করিতে 
পারে। কারণ ইহাই নিকটতম শব্দ । অর্থাৎ হযারত লূত (আ) বলিলেন, আমি তো 
আমার প্রতিপালকের দিকে হিজরত করিব। আর ইহারও সম্ভাবনা এই যে সর্বনামটি 
ইব্রাহীম (আ)-এর প্রতি প্রত্যাবর্তন করিবে । তখন অর্থ হইবে ইব্রাহীম (আ) 


Contents 


৫৪৮ তাফসীরে ইবনে কাছীর 


(রা) ও যাহ্হাক (র) এই মত প্রকাশ করিয়াছেন। হযরত লূত (আ)-এর ঈমান আনিবার 
পর হযরত ইব্রাহীম (আ) তাহার কাওমের ঈমান আনা সম্পর্কে নিরাশ হইয়াই এই 
কথা বলিয়ছিলেন, যে দীন প্রচার ও প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি দেশ ত্যাগ করিয়া আল্লাহ্‌র 
নির্দেশিত স্থানে গমন করিবেন ।'তিনি তাহাদের মাঝে আর অনর্থক সময় কাটাইবেন না। 


১৫৯৭ ১৮] ৬৯ 1 অবশ্যই আল্লাহ্‌ তা'আলা মহাপরাক্রান্ত মহাকুশলী। 
ইযযত সম্মান কেবল তাহার, তাঁহার রাসূল ও মুমিনগণের | তিনি তাহার যাবতীয় 
কর্মকাণ্ডে ও হুকুম আহকামে মহাকুশলী ৷ হযরত কাতাদাহ (র) বলেন, হযরত ইব্রাহীম 
ও লূত (আ) উভয়ই কুফা অঞ্চলের “কৃসী” হইতে শাম (সিরিয়া) দেশে গমন করিলেন। 
হযরত কাতাদাহ (র) বলেন, বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, অচিরেই 
এক হিজরতের পরে আর এক হিজরত হইবে। সারা পৃথিবীর লোক হযরত ইব্রাহীম 
(আ)-এর হিজরতের দেশে হিজরত করিবে । তখন পৃথিবীতে কেবল অসৎ লোক 
অবশিষ্ট থাকিবে, এমনকি তাহাদের যমীন তাহাদিগকে নিক্ষেপ করিবে এবং আল্লাহ্‌ 
তাহাদিগকে ঘৃণা করিবে। একটি আগুন তাহাদিগকে শুকর ও বানরের সহিত একত্রিত 
নির্গত বস্তু (মলমুত্র) আহার করিবে । 

ইমাম আহমাদ (র) হাদীসটি হযরত আবদুল্লাহ ইবন আমর ইব্‌ন আ“স (রা) হইতে 
আরো দীর্ঘ বর্ণনা করিয়াছেন। ইমাম আহমাদ (র) বলেন, আবদুর রাজ্জাক (র) হইতে 
বর্ণিত। তিনি বলেন, ইয়াযীদ ইবৃন মু'আবিয়াহ (রা) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, 
ইয়াধীদ ইব্‌ন মুআবিয়াহ রে)-এর বায় 'আত গ্রহণকালে আমি শাম (সিরিয়া) উপস্থিত 
হইলাম । তথায় পৌছাইয়া নাওফ বাক্কালীর অবস্থান সম্পর্কে জানিতে পারিয়া আমি 
তাহার নিকট গমন করিলাম । এমন সময় তথায় এক ব্যক্তি উপস্থিত হইল, জানা গেল 
তিনি হযরত আব্দুল্লাহ ইব্‌ন আম্র ইব্‌ন আ“স (রা)। নাওফ তাহাকে দেখিয়া নীরব 
হইয়া গেলেন। তখন হযরত আব্দুল্লাহ (রা) বলিলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে 
শুনিয়াছি অচিরেই এক হিজরতের পরে আর এক হিজরত সংঘটিত হইবে। সারা 
পৃথিবীতে তখন তাহাদিগকে নিক্ষেপ করিবে এবং আল্লাহ্‌ তাহাদিগকে ঘৃণা করিবেন। 
একটি আগুন তাহাদিগকে শুকর ও বানরের সহিত একত্রিত করিবে, তাহারা দিবারাত্র 
উহাদের সহিতই অবস্থান করিবে । এবং এ সকল শুকর ও বানর হইতে নির্গত বস্তু 
তাহারা আহার করিবে। 


হযরত আম্র ইব্‌ন আ“স (রা) আরো বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে 
শুনিয়াছি, পূর্বাঞ্চল হইতে কিছু এমন লোকও বাহির হইবে যাহারা কুরআন পাঠ করিবে 
অথচ, কুরআন তাহাদের হলকৃম (কণ্ঠনালী) অতিক্রম করিবে না। তাহাদের একটি দলের 


Contents 


সূরা আল-আন্কাবৃত ৫৪৯ 


পর আর একটি দলের আবির্ভাব ঘটিবে। আবার তাহাদের বিলুপ্তির পরে অনুরূপ আর 
একটি দলের আর্বিভাব ঘটিবে। রাবী বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) তাহার এই উক্তটি বিশ 
বারেরও বেশী বলিলেন, এমন কি তাহাদের সর্বশেষ দল হইতে দাজ্জালের আর্বিভাব 
ঘটিবে। ইমাম আহমাদ রে) আবু দাউদ ও আব্দুস সামাদ (র) হইতে তাহারা হিশাম 
দ্তুয়ায়ী (র) হইতে তিনি কাতাদাহ রে) হাদীসটি বর্ণনা করেন। 

ইমাম আবূ দাউদ রে) তাহার সুনান গ্রন্থে জিহাদ অধ্যায়ে উল্লেখ করিয়াছেন 
উবাইদুল্লাহ ইব্‌ন উমর (র) ..... আব্দুল্লাহ ইব্‌ন আমূর (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, 
আমি রাসূলুল্লাহ্‌ সো)-কে বলিতে শুনিয়াছি তিনি বলেন, এক হিজরতের পর পুনরায় 
অপর হিজরত সংঘটিত হইতে এবং পৃথিবীর লোক হযরত ইব্রাহীম (আ)-এর 
হিজরতের স্থানে গমন করিবে । ইহার পর পৃথিবীতে কেবল অসৎলোক অবশিষ্ট থাকিবে । 
যমীন তাহাদিগকে নিক্ষেপ করিবে। আল্লাহ্‌ তাহাদিগকে ঘৃণা করিবেন, একটি আবর্তন 
তাহাদিগকে শূকর ও বানরের সহিত একত্রিত করিবে । 

ইমাম আহমাদ (র) বলেন, ইয়াধীদ (র) ..... আবদুল্লাহ ইব্‌ন আমৃর (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একটি সময় এমন ছিল যখন দিনার দিরহামের মালিক ব্যক্তি 
তাহার দীনার ও দিরহামের ব্যাপারে অন্য একজন মুসলমান ভাই অপেক্ষায় অধিক যোগ্য 
মনে করা হইত না। ইহার পর আরো একটি সময় এমন আসিয়াছে যখন একজন 
মুসলমান ভাই অপেক্ষা আমাদের নিকট দিরহাম ও দীনার অধিক প্রিয় বলিয়া মনে হইত 
আর আমি রাসূলুল্লাহ্‌ সো)-কে ইহা বলিতে শুনিয়াছি, যদি তোমরা শুকরের লেজের 
পিছনে পড়িয়া থাক এবং ব্যবসা বাণিজ্যে লিপ্ত হও আর আল্লাহ্‌র রাহে জিহাদ করা 
ছাড়িয়া দাও তবে লাঞ্চনার রশি তোমাদের গলায় পরাইয়া দেওয়া হইবে এবং যাবৎ না 
তোমরা তাওবা করিয়া তোমাদের সাবেক স্থানে প্রত্যাবর্তন করিবে, উহা হইতে তোমরা 
মুক্ত হইবে না। 

আর রাসূলুল্লাহ্‌ (সা)-কে আমি ইহাও বলিতে শুনিয়াছি, এক হিজরতের পর পুনরায় 
হযরত ইব্রাহীম (আ)-এর হিজরতের স্থানে হিজরত সংঘটিত হইব । তাহাদের যমীন 
তাহাদিগকে নিক্ষেপ করিবে । আল্লাহ্‌ তাহাদিগকে ঘৃণা করিবেন এবং একটি আগুন 
তাহাদিগকে শুকর ও বানারের সহিত একত্রিত করিবে । তাহারা উহাদের সহিতই বসবাস 
করিবে । তাহারা উহাই আহার করিবে যাহা উহাদের শরীর হইতে নির্গত হইবে । রাবী 
বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিতে শুনিয়াছি আমার উম্মাত হইতে একদল লোকের 
আর্বিভাব হইবে, যাহারা অসৎ কাজ করিবে অথচ কুরআন পাঠ করিবে । কিন্তু উহা 
*তাহাদের হলকের (কণ্ঠনালী) নিচে যাইবে না । তাহাদের জ্ঞান দেখিয়া স্বীয় জ্ঞানকে তুচ্ছ 
মনে করিবে । এসকল লোক যখন আত্মপ্রকাশ করিবে তখন তোমরা তাহাদিগকে হত্যা 
করিবে এবং বিরান রা রসনা সরল বারা সরল গছ ত ছায়া 
তখনই তাহাদিগকে বিলুপ্ত করিয়া দিবেন। 


Contents 


৫৫০ তাফসীরে ইবনে কাছীর 


রাবী বলেন, রাসূলুল্লাহ (সা) এই উক্তিটি বিশবার কিংবা ততোধিক বার উল্লেখ 
করিলেন আর আমি উহা শুনিতে থাকিলাম। হাফিয আবূ বকর বায়হাকী (র) বলেন, 
আবুল হাসান ইবৃন ফয্ল (র) ..... আব্দুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে বর্ণিত। তিনি 
বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন, অচিরেই পৃথিবীর লোক একবার হিজরত 
করিবার পর পুনরায় হযরত ইব্রাহীম (আ)-এর হিজরতের স্থানে হিযরত করিবে | যখন 
পৃথিবীর অন্যান্য স্থানে কেবল অসৎ লোকই অবশিষ্ট থাকিবে। যমীন তাহাদিগকে 
নিক্ষেপ করিবে, আল্লাহ্‌ তাহাদিগকে ঘৃণা করিবেন। একটি আগুন তাহাদিগকে বানর ও 
শুকরের সহিত একত্রিত করিবে । তাহারা দিবারাত্র উহাদের সহিত বসবাস করিবে । আর 
তাহাদের শরীর হইতে নির্গত বস্তুই তাহারা আহার করিবে । হাদীসটি গরীব। বাহ্যত 
রাবী ইমাম আওযাঈ (র) হাদীসটি তাহার কোন দুর্বল শায়খ হইতে বর্ণনা করিয়াছেন। 
অবশ্য আব্দুল্লাহ ইব্‌ন আম্র ইব্‌ন আস (রা) হইতে তাহার রিওয়ায়েত অধিক 
সংরক্ষিত। | 

১১৪১3 34! 40৯9৪ আর আমি তাহাকে পর্যায়ক্রমে পুত্র ইসহাক ও 
CN ote bel aes i Le tg fre 
ইব্রাহীম যখন তাহার কাওম হইতে পৃথক হইয়া গেলেন, সাধু 
ইসহাক ও ইয়াকুব দান করিয়া চক্ষু শীতল করিলাম । তাহাদের প্রত্যেককে আমি নবী 
করিলাম ৷ অর্থাৎ হযরত ইব্রাহীম (আ) দান করিলেন এবং তাহার জীবদ্ধশায়ই হযরত 
ইসহাককে সুসন্তান দান করিলেন। এবং উভয়কে নবী করিয়া হযরত ইব্রাহীম 
(আ)-এর চক্ষু শীতল করিলেন। আরো ইরশাদ হইয়াছে ঃ 

21515 98 ১9 1৯5০1 %4 [সিএ আর আমি ইব্রাহীম (আ)-কে পুত্র 
হিসাবে ইসহাককে দান করিয়াছি এবং পৌত্র হিসাবে অতিরিক্ত ইয়াকুবকেও দান 
করিয়াছি। আরো ইরশাদ হইয়াছে £ 

5855 3১৮০ 519 55 ১০4১ (9১:৮৪ আর আমি তাহাকে ইসহাক 
ভূমিষ্ট হইবার সুসংবাদ দান করিলাম। অর্থাৎ ইব্রাহীম ও সারার এর জীবনেই 
ইসহাকের ওরশে ইয়াকুব জন্মগ্রহণ করিবে এই সংবাদও জানাইলাম। যাহা দ্বারা 
তাহাদের চক্ষু শীতল হইবে। হযরত 'ইয়াকুব আ) যে হযরত ইসহাকের সন্তান ইহা 
পবিত্র কুরআনে আয়াত দ্বারাই প্রমাণিত এবং হাদীসে নববীতে ইহার প্রমাণ পাওয়া যায়। 
ইরশাদ হইয়াছেঃ 


১৬১ 4৪৯4 ০০৪ ০৬শ। ২০৬৮৯১০০৯৯৯ ০ 7০৫ 
sly ০৮৩ 2১1১০) এন. (21119 || নি US ৪৮2 ০১০ 
15৯19 Ul 


Contents 


সূরা আল-আন্কাবুত | ৫৫১ 


“হযরত ইয়াকৃব (আ) যখন মৃত্যুর নিকটবর্তী হইলেন, তখন তিনি স্বীয় সন্তানগণকে, 
জিজ্ঞাসা করিলেন আমার মৃত্যর পরে তোমরা কাহার ইবাদত করিবে? তাহারা বলিল, 
আমরা আপনার মা“বৃদ এবং আপনার পূর্ব পুরুষগণের মা'বৃদ অর্থাৎ ইব্রাহীম, ইসমাঈল 
ও ইসহাকের মা'বৃদ এক আল্লাহ্র ইবাদত করিব” । বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত ঃ 


০১1 ০৬৫ ০2 পিউ | ০০০০ ০21০৮) ০০ OBIE) 
- ৯2৯1১১। ৩২ 8.৭ 
লা Op Pte Hon Font To 
তবে আওফী সর পর (রা) হইতে 1.8: RON Ce 
এই ব্যাখ্যা করিয়াছেন, যে, হযরত ইসহাক ও ইয়াকুব (আ) উভয়ই হযরত ইব্রাহীম 
(আ)-এর পুত্র । ইহার অর্থ হইল সন্তানের সন্তান ও সন্তানতূল্য । হযরত ইব্‌ন আব্বাস 
(রা) অপেক্ষা নিন্ম শ্রেণীর ব্যক্তিদের কাছেও এই অর্থটি অবোধগম্য নহে। 

(১৫019 ll 4৮9) "০৪ 20, আর আমি তাহার (ইব্রাহীমের) বংশে 
নবুওয়াত এবং কিতাব দান করিয়াছি । হযরত ইব্রাহীম (আ)-কে আল্লাহ্‌ তাহার খলীল 
মনোনীত করিয়া ও তাহাকে জাতির ইমাম বানাইয়া তাহার প্রতি ইহা আরো একটি 
বিরাট নিয়ামত যে, তীহারই বংশে নবুওয়াত ও কিতাব দান করিয়াছেন । হযরত 
ইব্রাহীম (আ)-এর পরে যত নবীর আর্বিভাব ঘটিয়াছে তাহারা সকলেই ছিলেন তাহারই 
বংশের । বনী ইসরাঈলের সকল নবী এই রূপ ছিলেন হযরত ইয়াকুব (আ)-এর বংশধর 
এবং তিনি ছিলেন ইসহাক ইবৃন ইব্রাহীম (আ)-এর পুত্র। অতএব সকল ইসরাঈলী নবী 
ছিলেন হযরত ইব্রাহীম (আ)-এর সন্তান। এমন কি তাহাদের সর্বশেষ নবী । হযরত 
ঈসা (আ) ও বনী ইসরাঈলী ছিলেন, তাহার আর্বিভাব হইলে তিনি তাহার কাওমের এক 
সমাবেশে মানবকুলের সরদার সর্বশেষ নবী রাসূলে আরবী কুরাশী হাশেমীর শুভ সংবাদ 
দান করিলেন। আল্লাহ তা'আলা হযরত ইসমাঈল ইব্‌ন ইব্রাহীমের বংশ হইতে রাসূল 
হিসাবে একমাত্র তীহাকেই নির্বাচন করিয়াছেন। তিনি ব্যতিত হযরত ইসমাঈল 
(আ)-এর বংশ হইতে অন্য কোন নবী-রাসূল আর্বিভূত হন নাই । 

ala al ৪১১ ls (| (০ 6৮৯ 4915 আর পৃথিবীতে 
আমি তাহাকে তাহার বিনিময় দান করিয়াছি এবং পরকালেও সে সালিহগণের অর্তভূক্ত 
হইবে । অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা ইব্রাহীম (আ)-কে পরীক্ষা করিবার পর তাহার জন্য 
পর্থিব ও পারলৌকিক সৌভাগ্যের দ্বার উন্ক্ত করিয়া দিয়াছেন। পৃথিবীতে তিনি রিযিকের 
প্রাচুর্য, বসবাসের জন্য প্রশস্ত আবাস এবং সুমিষ্ট পানি লাভ করিয়াছিলেন। ইহা ছাড়া 


Contents 


৫৫২ | তাফসীরে ইবনে কাছীর 


নেক, সৎ সতী স্ত্রী ও উত্তম প্রশংসাও লাভ করিয়াছিলেন। সকলেই তাহাকে ভালবাসিত 
ও তাহার সহিত বন্ধুত্ব স্থাপন করিয়া ধন্য হইতে চাহিত | তবে তিনি এই মর্যাদা আল্লাহর 
পূর্ণ আনুগত্য প্রকাশ করিয়া লাভ করিয়াছিলেন । ইব্‌ন আব্বাস (রা) মুজাহিদ, কাতাদাহ 
(র) ও অন্যান্য তাফসীরকারগণ এই ব্যাখ্যা পেশ করিয়াছেন। অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 

395341 -১৯।5219 আর ইব্রাহীম যে, পরিপূর্ণভাবে আল্লাহ্‌র যাবতীয় হুকুম 
রা 


১১৯01 05৯81 


আর ইব্রাহীম ছিলেন ইমাম, আল্লাহর নিষ্ঠাবান, ইবাদতকারী, তিনি মুশরিকদের 
অন্তর্ভুক্ত ছিলেন৷ আর পরকালে তিনি হইবেন নেক ও সালিহ ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত ৷ 


PAN. পল লো, AAAS ৮ Ll 2 ৬ ০৪ 
৬5৩৮০ 4৯৮৩৪১৯০০০৩ 1৩2) ১ bss YA 
৩২ ৮০০০ 


ভি যারা তির A ১ 
5 5509 এ ০৪০০9 Jo ০৯০০ "1? 
পণ লাব তাঁর পার Ss 


০০] 195০3 টি রাও REARS 


Ee $ 


(৯০280945750 J" 

অনুবাদ £ (২৮) স্মরণ কর লূতের কথা, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল 

তোমরা তো এমন অশ্লীল কর্ম করিতেছ, যাহা তোমাদিগের পূর্বে বিশ্বে কেহ করে 

নাই । (২৯) তোমরাই পুরুষে উপগত হইতেছ। তোমরাই তো নিজদিগের মজলিসে 

প্রকাশ্যে ঘৃণ্য কর্ম করিয়া থাক, উত্তরে তাহার সম্প্রদায় শুধু এই বলিল, আমাদিগের 

উপর আল্লাহ্‌র আযাব আনয়ন কর, যদি তুমি সত্যবাদী হও । (৩০) সে বলিল, হে 
আমার প্রতিপালক! বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন। 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫৫৩ 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, হযরত লূত (আ)-এর কাওম যেই 
অপকর্ম করিত, বিশেষত তাহারা যেই অশ্লীল কাজে লিপ্ত ছিল, যাহা ইতিপূর্বে সারা 
বিশ্বময় ইতিহাসে কখনও পরিলক্ষিত হয় নাই। ইহ ছাড়া তাহারা কুফরী করিত। তাহারা 
রাসূলের প্রতি মিথ্যা আরোপ করিত, উপরন্ত তাহারা দুস্য বৃত্তিতেও লিপ্ত ছিল। তাহারা 
পথেপথে পথিকের অপেক্ষায় থাকিত এবং সুযোগ বুঝিয়া তাহাদিগকে হত্যা করিয়া 
তাহাদের মাল লুণ্ঠন করিত। তাহাদের এই সকল অপকর্মের প্রতিবাদ করিলে তাহারা 
তাহাকে লইয়া উপহাস করিত। আল্লাহ্‌ তা'আলা উল্লিখিত আয়াতে ইহারই বর্ণনা 
দিয়াছেন। ইরশাদ হইয়াছে £ 
১৫৮০] ৪ 59803 আর তোমরা তোমাদের ভরা মজলিসে অশ্লীল কাজ 
কর। অর্থাৎ হযরত লূত (আ) এর কাওম ভরা মজলিসে অপকর্ম ও অকথ্য বাক্যালাপ 
করিত অথচ, কেহই উহার প্রতিবাদ করিত না। হযরত মুজাহিদ (র) এই ব্যাখ্যা পেশ 
করিয়াছেন। হযরত আয়েশা (রা) ও কাসিম রে) বলেন, তাহারা ভরা মজলিসে বায়ু 
ছাড়িত এবং অট্টহাসি করিত। কেহ বলেন, তাহারা ভেড়া লড়াই ও মোরগ লড়াই 
সংঘটিত করিত ৷ ইহা ছাড়া তাহারা অন্যান্য অপকর্ম করিত। 

ইমাম আহমাদ (র) বলেন, হাম্মাদ ইব্‌ন উসামাহ (র) ..... উম্মে হানী (রা) বর্ণিত। 
তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলাম ১:০১ ১:53 
১৫%। এ অর্থ কি? তিনি বলিলেন, তাহারা পথিকদিগকে কংকর মারিত এবং ঠাট্টা বিদুপ 
করিত। ইহাই হইল এ অপকর্ম যাহার উল্লেখ পবিত্র কুরআনে ১41 দ্বারা করা 
ইহয়াছে। ইমাম তিরমিযী, ইব্‌ন জরীর ও ইব্‌ন আবূ হাতিম রিওয়ায়েতটি বর্ণনা 
করিয়াছেন। ইমাম তিরমিযী (র) বলেন, রিওয়ায়েতটি হাসান । সিমাক (র) হইতে 
কেবল হাতিম ইব্ন.আবু সগীরাহ (র) রিওয়ায়েত করিয়াছেন বলিয়া আমরা জানি । 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, হাসান ইব্‌ন আরাফাহ (র) ..... মুজাহিদ (র) হইতে 
বর্ণিত। তিনি বলেন, ,<:1! দ্বারা সিটি বাজান, কবুতর বাজী, গুলাইল খেলা, ভিক্ষাবৃত্তি 
সারা ক বজ ড় রাজ হত বার হয জে। 


৩০০৫৩ 14111, ০১121115108 ৩ 141 ০৬৪ ৩1৬৯ ০০৫ ৮৮৪ 


১১:০1 

হযরত লূত (আ)-এর প্রতিবাদের পরে তাহার কাওমের ইহা ছাড়া আর কোন 
জবাবই ছিল না যে, তাহারা ঠাট্টা ও বিদুপ মূলকভাবে তাহাকে বলিত, আচ্ছা তোমার 
কথা যদি সত্য হয় তবে তুমি আমাদের প্রতি আল্লাহ্‌র শাস্তি অবতীর্ণ কর। যেহেতু 
তাহার বিদ্রুপ করিয়া এইরূপ বলিত, এই কারণে হযরত লূত (আ) আল্লাহ্র সাহায্য 
প্রার্থনা করিয়া বলিলেন £ 

skal 7১৪11 51০ ৩০৮৯০ ১) হে আমার প্রতিপালক! আপনি এই 
পেসার নিকলী নিগার সাও TE: 

ইব্‌ন কাছীর__৭০ (৮ম) 


Contents 


৫৫৪. তাফসীরে ইবনে কাছীর 


টো ঠা ৮4 ১ ৮ 2 * ডে 
১৯৬০1 Sih rat C WU ০৮০ ৮০9 1 
bs 1851 ৮১ 


15 ৮ ৫৩ Ahir 


15০6৪ rn dll ০ S156 6% ৫৪ NIG ঠা 
৩৯৪৯) ০০৩৮ ০৮ ১. 


bw 24,2, 


Et tg Bn ls 2 
৬০৮ ১। ৮৫5৬১৩০% ৬১৮৩ ১১ 25S 35; 
dr ৩৬ 


০৮ ও ০০০১ Lh MH ৮৪০৯/)৮০) + 


২৯ টি id ০৮৫ 


‘Sm HY 

ha AEH bb ১৩9০ 

অনুবাদ £ (৩১) যখন আমার প্রেরিত ফিরিশৃতাগণ সুসংবাদ সহ ইব্রাহীমের 
নিকট আসিল, তাহারা বলিয়াছিল, আমরা এই জনপদ বাসীদিগকে ধ্বংস করিব । 
ইহার অধিবাসিরা তো যালিম। (৩২) ইব্রাহীম বলিল, এই জনপদে তো লূত 
রহিয়াছে । উহারা বলিল, সেথায় কাহারা আছে , তাহা আমরা ভাল জানি । আমরা 
তো লৃতকে ও তাহার পরিজনবর্গকে রক্ষা করিবই । তাঁহার স্ত্রীকে ব্যতিত, সে তো 
পশ্চাতে অবস্থানকারীদিগের অন্তর্ভুক্ত । (৩৩) এবং যখন আমার প্রেরিত ফিরিশ্তাগণ 
লুতের নিকট আসিল, তখন তাহাদিগের জন্য সে বিষন্ন হইয়া পড়িল এবং নিজকে 
তাহাদিগের রক্ষায় অসমর্থ মনে করিল । উহারা বলিল, ভয় করিও না, দুঃখও করিও 
না। আমরা তোমাকে ও তোমার পরিজনবর্ণকে রক্ষা করিব । তোমার স্ত্রী ব্যতিত, সে 
তো পশ্চাতে অবস্থানকারীদিগের অন্তর্ভুক্ত । (৩৪) এই জনপদ বাসীদিগের উপর 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫৫৫ 


আকাশ হইতে শাস্তি নাযিল করিব । কারণ উহারা পাপাচার করিতেছিল। (৩৫) আমি 
বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য ইহাতে একটি স্পষ্ট নির্দশন রাখিয়াছি। 

তাফসীর ঃ হযরত লূত (আ) তাহার কাওমের চরম অবাধ্যতার পরে তিনি যখন 
আল্লাহর দরবারে তাহার সাহায্য প্রার্থনা করিলেন, তখন আল্লাহ্‌ তাহার সাহায্যার্থে : 
ফিরিশৃতা প্রেরণ করিলেন। কিন্তু তাহারা প্রথম হযরত ইব্রাহীম (আ)-এর নিকট 
অতিথির বেশে উপস্থিত হইলেন। হযরত ইব্রাহীম (আ) তাহাদিগকে অতিথি মনে 
করিয়া আপ্যায়ন করিতে চাইলেন । কিন্তু খাবারের প্রতি তাহাদের কোন আগ্রহ না বুঝিয়া 
তাহাদিগকে শত্রু মনে করিয়া ভীত হইয়া পড়িলেন। ফিরিশ্তাগণ ইহা বুঝিয়া তাহাকে 
সান্তনা দিলেন এবং তাহার স্ত্রী হযরত ‘সারাহ’ এর গর্ভে এক সুসন্তান ভূমিষ্ঠ হইবার 
সুবংবাদ দান করিলেন । হযরত ‘সারাহ’ নিকটেই উপস্থিত ছিলেন । সংবাদ শুনিয়া তিনি 
বিস্ীত হইলেন। সূরা হুদ, সূরা হিজ্র-এ এর বিস্তারিত বিবরণ উল্লেখ করা হইয়াছে। 
ফিরিশৃতাগণ হযরত ইব্রাহীম (আ)-কে সুসন্তানের সংবাদ দান করিবার পর তাহাকে 
ইহাও জানাইলেন যে, তাহারা হযরত লূত (আ)-এর কাওমকে ধ্বংস করিবার উদ্দেশ্যে 
প্রেরিত হইয়াছেন। ইহা শ্রবণ করিয়া তিনি তাহাদিগকে আরো কিছু অবকাশ দান 
করিবার জন্য বলিলেন, তথায় তো লূত (আ) রহিয়াছে । অবকাশ দানের যেই ধারণা 
তাহার অন্তরে সৃষ্টি হইয়াছি উহার মূলে এই প্রেরণাই বিদ্যমান ছিল, সম্ভবত অবস্াশ 
পাইয়া তাহারা ঈমান আনিবে ৷ কিন্তু হযরত ইব্রাহীম (আ)-এর কথা শ্রবণ করিয়া 
তাহারা বলি ঃ 

৫151 545441135০5 ০ ০১০ তথায় কাহারা রহিয়াছে তাহা আমরা খুব 
ভাল করিয়া জানি, আমরা তাহাকে ও তাহার বিশেষ বিশেষ লোকজনকে বাঁচাইয়া লইব। 

০১১ ৪]| ০০:54 45151 খি। কিন্তু তাহার স্ত্রীকে আমরা বাচাইব না সে 
ধবংসপ্রাপ্ত লোকদেরই অর্তভূক্ত হইবে। কারণ, সে তাহাদের ‘কুফর’ এর উপর অধিক 
উৎসাহিত করিত, তাহাদিগকে অশ্লীল কাজের জন্য উৎসাহ যোগাইত। হযরত ইব্রাহীম 
(আ)-এর সহিত বৈঠক শেষ হইবার পর ফিরিশ্তাগণ সুদর্শনা যুবকের আকৃতিতে 
হযরত লূত আ)-এর খিদমতে উপস্থিত হইলেন। কিন্তু তিনি যখন তাহাদিগকে এই 
অবস্থায় দেখিতে পাইলেন ।০১১ ৮৫ 3৮০ ৫: ০:5০ তিনি চিন্তিত হইলেন এবং 
অন্তর সংকুচিত হইল। তিনি ভাবিলেন, যদি তিনি তাহাদিগকে অতিথি হিসাবে গ্রহণ 
করেন, তবে তাহার কাওম তাহাদের উপর চড়াও হইবে । আর যদি অতিথি হিসাবে গ্রহণ 
না করেন। তবে তাহারা নিজেরাই এ সকল দুষ্ট লোকদের হস্তগত হইবে, 
তাৎক্ষণিকভাবে তীহাদের সম্পর্কে কি সিদ্ধান্ত থৃহণ করিবেন। তিনি বুঝিতে 
পারিতেছিলেন না! ৷ ফিরিশৃতাগণ তীহার অবস্থা বুঝিতে পারিয়া বলিয়া উঠিলেন £ 


Contents 


৫৫৬ তাফসীরে ইবনে কাছীর 


ETERS FRE EOE) AS CTS OO PRESS i GEES DEE 
SELL NE Cas lL ০০1৯ TOE ১৯০৭ ce ১০০০০ 0৪ 
“ফিরিশৃতাগণ বলিলেন, আমরা আল্লাহ্‌র প্রেরিত ফিরিশৃতা, আপনার কাওম 
আমাদের উপর কোন অসাদাচার করিতে সক্ষম হইব না। অতএব আপনি ভীত হইবেন 
না চিন্তিত হইবেন না, আমরা বরং তাহাদিগকে ধ্বংস করিবার জন্য আদিষ্ট হইয়া 
আসিয়াছি। অবশ্য আপনাকে ও আপনার বিশিষ্ট লোকজনকে আমরা শাস্তি হইতে বাচাইয়া 
লইব। তবে আপনার স্ত্রী বাচাইতে পারিব না, সেও ধ্বংস হইবে । আমরা এই জনপদ 
অধিবাসীদের আযাব নাযিল করিব। কারণ, তাহারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত রহিয়াছে” । 
হযরত জিব্রীল (আ) তাহাদের বসতীকে মূল হইতে উৎপাদন করিয়া আসমান 
পর্যন্ত উথিত করিলেন এবং উহাকে উল্টাইয়া নিক্ষেপ করিলেন। ইহা ছাড়া তাহাদের এ 
বসতীকে একটি চিহ্নিত পাথরও ছুড়িলেন। আর তাহাদের এ বসতীকে একটি দুর্ন্ধময় 
তিক্ত পানির সাগরে পরিণত করিয়া দিলেন। এবং কিয়ামত পর্যন্ত উহাকে একটি 
উপদেশমূলক স্মৃতিচিহ্ন হিসাবে রখিয়া দিলেন। আর কিয়ামত দিবসেও তাহারা কঠিন 
শাস্তি ভোগ করিবে । আর এই কারণে ইরশাদ হইয়াছে ৪ 
3৮15৮275812 GUE Uk ১২1, আর আমি উহা হইতে 
জ্ঞানীজনদের জন্য একটি সুস্পষ্ট নিদর্শন রাখিয়া দিয়াছি। ০০৮০৮০৪০০৪৪ 
উপদেশ গ্রহণ করে । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 
১2550 Jd, 5 2 599 আৱ তোমরা ই সকল 
ধ্বংশপ্রাপ্ত লোকদের বসতীর উপর দিয়া তো দিবারাত্র অতিক্রম কর। তবে তোমরা কি 
বুঝ না? (সুরা সাফ্‌ফাত $ ১৩৭) 


৪: 


255 Al ৮৮৮: Js (০১০০৭ nh sls 7 


nr ie PS G3 ES GSAS 
বে ₹ ie Sd ABA, 
ls 3 ie NABER Y 
i 
অনুবাদ £ (৩৬) আর মাদ্‌ৃইয়ান বাসীদিগের প্রতি তাহাদিগের ভ্রাতা শু“আইবকে 
পাঠাইছিলাম। সে বলিয়াছিল,হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর ইবাদত কর, 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫৫৭ 
শেষ দিবসকে ভয় কর এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইও না । (৩৭) কিন্তু তাহারা 
তাহার প্রতি মিথ্যা আরোপ করিল, অতঃপর উহারা ভূমিকম্পন দ্বারা আক্রান্ত হইল, 
ফলে উহারা নিজ গৃহে নতজানু অবস্থায় শেষ হইয়া গেল । 


তাফসীর ঃ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা তাহার রাসূল হযরত শু“আইব (আ) 
সম্পর্কে ইরশাদ করেন, তিনি তাহার কাওম মাদইয়ানের অধিবাসীদিগকে সতর্ক করিয়া 
কেবলমাত্র আল্লাহর ইবাদত করিতে হুকুম করিলেন এবং কিয়ামত দিবসে তাহার 
শাত্তিকে ভয় করিবার নির্দেশ দিলেন। তিনি বলিলেন ৪ [১৯১15 et 251 
2531 73৭] হে আমার কাওম! তোমরা কেবল আল্লাহ্‌র ইবাদত কর এবং পরকালের 
শান্তির ভয় কর। ইব্‌ন জরীর (র) বলেন বলেন, ৯৯১। ১১211 ১৯১3 এর অর্থ ৯০15 
১৯১ “তোমরা পর কালের শাস্তির ভয় কর” । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 
১১১। ply 1115802004১. এখানেও ।১২১ ক্রিয়াটি 5০১, এর অর্থে 
ব্যবহৃত হইয়াছে । 


2৯০ ০৯১৯। ৪1১১০ 55 আর তোমরা ভূ-পৃষ্ঠে ফাসাদ সৃষ্টি করিও না। 
হযরত শু“আইব (আ) তাহার কাওমকে ফাসাদ সৃষ্টি করিতে নিষেধ করিলেন। বস্তুত 
Gur wor aualbr ot et 0S CU chin: wm acre: 
ফলে আল্লাহ্‌ দাহাদিগকে এক ভূ-কম্পনের মাধ্যমে ধ্বংস করিয়া দিলেন। এক বিরাট 
শব্দে তাহাদের অন্তর বাহির হইয়া আসিল ও প্রাণপাখী উড়িয়া গেল । সূরা- আ'রাফ, হুদ 
ও শু‘আরা’এর মধ্যে তাহার ঘটনা সবিস্তারে আলোচিত হইয়াছে । 


১০১৯ ৯০1৩ ৪ 1১৯০০৭ হযরত কাতাদাহ (র) বলেন বলেন ৪ ১২০১৯ শব্দটি 
০২২, অর্থে-ব্যবহৃত হইয়াছে। অর্থাৎ তাহারা তাহাদের ঘরে মৃতাবস্থায় পড়িয়া রহিল। 
অন্যান্য তাফসীরকার বলেন, ইহার অর্থ হইল, একজনের উপর আর একজন উপুড় 
হইয়া পড়িয়া রহিল। | 


এ 152 854 হও 2 5262 BAA 2 25 


AY DI PE ৩৮ ৬৮০ A829 1১৩০৩১9 1৯০৮9 SA 


1৯55, ০২ ৩৮ ' ০.2 9৮7 চা ১৮৭৭ 


$$ & পার | এ 


Yd nat 


পার পারি 


Contents 
৫৫৮ তাফসীরে ইবনে কাছীর 
So 1 5 ৫» AT add adit পাত ১০ পপ 
০১৪ (9০9৮০০8৯৮০০ ০৪১9 (১১০ ১9 ১৯-৮5 sno. 
৬০৯৮৫ ০ ৯ ৪৩ ০ 5 Ls & ৮৫ 
ii BT Ls PN ৪১ ৮৬ 


MANE 
es ol এ আপ ০০৯৩ IS SIA ISG ৬, 


8 24 oh এ 15 $ & 


PNR in A ora) 45901 


19 Ss AES 4 ১৩, ৮6৪৮৯ ১০৬৮১ 
8558. 25. 2 ৪ 


5৮8 ৫4৮০) 


অনুবাদ £ (৩৮) এবং আমি আদও সামৃদকে ধ্বংস করিয়াছিলাম, উহাদের বাড়ী 
ঘর তোমাদিগের জন্য ইহার সুস্পষ্ট প্রমাণ ৷ শয়তান উহাদিগের কাজকে উহাদিগের 
দৃষ্টিতে শোভন করিয়াছিল । এবং তাহাদিগকে সৎপথ অবলম্বনে বাঁধা দিয়াছিল। 
যদিও উহারা ছিল বিচক্ষণ । (৩৯) এবং আমি সংহার করিয়াছিলাম কারন, 
ফির“আউন ও হামানকে; মূসা উহাদিগের নিকট সুস্পষ্ট নিদর্শন সহ আসিয়াছিল; 
তখন তাহারা দেশে দম্ভ করিত, কিন্তু উহারা আমার শাস্তি এড়াইতে পারে নাই। 
(৪০) তাহাদিগের প্রত্যেককে তাহার অপরাধের জন্য শাস্তি দিয়াছিলাম; উহাদিগের 
কাহারও প্রতি প্রেরণ করিয়াছি প্রস্তর সহ প্রচন্ড ঝটিকা । উহাদিগের কাহাকেও 
আঘাত করিয়াছিল মহানাদ ৷ আল্লাহ্‌ তাহাদিগের প্রতি কোন যুলুম করেন নাই। 
তাহারা নিজেরাই নিজদিগের প্রতি যুলুম করিয়াছে । 

তাফসীর ৪ যেই সকল সম্প্রদায় তাহাদের রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করিত 
উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা তাহাদের সম্পর্কেই আলোচনা করিয়াছেন যে, 
কিভাবে তাহাদিগকে ধ্বংস করিয়াছেন। আর কি ধরনের শাস্তি তাহাদিগকে পাকড়াও 
করিয়াছিল । আর কত নির্মমভাবে প্রতিশোধ নেওয়া হইয়াছিল। আদ জাতি ছিল হযরত 
হুদ (আ)-এর উন্মাত। তাহারা ইয়ামানের হদরামাওত নামক শহরের নিকটবর্তী 
আহকাফ নামক স্থানে বাস করিত। আর সামুদ জাতি ছিল, হযরত সালিহ (আ)-এর 
উম্মাত। তাহারা “ওয়াদিল কুরা' এর নিকটবর্তী হিজ্র নামক স্থানে বাস করিত । এই ' 
দুইটি জাতির আবাসস্থল আরবদের নিকট সুপরিচিত ছিল। তাহারা অধিকাংশ সময়ে 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫৫৯ 


তাহাদের জনপদ হইয়া অতিক্রম করিত । কারূন ছিল বিশাল ধনরাশির অধিকারী এবং 
তাহার ছিল একরাশ চাবী। ফিরাউন ছিল হযরত মূসা (আ)-এর যুগে মিসরের সম্রাট 
এবং হামান ছিল তাহার প্রধান মন্ত্রী। উভয়ে ছিল কিবৃতী সম্প্রদায়ভুক্ত এবং আল্লাহ্‌ ও 
তাহার রাসূলের মহাশক্রু। 

«১১১ (১১1 উল্লিখিত আল্লাহ্‌র রাসূল বিরোধী সকলকেই আমি (আল্লাহ্‌) 
তাহাদের পাপের কারণে যথাযোগ্য শাস্তি দ্বারা পাকড়াও করিয়াছি । 

(4.০. le GL ০ ১৫৯০৪ এ সকল অপরাধী হইতে কতক তো এমন 
ছিল। যাহার উপর আমি (আল্লাহ্‌) প্রচন্ড বায়ু প্রেরণ করিয়া ধ্বংস করিয়াছি! আর 
তাহারা হইল, আদ জাতি । তাহারা বলিত, আমরা সর্বাপেক্ষা শক্তিশালী । এমন আর কে 
আছে যে, যাহারা আমাদের শক্তি অপেক্ষা ও অধিক শাক্তির অধিকারী? তাহাদের প্রতি 
অতি তীব্র শীতল বায়ু অতি বাঞ্চা বেগে প্রবাহিত হইল, ভূ-পৃষ্ঠের পাথর উত্তোলন করিয়া 
মাথা নিচু করিয়া ভূ-পৃষ্ঠে নিক্ষেপ করা হইল ফলে তাহাদের শরীর হইতে মাথা পৃথক 
হইয়া এমনভাবে পড়িয়া রহিল যেন শাখাবিহীন খেজুর গাছের কাণ্ড পড়িয়া রহিয়াছে । 

2505১২1 ০০ ৮৫১৭৩ আর তাহাদের মধ্য হইতে কতক এমনও ছিল, 
যাহাকে বিকট ধ্বনি পাকড়াও করিয়াছিল । আর এই সম্প্রদায় ছিল সামৃদ সম্প্রদায় । 
তাহাদের সন্মুখে সকল দলীল প্রমাণ পেশ করা হইয়াছিল। এমন কি তাহারা পাহার 
ফাটিয়া যেই উদ্ত্রী বাহির করিবার দাবী করিয়াছিল, উহা তাহাদের সম্মুখে হুবহু তাহাদের 
দাবী পূরণ করা হইয়াছিল। এতদসত্তেও তাহারা তাহাদের এ কুফর ও অবিশ্বাসের উপর 
অটল রহিল এবং আল্লাহ্র নবী হযরত সালিহ্‌ (আ) ও মু'মিনগণকে ধমক দিতে শুরু 
করিল । তাহারা তাহাদিগকে দেশ হইতে বহিষ্কার করিবার হুমকিও দিল এবং প্রস্তরাঘাত 
করিয়া তাহাদের প্রাণ নাশের ও ধমক দিল । ফলে তাহাদের উপর এমন এক বিকট ধ্বনি 
আসিল যাহার দরুণ তাহারা চিরতরে নীরব হইয়া গেল। 

(৯১51 ১ [১৯০০ ৮ ৯৫১০৪ আর তাহাদের মধ্য হইতে কতক এমনও ছিল 
যাহাকে ভূ-গর্ভে ধসাইয়া দিয়াছি। আর এ ব্যক্তি হইল কারূন, যে তাহার প্রতিপালকের 
অবাধ্য হইয়াছিল, তাহার নাফরমানী করিয়াছিল এবং ভূ-পৃষ্ঠে অতিশয় গর্বভরে ও 

ংকারের সহিত চলাচল করিত । তাহার বিশ্বাস ছিল সেই সর্বোত্তম ব্যক্তি । অতঃপর 
আল্লাহ্‌ তাহার ঘর-বাড়ীসহ তাহাকে ভূগর্ভে ধসাইয়া দিয়াছেন। এবং কিয়ামত পর্যন্ত সে 
ধসিতে থাকিবে । 

(১১১১1 ১০ ৮৫:০৩ আর অপরাধিদিগের মধ্য হইতে কতক এমনও ছিল যাহাকে 
আল্লাহ্‌ নদীতে নিমজ্জিত করিয়াছেন । আর তাহারা হইল ফির“'আউন তাহার প্রধানমন্ত্রী ও 
সমস্ত সেনাদল। একই সকালে তাহাদের সকলকেই আল্লাহ্‌ তা'আলা সলিল সমাধি 
করিয়াছেন । তাহাদের সংবাদবাহক হিসাবেও একজন রক্ষা পায় নাই। 


Contents 


৫৬০ তাফসীরে ইবনে কাছীর 


১414 5111 544 9 আল্লাহ্‌ তা'আলা এঁ সকল অপরাধিদের সহিত যেই 
আচরণ করিয়াছেন উহাতে তিনি অবিচার করেন নাই একটুও । 

Lbs tl 154 :-,<7, কিন্তু তাহারা নিজেরাই নিজেদের উপর অবিচার 
করিত। আল্লাহ্‌ তাহাদের কৃত কর্মেরই বিনিময় ও শাস্তি দান করিয়াছেন। আল্লাহ্‌ 
তা'আলা প্রথমে অপরাধি সম্প্রদায়ের কথা উল্লেখ করিয়াছেন। অতঃপর যথাক্রমে 
তাহাদের শাস্তির কথাও উল্লেখ করিয়াছেন অর্থাৎ আদ জাতির শাস্তি ছিল, প্রচণ্ড ঝঞ্চা 
বায়ু, সামূদ জাতির শাস্তি ছিল বিকট ধ্বনি, কারূনের শাস্তি ছিল ভূগর্ভে ধসাইয়া ধ্বংস 
করা । এবং ফির'আউনের শাস্তি ছিল নদীতে নিমজ্জিত হওয়া । কিন্তু হযরত ইব্‌ন জুবাইর 
(র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে কিছু ব্যতিক্রম বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, 
(421514431১০ ৮৮৯ দ্বারা হযরত লূত (আ)- -এর কাওমের শাস্তি বুঝান 
হইয়াছে এবং ৮১৪১1 ১০ ৫০১ দ্বারা হযরত নূহ (আ)-এর কাওমের শাস্তি বুঝান 
হইয়াছে। কিন্তু হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে রিওয়ায়েতটি “মুনকাতী" । ইব্‌ন 
জুবাইর (র) হযরত ইব্‌ন আব্বস (রা)-এর সাক্ষাৎ লাভ করেন নাই। বস্তুত হযরত নূহ্‌ 
(আ)-এর কাওমের ধ্বংসের কথা এই সুরার মধ্যেই তুফান ও প্লাবনের মাধ্যমে হইয়াছিল 
বলিয়া উল্লেখ করা হইয়াছে । আর লূত (আ)- এর ধ্বংসের কথা আসমানী শাস্তির মাধ্যমে 
হইয়াছিল বলিয়া উল্লেখ করা হইয়াছে। কাতাদাহ্‌ (র) বলেন, 1.১ ০4৮৯ 
০২ ৭1০ হযরত লূত (আ)-এর কাওমকে বুঝান হইয়াছে। ৭১১1 ১০৫১০ 
£৯+৮০| দ্বারা হযরত শু“'আইব (আ)-এর কাওমকে বুঝান হইয়াছে। কিন্তু এই ব্যাখ্যা 
অতি দূরের ব্যাখ্যা । 


৬ So & 


িিকি 4) hap ০৯০ ১৫1 
25 শর্ট 
ALOE 
টি 
hr ED rr নস ££ 
od ১১ 
এ রা রা 
০৮৭০ Sl ৬ ৬১ ০৮০১ ৬৮৮৪ SEAS ৩৪৪ তা 


Contents 


' সূরা আল-আন্কাবুত ৫৬১ 


অনুবাদ ঃ (৪১) যাহারা আল্লাহ্র পরিবর্তে অপরকে অভিভাবকরূপে গ্রহণ 
করে তাহাদিগের দৃষ্টান্ত মাকড়সা, যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে 
মাকড়সার ঘরই তো দুর্বলতম, যদি উহারা জানিত । (8২) উহারা আল্লাহ্‌র পরিবর্তে 
যাহা কিছুকে আহবান করে আল্লাহ্‌ তাহা জানেন। এবং তিনি পরাক্রমশালী 
প্রজ্ঞাময় । (৪৩) মানুষের জন্য আমি এ সকল দৃষ্টান্ত দিই, কিন্তু কেবল জ্ঞানী 
ব্যক্তিরাই ইহা বুঝে । 

তাফসীর £ মুশরিকরা যে আল্লাহ্‌ ছাড়া অন্য উপাস্য গ্রহণ করিয়া তাহাদের নিকট 
রিযিক ও সাহায্য প্রার্থনা করে, বিপদে উহার প্রতি ভরসা করে উহার একটি উদাহরণ 
আল্লাহ্‌ তাআলা উল্লেখিত আয়াতে পেশ করিয়াছেন। যেই সকল বস্তুকে তাহারা উপাস্য 
গ্রহণ করিয়া সাহায্য সহায়তা প্রার্থনা করে উহা মাকড়সার জালের মত দুর্বল । যেমন 
কেহ বিপদগ্রস্ত হইয়া মাকড়সার জালের আশ্রয় গ্রহণ করিলে উহা ধরিয়া বাচিতে 
চাহিলে, উহা কোনই উপকার করিতে পারে না। অনুরূপভাবে তাহাদের এ সকল উপাস্য 
ও কোন উপকার করিতে সক্ষম নহে। বস্তুত এ সকল মুশরিকরা যদি এই বাস্তবতাকে 
উপলব্ধি করিত তবে তাহারা এ সকল দুর্বল উপাস্য গ্রহণ করিত না। তাহাদিগকে 
কার্যনির্বাহী মনে করিয়া উহাদের উপাসনা করিত না। অপরপক্ষে যেই সকল লোক 
আল্লাহ্‌র প্রতি বিশ্বাস করে, তাহাকেই একমাত্র মাবুদ মনে করিয়া শরীয়াতের বিধান 
মুতাবিক আমল করে, সে যেন অতি দৃঢ় মজবৃত রশি ধারণ করিয়াছে, যাহা কখনও 
ছিড়িবার নহে। অতঃপর আন্লাহ্‌ এ সকল মুশরিকদিগকে ধমক প্রদান করিয়া বলেন, 
তাহারা যেই শিরক করিতেছে, আল্লাহ্‌ উহা খুব ভাল জানেন। অতএব তিনি তাহাদিগকে 
তাহাদের শিরকের শাস্তি দিবেন। 

অতঃপর আল্লাহ তা'আলা ইরশাদ করেন 81415, (০) 1$১১551005531 আও 
১০151 থু আর এই সকল উদাহরণসমূহ আমি বর্ণনা করিয়া থাকি আর উহা কেবল 
জ্ঞানবান ব্যক্তিবর্গই বুঝিতে সক্ষম । অর্থাৎ যাহারা তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী ও চিন্তাশীল 
কেবল তীহারাই এ সকল উদাহরণ বুঝিয়া ইহা দ্বারা উপদেশ গ্রহণ করে । ইমাম 
আহমাদ (র.) বলেন, ইসহাক ইব্‌ন ঈসা (র.) ও হযরত আম্র ইবনুল আ'“স (রা.) 
হইতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) হইতে এক হাজার উদাহরণ 
বুঝিয়াছি। ইহা হযরত আমর ইবনুল আ'‘স (রা.)-এর এক বিরাট মর্যাদা কারণ । আল্লাহ 
তা'আলা ইরশাদ করিয়াছেন, কেবল আমি ও তীক্ষ জ্ঞানের অধিকারীগণই উদাহরণসমূহ 
বুঝিতে সক্ষম । 

ইব্‌ন আবু হাতিম (র.) বলেন, আলী ইব্‌ন হুসাইন রে.) ..... হযরত আম্র ইবনু 
মুররাহ (রো.) হইতে বর্ণিত যে, তিনি বলেন, পবিত্র কুরআনের কোন আয়াত পাঠ করিয়া 
উহা বুঝিতে না পারিলে চিন্তিত হইয়া পড়ি। কারণ আল্লাহ ইরশাদ করিয়াছেন £ 

- ১৯০] 2615221059০] 02০৯৪ Js এও 

ইব্‌ন কাছীর-_৭১ (৮ম) 


Contents 
৫৬২ তাফসীরে ইবনে কাছীর 


| ॥ ১6:৮৩ AEA ! 1 ঠা পণ, 
J১ ul ৮০: PN ০০) | টি tt 
॥ 9 NN 


‘eal LS 


EAN Er" ৫16 করাত [| & পর্ণ শার্ট 1 & পার্ট পার্ট ক 2 ৪ 
¥ oa.) (| ১০০) -919 ৮০৬ ০১০ I ৪৮91 ৮৮০১ £0 
Ryle টা ধারা > Ss Se 72 । -॥ A ed 
43819 ১:5৭ 40) ৮5505 Calls ix এ SES 


PAD AAD a পার্টি শার্ট 
* (৬১৯১৭০০৩০০০ 
বঙ্গানুবাদ £ (88) আল্লাহ্‌ যথাযথভাবে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন । 
ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মু'মিন সম্প্রদায়ের জন্য । (8৫) তুমি তোমার 
প্রতি প্রত্যাদিষ্ট কিতাব আবৃত্তি কর এবং সালাত কায়েম কর। সালাত বিরত রাখে 
অশ্লীল ও মন্দ কার্য হইতে ৷ আল্লাহ্‌র স্মরণই সর্বশ্রেষ্ঠ, তোমরা যাহা কর আল্লাহ্‌ 
তাহা জানেন। 

তাফসীর ঃ আল্লাহ তাআলা তাহার মহান শক্তির কথা উল্লেখ করিয়া ইরশাদ করেন, 
তিনি আসমানসমূহ ও যমীন সৃষ্টি করিয়াছেন, তবে তিনি উহা অনর্থক সৃষ্টি করেন নাই। 
বরং এই উদ্দেশ্যে সৃষ্টি করিয়াছেন যে যমীনে মানুষের আবাদ করিলে তাহারা আল্লাহ 
বিধান মুতাবেক কাজ করিবে এবং আল্লাহ তাহাদিগকে উহার বিনিময় দান করিবেন । 
ইরশাদ হইয়াছে ৪ 

ile = এ৫ ১ যেন প্রত্যেক মানুষকে তাহার কর্মফল দান করা 
যায় । আরো ইরশাদ হইয়াছে 

০ 5 ০ ০৪৮০০৮০০৩০০ ee OF oo Oe এলি 225: ও পি 
যেন আল্লাহ তা'আলা এ সকল লোককে যাহারা অসৎকাজ করিয়াছে তাহাদিগকে 
তাহাদের অসৎ কর্মের শাস্তি দিতে পারেন, আর যাহারা সৎকাজ করিয়াছেন তাহাদিগকে 
. তাহাদের সৎকর্মের বিনিময় দান করিতে পারেন। 

০০০১ 04 ১ ৩৪91 অবশ্যই ইহাতে মুমিনদের জন্য স্পষ্ট প্রমাণ 
রহিয়াছে যে, একমাত্র আল্লাহ তা'আলাই সৃষ্টিকর্তা, তিনিই একমাত্র ইলাহ ও মাবুদ । 
অতঃপর আল্লাহ তা“আলা তাহার রাসূলকে ও মুমিনগণকে কুরআন পাঠ করিতে ও 
মানুষের কাছে উহা পৌঁছাইতে হুকুম করিয়াছেন 


Contents 


EDL -আন্কাবুত . ৫৬৩ 


১8 di 08305 ১৫১10 CRS LL ০2 ০6 8 lal ul sally | 
আর হে মুহাম্মদ! তুমি সালাত কায়েম কর। নিঃসন্দেহে সালাত অশ্নীল ও 
অশোভনীয় কাজ হইতে বিরত রাখে । অর্থাৎ সালাত দুইটি বিষয়কে শামিল করে 
অশ্লীলতা বর্জন ও অশোভনীয় কাজ বর্জন ৷ অর্থাৎ নিয়মিতভাবে সালাত পড়িতে থাকিলে 
এই দুইটি বস্তু মুসন্লী হইতে দূরীভূত হয়। 
হযরত ইমরান ও হযরত ইবৃন আব্বাস (রা.) হইতে মারফুরূপে বর্ণিত $ 


181 alll 55250502815 4৯০] 54500555510 55 

যাহার সালাত অশ্লীলতা ও অশোভনীয় কাজ হইতে তাহাকে বিরত রাখিল না. সে 
আল্লাহ হইতে ক্রমশঃ দূরেই সরিয়া থাকে । এই সম্পর্কে আরো হাদীসে বর্ণিত আছে। 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, রাস shia tao 
ইব্‌ন হুসাইন (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার রাসুলুল্লাহ (সা)-কে 
5009১০55584: এই আয়াত wit Torte করা ইন 
তিনি ফললেন ঃ 

‘slo 92 ১২২০] এ] Le Le 445] 2০ যাহার সালাত 

ওনার দা রা 
ইবন আবু হাতিম (র) আরো বলেন, আলী ইব্‌ন হুসাইন (র) ..... ইবন আব্বাস (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন ঃ যাহার সালাত তাহাকে 
অশ্লীল ও অশোভনীয় কাজ হইতে বিরত রাখিল না সে ক্রমশঃ আল্লাহ হইতে দূরে 
সরিতে থাকে । তাবরানী ও মু'আবীয়াহ (র)-এর সূত্রে হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 
হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইব্‌ন জরীর রে) বলেন, কাসিম রে) হযরত ইবৃন আববাস 
(রা) হইতে আলোচ্য আয়াতে ব্যাখ্যা প্রমাণে বলেন, যাহার সালাত তাহাকে সৎকাজের 
আদেশ করে না আর অসৎ কাজ হইতে বিরত রাখে না, সে ক্রমশঃ আল্লাহ হইতে দূরে 
সরিতে থাকে । হাদীসটি মাওকুফ হিসাবে বর্ণিত । ইব্‌ন জাবীর (র) বলেন, কাসিম (র) 
হার ইবন মাসউদ (র) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেনঃ 
১ ৬1। ৮৮1 ot 21:০4 যেই ব্যক্তি সালাতের আনুগত্য স্বীকার করে না, 
তাহার সালাত হয় নাই । আর সালাতের আনুগত্য স্বীকার করিবার অর্থ হইল, অশ্লীল ও 
অসৎকাজ বর্জন করা । 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আবু সাঈদ আশাজ্জ (র) ..... আব্দুল্লাহ রো) হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন £ 
UES Hoe pS Lally sla ₹৮৪ ০০ ৪ ৬০০ 


৩% 


- ly 


Contents 


৫৬৪ তাফসীরে ইবনে কাছীর 


যেই ব্যক্তি সালাতের অনুকরণ করে না তাহার সালাত হয় নাই । আর সালাতের 
অনুকরণ হইলে সালাত তাহাকে অশ্লীল অসৎ কাজ হইতে বিরত রাখে কিন্তু মাওকুফ 
সূত্রে বর্ণিত হাদীসটি অধিক বিশুদ্ধ ৷ 

হযরত আবদুল্লাহকে জিজ্ঞাসা করা হইল, অমুক ব্যক্তি বড় দীর্ঘ সালাত পড়ে । তখন 
তিনি বলিলেন, সালাত যত দীর্ঘই হউক না কেন, যেই ব্যক্তি সালাতের অনুকরণ না 
করিবে, এ সালাত তাহার পক্ষে উপকারী হইবে না। 

ইব্‌ন জরীর (র.) বলেন আলী (রা.) ..... হাসান (রা.) হইতে বর্ণিত। তিনি বলেন 
টি রা 


০০৩৩ ৩১ 


, 1355 1111 


“যেই ব্যক্তি সালাত পড়িল অথচ, সালাত তাহাকে অশ্লীল ও অসৎ কাজ হইতে 
ফিরাইয়া রাখিল না, উহা দ্বারা কেবল আল্লাহ হইতে অধিক দূরে সরিয়া যাইবে” । এই 
বিষয়ে যেই সকল মাওকুফ রিওয়ায়েত, হযরত ইবন মাসউদ (রো.) ইব্‌ন আব্বাস (র) 
হাসান, কাতাদাহ, আ“মাশ ও অন্যান্য রাবীগণ হইতে বর্ণিত উহাই অধিক বিশুদ্ধ । 

হাফিয আবূ বকর বায্যার রো.) বলেন, ইউসুফ ইব্‌ন মুসা রো.) ..... জাবির (রা.) 
হইতে বর্ণনা করেন। তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা) কে বলিল, ইয়া 
রাসূলান্নাহু! অমুক ব্যক্তি রাত্রিকালে সালাত পড়ে, কিন্তু প্রত্যুষে সে চুরি করে। তখন 
তিনি বললেন, 4:52 (০ ১৫১ তাহার সালাত অচিরেই এ কাজ হইতে তাহাকে 
বিরত রাখিবে, যাহা তুমি বলিতেছ। আবু বকর বায্যার রে) আরো বলেন, মুহাম্মদ ইব্‌ন 
মূসা জরশী (র) ..... জাবির (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। হাদীসটির সূত্রে 
কিন্তু আ“মাশের শিষ্যগণ কিছু বিরোধ করিয়াছেন । আ'“মাশের একাধিক শিষ্য ..... আবূ 
হুরায়রা রো.) কিংবা অন্য কোন সাহাবী হইতে বর্ণনা করিয়াছেন । কিন্তু তাহার শিষ্য 
কায়িস, জাবির (রা) হইতে বর্ণনা করিয়াছেন। জাবির (রা) বলেন, যিয়াদ, ..... জাবির 
(রা) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) বলেন, ওয়াকী (র) ..... 
হযরত আবু হুরায়রা রো) হইতে বর্ণিত। একদা এক ব্যক্তি নবী করীম (সা)-এর নিকট 
আসিয়া বলল, অমুক ব্যক্তি রাত্রিকালে সালাত পড়ে এবং প্রত্যুষে চুরি করে, তখন তিনি 
বললেন, তুমি তাহার যেই চারিত্রিক দোষ বলিতেছ, অচিরেই তাহার সালাত উহার বিলুপ্ত 
ঘটাইবে। 


প্রকাশ থাকে যে, সালাত আল্লাহর যিকিরকেও শামিল করে এবং ইহা সর্বপ্রধান 
উদ্দেশ্য। এই কারণে ইরশাদ হইয়াছে ঃ ol এ APG SRN ONE রি 
হইল সর্বশ্রেষ্ঠ। 


Contents 


সুরা আল-আন্কাবুত ৫৬৫ 


১৬৯১০০১০০৭০ 415 আর তোমরা যেই সকল কাজকর্ম কর এবং যেই কথা 
বার্তা বল, আল্লাহ উহার সব কিছুই জানেন । আবুল আলীয়াহ (রা) 44 ১ $০ 
১৫৮11 ০0] 52 এর তাফসীর প্রসঙ্গে বলেন, সালাতের তিনটি গুণ আছে। 
যেই সালাতের মধ্যে উহার একটিও না থাকে উহা প্রকৃতপক্ষে সালাত নহে। আর এ 
তিনটি গুণ হইল- ইখলাস, আল্লাহর ভয় ও আল্লাহর যিকির । ইখলাস, আল্লাহকে 
কাজের আদেশ দান করে। আল্লাহর ভয় তাহাকে অসৎ কাজ হইতে বিরত রাখে এবং 
আল্লাহর যিকির তাহাকে আদেশও করে এবং নিষেধও করে । ইবন আওন (রে) বলেন, 
যখন তুমি সালাতে লিপ্ত, তখন সৎকাজেই থাক। আর তখন সালাত তোমাকে অশ্লীলও 
অসৎ কাজ হইতে ফিরাইয়া রাখে । আর সালাতের অবস্থায় যেই যিকিরে তুমি মশগুল 
থাক উহাই সর্বোত্তম । হাম্মাদ ইব্‌ন সুলায়মান (র) বলেন, ১০ ৮৮৫৪ ৯.১/--|| ৬! 
Kall elds “সালাত অশ্লীল ও অসৎ কাজ হইতে বিরত রাখে ।” ইহা কেবল 
সালাতের সময়ের জন্য প্রযোজ্য, অর্থাৎ কোন ব্যক্তি যতক্ষণ সালাতে লিপ্ত থাকে ততক্ষণ 
উহা তাহাকে অশ্লীলও অসৎ কাজ হইতে বিরত রাখে আলী ইব্‌ন তালহা (রা) হযরত 
ইব্‌ন আব্বাস (রা) হইতে “১২1 4/1 “১১1 এর এই অর্থ বর্ণিত, আল্লাহ্‌র বান্দাগণ 
যখন আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ ও তাহাদিগকে স্মরণ করেন। আল্লাহর এই 
স্মরণ হইল সর্বশ্রেষ্ঠ । হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে আরো অনেকেই এই অর্থ বর্ণনা 
করিয়াছেন। মুজাহিদ (র) এবং অন্যান্য তাফসীরকারগণ ও এই ব্যাখ্যা পেশ 
করিয়াছেন। 


ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আবূ সাঈদ আশাজ্জ (র) ..... হযরত ইবন আব্বাস 
(রা) হইতে বণিত | ১71 «411 '২১ এর অর্থ হইল, তোমার আহারকালে, তোমার 
শয়নকালে আল্লাহর রিযিক সর্বপ্রধান। ইব্‌ন আব্বাস (রো) হইতে বর্ণনাকারী বলেন, 
ইহার পর আমি তাহাকে বলিলাম, আমার একজন সঙ্গী তো আপনি যেই ব্যাখ্যা 
দিয়াছেন উহা এই যে পৃথক ব্যাখ্যা দান করেন। তিনি বলিলেন, তিনি কি ব্যাখ্যা 
দিয়াছেন? আমি বলিলাম, তিনি বলেন, আল্লাহ তা'আলা ইরশাদ করিয়াছেন ৪ 

১৫০৪১ ৮9১৫808 : “তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদিগকে স্মরণ 
করিব।” অতএব আমাদের স্মরণ করিবার পর আল্লাহ আমাদিগকে স্মরণ করেন, ইহাই 
সর্বপ্রধান এবং +১২1 <! ১1 দ্বারা ইহাই উদ্দেশ্য । ইহা শ্রবণ করিয়া হযরত ইবন 
আব্বাস (রা) বলিলেন, তিনি সত্য বলিয়াছেন। ইব্‌ন আবু হাতিম (র) আরো বলেন, 
আমার পিতা ..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বললেন, ৭11 ”১₹১19 
"1 এর দুই অর্থ হইতে পারে। আল্লাহর স্মরণ করা অর্থ যখন নিয়মিত কুরআন পাঠ 
করে। আর একটি অর্থ হইল, আল্লাহ যখন তোমাদের স্মরণ করেন। কিন্তু তোমাদের 
স্মরণ করা অপেক্ষা তোমাদিগকে আল্লাহর স্মরণ করা অধিক শ্রেয় । 


Contents 


৫৬৬ তাফসীরে ইবনে কাছীর 


ইব্‌ন জরীর (রা) বলেন, ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম রো) ..... আব্দুল্লাহ ইবৃন রাবী'আহ 
(রা.) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার ইব্‌ন আব্বাস (রা) আমাকে জিজ্ঞাসা 
করিলেন, ', $1 | +)২১1) অর্থ কি তুমি জান কি? আমি বলিল হা, হা, তিনি জিজ্ঞাসা 
করিলেন, কি? আমি বলিলাম, সালাতের মধ্যে তাসবীহ্‌, তাহমীদ, তাক্বীর ও কির“আত 
পাঠ করা ইত্যাদি । তখন ইহাই হইল সর্বশ্রেয়, তিনি বলিলেন, তুমি একটি আশ্চার্যজনক 
কথা বলিয়াছ। বস্তুতঃ ইহা সঠিক অর্থ নহে। বরং ইহার অর্থ হইল, আদেশ ও 
নিষেধকালে তোমরা যখন আল্লাহকে স্মরণ কর, তখন আল্লাহ তোমাদিগকে স্মরণ করেন 
এবং তোমাদেরকে তোমাদের স্মরণ অপেক্ষা অধিক শ্রেয় এবং <! "২২ দ্বারা এটাই 
বুঝান হইয়াছে। হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে এই অর্থ একাধিক সূত্রে বর্ণিত। 
হযরত ইব্‌ন মাসউদ, আবুদ্‌ দারদা, সালমান ফারেসী (রা) আরো অনেক হইতে ইহা 
বর্ণিত এবং ইব্‌ন জরীর (র) ও ইহা গ্রহণ করিয়াছেন। 


শর 


KE । নারির 
২১) ১) ৬০৩8১, ৮০৩ ০৯11১৮০ ১9৫7 


শর 


2 
A J GY ৩৮ চিট 5 19৮৯ ০+1৯ শি 
$ রি ॥ i A hat 
পি ১১০৫ ০5 


টিনার Clie BAL Ste চো নেরি 
তাহাদিগের সহিত করিতে পার যাহারা উহাদিগের মধ্যে সীমালংঘনকারী এবং বল 
আমাদিগের প্রতি ও তোমাদিগের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে, তাহাতে আমরা 
বিশ্বাস করি এবং আমাদিগের ইলাহ্‌ ও তোমাদিগের ইলাহ তো একই এবং আমরা 
তাঁহারই প্রতি আত্মসর্মপণকারী । 

তাফসীর ঃ কাতাদাহ €র) ও আরো অনেকে বলেন, উপরোন্লিখিত আয়াত জিহাদের 
আয়াত দ্বারা মানসূখ হইয়া গিয়াছে । কাফির চাই আহলে কিতাব হউক কিংবা অন্য কোন 
সম্প্রদায় হয়, তাহারা ইসলাম গ্রহণ করিবে । না হয়, ইসলাম হুকুমতের বশ্যতা স্বীকার 
করিয়া জিযিয়া কর দিবে, না হয় তাহাদের সহিত তরবারী দ্বারা মীমাংসা হইবে । অন্যান্য 
তাফসীরগণ বলেন, আয়াতটি মানসূখ নহে বরং এখনও ইহার হুকুম অবশিষ্ট । তবে 
ইহার হুকুম এ ব্যক্তির জন্য অবশিষ্ট যে ধর্মীয় ব্যাপারে তিনি জ্ঞান লাভ করিতে ইচ্ছুক । 
অতএব তাহার সহিত উত্তম পদ্ধতিতে তর্ক করিবে যেন, সে জ্ঞান ও লাভে সফল হইতে 
পারে । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে £ 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫৬৭ 
Ladle ally TSG LS Lm tl 
“তোমার প্রতিপালকের রাহের প্রতি হিক্মত বুদ্ধিমত্তা ও সুকৌশলে এবং উত্তম 
উপদেশের মাধ্যমে মানুষকে আহবান কর” । হযরত মুসা ও হারূন (আ)-কে যখন 
আল্লাহ তা“আলা ফির'আউনের প্রতি প্রেরণ করিলেন তখন হুকুম হইল ৪ %% 41 ১৪8 
৪৪০১০ 18555 1১0 (551 তোমরা ফির'আউনের নিকট গমন করিয়া তাহার সহিত 
কোমল কথা বলিবে, সম্ভবতঃ সে নসহীত গ্রহণ করিবে কিংবা আল্লাহকে ভয় করিবে । 
এই মতই ইব্‌ন জরীর (রা) গ্রহণ করিয়াছেন এবং তিনি ইহা ইবন যায়িদ রো) হইতে 
কান নারি 
১৫১০ 1-০1 ০2501 21 অর্থাৎ যেই সকল লোক সত্যপথ হইতে সরিয়া গিয়াছে 
গা ই হর চা রাহে শত্ৰুতা পোষণ করিয়া 
রাডার কন 
৮85 ১2১৩ Ah pee CIS, ০১১40: ৮4:5১ ৮85০1 5৪ 
DE oy sl যা ১০১০০ 4১৪ LA (০5 ৮17 ১41 
আমার রাসূলগণকে আমি দলীল প্রমাণসহ প্রেরণ করিয়াছি এবং তাহাদের প্রতি 
অবতীর্ণ করিয়াছি কিতাব ও ইনসাফ ও ন্যায়ের মানদন্ড, যেন মানুষ ইনসাফকে, প্রতিষ্ঠা 
করে, আর আমি লৌহও অবতীর্ণ করিয়াছি উহার মাধ্যে প্রচন্ড শক্তি বিদ্যমান । 
নিঃসন্দেহে আল্লাহ বড়ই শক্তিশালী, সার্বভৌম ক্ষমতার অধিকারী । (সূরা হাদীদ ৪ ২৫) 
জাবির (রা) বলেন, যেই ব্যক্তি কিতাবুল্লাহ্‌্র বিরোধিতা করে তাহাকে তরবারী দ্বারা 
বানা নাদের রানার হয! 


মুজাহিদ (র) বলেন, ১৫5 1১০১ ০3341 %। দ্বারা আহলে হার্ব (যাহাদের সহিত 
শরীয়াতের পক্ষ হইতে যুদ্ধ করিবার বিধান রহিয়াছে) আর যেই সকল লোক জিযিয়া কর 
আদায় করিতে অসম্মতি প্রকাশ করিয়াছে তাহাদিগকে বুঝান হইয়াছে। 


55011951201 095 535 ০ |1:98 আর হে উম্মতে মুহাম্মদী! যখন 
এ সকল আহলে কিতাব এমন কোন সংবাদ দান করে, যাহার সত্য অসত্য সম্পর্কে 
তোমরা সঠিক জ্ঞান রাখ না, তখন তোমরা বল, আমরা তো আমাদের প্রতি আল্লাহ্র 
পক্ষ হইতে যাহা কিছু অবতীর্ণ করা হইয়াছে উহা বিশ্বাস করি। অর্থাৎ তোমরা 
তোমাদের কিতাবের যেই বিষয়টি সংবাদ আমাদিগকে প্রদান করিতেছ, আমরা উহা 
অস্বীকার করি না। কারণ হইতে পারে উহা সত্য । আর স্বীকারও করি না কারণ, সম্ভবতঃ 
উহা অসত্য । 


Contents 


৫৬৮ তাফসীরে ইবনে কাছীর 


অতএব আমরা সামগ্রিকভাবে এই ঈমান পোষণ করি যে, তোমাদের প্রতি আল্লাহ্‌র 
পক্ষ হইতে যাহা নাযিল করা হইয়াছে উহা পরিবর্তীত না হইলে আমরা উহা আল্লাহ্র 
পক্ষ হইতে অবতারিত বলিয়া বিশ্বাস করি। 

ইমাম বুখারী রে) বলেন, মুহাম্মদ ইবন বাশ্শার (র) ..... হযরত আবু হুরায়ারা (রা) 
হইতে বর্ণিত । তিনি বলেন, আহলে কিতাবগণ ইবরানী ভাষায় তাওরাত পাঠ করিত 
এবং মুসলমানদের আরবী ভাষায় ব্যাখ্যা করিত । তখন রাসূলুল্লাহ্‌ সো) বলেন ঃ 
CJS GHG Cl ToT হঠাত Ys CL Jal aes Y 

AES EEE 

“তোমরা আহলে কিতাবগণের কথা বিশ্বাসও করিও না আর অবিশ্বাসও করিও না । 
বরং তোমরা তাহাদের কথা শুনিয়া বলিবে, আমরা তো আমাদের প্রতি যাহা নাযিল করা 
হইয়াছে উহা বিশ্বাস করি আর যাহা তোমাদের প্রতি নাযিল করা হইয়াছে উহাও বিশ্বাস 
করি। আর আমাদের তাহারই সমীপে আত্মসমার্পণ করি” । হাদীসটি কেবল ইমাম বুখারী 
বর্ণনা করিয়াছেন। | 

ইমাম আহমাদ (র) বলেন, উসমান ইব্‌ন আম্র (র) ..... আবু নামলা আনসারী 
(রা) হইতে বর্ণিত যে, একবার আবূ নামলা (রা) রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে উপবিষ্ট 
ছিলেন, এমন সময় তাহার নিকট একজন ইয়াহুদী আসিয়া জিজ্ঞাসা করিল, হে মুহাম্মদ! 
এই লাশটি কি কথা বলে? তিনি বলিলেন, আল্লাহ ভাল জানেন । তখন ইয়াহুদী বলিল, 
আমি সাক্ষ্য দিতেছি, এই লাশ কথা বলে। তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন, যখন কোন 
আহলে কিতাব তোমাদিগকে কোন কথা বলে, তোমরা উহা বিশ্বাস করিও না আর 
অবিশ্বাসও করিও না। বরং তোমরা তখন ইহা বলিবে, আমরা আল্লাহ্‌র প্রতি, তাহার 
কিতাবের প্রতি ও তাহার রাসূলগণের প্রতি ঈমান আনিয়াছি। অতএব যদি উহা এ 
আহলে কিতাবের কথা সত্য হয় তবে এই জবাব দিলে উহাকে মিথ্যাও বলা হইল না 
আর অসত্য হইলে উহাকে সত্যও বলা হইল না। 

ইমাম ইব্‌ন কাসীর রে) বলেন, উল্লিখিত হাদীসের রাবীর নাম আবু নামালার সম্পর্কে 
মতপার্থক্য আছে। কেহ বলেন, তাহার নাম হইল উমারাহ, কেহ বলেন, আম্মার, আর 
কেহ বলেন, আম্র ইব্‌ন মু'আয ইব্‌ন যুরারাহ আনসারী (র)। প্রকাশ থাকে যে, 
ইয়াহুদীরা যেই সকল ধর্মীয় কথাবার্তা বলিত, উহার অধিকাংশ হইত মিথ্যা । সত্যের 
অংশ হইত অনেক কম । কারণ, তাহাদের ধর্মগ্রন্থে বহু পরিবর্তন ও পরিবর্ধন সংঘটিত 
হইয়াছিল । আর যদি উহা সত্যও হয় তবে মুসলমানদের জন্য উহাতে উপকারই কি 
হইত? ইব্‌ন জরীর (র) বলেন, ইব্‌ন বাশৃশার রে) ..... হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ 


Contents 


সূরা আল-আন্কাবৃত ৫৬৯ 


(রা) হইতে বর্ণিত । তিনি বলেন, তোমরা আহলে কিতাবগণের নিকট জিজ্ঞাসা করিও 
না। কারণ তাহারা নিজেরা প্রথত্রষ্ট, তাহারা তোমাদিগকে কখনও সঠিক পথের দীশা 
দিতে সক্ষম হইবে না। ইহাতে হয় তোমরা কোন সত্য কথাকে অস্বীকার করিয়া 
বাসিবে, না হয় একটি অসত্যকে স্বীকার করিয়া বসিবে । মনে রাখিবে প্রত্যেক আহলে 
সম্পর্ক আছে। | 

ইমাম বুখারী (র) বলেন, মুসা ইব্‌ন ইসমাঈল (র) ..... হযরত ইবৃন আব্বাস রো) 
হইতে বর্ণিত। তিনি বলেন, তোমরা আহলে কিতাবগণের নিকট কি করিয়া কিছু 
জিজ্ঞাসা করিতে পার? অথচ রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি তোমাদের যেই কিতাব অবতীর্ণ 
করা হইয়াছে উহা নতুন ও নির্ভেজাল । পক্ষান্তরে আহলে কিতাবের প্রতি যেই কিতাব 
অবতীর্ণ হইয়াছে উহার মধ্যে তাহারা নানা প্রকার পরিবর্তন ও পরিবর্ধন করিয়াছে। 
তাহারা নিজেরা আল্লাহ্‌র কিতাব রচনা করিয়াছে অথচ, অর্থসঞ্চয়ের জন্য ইহা বলিয়া 
থাকে যে, ইহা তো আল্লাহ্র কিতাব । তোমাদের নিকট আল্লাহ্র পক্ষ হইতে যেই সত্য 
জ্ঞান আগত হইয়াছে, উহা কি তোমাদিগকে তাহাদের নিকট জিজ্ঞাসা করিতে বিরত 
রাখিবে না। আল্লাহ্র কসম! তাহাদের কাহাকেও তো কখনও তোমাদের প্রতি প্রেরিত 
বিষয়বস্তু জিজ্ঞাসা করিতে দেখি না। 

ইমাম বুখারী (র) বলেন, আবুল ইয়ামন (র) ..... হুমাইদ ইব্‌ন আব্দুর রহমান (রি) 
হইতে বর্ণিত। তিনি একবার হযরত মু'আবিয়া (রা)-কে মদীনায় কুরাইশদের এক দল 
লোকের সহিত কথা প্রসংগে বলিলেন, দেখ যাহারা আহলে কিতাবগণের ধর্মীয় বিষয় 
বর্ণনা করে তাহাদের মধ্যে কাব আহবার রো) সর্বাপেক্ষা সত্যবাদী । ইহা সত্তেও আমরা 
তাহাকে অনেক মিথ্যার বিষয়ে পরীক্ষা করিয়াছি। 

ইব্‌ন কাসীর (র) বলেন, ইহার অর্থ এই নহে যে, তিনি ইচ্ছাপূর্বক মিথ্যা বলিতেন 
বরং ইহার অর্থ হইল, তিনি তো আহলে কিতাবগণের কিতাব হইতে যাহা বর্ণনা 
করিতেন, উহা সত্য ধারণা করিয়াই বর্ণনা করিতেন । কিন্তু উহাতে যে তাহাদের বহু 
স্বরচিত মিথ্যা কথা রহিয়াছে । কারণ, তাহাদের ধর্মে উম্মতে মুহাম্মদীর ন্যায়-দক্ষ হাফিয 
ছিল না৷ ধৰ্মীয় গ্রন্থের আদ্যপান্থ হিফয ও মুখস্থ করিবার এই সৌভাগ্য কেবল এই 
উম্মাতের বৈশিষ্ট্য । ইহা সত্তেও অনেক মিথ্যা হাদীস রচনা করিয়া এই উম্মাতের অনেক 
ধোকাবাজ রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাদীস বলিয়া চালাইয়া দেওয়ার অপচেষ্টা করিয়াছে। 
কিন্তু আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত মুহাদ্দিসীনে কিরাম সেই সকল মিথ্যার জাল ছিন্ন করিয়া 
সত্যকে মিথ্যা হইতে পৃথক করিয়াছেন। 


ইবৃন কাছীর__ ৭২ (৮ম) 


Contents 


৫৭০ তাফসীরে ইবনে কাছীর 


{4০ A ATi S43 


0 টি টায়ার Le 
১৮০, ৬ ১২১১০ Ed শি ৩১১) 5১১5 £Y 


2, , 
Ko NE 
ALS erg 
০১৭ বিটা ও 


2 ৬ | /৮% ৪:৮৮ 
১৮০০০০৪।স৮০১৪০৮০৩ ০৪০ 9৯ ৩১৫৭ 
oan Sr এ 
অনুবাদ ৪ (8৪৭) এইভাবেই আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি। এবং 
যাহাদিগকে আমি কিতাব দিয়াছিলাম, তাহারা ইহাতে বিশ্বাস করে এবং 
ইহাদিগেরও কেহ কেহ ইহাতে বিশ্বাস করে। কেবল কাফিররাই আমার নিদর্শনাবলী 
অস্বীকার করে। (৪৮) তুমি তো ইহার পূর্বে কোন কিতাব পাঠ কর নাই এবং স্বহস্তে 
কোন কিতাব লিখ নাই যে,মিখ্যাচারীরা সন্দেহ পোষণ করিবে । (8৯) বস্তুত 
যাহাদিগকে জ্ঞান দেওয়া হইয়াছে, তাহাদিগের অন্তরে ইহা স্পষ্ট নিদর্শন । কেবল 
যালিমরাই আমার নির্দশন অস্বীকার করে। 
তাফসীর £ ইব্‌ন জরীর রে.) 411 4১11 415,51 1৫? এইরূপ তাফসীর 
গ্রন্থ নাযিল করিয়াছি, অনুরূপ তোমার প্রতিও আসমানী গ্রন্থ নাযিল করিয়াছি । 
১১০১৫ <, ৮৯০51 ০5১5 সুতরাং আমি যাহাদিগকে পূর্বে কিতাব দান 
করিয়াছি এবং তাহাদের যেই সকল উলামা উহা যথাযথভাবে পাঠ করিয়াছে এবং উহাকে 
গ্রহণ করিয়াছে তাহারা তো এই পবিত্র কুরআনের প্রতিও ঈমান আনে ও বিশ্বাস করে। 
যেমন আব্দুল্লাহ ইব্‌ন সালাম ও সালমান ফারেসী রো.) এবং তাহাদের ন্যায় অন্যান্য 
ইয়াহুদীও ঈসায়ী উলামা। 


১1১ ১০ 23৮১ ১5 আর আরবের কুরাইশ গোত্রীয় ও অন্যান্য গোত্রের 
কতক এমন লোক আছে যাহারা এই গন্ছের প্রতি ঈমান রাখে । 


Contents 


সূরা আল-আন্কাবুত i ৫৭৯ 
১৬৫11 11৮10 9৯5 (এও “আর আমার আয়াতসমূহকে কেবল কাফিররাই 
অস্বীকার করে”। অর্থাৎ যাহারা বাতিল দ্বারা হক ও সত্যকে ঢাকিতে চায় এবং সূর্যের 
আলো হইতে চক্ষু বন্ধ করিয়া রাখে, কেবল এই ধরনের লোকেরাই কুরআনের ন্যায় 
সমুজ্ঘল গ্রন্থকে অস্বীকার করিয়া থাকে । অতঃপর আল্লাহ্‌ তা“আলা ইরশাদ করেন £ 
২১১১১ EGY ০৮১৪ ১০ 2158 bel 9185 LAK ৮55 আর তুমি তো র 
ইহার পূর্বে কোন কিতাব পাঠ করিতে না আর সহস্তে লিখিতেও জানিতে না। অর্থাৎ এই 
কুরআন অবতীর্ণ হইবার পূর্বে তুমি তোমার কাওমের মাঝেই দীর্ঘকাল অবস্থান করিয়াছ। 
তাহারা এই সত্য সম্পর্কে ভাল ভাবেই জানে যে, তুমি উদ্মী, তুমি পড়িতেও জান না আর 
লিখিতেও পার না। অথচ, তুমি আজ এক অনন্য গ্রন্থ জনসম্মুখে পেশ করিতেছ। ইহা 
দ্বারা এই সত্য সুস্পষ্ট হইয়া উঠে যে, এই গ্রন্থ তোমার রচিত নহে। বরং ইহা সয়ং 
তোমার সৃষ্টিকর্তার পক্ষ হইতেই অবতারিত। পূর্ববর্তী আসমানী গ্রন্থ্‌সমূহেও রাসূলুল্লাহ্‌ 
(সা) এই গুণাবলীর উল্লেখ করা হইয়াছে । ইরশাদ হইয়াছে. ঃ 
(515৩5 0৮০ 9852 তে Uo ১9০5 0৪৫ 
RL se Ls SG PAC Jail মা 
“যাহারা এ রাসূলে উন্মীর অনুসরণ করিয়া চলে যাহার গুণাবলী তাওরাত ও ইঞ্জীল 
্রন্থদ্ধয়ের মধ্যে তাহারা নিজেদের কাছেই লিখিত পায়, যিনি সৎকাজের আদেশ করেন 
আর অসৎকাজ হইতে নিষেধ করেন” । (সূরা আ'রাফ ঃ ১৫৭) বস্তুতঃ রাসূলুল্লাহ্‌ (সা) 
আজীবন উন্মী ছিলেন। তিনি কোন কালে পড়িতেও জানিতেন না আর লিখিতেও 
জানিতেন না। তিনি কিছু লেখক নিযুক্ত করিয়া রাখিয়াছিলেন যাহারা তাহার সম্মুখে 
বিদ্যমান থাকিয়া তাহার প্রতি অবতারিত অহী লিপিবদ্ধ করিতেন এবং বিভিন্ন দেশে 
চিঠি-পত্র লিখিয়া প্রেরণ করিতেন। কাযী আবুল ওয়ালীদ রাজী- এর ন্যায় পরবর্তীকালের 
যেই সকল উলামাগণ এই মত প্রকাশ করিয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) হুদায়বীয়ার 
সন্ধিকালে স্বহস্তে সন্ধিপত্রে লিখিয়াছিলেন $ 
dle 4015 এ Us ট্রি “ইহা হইল এঁ সকল শর্ত যাহার 
উপর ভিত্তি করিয়া মুহাম্মদ ইবন আব্দুল্লাহ (সা) ফয়সালা করিয়াছেন” । কিন্তু ‘আবুল 
ওয়ালীদ কাযী” এর মত নির্ভুল নহে। বস্তুতঃ তিনি বুখারী শরীফে এই রিওয়ায়েত দ্বারা 
বিভ্রান্ত হইয়াছেন । | 
২54 ১১1৯5 অর্থাৎ “রাসূলুল্লাহ্‌ সন্ধিপত্র হাতে নিলেন, অতঃপর লিখিলেন” 
আসলে বাক্যটির অর্থ উহা নহে, যাহা তিনি বুঝিয়াছেন। বাক্যটির অর্থ হইবে, 


Contents 


৫৭২ তাফসীরে ইবনে কাছীর 


eeu 


boy ay নাজ গা রা এর মত গ্রহণ 
করিয়াছেন মাশরিক ও মাগরিবের সমস্ত উলামায়ে কিরাম তাহাদের কঠোর প্রতিবাদ 
করিয়াছেন। এই মতকে তাহারা সম্পূর্ণরূপে বর্জন করিয়াছেন। বক্তৃতা ও কবিতার 
মাধ্যমে তাহারা ইহা প্রতিবাদ করিয়াছেন। 

কিন্তু আসলে আবুল ওয়লীদ কাধী-এর উদ্দেশ্য হইল এ মুহুর্তে সন্ধিপত্রে রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর লিখিতে পারা ছিল তাহার একটি মু‘জিযা। তাহার উদ্দেশ্য ইহা নহে যে, 
সত্যসত্যই তিনি লিখিতে জানিতেন। যেমন দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ 
করিয়াছেন, “তাহার চক্ষুদ্ধয়ের মধ্যস্থলে ১৪৫ লিখা থাকিবে” । অন্যএক রিওয়ায়েতে 
বর্ণিত, তাহার চক্ষুদ্ধয়ের মধ্যস্থলে , & এ লিখা থাকিবে, যাহা সকল মু'মিন পাঠ 
করিতে পারিবে । চাই সে শিক্ষিত হউক কিংবা অশিক্ষিত। তখন যেমন অশিক্ষিত 
মুমিনের জন্য ইহা একটি কেরামতি হইতে । অনুরূপভাবে হুদায়বীয়ার সন্ধিকালেও 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর লিখিতে পারা তাহার একটি মু'জিযা ছিল” । 

অন্যএক রিওয়ায়েতে বর্ণিত ৪ 05 45201515401 05০১ ০০০ 
84501 (155 > রাসূলুল্লাহ্‌ (সা.)-এর মৃত্যুর পূর্বে তিনি লিখা শিবিয়াছিলেন। এই 
রিওয়ায়েত দুর্বল ও ভিত্তিহীন। আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেনঃ 1152 ২৫153 
০১৫ ০ 413 ০০ আর তুমি এই কুরআন অবতীর্ণ হইবার পূর্বে কোন কিতাবই পাঠ 
করিতে পারিতে না। | 

1৮০১১ 41১5 20 আর স্বহস্তে লিখিতেও জানিতেন না। আল্লাহ্‌ তা'আলা 
অতিশয় তাকীদের সহিত রাসূলুল্লাহ্‌ সো) পাঠ করিতে ও লিখিতে না পারিবার কথা 
উল্লেখ করিয়াছেন । ৬:১০ (দক্ষিণ হস্তের সাহায্যে) এর কথা এই কারণে উল্লেখ করা 
হইয়াছে, সাধারণত দক্ষিণ হস্ত দ্বারাই লেখা হইয়া থাকে। যেমন +:৮+%১:/ 4 
4:50; আর না কোন পাখী যাহা তাহার দুই বাহুর সাহায্যে উড়িয়া থাকে। এখানেও 
দুই বাহুর কথা এই কারণে উল্লেখ করা হইয়াছে যে, পাখী সাধারণত দুই বাহুর 
সাহায্যেই উড়িয়া থাকে । 

০1,511 54 19 হে মুহাম্মদ (সা)! যদি সত্যসত্যই তুমি লিখিতে জানিতে 
তবে কিছু মূর্খ লোক অবশ্যই সন্দেহ করিয়া বসিত। এবং তাহারা বলিতে পারিত যে, 
তুমি এই গ্রন্থ পূর্ববর্তী আম্বিয়ায়ে কিরামের গ্রন্থসমূহ হইতে নকল করিয়াছ। অথবা 
তাহারা ইহা ভাল করিয়াই জানে যে, তুমি লিখিতে জান না এতদসত্তেও তাহারা এই 
অবাস্তব কথা বলিতে বলিতেছে। 


Contents 


সুরা আল-আন্কাবৃত ৫৭৩ 


ইরশাদ হইয়াছে ৪ 5১87 4:4০ 4০5 (96865581061 LBL NS 
১.০ তাহারা বলে, এই কুরআন তো পূর্ববর্তীগণের কল্পিত কাহিনী । যাহা মুহাম্মদ 
লিখিয়া লইয়াছে। সকাল-সন্ধ্যে উহা মুহাম্মদ (সা)-এর নিকট পাঠ করা হয়। আল্লাহ্‌ 
তাহাদের এই কথার প্রতিবাদ করিয়া বলেন ঃ 

০১১৯৩ 1৬০০০] এ yall 71০ ২1 2195 এ হে মুহাম্মদ ! তু । তুমি এ 
সকল লোকদিগকে বলিয়া দাও, এই কিতাব তো সেই মহান সত্তা অবতীর্ণ করিয়াছেন, 
যিনি আসমান ও যমীনের সকল গোপন বিষয় জানেন। এখানে ইরশাদ হইয়াছে ৪ 

শ,1115591 92301 ১১০০ :55552451 9৬ 42 ইহা পূর্ববতীগিণের কল্পিত 
কাহিনী নহে বরং ইহা সুস্পষ্ট আয়াতসমূহ যাহা সেই সকল লোকের অন্তরে সুরক্ষিত 
যাহাদিগকে জ্ঞান দান করা হইয়াছে। অর্থাৎ পবিত্র কুরআনের আয়াতসমূহ সত্যের সুষ্টষ্ট 
নিদর্শন। ইহার আদেশ নিষেধ এবং খবর ও সুস্পষ্ট । আল্লাহ তাআলা উলামায়ে 
কিরামের পক্ষে এই গ্রন্থকে মুখস্থ করা, পাঠ ও ইহার ব্যাখ্যা করাকে সহজ করিয়া 
দিয়াছেন । যেমন, ইরশাদ হইয়াছে £ 

০৫০ ০০18১ ১৫১ 01811 (১৮০০ 5৪19 আমি কুরআন উপদেশ গ্রহণ 
করিবার জন্য সহজ করিয়া দিয়াছি। অতএব আছে কি কেহ উপদেশ গ্রহণকারী? 
রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছে £ 
SHOE ৮৮13 ১৬1 41০ 1০ ০ ০115 5৮০1 এও 2 ৮০ ০ ৭ 

২৭5 শা 9৫ 01185 এ হা সা 0১১ 259 

প্রত্যেক নবীকে এমন কিছু মুঁজিযা দান করা হইয়াছে, যাহার দরুন মানুষ তাহাদের 
উপর ঈমান আনিয়াছে আর আমাকে যাহা দান করা হইয়াছে, উহা হইল অহী। যাহা 
আল্লাহ আমার প্রতি অবতীর্ণ করিয়াছেন। আমি আশা করি পূর্ববর্তী সকল আবিয়ারে 
কিরামের অনুসারী অপেক্ষা আমার আনুসারীর সংখ্যা বেশী হইবে । মুসলিম শরীফে 
ইয়ায ইব্‌ন হাম্মাদ রে) হইতে বণিত, আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, হে মুহাম্মদ ! 
আমি তোমাকে পরীক্ষা করিব আর তোমার দ্বারা অন্য মানুষকেও পরীক্ষা করিব আর 
তোমার প্রতি এমন এক গ্রন্থ অবতীর্ণ করিব যাহা পানি দ্বারা ধৌত করা যাইবে না। আর 
তুমি উহা নিদ্ৰিত ও জাগ্রতাবস্থায় পাঠ করিবে । অর্থাৎ লিখিত কুরআনকে পানি দ্বারা 
ধৌত করা হইলেও কুরআন বিনষ্ট করা যাইবে না। উহা সুরক্ষিতই থাকিবে । যেমন 
অন্যত্র বর্ণিত, | «2 ৯৯11_০ 4৯ 5৪ ১1৪11 ১0৫51 যদি কুরআন চামড়ার 
মধ্যে রক্ষিত থাকে তবে আগুনে উহা জ্বালাইয়া নষ্ট করিতে পারিবে না। কারণ, কুরআন 
মানুষের বুকে রক্ষিত, মানুষের মুখের উচ্চারণ করা সহজ অন্তরে সংরক্ষিত এবং শব্দগত 


Contents 


৫৭৪ তাফসীরে ইবনে কাছীর 


ও অর্থগতভাবে উহা একটি জীবন্ত মু'জিযা । পূর্ববর্তী আসমানী গ্রন্থসমূহে এই উম্মাতের 
বর্ণনা উল্লেখ, ॥৯ 5১৩-০ ৪ ১৫1১৯ | তাহাদের কিতাবও আসমানী গ্রন্থ তাহাদের 
অন্তরে সংরক্ষিত থাকিবে । 

১111 [5 ১১1 ১9:০৪ 448 9এ 52 ইব্‌ন জরীর (র) এই 
আয়াতের অর্থ করিয়াছেন, হে মুহাম্মদ ! তুমি যে পড়িতে জানিতে না আর স্বহস্তে 
লিখিতেও পারিতে না, এই বিষয়টির জ্ঞান পূর্ববর্তী গ্রন্থসমূৃহের আলিমগণের অন্তরে 
নিদর্শন হিসাবে রক্ষিত রহিয়াছে। 

কাতাদাহ ও ইব্‌ন জুরাইজ (র) হইতেও এই ব্যাখ্যা বর্ণিত। প্রথম অর্থ বর্ণিত কেবল 
হাসান বাসরী রে) হইতে । ইবৃন কাসীর রে) বলেন, এই অর্থই আওফী (র) হযরত ইব্‌ন 
আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন। যাহ্হাকও এই অর্থ বর্ণনা করিয়াছেন এবং এই 
অর্থই অধিক যাহির । 

20411 ধু 55,১১১১, ১, আর আমার নিদর্শনসমূহকে কেবল যালেমরাই 
অস্বীকার করে। যাহারা হঠকারী তাহারাই কেবল উহা অগ্রাহ্য করে এবং উহা হইতে মুখ 
ফিরাইয়া লয়। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 


be ৮6৩৪ ০5০42 চিল তত ০ % ০৩৩28৩৩০০৩১ EAA NEE 
spl 
যেই সকল লোকের উপর তোমার প্রতিপালকের কালেমা সাব্যস্ত হইয়াছে যদিও 


সকল দলীল প্রমাণ তাহাদের নিকট সমুপস্থিত হউক না কেন তাহারা ঈমান আনিবে না 
যাবৎ না তাহারা যন্ত্রণাদায়ক শাস্তি দেখিবে। (সূরা ইউনুস £ ৯৬-৯৭) 


LAE Alls জর sd Ha ৫ ৬৮ ৪5. NAD 
A ie SSCS US Hy ০০৪ ASIII NIG 0 
6০৪ । টা 


৬৫৫০ ০২০১ টা 9 
5 হর্তি ১০৮ AOA A> AROS hl j 52 
sf হি ০ বা ৩৫০ UN Oe ds) ,01 


PAP রন & ৮ | ॥ 4 AAA v3 
০১১০৪১০৯৭০৮ ১১ ৫০৮৯ ৩১১ 


Contents 


সুরা আল-আন্কাবুত ৫৭৫ 
০০৮৯০ Git 7S ,01 
54581555৬৬1 ০৬০ 2S রি 


০৬০৮ ্ 


'১৯-সথা, রর 


অনুবাদ 8 (৫০) উহারা বলে, তাহার (মুহাম্মদ) প্রতিপালকের নিকট হইতে 
তাহার নিকট নিদর্শন প্রেরিত হয় না কেন ? বল, নিদর্শন আল্লাহ্‌ ইখ্তিয়ারে । আমি 
তো একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র । (৫১) ইহা কি উহাদিগের জন্য যথেষ্ট নহে 
যে, আমি তোমার নিকট কুরআন অবতীর্ণ করিয়াছি । যাহা উহাদের নিকট পাঠ করা 
হয়। ইহাতে অবশ্যই মু'মিন সম্প্রদায়ের জন্য অনুগ্রহ ও উপদেশ রহিয়াছে । (৫২) 
বল, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট । আকাশমন্ডলী ও 
পৃথিবীতে যাহা আছে তাহা তিনি অবগত এবং যাহারা অসত্যে বিশ্বাস করে ও 
আল্লাহকে অস্বীকার করে তাহারাই তো ক্ষতিগ্রস্ত । 

তাফসীর ঃ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তাআলা মুশরিকদের হঠকারিতারও উল্লেখ 
করিয়াছেন, তাহারা হযরত মুহাম্মদ (সা)-এর নিকট এমন মু'জিযা দেখাইবার দাবী 
করিয়া বসিয়াছে, যেমন হযরত সালিহ (আ)-এর নিকট তাহার কওম উ্ত্রীর মু'জিযা 
দেখাইবার দাবী তুলিয়াছিল। আল্লাহ্‌ তা'আলা হযরত মুহাম্মদ সো)-কে হুকুম করিলেনঃ 

4 ১১০51111551 15 হে মুহাম্মদ ! তুমি এ সকল মুশরিকদিগকে বলিয়া 
দাও, মু'জিযা দেখাইবার ইখৃতিয়ার তো আল্লাহর হাতে আমার হাতে নহে। তিনি যদি 
ইহা জানিতে পারেন মু'জিযা দেখাইলে তোমরা হেদায়েত গ্রহণ করিবে, তবে তিনি 
অবশ্যই তোমাদের চাহিদানুরূপ মু“জিযা দেখাইবেন। তাহার পক্ষে মু'জিযা প্রদর্শন করা 
কঠিন ব্যাপার নহে। কিন্তু তিনি ইহা জানেন, মু‘জিযা দেখিয়া হেদায়েত গ্রহণ করা 
তোমাদের উদ্দেশ্য নহে বরং তোমাদের উদ্দেশ্য হইল হঠকারিতা প্রকাশ করা ও আমাকে 
পরীক্ষা করা । অতএব তিনি তোমাদের চাহিদানুরূপ মু'জিযা দেখাইবেন না। ইরশাদ 
হইয়াছে $ | 
155 LT ৩৮63 755 ভিত 0াযি। ৪১০ 0৮১5 SLA L's 

“আর মু‘জিযা ও নিদর্শনসমূহ প্রদর্শন করিতে ইহা ব্যতিত আর কোন বাধা নাই যে 
পূর্ববর্তী উম্মতগণও মুজিযাসমূহকে অস্বীকার করিয়াছিল । সামূদ জাতিকে আমি মু‘জিযা 
হিসাবে উল্ত্রী দিয়াছিলাম, কিন্তু তাহারা উহার প্রতি যুলুম করিয়াছিল” । (সূরা বনী 
ইসরাঈল ৪ ৫৯) 


Contents 


৫৭৬ তাফসীরে ইবনে কাছীর 


১5 51 (৮51 আর আমি (হযরত মুহাম্মদ) তো কেবল সুস্পষ্ট সতর্ককারী 
হিসাবে প্রেরিত ৷ আমার কর্তব্য হইল রিসালাতের মাধ্যমে আল্লাহর পক্ষ হইতে যেই 
দায়িত্‌ আমার প্রতি অর্পণ করা হইয়াছে উহা তোমাদের নিকট পৌঁছাইয়া দেওয়া। 


(০১০ 041 সহ 05 0155 9০5 spall 585 411১০ ৮৭ আল্লাহ 
তা'আলা যাহাকে হেদায়েত দান করেন সেই হিদায়েত প্রাপ্ত আর তিনি যাহাকে গুমরাহ 
করেন তাহার জন্য তুমি কখনও কোন কার্যনির্বাহীও পথপ্রদর্শক পাইবে না। (সূরা কাহফ 
৪ ১৭) আরো ইরশাদ হইয়াছে ৪ 


425০ Loss 410 <, ah 402 Ll হে মুহাম্মদ ! তোমার উপর 
তো তাহাদের হেদায়েত করিবার দায়িত্ব নহে । কিন্তু আল্লাহ্‌ যাহাকে ইচ্ছা হেদায়েত 
করেন । (সূরা বাকারা ৪ ২৭২) 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা এ সকল কাফির মুশরিকদের মুর্খতা ও অজ্ঞাতার উল্লেখ 
করিয়া বলেন যে, তাহাদের নিকট আল-কুরআনের ন্যায় অন্যান্য গ্রন্থ এবং সর্বাপেক্ষা 
বড় মু‘জিযা সমাগত হইবার পরও তাহারা হযরত মুহাম্মদ (সা)-এর সত্যনবী প্রমাণ 
করিবার জন্য অন্য মু‘জিযা ও নিদর্শনের দাবী জানাইতেছে। আল-কুরআন তো এমন 
এক গ্রন্থ যাহার দশটি সূরার সমতুল্য বরং উহার একটি সূরার সমতুল্য সূরা পেশ 
করিতেও আরবের সকল নামী-দামী কবি ও সাহিত্যিকগণ অক্ষম হইয়াছে। ইহার পরও 
কি তাহাদের এই বিষয়ে সন্দেহের কোন অবকাশ থাকিতে পারে যে, ইহা মহান আল্লাহ্‌র 
পক্ষ হইতে অবতারিত নহে? ইহার পরও কি যাহার প্রতি এই মহান গ্রন্থ অবতীর্ণ 
হইয়াছে তাহার সত্যতা প্রমাণিত করিবার জন্য অন্য কোন মু“জিযা পেশ করিবার দাবী 
উঠিতে পারে? ইরশাদ হইয়াছে ঃ 


40215 দে এন 000৭ 6250 

তাহাদের জন্য ইহা কি যথেষ্ট নহে যে, আমি তোমার প্রতি এক মহান গ্রন্থ অবতীর্ণ 
করিয়াছি যাহা তাহাদিগকে পাঠ করিয়া শুনাইয়া থাকা হয়। যেই গ্রন্থের মধ্যে 
পূর্ববতীদের খবরও রহিয়াছে এবং ভবিষ্যতে সংঘটিতব্য ঘটনাবলীরও খবর রহিয়াছে। 
আর তাহাদের পারস্পারিক সমস্যাবালীর সমাধানও রহিয়াছে। অথবা, মুহাম্মদ (সা.) 
একজন উন্মী, লেখা লিখিতেও জানেন না, পড়িতেও পারেন না। আর কোন আহলে 
কিতাবের সম্মুখে গিয়া কখনও কাহার সংগও লাভ করেন নাই, এমন এক ব্যক্তি যখন 
পূর্ববতীগ্রস্থ সমূহের তথ্যাদী সঠিকভাবে পেশ করিতেছেন, যাহা দ্বারা তাহাদের 
পারস্পারিক বিবাদের নিস্পত্তি হইয়া যায়। ইহা ছাড়া বনী ইসরাঈল আলিমগণও এই 
গ্রন্থের সত্যতার সাক্ষ্য দেয়। যেমন ইরশাদ হইয়াছে ঃ 


বস্তি সি 
এ সকল কাফিরদের জন্য ইহা কি একটি নিদর্শন নহে যে বনী ইসরাঈল 
আলিমগণও এই কিতাব সম্পর্কে অবগত । পূর্ববর্তী গ্রন্থসমূহেরও ইহার উল্লেখ রহিয়াছে । 
যেমন ইরশাদ হইয়াছে ঃ 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫৭৭ 
১52 ০ 1০ /ঠপ 85 2০০০4 ZY. 0 ৫৫ ০ ৪. ওটি, 25:28:7৬ 
11931 


আর তাহারা বলে, মুহাম্মদের উপর কেন কোন নিদর্শন অবতীর্ণ করা হয় নাই? 
আল্লাহ্‌ বলেন, তাহাদের নিকট কি পূর্ববর্তী কিতাবসমূহের নিদর্শন আসিয়া পৌছায় নাই? 
যেই গ্রন্থখানি আল্লাহর পক্ষ হইতে অবতারীত হইবার এতগুলি প্রমাণ রহিয়াছে ইহার 
পরও যেই নবীর প্রতি ইহা অবতীর্ণ করা হইয়াছে, তাহার সত্যতা প্রমাণিত করিবার জন্য 
আরো মু'জিযার দাবী করা হঠকারিতা ছাড়া আর কি হইতে পারে? 

ইমাম আহমাদ €র) বলেন, হাজ্জাজ (র) ..... হযরত আবু হুরায়রা (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ প্রত্যেক নবীকে এমন কিছু 
মু'জিযা দান করা হইয়াছিল, যাহার কারণে মানুষ তাহাদের প্রতি ঈমান আনিয়াছিল। 
আর এই লক্ষ্যে আমাকে যাহা দান করা হইয়াছে, উহা হইল অহী, যাহা আল্লাহ্‌ আমার 
প্রতি অবতীর্ণ করিয়াছেন। আমি এই আশা করি কিয়ামত দিবসে পূর্ববতী সকল 
আশ্বিয়ায়ে কিরামের অনুসারী অপেক্ষা আমার অনুসারীর সংখ্যা বেশী হইবে। ইমাম 
বুখারী ও মুসলিম (র) হাদীসটি লাইস-এর সূত্রে বর্ণনা করিয়াছেন। 

১১০৪ ১৪ ৯৫১৩ 2৯০ LS ৪ ৩। 

অবশ্যই এই কুরআনে মু'মিনগণের জন্য রহমত ও নসীহাতের বিষয় রহিয়াছে। 
অর্থাৎ এই কুরআন সত্যকে প্রকাশ করে এবং বাতিল ও অসত্যকে মিটাইয়া দেয় । 
অতএব ইহা মু'মিনগণের জন্য রহমত অপর পক্ষে ইহার মধ্যে আল্লার বাণী ও আল্লাহর 
নবীকে অস্বীকারীদের ও নাফরমানদের উপর যেই সকল দৃষ্টান্তমূলক শাস্তি নিপতিত 
হইয়াছিল উহারও উল্লেখ রহিয়াছে, যাহা দ্বারা মুমিনগণ নসীহত হাসিল করিতেও 
সক্ষম । 

Mins 022 LU ৪৫ ৩ 

হে মুহাম্মদ ! তুমি এ সকল হঠকারীদিগকে বলিয়া দাও, আমার ও তোমাদের মাঝে 
আল্লাহ সাক্ষী । তীহার সাক্ষ্যই যথেষ্ট । তোমরা যেই মিথ্যায় জড়াইয়া পড়িয়াছ এবং 
বিভ্রান্ত হইয়াছ উহা তিনি জানেন আর আমি যে তোমাদিগকে কি বলিতেছি উহাও তিনি 
জানেন। আমি ইহাই বলিতেছি যে, আল্লাহ আমাকে রাসুল হিসাবে প্রেরণ করিয়াছেন। 
যদি আমার কথা অসত্য হয় তবে তিনি অবশ্যই ইহার শাস্তি আমাকে দিবেন। ইরশাদ 
হইয়াছে $ 


ইবৃন কাছীর__-৭৩ (৮ম) 


Contents 


৫৭৮ তাফসীরে ইবনে কাছীর 


“আর যদি এই রাসূল কুরআনের একটি কথাও রচনা করিয়া বলিত তবে আমি 
তাহার দক্ষিণ হস্ত পাকড়াও করিতাম, অতঃপর তাহার প্রাণশিরা কর্তন করিতাম । আর 
তোমাদের মধ্য হইতে কেহই তাহাকে ছাড়াইয়া লইতে সক্ষম হইত না। (সূরা হাক্কা ঃ 
৪৪-৪৭) অতএব আল্লাহর রাসূল হিসাবে আমি যাহা কিছু তোমাদের নিকট পেশ 
করিতেছি উহাতে আমি সম্পূর্ণ সত্য আর এই কারণেই আল্লাহ্‌ তা'আলা তাহার স্পষ্ট 
মু'জিযা দিয়া আমার সাহায্য করিয়াছেন । 

১৯১১9 =| ৪ ০5; তিনি সকল গায়েব সম্পর্কে পরিজ্ঞাত। যাহা 
কিছু আসমানসমূহে ও যমীনে আছে তিনি উহার সবকিছুই জানেন। কিছুই তাহার নিকট 
গোপনে নহে। 

. ০৮১০৯] 15 এ ait VAs LUG Vl ০5 

আর যাহারা বাতিলের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহ্র প্রতি বিশ্বাস রাখে না 
তাহারাই কিয়ামত দিবসে ক্ষতিগ্রস্থ হইবে । কিয়ামত দিবসে আল্লাহ্‌ তা'আলা তাহাদের 
কৃতকর্মের ফল দিবেন। সত্যকে অস্বীকার ও বাতিলের অনুসরণের শাস্তি তাহারা অবশ্যই 
ভোগ করিবে । সুস্পষ্ট দলীল প্রমাণাদী তাহাদের সম্মুখে পেশ করা সত্ত্বেও যে তাহারা 
তাহার রাসূলগণকে অস্বীকার ও অমান্য করিয়া চলিয়াছে এবং কোন দলীল ছাড়ই তাগৃত 
ও প্রতীমাসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করিয়া তাহাদের পূজাপাঠ করিয়া যাইতেছে ইহার 
মজা তাহাদের অবশ্যই ভোগ করিতে হইবে । 


০0০) পক 3%5, ৮০০) ১৮৬০৪ ১0 
২76০৯ ৬ AE ৪৫ দু, ০, ue 
০১৮৩০১০০4০৫ 


6 \ oe 42 Por ar HB ৮ A 6 
td ard te aL 8৮৭০০ ১0৫ 


৪ Pw LA ৩৬ nt 4 SP ad & টি রন 
4৮৯৮১০৮৯৯১৩ a Arti 00 
শর ৪ 2 ৪ ৬ ৮ 


0%০ ০১5015১5১95 
অনুবাদ £ (৫৩) উহারা তোমাকে শাস্তি তৃরান্বিত করিতে বলে, যদি নির্ধারিত 
কাল না থাকিত তবে শাস্তি তাহাদিগের উপর আসিত । নিশ্চয়ই উহাদিগের উপর 
শাস্তি আসিবে আকস্মিকভাবে, উহাদিগের অজ্ঞাতসারে । (৫৪) উহারা তোমাকে 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫৭৯ 


শাস্তি ত্বরান্বিত করিতে বলে, জাহান্নাম তো কাফিরদিগকে পরিবেষ্টন করিবেই । 
(৫৫) শাস্তি উহাদিগকে আচ্ছন্ন করিবে উর্ধ ও অধঃ দেশ হইতে এবং তিনি বলিবেন, 
তোমরা যাহা করিতে তাহার স্বাদ গ্রহণ কর । 

তাফসীর ৪ উল্লেখিত আয়াতে আল্লাহ তা“আলা, মুশরিকদের মূর্খতার উল্লেখ 
জন ০৫ সপ 


০ ১০টি ১৮৭5 Yai ১০ Ga ia 9৮40 14 
pl ১1১5 05 1. লি 
কাফির ও মুশরিকরা বিদ্রুপ করিয়া আল্লাহ্‌র নিকট এই প্রার্থনা করে, * 'হে আল্লাহ 
যদি ইহা (কুরআন) তোমার পক্ষ হইতে সত্য হয় তবে উহা অস্বীকার করিবার দায়ে 
আসমান হইতে আমাদের উপর পাথর নিক্ষেপ কর, ত পচ 
আন্ফাল ঃ পার রানার DA 


ee 2 be Le পরা 0 পপ ৩০৩০০৪৪৩৩০৩ 


তাহারা যে শাস্তির জন্য ব্যস্ত হইয়া উঠিয়াছে, বদি শাতির জট a নি সময 
নির্ধারিত না হইত, তবে অবশ্যই তাহাদের উপর শাস্তি অবতীর্ণ হইত । অর্থাৎ কিয়ামত 
পর্যন্ত আযাব বিলম্বিত করিবার ফয়সালা যদি না হইত তবে অবশ্যই তাহাদের উপর 
সত্বরই আযাব অবতীর্ণ হইত। অতঃপর ইরশাদ হইয়াছে ঃ 
১১০৯ ০ অক সিএ, 
তবে তাহাদের উপর আকস্মিকভাবে তাহাদের অবচেতনাবস্থায় শাস্তি আসিয়া 
পড়িবে । 


- ০১১২০০২৮১৯০ কিনি Ss এল এও 

আর তাহারা আযাবের জন্য তাড়াহুড়া করিতেছে আর জাহান্নাম তাহাদিগকে চতুর্দিক 
হইতে ঘিরিয়া রাখিতেছে। অর্থাৎ তাহাদের উপর অবশ্যই শাস্তি অবতীর্ণ হইবে । ইব্‌ন 
আবু হাতিম রে) বরেন, আলী ইবন হুসাইন (র) ..... হযরত ইবন আব্বাস (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, ৮11 ১,১২১ ১৯11 1২৬ ৬৯ ১৮৫৯ এই সবুজ সমুদ্রই হইল 
জাহান্নাম । এই সমুদ্রের মধ্যে নক্ষত্রমালা ছুটিয়া পড়িবে, চন্দ্র-সূর্য আলোকহীন হইয়া 
কটন LE Lo. জারা সারা os A LS Lan Asad MN Ds 
পরিণত হইবে । 

ইমাম আহমাদ (র) বলেন, আবু আসিম (র) ..... ইয়ালা (র) হইতে বর্ণিত । তিনি 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ *,৫২ ৬৯ ১=। সমুদ্রই হইল জাহান্নাম । 


Contents 


৫৮০ তাফসীরে ইবনে কাছীর 


লোকেরা ইয়ালাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করিলে, তিনি বলিলেন, তোমরা কি লক্ষ্য কর 
না যে আল্লাহ ইরশাদ করিতেছেন ৪ (৫3১1১... ০.১11, অর্থাৎ আমি যালিমদের 
জন্য অগ্নি প্রস্তুত করিয়া রাখিয়াছি, যাহার আবরণী তাহাদিগকে ঘিরিয়া লইবে। অতঃপর 
তিনি বলিলেন, সেই সত্তার কসম! যাহার হাতে ইয়ালার জীবন, আমি এ জাহান্নামে 
প্রবেশ করিব না যাবৎ না আল্লাহ্র দরবারে আমাকে উপস্থিত করা হইবে । আর উহার 
এক কাত্রাও আমাকে স্পর্শ করিবে না যাবৎ না আমাকে আল্লাহ্র সম্মুখে পেশ করা 
হইবে। হাদীসটি গরীব । 


অতঃপর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ঃ 


61৯91০৯৩১০9 MSS ১০ Sl 62 PSS 
“যেই দিন তাহাদের উপর হইতে এবং তাহাদের নিচ হইতে আযাব তাহাদিগকে 
ঘিরিয়া লইবে” । যেমন অন্যত্র ইরশদ হইয়াছে $ 


(2 32 ০ 


Ub 4০৯৩ ১০০ Lill a ULB 42১১০০ ০4] “তাহাদের উপরে ও নিচে 
তাহাদের জন্য অগ্নির বিছানা ও সামিয়ানা হইবে” । আরো ইরশাদ হইয়াছে £ 
১০%০৫। ৩৮৯১৬০ LAE SS 

-1৯১১১ 

“হায়! যদি কাফিররা সেই সময়টিকে জানিত যখন তাহারা তাহাদের অগ্রভাগ 
হইতেও আগুন ঠেকাইতে পারিবে না আর তাহাদের পশ্চাৎভাগ হইতেও আগুন 
ঠেকাইতে পারিবে না” । অর্থাৎ চৃতুর্দিক হইতেই আগুন তাহাদিগকে ঘিরিয়া ফেলিবে। 

Ls < 0513-595 ০৯৪35 “আমি তখন বলিব, তোমরা তোমাদের 
কৃতকর্মের স্বাদ গ্রহণ কর”। আল্লাহ্‌র পক্ষ হইতে ইহা ধমক “হিসাবে বলা হইবে। 
অগ্নিদহনের কষ্ট অপেক্ষা এই মানুসিক কষ্ট আরো অধিক হইবে । যেমন অন্যত্র ইরশাদ 
হইয়াছে $ 

- ১8০০1085১৯5 ole ০০ ০১১০: 

যেই দিনে তাহাদিগকে উপুড় করিয়া আগুনের মধ্যে টানিয়া লওয়া হইবে । আর বলা 

হইবে, তোমরা অগ্নিদহনের স্বাদ গ্রহণ কর। আরো ইরশাদ হইয়াছে ৪ 


35345 Us EK এ 941 ১৬৯০০ কি 0১৪11 ০৩০4৪ Po 

যেই দিন এ সকল কাফির ও মুশরিকদিগকে জাহান্নামের আগুনে ধাক্কা দিয়া 
নিক্ষেপ করা হইবে এবং তাহাদিগকে বলা হইবে এই হইল সেই আগুন যাহা তোমরা 
অস্বীকার করিতে । (সূরা তুর ৪ ১৩-১৪) 


Contents 


সুরা আল-আন্কাবৃত ৫৮১ 


হি, [৩১০০ Gl mel sll ৩১১৪ % 69) ১11115৯১৯০৪ 


- ০১০৮5 EK 05 ৩৪১৯ CS লও 

আচ্ছা বলতো দেখি, ইহা কি যাদু ? না কি তোমরা দেখিতেই পাও না ? তোমরা 

উহাতে প্রবেশ কর। অতঃপর তোমরা চাই ধৈর্যধারণ কর কিংব ধৈর্যধারণ না করিয়া 

বিচলিত হও সবই তোমাদের জন্য সমান। তোমাদিগকে তোমাদের কৃতকর্মেরই শাস্তি 
৮৮71 Ay ১৬) 


Su At CLS 


| ০১০৯৬ ৩৪ als টা ৩ | রি ৩ চি ১01 


৮ এ 2 ৫75 


Lo LE waar too Pads | At নি 
৩৮৭০ 22948 142 Ee ‘0A 
MEAL পট লা & 


০৬ পাপ 08 3 8S) ৩০০৩ এ 
6 A$ শপ লে ৪০০9৮ শর 


9৫৪) ৮০১ sre nh: ১০৭ 
পঃ w ০০৮ ৬ ০7০৮ ৪ , ১ 9 
PSOE MENON 4. 


চি ৬:৮৮ ৪০8৬ % 

অনুবাদ ঃ হে আমার মু'মিন বান্দাগণ! আমার পৃথিবী প্রশস্ত, সুতরাং তোমরা 
আমারই ইবাদত কর (৫৭) জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণকারী; অতঃপর তোমরা 
আমারই নিকট প্রত্যাবর্তিত হইবে ৷ (৫৮) যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, আমি 
পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা স্থায়ী হইবে, কত উত্তম প্রতিদান 
সৎকর্মশীলদিগের । (৫৯) যাহারা ধৈর্য অবলম্বন করে ও তাহাদিগের প্রতিপালকের 
উপর নির্ভর করে । (৬০) এমন কত জীবজন্তু আছে যাহারা নিজদিগের খাদ্য মওজুদ 
রাখে না; আল্লাহই রিয্‌ক দান করেন উহাদিগকে ও তোমাদিগকে এবং তিনি 
সর্বশ্রোতা, সর্বজ্ঞ । 
তাফসীর $ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা ঈমানদারগণকে হিজরত করিবার 

নির্দেশ দিয়াছেন। যেই স্থানে তাহারা দীন কায়েম করিতে অক্ষম উহা ত্যাগ করিয়া 


Contents 


৫৮২ তাফসীরে ইবনে কাছীর 


তাহারা যেন এমন স্থলে গমন করে যেখানে তাহারা আল্লাহ্র দীন কায়েম করিতে সক্ষম, 
আল্লাহ্‌র একতৃবাদ প্রতিষ্ঠা করিতে এবং তাহার যথাযথ ইবাদত করিতে বিঘ্ন না ঘটে ৷ 
আল্লাহ্র যমীন বড় প্রশস্ত । ইরশাদ হইয়াছে ৪ 
- Sse SLL ২০০3 ০০ ৪। (5০1 ১১01 ১0 

হে আমার ঈমানদার বান্দাগণ ! আমার যমীন বড় প্রশস্ত, অতএব যদি কোন স্থানে 
দীন কায়েম করিতে জটিলতার সৃষ্টি হয় তোমরা উহা ত্যাগ করিয়া অন্যত্র গমন কর এবং 
সেখানে কেবল আমরই ইবাদত কর। ইমাম আহমাদ (র) বলেন, ইয়াযীদ ইব্‌ন আব্দে 
রাবিবহী রে) ..... যুবাইর ইব্‌ন আওয়াম (রা)-এর আযাদকৃত গোলাম আবু ইয়াহইয়া 
(র) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন $ 
ml (১5 ০০2112১৪৭01 05 45 411 555 SSL সকল 
শহর ও দেশ আল্লাহরই আর বান্দাও আল্লাহরই । অতএব যেখানেই কল্যাণ পাইবে 
সেখানে অবস্থান কর। এই কারণে যখন পবিত্র মক্কার দুর্বল মুসলমানগণের তথায় 
অবস্থান করা সম্ভব হইল না, তখন তাহারা স্বীয় দীনের খাতিরে হিজরত করিয়া হাবৃশায় 
গমন করিলেন । হাবশা সম্রাট আসহামাহ নাজ্জাশী তাহাদিগকে সযত্নে বরণ করিলেন, 
তাহাদিগকে আশ্রয় দিলেন এবং সর্বপ্রকার সাহায্য করিলেন । ইহার পর রাসূলুল্লাহ্‌ (সা) 
এবং অবশিষ্ট সাহাবীগণ আল্লাহ্‌র নির্দেশে পবিত্র মন্কা ত্যাগ করিয়া মদীনা মুনাওয়ারায় 
হিজরত করিলেন। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ঃ 


১৯৯১5 CLS ০০] LENG ous UY 
তোমাদের প্রত্যেক মত্যুবরণ করিতে হইবে সে যেখানেই অবস্থান করুক না। 
অতএব তোমরা আল্লাহ্‌র আনুগত্য স্বীকার করিয়া তাহার ইবাদত করিতে থাক এবং 
তিনি তোমাদিগকে যেখানে গমন করিবার নির্দেশ দেন, উহা তোমাদের পক্ষে 
কল্যাণকর ৷ মৃত্যু তোমাদের জন্য অনিবার্য, উহার পাঞ্জা হইতে রেহাই পাইবার কোন 
উপায় নাই, তোমরা যেখানেই অবস্থান কর না কেন। অতঃপর তোমাদের সকলকেই 
আল্লাহ্‌র দরবারে প্রত্যাবর্তন করিতে হইবে । তখন যেই ব্যক্তি আল্লাহ্‌ অনুগত বলিয়া 
প্রমাণিত হইবে আল্লাহ্‌ তাহাকে উত্তম বিনিময় দান করিবেন। এই কারণে ইরশাদ 
হইয়াছে ঃ 
১০৯০০০০০১০5 1055 ১0 
et 
আর যাহারা ঈমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে আমি অবশ্যই তাহাদিগকে 
বেহেশ্তের মধ্যে সুউচ্চ প্রাসাদসমূহে স্থান দান করিব, যাহার তলদেশে নানা প্রকার 


Contents 


সুরা আল-আন্কাবৃত ৫৮৩ 


নহর প্রবাহিত হইবে। পানির নহর, নির্মল শরাবের নহর, মধুর নহর ও দুধের নহর। . 
করিতে পারিবে । 


“0 


(৫35,৬1২ আর তাহারা তথায় চিরকাল অবস্থান করিবে। অন্যত্র স্থানান্তিরিত 
হইবেনা। 

১/০৮]| ১৯1 ০১ মু'মিনগণের আমালের বিনিময় হিসাবে এই সকল প্রাসাদসমূহ 
কতই উত্তম। | 

১.০ ১১। যাহারা পৃথিবীতে ধৈর্যধারণ করিয়াছে। তাহাদের দীনের উপর 
অবিচল রহিয়াছে । এবং দীনের খাতিরেই আল্লাহর নির্দেশে তাহার সন্তুষ্টি লাভের আশায় 
হিজরত করিয়াছে, শত্রুর মুকাবিলা করিয়াছে এবং আত্মীয় স্বজন ও পরিবার পরিজন 
ত্যাগ করিয়াছে । ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ..... মালিক ইব্‌ন 
আশ'আরী (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন $ 
“বেহেশতের মধ্যে এমন প্রাসাদসমূহ রহিয়াছে যাহার অভ্যন্তরীন ভাগ বার্হিভাগ হইতে 
' দেখা যায় এবং বহিভাগ উহার অভ্যন্তর হইতে দেখা যায়। আল্লাহ তা'আলা এ সকল 
প্রসাদসমূহকে এ সকল লোকদের জন্য প্রস্তুত করিয়াছেন, যাহারা অন্ন দান করে এবং 
মধুরালাপ করেন নিয়মিত সালাত পড়ে, সাওম পালন করে এবং রাব্রিকালে এমন সময় 
সালাত আদায় করে যখন অন্যান্য লোক থাকে নিদ্রিত। | 

31442 ০৫৪) ও15$ আর তাহার দীন ও দুনিয়ার সকল অবস্থায় তাহাদের 
প্রতিপালকের উপর ভরসা করে । অতঃপর আল্লাহ্‌ পাক ইরশাদ করেন, রিযিক কোন 
বিশেষ স্থানের সহিত নির্দিষ্ট নহে বরং আল্লাহ পাক তাহার গোটা সৃষ্টিকুলকে রিযিক দান 
করেন, তাহারা যেখানেই অবস্থান করুক না কেন। মুহাজিরগণ মক্কা ত্যাগ করিয়া 
যেখানে গমন করিয়াছিলেন, সেখানে বরং তাহাদের রিষিকের পরিমাণ অধিক ছিল ও 
উত্তম ছিল। হিজরত করিবার অল্পকাল পরেই তাহারা বিরাট রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী 
হইয়াছিলেন। আর এই কারণেই ইরশাদ হইয়াছে ঃ 

(৪১) ৭২59 ২15 ১০ ১ বহু প্রাণী এমন রহিয়াছে যাহারা না তাহাদের 
পারে। | 

২11) (49১5 111 আল্লাহ তাহাদিগকে রিযিক দান করেন আর তোমাদিগকেও 
অর্থাৎ এ সকল প্রাণীর দুর্বলতা সত্তেও তাহাদের রিযিকের ব্যবস্থা করেন এবং তাহাদের 
জন্য উহা সহজ করিয়া দেন। অতএব প্রত্যেক প্রাণীর জন্য উপযুক্ত রিযিক তাহার নিকট 
পৌঁছাইয়া দেন। এমন কি গর্ভের পিপীলিকা, শৃণ্যের পাখি এবং পানির মধ্যে 
বসবাসকারী মাছের জন্যও তিনি রিযিকের ব্যবস্থা করেন। ইরশাদ হইয়াছে ঃ 


Contents 


৫৮৪ তাফসীরে ইবনে কাছীর 


(৮৪ 2400555188১) EY STG Lis 05 
Lele ২৫ 1০80৫522১45, 
'ভূ-ৃষ্ঠে চলমান সকল প্রাণীর রিিকের দায়িত্ব কেবলমাত্র আল্লাহ্র । আর তিনি 
ORE ৩০৪৭০০৮৮০০৬ OIA TOE HHO ER 
সবকিছুর উল্লেখ রহিয়াছে। (সূরা হুদ £ ৬) 
ইব্‌ন আবু হাতিম (র) বলেন, মুহাম্মদ ইবৃন আব্দুর রহমান হিরাভী ..... হযরত ইব্‌ন 
উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
সহিত বাহির হইলাম । তিনি চলিতে চলিতে মদীনার এক বাগানে প্রবেশ করিলেন । তিনি 
বাগানের খেজুর টোকাইয়া খাইতে শুরু করিলেন এবং আমাকে বলিলেনঃ “৮21 [২ 
০ ১ এ]০ ১৯০ ইবন উমর ! তোমার কি হইল, খাও না কেন? আমি বলিলাম, ইয়া 
রাসূলাল্লাহ্‌ ! আমার খাইতে ইচ্ছা হইতেছে না। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, আজ চতুর্থ 
দিন ইহার মধ্যে আমি খাদ্যের স্বাদ গ্রহণ করি নাই। অতএব আমার তো খাইবার 
আছে । অথচ আমি ইচ্ছা করিয়া আল্লাহ্র দরবারে দু'আ করিলেই তিনি আমাকে কায়সার 
ও কিস্রা এর ন্যায় ধনভান্ডার দান করেন । হে ইবন উমর! তখন তোমার অবস্থা কিরূপ 
হইবে যখন এমন লোকদের মধ্যে অবস্থান করিবে যখন তাহারা বৎসরের আহার্ষ্য জমা 
করিয়া রাখিবে অথচ, আল্লাহর রোধ কিয়ামতের প্রতি তাহাদের বিশ্বাস হইবে দুর্বল। 
হযরত ইব্‌ন উমর (রা) বলেন, আমার এ স্থানে থাকাবস্থায় এই আয়াত নাযিল হইল £ 
১০250 EE i NEE ৯58 হ9555 5৭ হত 
lad dl 
অতঃপর রাসূলুল্লাহ (সা.) বলিলেন, আল্লাহ তা'আলা আমাকে ধনভান্ডার জমা 
করিবার হুকুম দেন নাই আর প্রবৃত্তির অনুসরণ করিতেও বলেন নাই । অতএব যেই ব্যক্তি 
চিরকাল পার্থিব জীবন ধারণ করিবার আশায় ধনভান্ডার একত্রিত করে, তাহার জানিয়া 
রাখা উচিৎ যে, জীবন আল্লাহ্‌র হাতে তিনি যখন ইচ্ছা উহার অবসান ঘটাইতে পারেন। 
মনে রাখিও, আমি একটি দীনার কিংবা দিরহামও জমা করি না, আর আগামীকল্যের 
জন্যও কিছু রাখিয়া দেই না। হাদীসটি গরীব । হাদীসের রাবী জাররাহ ইব্‌ন মিনহাল 
একজন দুর্বল রাবী । 
লোক মুখে কথাটি প্রসিদ্ধ যে, যখন কাকের বাচ্চা ডিম হইতে বাহির হয়, তখন 
উহার পরও পশম সাদা হয় কাক ইহা দেখিয়া ঘৃণা করিয়া বাচ্চা ত্যাগ করিয়া চলিয়া 
যায়। যখন উহার পালক ও পশম কালো হয় তখন পুনরায় মা-বাবা উহার কাছে আসে 
এবং উহার মুখে খাবার দান করে । কিন্তু প্রাথমিক দিন গুলোতে যখন উহার মা-বাবা 


Contents 


সূরা আল-আন্কাবৃত ৫৮৫ 
ঘৃণা করিয়া উহাকে ত্যাগ করিয়া দূরে থাকে, তখন আল্লাহ তা'আলা ছোট ছোট মশা 
উহার পার্শ্বে একত্রিত করিয়া দেন। এবং উহা আহার করিয়া জীবন ধারণ করে। কবি 
বলেন £ 
- ০৮০ ১০41 ob নিও ক» ic ভা ৮৮০1 5150 

হে কাকের বাসায় কাক ছানার রিযিকদাতা! হে ভাংগা চুর্ণবিচুর্ণ হাড্ডি 
জোড়নেওয়ালা । 

উদ্ধত কবিতায় আরব কবিও ইহা উল্লেখ করিয়াছেন যে আল্লাহ তা'আলা কাকের 
বাচ্চাকেও উহার বাসায় রিযিক দান করেন । ইমাম শাফিঈ (র.) বলেন, নবী (সা.) 
বলেন ৪ 135955155255 19584 তোমরা ভ্রমণ কর, ইহাতে তোমরা সুস্থ থাকিবে 
এবং রিযিক দান করা হইবে। ইমাম বায়হাকী রে.) বলেন, আবু হাসান আলী ইবন 
আব্দান ..... হযরত ইবন উমর (রা.) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা.) 
ইরশাদ করিয়াছেন 8155১2$ 1১৯০৪ 1৮১8 তোমরা সফর কর ইহাতে তোমরা 
সুস্থ থাকিবে ও গণীমাতের মাল লাভ করিবে । হযরত ইব্‌ন আব্বাস (রা.) হইতেও 
অনুরূপ বর্ণিত আছে। ইমাম আহমাদ (র.) বলেন, কাবীসা (র.) ..... আবু হুরায়রা 
(রা.) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা.) ইরশাদ করিয়াছেন ৪ 

৮০১১৩19১215 1৯৯০০19০৯০9 19৯2১315৯৪-০ তোমরা সফর কর 
লাভবান হইবে, সাওম পালন কর সুস্থ থাকিবে এবং জিহাদ কর গণীমাতের মাল লাভ 
করিবে । হযরত ইব্‌ন উমর (রা) কর্তৃক বর্ণিত হাদীসটি হযরত ইব্‌ন আব্বাস (রো) 
হইতে মারফুরূপে এবং হযরত মু'আয ইব্‌ন জাবাল (রা) হইতে মাওকুফরূপে বর্ণিত 
আছে। 

21০11 ৮১০। ৬৯৩ আল্লাহ্‌ তাহার বান্দাগণের কথাবার্তা শ্রবণ করেন এবং 
টা রাগিব 


টিন ৯০৯১৩ ০৯৭ ৮০৮৮০ ৬৪, , 71 
354 ৫ Asi 
৩৯৩৪০ ৮৩:৯২ 
AH এপি ৬ রর 
Al SNH LAs pie S52) 14540 শা 
রি 6 শর্ট & শর্ট চিপ 


1০৫৩ পি ৩০ 


ইব্‌ন কাছীর__৭৪ (৮ম) 


Contents 


৫৮৬ তাফসীরে ইবনে কাছীর 
পণ db BANE SSE তা ভা FULL Bi 272 3 A 
১১) ' ib sla ৩৮৮ (১০ A ৬২5 NM 
HAS BSE Sry 


১৬৫৩৮ 


টার্ন ্রররানারনেঞঞঞশালািন 
‘সৃষ্টি করিয়াছেন এবং চন্দ্র-সূর্যকে নিয়ন্ত্রিত করিয়াছেন ? উহারা অবশ্যই বলিবে, 
আল্লাহ্‌ । তাহা হইলে, উহারা কোথায় ফিরিয়া যাইতেছে ! (৬২) আল্লাহ্‌ তাহার 
বান্দাদিগের মধ্যে যাহার জন্য ইচ্ছা তাহার রিযিক বর্ধিত করেন এবং যাহার জন্য 
ইচ্ছা উহা সীমিত করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত । (৬৩) যদি তুমি 
উহাদিগকে জিজ্ঞাসা কর, ভুমি মৃত হইবার পর, আকাশ হইতে বারিবর্ষণ করিয়া 
কে উহাকে সঞ্জীবিত করেন? উহারা অবশ্যই বলিবে, আল্লাহ্‌ । বল, প্রশংসা 
আল্লাহরই ৷ কিন্তু উহাদিগের অধিকাংশই ইহা অনুধাবন করে না। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ঃ প্রকৃত উপাস্য কেবল আন্লাহ্‌-ই। 
মুশরিক-পৈত্তলিকরাও ইহা স্বীকার করে যে আসমান যমীন চন্দ্র-সূর্যের সৃষ্টিকর্তা একমাত্র 
আল্লাহ এবং দিবা-রাত্র একের পর তিনিই মানুষের জন্য কার্যরত করিয়াছেন। 
রিযিকদাতা ও সৃষ্টিকর্তা কেবল তিনিই । তাহার বান্দাদের জন্য মৃত্যুর নির্দিষ্টকাল তিনিই 
নির্ধারণ করিয়াছেন তিনিই কাহাকেও ধন দিয়াছেন কাহাকেও দারিদ্রের শিকার 
করিয়াছেন। ধন ও দারিদ্রের যোগ্য যে কে তাহা তিনি ভাল জানেন। এই সকল ক্ষমতার 
অধিকারী যখন একমাত্র তিনিই অন্য কেহ নহে। অতএব ইবাদত ও উপাসনার 
যোগ্যও একমাত্র তিনিই । কি কারণে অন্যের ইবাদত করা হইবে ? আর কি কারণেই বা 
অন্যের উপর ভরসা করা হইবে? সম্বাজ্যের অধিকারী যখন তিনি একাই ইবাদতের 
যোগ্যও তিনি একাই । রবৃবিয়াত ও প্রতিপালনের যখন তাহার কোন শরীক নাই 
উলুহিয়্যাত ও উপাসনায় তাহার শরীক কেন থাকিবে ? আল্লাহ্‌ বহু স্থানে রবৃবিয়াতে 
তাহার একত্ববাদের স্বীকারোক্তির মধ্যে উলৃহিয়াতের একতৃবাদকে প্রমাণিত করিয়াছেন । 
হজ্জ পালনকালে মুশরিকরাও এই সত্যকে স্বীকার করিয়া থাকে । হজ্জ পালনকালে 
তাহারা বলে ঃ 

0115 LS এ] 5৯ ৫৮5০1 এ] এ১০ % এপ 

“হে আল্লাহ! আমি আপনার দরবারে উপস্থিত হইয়াছি। আপনার কোন শরীক নাই। 
আছে কেবল এমনজন শরীক যাহার সত্তার ও তাহার যাবতীয় বস্তুর প্রকৃত মালিক 
. আপনিই”। 


Contents 


সূরা আল-আন্কাবুত ৫৮৭ 


La ১05৩৫ এডি LG AGA LR 0৩251 7৮ 
LSM ৩টি 33 56 NV SMT yal ১১৯ Ly 1 
শীর্ণ ME 2৮ wit পলাল 6 


STs ০৯৭ 
ETE EE রা 
(৩ ০১০৪ ০৯৭৯০ টিলা ১১1১5 9.7 
ৃ্‌ ৫ ১, 5০৬ 
০৫২২৬ চি ৮ As 


৬ ০৮-78-৮০৮৫ ক ৬ তার পার্ট ॥ ০96 শপ পার্টি পার্ট ৬ DARD শর $ 


2, 
১৩১০১ ১১৯০৪1৯০542 ০9৮ ০ 


অনুবাদ ৪ (৬৪) এই পার্থিব জীবন তো ত্রীড়া-কৌতুক ব্যতীত কিছুই নহে। 
পার রা ও রর মি কি রা GRE he 
নৌযানে আরোহণ করে, তখন উহারা বিশুদ্ধচিত্ত হইয়া একনিষ্ভাবে আল্লাহ্‌কে 
ডাকে । অতঃপর তিনি যখন স্থলে ভিড়াইয়া উহাদিগকে উদ্ধার করেন, তখন উহারা 
শির্কে লিপ্ত হয়। (৬৬) ফলে, উহাদিগের প্রতি আমার দান উহারা অস্বীকার করে 
এবং ভোগ বিলাসে মত্ত থাকে, অচিরেই উহারা জানিতে পারিবে । 

তাফসীর ঃ আল্লাহ তা'আলা ইরশাদ করেন দুনিয়া অতি তুচ্ছ, ইহা ক্ষণস্থায়ী 
নহ হা মেল (বগে 

11501 ৫1 2১৯১] 91041 এ ১13 অবশ্য পরকাণের জীবনই সত্যিকারের 
জীবন উহা চিরস্থায়ী অরননতবাঁল পর্যন্ত স্থায়ী থাকিবে। 

১৮15 19149] যদি তাহারা এই সত্যকে বুঝিত, তবে চিরস্থায়ী বস্তুকে 
ক্ষণস্থায়ী বস্তুর উপর প্রাধান্য দান করিত না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন 
মুশরিকরা যখন নৌকায় আরোহন করিয়া নিরুপায় হয় বিপদ হইতে রক্ষা পাইবার কোন 
উপায় খুঁজিয়া না পায়, তখন তাহারা সকল উপাস্য ছাড়িয়া একমাত্র আল্লাহ্‌কে ডাকিতে 
থাকে । বিপদের সময় যখন তাহারা বুঝিতে পারে যে, আল্লাহ্‌ ছাড়া তাহাদের ডাকের 
সাড়া আর কেহ দিতে সক্ষম নহে। তবে অন্য সকল সময় তাহাদের এই জ্ঞানটুকু স্থায়ী 
থাকে না কেন? আর কেনই বা তাহারা শিরক বর্জন করে না? ইরশাদ হইয়াছে ঃ 


০৮1 ০৯০১০ dit tyes আি। 155৫ 5.3 এ সকল মুশরিকরা 
টা নি বার গা চান চাটি রর রন রানার রাহি গর 
অন্যত্র ইরশাদ হইয়াছে $ 


Contents 


৫৮৮ তাফসীরে ইবনে কাছীর 


RSS li SY ০১০৩ ১০ 0০ ০৯৪ 5 AE HE 
sina ০০ 
আর যখন তোমরা সমুদ্রে বিপদগ্রস্থ হও তখন আল্লাহ ব্যতিত তোমাদের সকল 
উপাস্য উধাও হইয়া যায়, কিন্তু তিনি তোমাদিগকে বিপদমুক্ত করিয়া স্থলভাগে পৌছাইয়া 
দেন, তখন আবার তোমরা বিমুখ হইয়া পড়। (সূরা বনী ইসরাঈল £ ৬৭) এখানে 
ইরশাদ হইয়াছে £ 
১১৫ ৯০০৪ ৮৯ (4:41 | ০৪৯০ (৫ আর তিনি যখন বিপদ মুক্ত করিয়া 
স্থলে পৌছাইয়া দেন তখনই তোমরা শির্ক করিতে শুরু কর। মুহাম্মদ ইব্‌ন ইসহাক 
ইকরিমাহ্‌ ইব্‌ন আবূ জাহ্‌ল (র) হইতে বর্ণনা করেন, মক্কা বিজয় হইবার পর তিনি মক্কা 
হইতে পলায়ন করিলেন যখন তিনি হাব্শার উদ্দেশ্যে নৌকাযোগে সমুদ্রারোহন করিলেন 
তখন নৌকা তাহাদিগকে লইয়া দুলিতে শুরু করিল । নৌকার আরোহীরা বলিল, ভাইসব 
তোমরা তোমাদের প্রতিপালকের কাছেই প্রার্থণা কর, তিনি ব্যতিত আর কেহ রক্ষা 
করিতে পারে না। তখন ইকরিমাহ (রা) বলিলেন, আল্লাহর কসম, যদি সমুদ্রের এই 
বিপদ হইতে তিনি ব্যতিত আর কেহ রক্ষা করিতে না পারে তবে স্থলেও তিনি ছাড়া আর 
কেহ রক্ষা করিতে পরে না। হে আল্লাহ্‌ ! আপনার সহিত আমি এই ওয়াদা করিতেছি 
যে, যদি আমি এই বিপদ হইতে মুক্ত হইতে পারি, তবে অবশ্যই আমি মুহাম্মদ (সা)-এর 
নিকট গমন করিব এবং তাহার হস্তে ইসলাম গ্রহণ করিব । আমি অবশ্যই তাহাকে বড় 
অনুগ্রহশীল ও মেহেরবান পাইব । অতঃপর বিপদ মুক্ত হইয়া তিনি তাহার ওয়াদা পালন 
করিলেন । 
(১০519 pel Cos 1 AEC . 
এ মুশরিকরা সমুদ্রের বিপদ মুক্ত হইবার পর অবশেষে তাহারা আল্লাহ্র দেওয়া 
নিয়ামতসমূহের অবমাননা করে এবং উহা উপভোগ করে। আরবী ভাষাবিদগণ ও 
তাফসীরকারগণের মতে 1575519 .. [১৪২ এর £৯ টি {514 এর জন্য 
ব্যবহৃত। অর্থাৎ মুশরিকরা যখন বিপদর্স্থ হইয়া বিপদমুক্তির জন্য একনিষ্ঠ হইয়া প্রার্থনা 
করে, তখন আল্লাহ্র নিয়ামতের নাশুকুরী করা ও উহার অবমাননা তাহাদের উদ্দেশ্য হয় 
না, কিন্তু অবশেষ তাহারা উহাই করে। ইব্‌ন কাসীর রে.) বলেন, ইহা মানুষের দিকে 
লক্ষ্য করিলে ২৪৮০ ০2 গ্রহণযোগ্য । তবে আল্লাহর পক্ষ থেকে তাহাদের জন্য যাহা 
নির্ধারিত আছে সেই দিকে লক্ষ্য করিলে 4:17 ৪১ হইতে পারে। পূর্বে ইহার সবিস্তার 
আলোচনা হইয়াছে। 


$ A 6৫:০8:6৮ ৮৮% 2 SLs Air Ww iat wr 
Alo ipl Ass bal b> bias ৬ ১৮9 ১71 
মা S22, 
৮524৮০59544 ১৮০৪ 


Contents 
সূরা আল-আন্কারুত ৫৮৯ 
Gus coho ta ৩৮৬৮ রর A A 2০৮৮৬ পা 
যা লালা রসি + VA 


TEN Godt 
রা 22 এ যারা 
sh DHT baie th ১1৭ 
০444) 
Os 10m. 200 
tie PEGE SYM IIE তাহাদিগের উপর হামলা করা হয়, তবে কি 
উহারা অসত্যেই বিশ্বাস করিবে এবং আল্লাহ্র অনুগ্রহ অস্বীকার করিবে ? (৬৮) যে 
ব্যক্তি আল্লাহ্‌ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তাহার নিকট হইতে আগত সত্যকে 
অস্বীকার করে তাহার অপেক্ষা অধিক যালিম আর কে? জাহান্নামই কি কাফিরদিগের 
আবাস নহে? (৬৯) যাহারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাহাদিগকে অবশ্যই 
আমার পথে পরিচালিত করিব । আল্লাহ্‌ অবশ্যই সৎকর্মপরায়ণদিগের সঙ্গে থাকেন। 
তাফসীর ৪ আল্লাহ তা'আলা ইরশাদ করেন যে, তিনি কুরাইশদিগকে পবিত্র মক্কা 
শরীফে স্থান দিয়াছেন, যাহাকে তিনি নিরাপদ করিয়াছেন। যে কেহ তথায় প্রবেশ করে 
সে হয় সম্পূর্ণ নিরাপদ । অথচ মক্কার পার্শ্ববর্তী এলাকাসমূহের বসবাসকারী লোকজনের 
মধ্যে কোন নিরাপত্তা নাই। তাহারা পারস্পারিক দাংগা হাংগামা ও হত্যাকান্ডে লিপ্ত। 
তাহাদের প্রতি আল্লাহ্র এই অসাধারণ নিয়ামতের জন্য তাহাদের কৃতজ্ঞতা প্রকাশ করা 
উচিত ছিল, কিন্তু তাহারা উহা না করিয়া প্রতীমা পূজা করিতেছে। 

০885 4101 ২০55 ০৮৮০৯৪4৮491 তাহাদের প্রতি এই অসাধারণ 
নিয়ামতের পরও কি তাহারা মিথ্যা উপাস্যের প্রতি এই বিশ্বাস করিবে ? আল্লাহ্র 
নিয়ামতের শোকর ও কৃতজ্ঞতা কি ইহাই যে, তাহার সহিত অন্যকে শরীক করিবে এবং 
তাহার প্রতি ঈমান আনিবার পরিবর্তে কুফর করিবে যেমন ইরশাদ হইয়াছে £ 

14 ০/১7৫০৮5155188 411 ১1৮1, আল্লাহ্র নিয়ামত 
কুফরের কারণে পরিবর্তন করিয়াছে এবং তাহাদের কাওমকে ধ্বংসের ঘরে নিক্ষেপ 
' করিয়াছে”। (সূরা ইব্রাহীম ২৮) তাহাদের জন্য তো উচিৎ ছিল, একমাত্র আল্লাহর 
ইবাদত করা, আল্লাহ্র সহিত যেন অন্য কাহাকে শরীক না করো এবং তাহার রাসূলের 
প্রতি বিশ্বাস স্থাপন করিয়া তাহার প্রতি শ্রদ্ধা পোষণ করো । কিন্তু ইহা তো করিলই না 
বরং তাহারা তাহাকে অস্বীকার করিয়াছে তাহাকে দেশ হইতে বাহির করিয়াছে । এবং 
বিদেশেও তাহার সহিত যুদ্ধে লিপ্ত হইয়াছে। 


Contents 


৫৯০ তাফসীরে ইবনে কাছীর 


এই কারণে আল্লাহ্‌ তা'আলা তাহাদের নিয়ামত কাড়িয়া লইলেন। বদরযুদ্ধে 
তাহাদের বড় বড় নেতা নিহত হইল । এবং সাম্রাজ্য ও সালতানাতের কেবল আল্লাহও 
তাহার রাসূলই অধিকারী হইলেন। পরবর্তীতে মক্কা বিজয় হইল এবং মক্কার কাফির ও 
মুশরিকরা লাঞ্ছিত হইল । অতঃপর আল্লাহ তা'আলা ইরশাদ করেন ঃ 

ভি ০00 CE sea 

আর সেই ব্যক্তি অপেক্ষা অধিক অনাচারী আর কে হইবে যে, আল্লাহ্‌র সম্বন্ধে মিথ্যা 
রচনা করে কিংবা সত্য সমাগত হইবার পর সে উহাকে অস্বীকার করে ? অতএব তাহার 
শাস্তিও হইবে সর্বাপেক্ষা কঠিন। ইরশাদ হইয়াছে ঃ 

১2১৫1 ১১৭ ৮ ৪৯1 কাফিরদের ঠিকানা কি জাহান্নামে নহে। 

অতঃপর ইরশাদ হইয়াছে £ (১৪ 1১৯৮৯ 52311) আর যাহারা আমার রাহে কষ্ট 
স্বীকার করিয়াছে। আর তাহারা হইল, রাসূলুল্লাহ্‌ (সা) এবং তাহার সহচরবৃন্দ 
১1. ১৫৬৫] আমি অবশ্যই তাহাদিগকে দুনিয়া ও আখিরাতে আমার পথ 
দেখাইব। . 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা ..... আবু আহমাদ (র) হইতে আলোচ্য 
আয়াতের এই অর্থ করিয়াছেন, সেই সকল তাহাদের ইল্ম অনুসারে আমল করে আল্লাহ্‌ 
তা'আলা তাহাদিগকে অধিক জ্ঞান দান করেন । আহমাদ ইব্‌ন আবুল হাওয়াবী (র) 
বলেন, আমি এই অর্থটি আবু সুলায়মান দারমীকে শুনাইলে, তিনি ইহা বড় পসন্দ 
করিলেন। অবশ্য তিনি বলিলেন, যদি কোন ভাল বিষয় কাহারও অন্তরে ইলহাম হয় 
তবে যাবৎ না উহা কুরআন কিংবা হাদীসে না পাওয়া যায় উহার প্রতি আমল করা উচিৎ 
নহে। অবশ্য কুরআন কিংবা হাদীসে উহার উল্লেখ থাকিলে আমল করিবে এবং আল্লাহ্‌র 

প্রশংসা করিবে । কারণ তিনি তোমার অন্তরে এমন বিষয়ের ইলহাম করিয়াছেন যাহা 
কুরআন কিংবা হাদীসে বিদ্যমান রহিয়াছে। 

১/১৯। ৮০] 441 91 নিঃসন্দেহে আল্লাহ্‌ তা'আলা সৎ ও খাঁটি লোকদের 
সাথে আছেন। ইবন আবু হাতিম (র) বলেন, আমার পিতা Lee শা'বী (র) হইতে 
বৰ্ণিত ৷ ঈসা ইব্‌ন মারয়াম (আ) বলেন ঃ 
1০০৪ ৩। ১০০৯১ nal এল! lal ৩০ ০11০০৪০০৯৪1 

22155 

“ইহা ইহসান ও সদ্ব্যবহার নহে যে, যেই ব্যক্তি তোমার সহিত সদ্ব্যবহার করিল, 
তুমিও তাহার সহিত সদ্ব্যবহার করিলে বরং ইহসান হইল, যেই ব্যক্তি তোমার সহিত 
দুর্ব্যবহার করিল, তুমি তাহার সহিত সদ্ব্যবহার করিলে” । 


(আল-হামদু লিল্লাহ সূরা আল-আনকাবৃত-এর তাফসীর সমাপ্ত হইল) 


Contents 





| 
1 


stor 
০৮৫৬৫০4০৮০০ ০৯১৭ ১০ 
Sid bs 
HS HLS BSW pa 3 
y ০৯ 


Lx ০৮৪ 

ANETTA EAT 
AEN 202 OD ৮০২০০ 

db Aah A Goat ৫৫ তারি যা ৬. ৪77 
৩১৭০১ rl) ~~ ১৩১৯০ AN ls S AN es 1 
৪ ৪ 
8৮৯3 ০০০ ৫3৯০০ ৮৮৮৯ La. 


ভর 2 


০৮০০ 


স্‌ 


Contents 


৫৯২ তাফসীরে ইবনে কাছীর 


অনুবাদ £ (১) আলিফ-লাম-মীম (২) রোমকগণ পরাজিত হইয়াছে, (৩) 
নিকটবর্তী অঞ্চলে, কিন্তু উহারা উহাদিগের পরাজয়ের পর শীঘ্বই বিজয়ী হইবে, (8) 
কয়েক বৎসরের মধ্যেই । পূর্বে ও পরের সিদ্ধান্ত আল্লাহরই আর সেই দিন মু’মিনগণ 
হর্ষোৎফুল্ল হইবে, (৫) আল্লাহ্র সাহায্যে, যিনি যাহাকে ইচ্ছা সাহায্য করেন । এবং 
তিনি পরাক্রমশালী, পরম দয়ালু, (৬) ইহা আল্লাহ্‌র প্রতিশ্রুতি, আল্লাহ্‌ তাহার 
প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না। কিন্তু অধিকাংশ লোকই জানে না ।' (৭) উহারা 
পার্থিব জীবনের বাহ্য দিক সম্বন্ধে অবগত আর আখিরাত সম্বন্ধে উহারা গাফিল। 

তাফসীর ঃ উল্লেখিত আয়াতসমূহ তখন নাযিল হইয়াছিল যখন পারস্য সম্রাট সিরিয়া 
ও উহার নিকটবর্তী বীরার এলাকা এবং দূরবর্তী এলাকাসমূহ জয় করিল এবং রূম সম্রাট 
হিরাকলিয়াস কুসতুনতুনীয়ায় আশ্রয় গ্রহণ করিলেন। তিনি দীর্ঘকাল তথায় অবরুদ্ধ 
থাকিলেন। অতঃপর পুনরায় পারস্য শক্তিকে পরাজিত করিয়া সম্রাজ্য ফিরিয়া পাইলেন। 
বিস্তারিত আলোচনা পরে আসিতেছে । ইমাম আহমাদ (র) বলেন, মু'আবিয়াহ ইব্‌ন 

আম্র (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত ৪ 

2১31 59০ ০৪ 2911 ০45৭ তাফসীর প্রসংগে বলেন, মুশরিকরা কামনা 
করিত পারস্য রমের উপর বিজয়ী হউক। কারণ তাহারা ছিল প্রতীমা উপাসক আর 
পারস্য আল্লাহ্‌কে বাদ দিয়া অগ্নিপূজা করিত । মুসলমানগণ কামনা করিত রূম যেন 
পারস্যের উপর জয়লাভ করে। কারণ তাহার সকলেই ছিল আসমানী কিতাবপ্রাপ্ত। 
হযরত আবূ বকর (রা) ইহা রাসূসুলুল্লাহ (সা)-এর নিকট আলোচনা করিলে তিনি 
বলিলেন ঃ 


০ 


৩৯০১০০, ৫১! 1 সত্রই রূমীরা জয়লাভ করিবে । হযরত আবু বকর (রা) ইহা 
মুশরিকদের নিকট বলিলে তাহারা বলিল, তুমি রূমীদের জয়লাভের জন্য একটি নির্দিষ্ট 
সময় ধার্য কর। যদি আমরা বিজয়ী হই অর্থাৎ পারস্য রুমের উপর জয় লাভ করে তবে 
তো আমরা তোমাদের নিকট হইতে এই এই বস্তু লাভ করিব। আর যদি তোমরা জয় 
লাভ কর অর্থাৎ রূম পারস্যের উপর জয় লাভ করে তবে তোমরা এই এই বস্তু লাভ 
করিবে । অতঃপর হযরত আবু বকর (রা) পাঁচ বৎসরের সময় নির্ধারণ করিলেন, কিন্তু 
এই সময়ের মধ্যে পারস্যের উপর জয় লাভে সক্ষম হইল না। অতঃপর হযরত আবু 

বকর (রো) রাসূলুল্লাহ (সা)-এর নিকট ইহা আলোচনা করিলে, তিনি বলিলেন ঃ তুমি দশ 
বৎসরের কথা বলিলে না কেন? সাঈদ ইব্‌ন জুবাইর বলেন, পানি 
নিম্ন পর্যন্ত ব্যবহৃত হয়। ইহার পর রূম পারস্যের উপর জয় লাভ করে। 


এই প্রসংগে আল্লাহ্‌ তা'আলা ১ ৯ 2551 3১1৮8১০1০4১ তা 
১৯০1 ১2১11 pas... ১৯১১০০০ ০৫212 ১৬৫ পর্যন্ত নাযিল করেন 


Contents 


সূরা রূম ৫৯৩ 


ইমাম তিরমিযী ও নাসাঈ (রে) উভয়ই হুসাইন ইব্‌ন হুরাইস (র) ..... সুফিয়ান 
সাওরী (র) সূত্রে অত্র হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি 
হাসান গারীব। কেবল সুফিয়ান সাওরী (র) হইতে এর সূত্রে হাবীব (র) হইতে আমরা 
হাদীসটি জানি। ইব্‌ন আবূ হাতিম (র) মুহাম্মদ ইবৃন ইসহাক সান“আনী (র) ..... 
মু'আবিয়া (র) হইতে বর্ণনা করিয়াছেন। ইবৃন জরীর (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন মুসান্না 
(র).....সাঈদ সা'লাবী রে) হইতে বর্ণিত। তিনি আবু ইসহাক ফাযারী রে) হইতে বর্ণনা 
করিয়াছেন। সুফিয়ান রে) বলেন, পারস্য রমের নিকট বদর যুদ্ধের দিনে পরাজিত হয় । 


দ্বিতীয় হাদীস 
সুলায়মান ইব্‌ন মিহরান আ'মাশ (র) ..... আব্দুল্লাহ (র) হইতে বর্ণিত। তিনি 
বলেন, পাঁচটি বিষয় অতীত হইয়াছে। ধুয়া, মহাবিপদ, আল্লাহ্‌র পাকড়াও ( ২২401) 
চন্দ্রের দ্বিখন্ডন ও রূম বিজয় । হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন জরীর (র) বলেন, ইবৃন ওয়াকী (র) ..... আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ রো) হইতে 
বর্ণিত ৷ তিনি বলেন, পারস্য রূমের উপর জয় লাভ করিয়াছিল । মুশরিকরা রুমের উপর 
পারস্যের বিজয় কামনা করিত । অপর দিকে মুসলমানগণ রূম যাহাতে পারস্যের উপর 
জয় লাভ করে ইহাই চাহিত। কারণ উভয়ই আসমানী কিতাবপ্রাপ্ত। আর রূমীরা ধ্যান 
ধারণায় মুসলমানদের অধিক নিকতবর্তী। অতঃপর যখন ১ 3 73১1 EL 


Co Len রর ১১১০ ০০৪৮ A UL রত ৬৯৪ ৩০ ৮৬৩ ৪০৯ 
০৮৮৭৯০৭। অবতীর্ণ হইল। ইহার পর মুশরিকরা বলিল, হে আবু বাকর! তোমার সংগী 
(রাসূলুল্লাহ) তো বলেন, রূমীরা পারস্যের উপর তিন হইতে নয় বৎসরের মধ্যে জয় লাভ 
করিবে ? তিনি বলিলেন, ইহাতে আবার সন্দেহ কিসের ? তিনি সত্য বলিয়াছেন। তখন 
তাহারা বলিল, তবে কি তুমি আমাদের সহিত চ্যালেঞ্জ মুকাবিলায় আসিবে । তিনি 
ইহাতে সম্মতি জানাইলে, তাহারা সাত বৎসরের মধ্যে রুম বিজয়ী হইলে হযরত আবু 
বকর (রা) চারটি উট দিবে বলিয়া শর্ত করিল । কিন্তু সাতটি বৎসর অতিক্রম হইবার 
পরও যখন রূম বিজয়ী হইল না, তখন মুশরিকররা আনন্দে আত্মহারা হইল। ইহা ছিল 
মুমলমানদের বড়ই দুঃসহনীয়। তাহারা রাসুলুল্লাহ (সা) খিদমতে ইহার আলোচনা 
করিলে তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা ১,২১ ১ দ্বারা তোমরা কি বুঝ 
? তাহারা বলিল, আমরা তিন হইতে দশ বৎসর কম বুঝি ? তখন তিনি বলিলেন ? 
তোমরা যাও এবং এ সকল মুশরিকদের নিকট আরো দুই রৎসর অর্থাৎ নয় বৎসরের 
মধ্যে রম বিজয়ী হইবে বলিয়া জানাইয়া দাও । রাবী বলেন, ইহার পর দুই বৎসর শেষ 
ইব্‌ন কাছীর-_৭৫ (৮ম) 


Contents 


৫৯৪ তাফসীরে ইবনে কাছীর 


হইতেই না হইতেই রূমের বিজয়ী হইবার সংবাদ আসিল । মুসলমান ইহা শ্রবণে 
অতিশয় আনন্দিত হইলেন, এবং তখন এই আয়াত নাযিল হইল ৪ 


(-0 55 oF ০” র্‌ 20 
_ ১০ 4111 81১১3 4111 ses... 9০41 ০০42 | 


তৃতীয় হাদীস 

ইব্‌ন আবু হাতিম রে) বলেন, আলী ইব্‌ন ইসাইন (রর) যা বারা (রা) হইতে, 
বর্ণিত। তিনি বলেন, যখন, ২১১০০৯9১৯১৭ ১০ 55 19০০1 ott ET 
৩৯১১০০০4০2 নাযিল হইল, তখন মুশরিকরা হযরত আবূ বকর (রা)-কে বলিল, 
আরে তোমার সংগী (রাসুলুল্লাহ) না বলিতেছেন যে রূম না কি পারস্যের উপর বিজয়ী 
হইবে ? তিনি বলিলেন, রাসূলুল্লাহ (সা) সত্য বলিয়াছেন। তাহারা বলিল, আচ্ছা তবে , 
কি তুমি আমাদের নিকট ইহার জন্য কোন নির্দিষ্ট সময় নির্ধারণ করিবে ? অতঃপর তিনি 
সময় নির্ধারণ করিলেন, কিন্তু এ সময়টি শেষ হইবার পরও রূম পারস্যের উপর জয়লাভ 
করিতে পারিল না। 

রাসূলুল্লাহ (সা) মুশরিকদের সহিত হযরত আবূ বকর (রা)-এর এই আলোচনার 
কথা জানিতে পারিয়া দুঃখিত হইলেন। তিনি তাহাকে জিজ্ঞাসিত করিলেন, হে আবু 
বকর! তুমি মুশরিকদের সহিত এই সাত বৎসরের সময় নির্ধারণ করিলে কেন ? তিনি 
বলিলেন, আল্লাহ্‌ ও তাহার রাসূল যে সত্য উহার উপর ভরসা করিয়া । তিনি বলিলেন, 
পুনরায় তাহাদের নিকট গমন কর এবং দশ বৎসর পর্যন্ত সময় নির্ধারণ কর, এই সময়ের 
মধ্যে জয়লাভ না করিলে আরো অধিক বস্তু দানের কথা বলিয়া আস। অতঃপর হযরত 
আবূ বকর (রা) মুশরিকদের নিকট গমন করিলেন, তাহাদের সহিত পুনরায় নির্ধারণ 
করিয়া শর্ত করিলেন । অতঃপর এ নির্ধারিত সময় শেষ না হইতে রূম পারস্যের উপর 
জয় লাভ করিল । রূমী সৈন্য মাদইয়ান পর্যন্ত তাহাদের অধিকার বিস্তার করিল । অতঃপর 
হযরত আবু বকর (রা) মুশরিকদের নিকট হইতে শর্তের মাল উপস্থিত হইলে রাসূলুল্লাহ 
(সা) তাহাকে বলিলেন, ইহা তুমি সাদাকা করিয়া দাও | 


চতুর্থ হাদীস | 

আবু ঈসা তরিমিযী (র) মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল (র) ..... নিয়ার ইব্‌ন মুকরিম 
আসলামী (র) হইতে বর্ণিত । তিনি বলেন, যখন ১৯১১ nl as EEN 
১:০০ (৮০০০ ৪৪ UL LE 1১585 অবতীর্ণ হইল । তখন পারস্য 
রূমের উপর বিজয়ী হইয়াছিল। আর মুসলমান পারস্যের উপর রূম বিজয় কামনা 


Contents 


সূরা রম | ৫৯৫ 


করিত। কারণ তাহারা উভয়ই আসমানী কিতাব প্রাপ্ত আর এই প্রসংগেই অবতীর্ণ 
হইয়াছে ঃ 
2৯০]! 

“সেই দিন মুসলমানরা আল্লাহ্‌র সাহায্যে উৎফুল্ল হইবে । তিনি যাহাকে ইচ্ছা সাহায্য 
করেন। তিনি প্রবল পরাক্রান্ত ও পরম দয়ালু” । আর যেহেতু কুরাইশ ও পারস্যবাসী 
কেহই আসমানী কিতাব প্রাপ্ত ছিলো না। এই হিসাবে উভয়ের মধ্যে ছিল একটু বিশেষ 
সম্পর্ক । অতএব কুরাইশ পারস্যের বিজয় কামনা করিত । অতএব উল্লেখিত আয়াত 
যখন নাযিল হইল । ইহার পর হযরত আবু বকর (রা) একদিন মক্কার পাশ্ববর্তী এলাকায় 
গমন করিলে, কিছু কুরাইশ তাহাকে বলিল, তোমার সাথী (রাসূলুল্লাহ) তো বলিয়াছিলেন 
যে, রূম পারস্যে উপর বিজয়ী হইবে । আসনা, আমরা ইহার উপর পরস্পর শর্ত করি। 
হযরত আবূ বকর (রা) ইহার জন্য প্রস্তুত হইলেন । তবে তখনও পারস্পরিক শর্ত করা 
হারাম হইয়া ছিল না। 

মুশরিকরা বলিল, আমরা ₹--১ দ্বারা তো তিন হইতে নয় সংখ্যা পর্যন্ত বুঝি, তুমি 
রা 
হযরত আবূ বকর ও মুশরিকরা দুই পক্ষই কিছু জিনিস তৃতীয় স্থানে রাখিয়া পরে যেই 
জিতিবে সেই উহা লইতে পারে । কিন্তু ছয় বৎসর শেষ হইবার পর ও যখন রূম 
পারস্যের উপর জয়লাভ করিতে পারিল না, তখন হযরত আবূ বকর (রা)-এর রাখা বস্তু 
লইয়া গেল। কিন্তু সপ্তম বৎসর রূম পারস্যের উপর জয় লাভ করিল ৷ বলিল ইহার 
কারণে মুসলমানগণ হযরত আবু বকর (রা)-কে অভিযুক্ত করিলেন যে, কেন তিনি এ 
তারিখ নির্ধারণ করিলেন? 

আল্লাহ্‌ ১ (৯3 বলিয়াছেন এবং ইহার প্রয়োগ তো তিন হইতে নয় বৎসর 
পর্যন্ত হয়। পবিত্ৰ কুরআনে ভবিষ্যদ্বাণী যখন পূর্ণ হইল, তখন অনেক লোক ঈমান 
আনিল। ইমাম তিরমিযী (র) হাদীস সম্পর্কে বলেন, ইহা হাসান সহীহ । হাদীসের রাবী 
আব্দুর রহমান ইব্ন আবু যিনাদ (র) ব্যতিত আর কেহ ইহাই বর্ণনা করেন নাই । তবে 
তাবিঈগণের একটি দলও হাদীসটি মুরসাল পদ্ধতিতে বর্ণনা করিয়াছেন। ইকরিমাহ, 
শাঁবী, মুজাহিদ, কাতাদাহ, সুদ্দী, যুহরী (র) ও অন্যান্য তাফসীরকারগণ তাহাদের 
অন্তর্ভুক্ত । আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে অতি আশ্চর্যজনক ঘটনা বর্ণিত আছে। 

ইমাম যুনাইদ ইব্‌ন দাউদ (র) বলেন, হাজ্জাজ (র) ..... ইকরিমাহ (রে) হইতে 
বর্ণিত যে, পারস্যের একজন স্ত্রী লোক এমন ছিল, যাহার সন্তানগণ অধিকাংশই মহা 


Contents 


৫৯৬ তাফসীরে ইবনে কাছীর 


বীরত্বের অধিকারী ছিল। একবার পারস্য সম্রাট ‘কিস্রা’ তাহাকে ডাকিয়া বলিল, আমি 
রুমের বিরুদ্ধে একটি সেনাবাহিনী প্রেরণ করিতে ইচ্ছা করিয়াছি এবং তোমার কোন 
সন্তানকে ইহার সেনানায়ক নিয়োগ করিতে চাই। তুমি বল, কাহাকে সেনানায়ক নিয়োগ 
শুভ হইবে । সেই মহিলা বলিল, আমার এক সন্তান শৃগাল অপেক্ষা অধিক ধূর্ত এবং চিল 
অপেক্ষা অধিক হুশিয়ার । দ্বিতীয় সন্তান “ফারখান' সে শত্রুর বুক চিরিতে বর্শা অপেক্ষা 
অধিক কার্যকর । এর তৃতীয় “শাহরে রাজ’ সে সর্বাপেক্ষা জ্ঞানী। অতএব আপনি যাহাকে 
নিয়োগ করিলাম ৷ শাহরে রাজ সেনানায়ক নিযুক্ত হইবার পর, রূম অভিযানে রওয়ানা 
হইল এবং পারস্য সৈন্য পরিচালনা করিয়া রুমের উপর জয়লাভ করিল । রূমদিগকে 
হত্যা করিল এবং তাহাদের বসতী এবং বাগানসমূহ বীরান করিয়া ফেলিল। 

আবূ বকর ইব্‌ন আব্দুল্লাহ (রে) বলেন, এই হাদীসটি আমি আতা খুরাসানী (র)-এর 
নিকট বর্ণনা করিলে, তিনি আমাকে বলিলেন, তুকি কি শাম (সিরিয়া) দেশের শহরগুলি 
দেখিয়াছ। আমি বলিলাম জী না? তিনি বলিলেন, যদি তুমি এ শহরগুলি দেখিতে যাহা 
বীরান হইয়াছে এবং কর্তিত যাইতুন বৃক্ষও দেখিতে পাইতে । রাবী বলেন, ইহার পর 
শাম দেশে গমন করিয়া উহার অবস্থা স্বচক্ষে প্রত্যক্ষ করিলাম । আতা খুরাসানী (র) 
বলেন, ইয়াহইয়া ইব্‌ন ইয়ামুর (র) বর্ণনা করিয়াছেন, রূম সম্রাট একটি সেনাবাহিনী: 
প্রেরণ করিলেন এবং পারস্য সম্রাট কিসরা শাহ্‌রে রাজ নামক জেনারেলের নেতৃত্বে 
একদল সেনাবাহিনী প্রেরণ করিলেন। বুস্রা ও আযরয়াত নামক স্থানের মাঝে উভয় 
দলের মধ্যে যুদ্ধ সংঘটিত হইল এবং পারস্য বাহিনী রূম বাহিনীকে পরাস্ত করিল। 
ইহাতে মুশরিকরা তো আনন্দিত হইল, কিন্তু মুসলমানগণ দুঃখিত হইল । 

ইকরিমাহ (র) বলেন, একবার এক দল মুশরিক কতিপয় সাহাবায়ে কিরামের সহিত 
কথা প্রসংগে বলিল, তোমরা আসমানী কিতাবপ্রাপ্ত আর ইসরাঈলীরাও কিতাবপ্রাপ্ত। 
অপরপক্ষে আমরাও কিতাবপ্রাপ্ত নহি আর আমাদের ভাই পারস্যবাসীরা তোমাদের 
ভাইয়ের উপর জয় লাভ করিয়াছে, যদি তোমাদের সহিত আমাদের যুদ্ধ সংঘটিত হয় 
তবে আমরাও তোমাদের উপর জয়ী হইব । তখন এই আয়াতটি অবতীর্ণ হইল ৪ 


লাভ করিয়াছে বলিয়া তোমরা কি আনন্দে আত্মহারা হইয়াছ ? অত বেশী উৎফুল্ল হইও 


Contents 


সূরা রম ৫৯৭ 


না? আল্লাহ্‌ তোমাদের চক্ষু শীতল করিবেন না। আল্লাহ্র কসম, রূম পুনরায় 
পারস্যের উপর জয় লাভ করিবে । আমাদের নবী (সা)-ই আমাদিগকে এই খবর দান 
করিয়াছেন। উবাই ইব্‌ন খলফ ইহা শুনিয়া বলিল, হে আবূ ফুযাইল। তুমি মিথ্যা 
বলিয়াছ। তখন হযরত আবূ বকর (রা) চুপ রহিলেন না। তিনিও বলিলেন, হে আল্লাহ্‌র 
দুশমন! তুমি মিথ্যাবাদী । অতঃপর উবাই বলিল, আচ্ছা আমরা দশটি উটের উপর শর্ত 
সা নারির মাগার পরার রর লারা কর হকে রর 
তোমাকে দশটি উদ্ত্রী দিব । 

হযরত আবূ বকর (রা) বলিলেন, আচ্ছা তোমার শর্ত আমি গ্রহণ করিলাম । অতঃপর 
তিনি রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে উপস্থিত হইয়া ঘটনার উল্লেখ করিলেন। তখন 
রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, আমি তো তোমাদের তিন বৎসরের কথা বলি নাই। 
আমি যাহা বলিয়াছি এবং উহা তিন হইতে নয় বৎসর পর্যন্ত প্রয়োগ করা হয়। তুমি যাও 
এবং অধিক উন্ত্রী দানের কথা শর্ত করিয়া সময়ের মধ্যে পরিবর্ধন কর। হযরত আবু 
বকর (রা) উবাই ইব্‌ন খলফ-এর সহিত সাক্ষাৎ করিলেন। সে হযরত আবূ বকর 
(রা)-কে বলিল, সম্ভবত তুমি শর্ত করিয়া লজ্জিত হইয়াছ ? তিনি বলিলেন, আরে না, 
আমি আরো অধিক উন্ত্রী লইয়া সময় পরিবর্ধন করিতে চাই । নয় বৎসরের মধ্যে রম 
যদি পারস্যের উপর জয় লাভ না করে, তবে আমি তোমাকে একশতটি উদ্ত্রী দান করিব। 
উবাই বলিল, আচ্ছা ঠিক আছে, আমিও ইহাতে রাজী । অতঃপর রূম পারস্যের জয়লাভ 
করিল এবং মুসলমানগণ পারস্যের উপর প্রাধান্য বিস্তার করিল । 

ইকরিমাহ রে) বলেন, পারস্য রমের উপর জয়লাভ করিবার পর, একদিন পারস্য 
সেনাপতি “শাহ্‌রে রাজ’ এর ভাই ফারখান মদপানে লিপ্ত হইল। তখন সে তাহার 
সাথীদিগকে বলিল, আমি স্বপ্নে দেখিয়াছি যেন আমি পারস্যের সিংহাসন আরোহন 
করিয়াছি। পারস্য সম্রাট “কিস্রা' এর নিকট সংবাদটি পৌছাইতে আর বিলম্ব হইল না। 
তিনি “শাহ্‌রে রাজ’ এর নিকট এই মর্মে চিঠি লিখিলেন যে, আমার এই পত্র পৌঁছাইতেই 
তুমি 'ফারখান' এর শিরোচ্ছেদ করিয়া আমার নিকট প্রেরণ কর। পত্র প্রাপ্ত হইয়া “শাহ্‌রে 
রাজ’ সমাটের নিকট লিখিল। সম্রাট! আপনি ফারখানের ন্যায় বীরসেনা দ্বিতীয় আর এক 
জনকেও পাইবেন না। অতএব এই বিষয়ে আপনার ফয়সালা প্রত্যাহার করুন। পত্র 
পাপ্তির পর পারস্য সম্রাট তাহার নিকট পুনরায় এই মর্মে পত্র লিখিলেন যে, পারস্যে 
ফারখান এর বিকল্প বহু বীর বিদ্যমান। অতএব তুমি তাড়াতাড়ি তাহার শিরোচ্ছেদ 
করিয়া আমার নিকট প্রেরণ কর । “শাহরে রাজ’ এইবারও তাহার ভ্রাতা শিরোচ্ছেদ না 
করিয়া সম্রাটের সিদ্ধান্ত প্রত্যাহার করিবার জন্য অনুরোধ করিয়া পত্র লিখিল। কিন্তু 
সম্রাট তাহার প্রত্রের আর কোন উত্তর দান না করিয়া ক্রোধে উত্তেজিত হইয়া ঘোষণা 


Contents 


৫৯৮ তাফসীরে ইবনে কাছীর 


করিলেন, আমি “শাহের রাজ'-কে পদচ্যুত করিলাম এবং তাহার ভ্রাতা ফারখান কে 
তাহার স্থানে সেনাপতি নিযুক্ত করিলাম। এবং এই মর্মে তিনি একখানা পত্র লিখিয়া 
বিশেষ দূতের মাধ্যমে উহা শাহ্‌রে রাজের নিকট প্রেরণ করিলেন। ইহার সাথে সাথে 
একটি ছোট কাগজে ফারখানের নিকট ইহাও লিখিয়া পাঠাইলেন যে, তুমি ক্ষমতা 
গ্রহণের পরপরই শাহ্‌রে রাজকে হত্যা করিবে । শাহ্‌রে রাজ সম্রাটের অনুগত ছিল । 

সম্রাটের পত্র পাঠ করিয়া ক্ষমতা তাহার ভ্রাতার নিকট হস্তান্তর করিল। তাহার ভ্রাতা 
ক্ষমতা গ্রহণ করিবার পর সম্রাটের দূত এ পত্রখানা তাহার হাতে অর্পণ করিল । ফরখান 
উহা পাঠ করিয়া তাহার ভ্রাতা শাহ্‌্রে রাজকে হত্যার নির্দেশ দিল। তখন শাহ্‌রে রাজ 
তাহাকে বলিল, তুমি স্বীয় সিদ্ধান্ত কার্যকর করিতে ব্যস্ত হইও না। আমাকে একটু 
অসিয়্যত করিতে অবকাশ দাও । ফারখান ইহাতে সম্মত হইল । শাহ্‌রে রাজ তাহার সমস্ত 
দস্তাবীজ উপস্থিত করিল এবং উহা ফারখানের সম্মুখে রাখিয়া বলিল, দেখ, তোমাকে 
হত্যা করিবার জন্য আমার নিকট সম্রাটের এত নির্দেশ ছিল, কিন্তু আমি তাহার নির্দেশ 
প্রত্যাহারের জন্য বারবার অনুরোধ করিয়া তাহার নিকট পত্র লিখিয়াছি। কিন্তু আজ না 
তুমি সম্রাটের মাত্র একটি পত্র পাইয়া আমাকে হত্যা করিবার জন্য উদ্যত হইয়াছ। . 
শাহ্‌রে রাজের নামের সম্রাটের চিঠি পত্র পাঠ করিয়া ফারখানের চক্ষু খুলিয়া গেল। সে 

অতঃপর শাহ্‌রে রাজ রূম সম্রাটের এই মর্মে পত্র লিখিল যে, আপনার সহিত আমার 
বিশেষ প্রয়োজন । যাহা না তো আমি দূতের মাধ্যমে আপনার নিকট পেশ করিতে পারি 
আর না পত্র লিখিয়া আপনাকে জানাইতে পারি। সুতরাং আপনি আমাকে আপনার 
সাক্ষাৎ দান করুন। তবে আপনি আপনার সহিত পঞ্চাশ জন রূমী সেনা রাখিবেন, আমি 
ও আমার সহিত পঞ্চাশ জনের অতিরিক্ত পারস্য সেনা রাখিব না। কাহার নিকট একটি 
ছুরি ব্যতিত অন্য কোন অন্ত্র থাকিবে না। রূম সম্রাট সাক্ষাতে সম্মত হইলেন বটে, কিন্তু 
প্রেরণ করিলেন। তাহারা পূর্ণ তথ্য সংগ্রহ করিয়া সম্রাটের নিকট আসিয়া বলিল, শাহ্‌রে 
রাজের নিকট মাত্র পঞ্চাশ জন সৈন্যই আছে । 

অতঃপর উভয়েই একটি রেশমের তৈরী তাবুর মধ্যে নির্দিষ্ট স্থানে মিলিত হইলেন। 
উভয়ই একজন দোভাষীর ব্যবস্থা করিলেন। শাহ্‌রে রাজ দোভাষীর মাধ্যমে রূম 
সম্রাটকে বলিলেন, যাহারা আপনার নগরী সমূহকে তাহাদের কৌশল ও বীরত্বের দ্বারা 
বীরান ও উজাড় করিয়াছে তাহারা আমার দুই সহোদর ভাই। কিন্তু পারস্য সম্রাট 
‘কিস্রা’ এখন আমাদের প্রতি হিংসায় অবতীর্ণ হইয়াছেন। তিনি আমাকে প্রথম আমার 


৮ 
নী 


Contents 


সূরা রূম ৫৯৯ 


সু-কৌশলে আমার ভাইকে আমাকে হত্যা করিবার হুকুম জারী করেন। আমরা উভয়ই 
তাহার নির্দেশ অমান্য করিয়াছি । এখন আমাদের আন্তরিক ইচ্ছা, অথবা আপনার অনুগত 
সেনা হিসাবে তাহার বিরুদ্ধে যুদ্ধ করিব । রূম সম্রাট ইহাতে সম্মত হইয়া বলিলেন, 
আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন । 

অতঃপর একে অন্যের প্রতি ইশারা করিয়া বলিলেন, গোপন তথ্য দুইজনের মধ্যে 
সীমিত থাকা উচিৎ। তৃতীয় জনের মধ্যে উহা ছড়াইয়া পড়ে তখন আর উহা গোপন 
থাকে না। অতঃপর উভয়ই তাহাদের দোভাষীকে হত্যা করিয়া দিলেন। রাবী বলিলেন, 
এমনিভাবে আল্লাহ্‌ তা'আলা “কিস্রার' পতন ঘটাইলেন এবং তাহাকে ধংস করেন। 
পারস্য বিজয়ের সংবাদ হুদায়বিয়ার সন্ধিকালে রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া 
পৌছিল। মুসলমানগণ ইহা শ্রবণ করিয়া বড়ই খুশী হইলেন। এই হাদীসের বর্ণনা 
গারীব। 

আমরা এখন আলোচ্য সূরার কয়েকটি শব্দসমূহকে আলোচনা করিব 1741 ইহা 
মুকাত্তাআাত হরফ। সূরা 'বারাকার শুরুতে সবিস্তারে ইহার আলোচনা হইয়াছে। ₹'১১1| 
রূমের অধিবাসীরা ঈসা ইব্‌ন ইস্হাক ইব্‌ন ইব্রাহীম এর বংশধর এবং বনী ইসরাঈলের 
চাচাত ভাই। ইহাদিগকে “বানুল আসফার'ও বলা হয়। ইহারা ইউনানীদের ধর্মের 
অনুসারী ছিল এবং ইউনানীরা ছিল ইয়াফিস ইবৃন নৃহ-এর বংশধর এবং তুর্কিদের চাচাত 
ভাই। ইহারা সাতটি চলমান ও অস্থির নক্ষত্রের পুজা করিত । এবং উত্তর মেরুকে কিবলা 
মনে করিয়া এ দিকে মুখ ফিরাইয়া ইবাদত করিত ৷ ইহারা দামিশক্‌ শহরেও ভিত্তি রচনা 
করিয়াছিল । সেখানেই ইবাদতগাহ্‌ নির্মাণ করিয়াছিল, যাহার মিহ্রাব ছিল উত্তর মেরুর 
দিকে। 

হযরত ঈসা (আ)-এর নবুওয়তের তিনশত বৎসর পর্যন্তও রূমের অধিবাসীরা 
তাহাদের পুরাতন ধ্যান-ধারণা আঁকড়াইয়া ছিল। রুমের সর্বপ্রথম বাদশাহ যিনি 
ঈসায়ীধর্ম গ্রহণ করেন। তিনি হইলেন, “কুসতুনতীন ইবন কসতুনতীন’ ৷ তাহার মাতার 
নাম ছিল মারইয়াম । আল-হীলানায়াহ হিরান শহরের অধিবাসী ছিলেন। সর্বপ্রথম তিনিই 
' ঈসায়ী ধর্ম গ্রহণ করেন এবং তাহারই প্রচেষ্টাই তাহার পুত্র এ ধর্মগ্রহণ করে। তাহার পুত্র 
ছিলেন বড়ই জ্ঞানী ও দার্শনিক । তবে ইহাও অনেকেই জানিত যে, তিনি অন্তর দিয়া 
ঈসায়ী ধর্ম গ্রহণ করিয়াছিলেন না । তাহার সময় বহু খ্রিষ্টান একত্রিত হইয়া এবং তাহারা 


সহিত তাহাদের মুনাযারা হইল এবং বিশৃংখলার সৃষ্টি হইল যে, তা লিপিবদ্ধ করাও 
কঠিন। তিনশত আঠার জন পাদ্রী একত্রিত হইয়া তাহারা একখানা ধর্মগ্রন্থ সংকলন 
করিল এবং উহা তাহারা বাদশাহর নিকট পেশ করিল । 

উক্ত গ্রন্থে সন্নিবেশিত আকীদা ও বিশ্বাসই শাহী আকীদা ও বিশ্বাস হিসাবে বিবেচিত 
হইল ৷ ইহাকেই “আমানাতে কুরবা' বলা হয়। বস্তুতঃ যাহার ছিল “খিয়ানাতে হাকীবাহ’- 


Contents 


৬০০ তাফসীরে ইবনে কাছীর 


ঘৃণ্য খিয়ানত। এ সকল পাদ্ৰী বাদশার জন্য আইনগন্থ রচনা করিল । তাহারা এ গ্রন্থে 
হযরত ঈসা (আ)-এর ধর্মে পরিবর্তন ও পরিবর্ধন করিল এবং তাহাদের ইচ্ছা মাফিক 
ধর্মীয় বিধান তৈয়ার করিল। এই সময় তাহারা পূর্বদিকে ফিরিয়া সালাত পড়িতে শুরু 
করিল । শনিবার পরিবর্তে রবিবারকে ইবাদতের দিন ধার্য করিল । ক্রুসের পূজা করিতে 
লাগিল এবং শূকর কে হালাল মনে করিল। ইহা ছাড়া তাহারা বহু ঈদপর্ব নির্ধারণ 
করিল । যেমন ক্রুসের ঈদ পর্ব কদরাম, গিতাস এর ঈদ পর্ব ইত্যাদি । এ সকল 
পাদ্রীগণকে কয়েক স্তরে ভাগ করিল এবং রূহবানিয়াত ও সংসারত্যাগী হওয়ার জন্য 
গুরুতর বিদ্“আতও আবিষ্কার করিল। 


বাদশাহ তাহাদের জন্য বহু গীর্জা নির্মাণ করিল এবং তাহারা নিজের নামানুসারে 
কুসতুনতুনীয়াহ নগরীর ভিত্তি রচনা করিল । বর্ণিত আছে, তাহারই আমলে বার হাজার 
গির্জা নির্মাণ করা হয় এবং তিনটি মিহরাব বিশিষ্ট বাইতে লাহ্মও নির্মাণ করা হয়। আর 
তাহার মাতাও প্রসিদ্ধ কুমামাহ গির্জা নির্মাণ করেন এবং বাদশার ধর্মের অনুসারী ছিল 
বলিয়া এ সকল পাদ্রীগণকে “মালিকিয়াহ' বলা হইত। ইহার পর ইয়াকুবীয়াহ 
নাসতুরীয়াহ নামে নানা ফিরকাহ ও সম্প্রদায়ের জন্ম হয়। যেমন রাসূলুল্লাহ (সা) ইরশাদ 
করিয়াছেন 88৪১ (৮১১ ০১১৪। ১/12 1১3,551 ০45! তাহারা বাহাত্তার সম্প্রদায় 
বিভক্ত হইয়াছিল। মোটকথা তাহারা ঈসায়ী ধর্মাবলম্বন করিয়া রহিল। এবং তাহাদের 
সাম্রাজ্য টিকিয়া রহিল । কায়্‌সার উপাধি ধারণ করিয়া একের পর এক সম্রাট সাম্রাজ্য 
পরিচালনা করিলেন এবং তাহাদের সর্বশেষ সম্বাট হইলেন হিরাকল। তিনি ছিলেন, 
জ্ঞান-বুদ্ধি ও দুরদর্শিতায় রম সম্রাটের মধ্যে অনন্য । তিনি রূম সম্রাটকে বহু দূর পর্যন্ত 
বিস্তার করিলেন । 

অপরপক্ষে পারস্য সম্রাট কিস্রা তাহার প্রতিদ্বন্দি ছিলেন । বহু ছোট ছোট রাষ্ট্র যথা 
ইরাক ও খুরাসান ইত্যাদি তাহার সমর্থক ছিল। তাহার সম্রাজ্য ফয়সালের সাম্রাজ্য 
আয়াতনে বড় ছিল। পারস্য বাসীরা ছিল অগ্নিউপাসক। তাহারা অগ্নি পূজা করিত। 
ইকরিমাহ (র) কর্তৃক বর্ণিত উপরোল্লিখিত রিওয়ায়েত দ্বারা বুঝা যায় যে, ‘কায়সার’ এর 
বিরুদ্ধে স্বয়ং কিস্রা যুদ্ধ করেন নাই বরং তিনি অন্য সেনানায়কের মাধ্যমে “কায়সার' 
কে পরাজিত করিয়াছিলেন। কিন্তু যাহা অধিক প্রসিদ্ধ উহা হইল স্বয়ং কিস্রাই 
কায়সার-এর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করিয়াছিলেন এবং তাহার বিশাল সম্রাজ্য জয় 
করিয়া তাহাকে “কুসতুনতুনীয়ায়' অবরুদ্ধ করিয়া রাখিয়াছিলেন। কায়সারে রূম হিরাকল 
দীর্ঘকাল উক্ত শহরে অবরুদ্ধ রহিলেন। রূমবাসীরা তাহাকে অত্যন্ত সম্মান করিত। 
অতএব “কিস্রার” এর পক্ষে কুসতুনতুনীয়া জয় করা সম্ভব হইল না। 

ইহার একটি কারণ ইহাও ছিল যে, কুসতুনতুনীয়া শহরে প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অতি 
মযবুত। উহার একটি স্থলভাগ থাকিলে ও অপরদিকে ছিল সমুদ্র! অতএব উহার মধ্যে 


Contents 


সূরা রাম ৬০১ 


অবরুদ্ধ নাগরিক ও সৈন্যদের জন্য সমুদ্র পথে রসদ পৌঁছান সহজ ছিল। অবরোধ দীর্ঘ 
হইলে, রূম সম্রাট একটি কৌশল উদ্ভাবন করিলেন। তিনি কিস্রার নিকট এই প্রস্তাব 
দিলেন। আপনি যেই মাল ইচ্ছা করেন আমার নিকট হইতে গ্রহণ করিয়া এবং যেই শর্ত 
ইচ্ছা আমার প্রতি আরোপ করিয়া আমার সহিত সন্ধি করুন। কিস্রা “কায়সার এই 
প্রস্তাবে সন্তুষ্ট হইলেন এবং তাহার নিকট হইতে এত মাল তলব করিলেন যে, দুনিয়ার 
বাদশাহর পক্ষেই উহা দেওয়া সম্ভব ছিল না। কিন্তু ‘কায়সার’ তাহার সমস্ত দাবী মানিয়া 
লইলেন এবং তাহাকে এই ধারণা দিলেন যে, তাহার নিকট তাহার দাবী পূর্ণ করিবার 
সমস্ত ধন-সম্পদ মওজুদ আছে। তিনি যে অসম্ভব দাবি করিয়াছেন, ইহা কায়সারে রূম 
হিরাকল তাহার সল্প বুদ্ধিতার পরিমাপ করিয়া লইলেন। তিনি যে, এত বিশাল ধন 
সম্পদের দাবী করিয়াছেন সারা বিশ্বের সকল বাদশাহ একত্রিত হইয়া উহার এক 
দশমাংশ দিতে অক্ষম ৷ 

সম্রাট হিরাকল “কিস্রার' নির্বদ্ধিতা বুঝিতে পারিয়া তাহার নিকট এই অনুরোধ 
জানাইলেন যে, তিনি যেন তাহার চাহিদা পূর্ণ করিবার জন্য তাহাকে শাম (সিরিয়া) 
দেশে গমন করার অনুমতি দান করেন । তথায় গমন করিয়া তিনি তাহার ধন-ভান্ডার 
সমূহ হইতে ধন-সম্পদ সঞ্চয় করিয়া তাহার এই দাবী পূর্ণ করিবেন। পারস্য সম্রাট 
তাহাকে কুসতনতুনীয়া ত্যাগ করিয়া তাহাকে শাম দেশে গমন করিবার অনুমতি দিলেন । 
অতঃপর কুসতুনতুনীয়া নগরী ত্যাগ করিবার জন্য যখন হিরাকল মন স্থির করিলেন, 
তখন তিনি তাহার স্বজাতি লোকদিগকে একত্রিত করিয়া বলিলেন, আমি এক অতি 
গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্য আমার কিছু সৈন্য সহ এই নগরী ত্যাগ করিতেছি। যদি আমি 
এক বৎসরের মধ্যে পুনরায় ফিরিয়া আসিতে পারি, তবে তো আমি তোমাদের সম্রাট 
থাকিব। নচেৎ তোমরা তোমাদের বাদশাহ মনোনয়নে পূর্ণ স্বাধীন ইচ্ছা করিলে তোমরা 
আমাকে বাদশাহ মান্য করিয়া থাকিতে পার আর তোমরা ইচ্ছা করিলে আমি ছাড়া অন্য 
কাহাকে তোমাদের জন্য বাদশাহ নিযুক্ত করিতে পারিবে । বাদশাহর এই বক্তব্য শেষ 
করিতেই তাহারা বলিল, আপনি আমরণ আমাদের বাদশাহ । আপনি দশ বৎসরও যদি 
আমাদের নিকট হইতে দূরে থাকেন, তবু আপনারই হুকুম পালন করিয়া আমরা চলিব। 

সম্রাট হিরাকল যখন কুস্তুনতুনীয়া ত্যাগ করিলেন, তখন তিনি একটি ক্ষুদ্র 
সেনাবাহিনী লইয়া নীরবে বাহির হইয়া গেলেন। পারস্য সম্রাট হিরাকলের বিশাল ধন 
রাশি পাইবার আশায় কুসতুনতুনীয়াই রহিয়া গেলেন। কিন্তু হিরাকল তাহার সেনাবাহিনী 
লইয়া অতিদ্রত পারস্য সিমান্তে উপনীত হইলেন। তিনি আকস্মিকভাবে তথায় গণহত্যা 
শুরু করিলেন। সাধারণ মানুষের পক্ষে তাহার মুকাবিলা করা সম্ভব হইল না। অল্প 
সংখ্যক যেই সৈন্য তথায় অবশিষ্ট ছিল তিনি তাহাদিগকে এবং যুদ্ধের সকল উপযুক্ত 


ইব্‌ন কাছীর__৭৬ (৮ম) 


Contents 


৬০২ তাফসীরে ইবনে কাছীর 


গেলেন । তথায় অবস্থানকারী সেনাদলকে তিনি হত্যা করিয়া সকল ধনভান্ডার লুষ্ঠন 
করিলেন সকল মহিলাকে গ্রেপ্তার করিলেন এবং “কিসরার' রাজকুমারকে কয়েদে ভরিয়া 
তাহার মাথা মুড়িয়া দিলেন। রাজপ্রাসাদের মহিলাগণকে গ্রেপ্তার করিলেন । 

রাজকুমারের মাথা মুড়িবার পর তাহাকে গাধার উপর আরোহন করাইয়া রাজ 
প্রাসাদের মহিলাগণ সহ অপমান করাবস্থায় কিস্রার নিকট প্রেরণ করিলেন । এবং তিনি 
তাহাকে লিখিয়া জানাইলেন, এই হইল আপনার সেই পার্থিব বস্তু, যাহার দাবী আপনি 
আমার নিকট করিয়াছিলেন। আপনি ইহা গ্রহণ করুন। পারস্য সম্রাট কিস্রার পক্ষে এই 
পরিস্থিতি ছিল সম্পূর্ণ অকল্পনীয় ও অসহনীয় । তিনি ব্যাথাতুর হইয়া পড়িলেন যাহা 
আল্লাহ্‌ ছাড়া আর কাহারো পক্ষে অনুভব করিবার উপায় নাই। কিস্রা অতিশয় ক্ষুদ্ধ ও 
ক্রদ্ধ হইয়া কুসতুনতুনীয়া শহরের উপর ভীষণ আক্রমণ করিলেন, কিন্তু তিনি সফল 
হইতে পারিলেন না। 

অতঃপর তিনি রূম সম্রাট হিরাকলের পথরুদ্ধ করিবার মানসে জাইহুন নদীর দিকে 
অগ্রসর হইলেন। কারণ কুসতুনতুনীয়া পৌঁছাইবার জন্য হিরাকলের এই পথ আক্রমণ 
ছাড়া আর কোন উপায় ছিল না। কিন্তু তিনি যখন কিস্রার অগ্রসর হইবার কথা জানিতে 
পারিলেন, তখন এক নতুন কৌশল অবলম্বন করিলেন । তিনি জাইহুন নদীর মুখে তাহার 
সৈন্য সামন্ত রাখিয়া একটি ক্ষুদ্র সৈন্যবাহিনী লইয়া নদীর তীর ঘেসিয়া নদীর উজানে 
একদিন ও রাত্রের দূরত্বে চলিলেন। এবং ঘাস, উট, ঘোড়ার গোবর সাথে লইয়া 
গেলেন। একদিন এক রাত্রের গন্তব্যস্থলে পৌছিয়া এ সকল ঘাস ও গোবর নদীতে 
নিক্ষেপ করিবার নির্দেশ দিলেন, পানির প্রবাহে যখন এ সকল ঘাস ও গোবর কিস্রার 
সৈন্যের নিকট পৌছাইল তখন তাহারা মনে করিল হিরাকলর সেনাবাহিনী এই স্থান 
হইয়া নদী অতিক্রম করিয়াছে । অতঃপর কিস্রা এ স্থান ত্যাগ করিয়া হিরাকলের 
সেনাবাহিনীর সন্ধানে অগ্রসর হইলেন । 

জাইহুন নদীর মুখ কিস্রার সৈন্যের জন্য মুক্ত হইল । এই অবকাশে হিরাকল তাহার 
সেনাবাহিনীর সহিত মিলিত হইয়া নদী পার হইয়া গেলেন। অতঃপর তিনি ভিন্ন পথ 
ধরিয়া দ্রুত অগ্রসর হইয়া চলিলেন। কিস্রা ও তাহার সেনাবাহিনীকে এড়াইয়া তিনি 
কুসতুনতুনীয়া শহরে প্রবেশ করিলেন। এ দিন ছিল নাসারাদের জন্য একটি বড় খুশী ও 
উৎসরেব দিন। কিস্রা ও তাহার সেনাবাহিনী অতিশয় বিব্রত হইয়া পড়িল। এখন 
তাহারা যে কি করিবে উহা বুঝিয়া উঠিতে পারিল না। রূম হইতে তাহারা বঞ্চিত আর 
অন্য দিকে তাহাদের নিজেদের দেশ ও শহরসমূহ রূমীদের হাতে বিধ্বস্ত হইল । তাহারা 
তাহাদের সকল ধনভান্ডার লুণ্ঠন করিয়াছে ও তাহাদের সন্তান সন্ততি ও মহিলাকে গ্রেপ্তার 
করিয়াছে। ইহাই হইল পারস্যের উপর রূমের বিজয় । এই বিজয় সংঘটিত হইল রূম 
বিজয়ের নয় বৎসর পরে । 


Contents 


সূরা রূম ৬০৩ 


আযরুআত ও বুস্রা এর যুদ্ধে পারস্য রূমের উপর জয় লাভ করিয়াছিল । এই দুইটি 
স্থান সিরিয়ার এ অংশে যাহা হিজাযের সীমান্তে অবস্থিত ছিল। হযরত ইব্‌ন আব্বাস 
(রা) ও ইকরিমাম হইতে বর্ণিত। মুজাহিদ (র) বলেন, এ ঘটনাটি ঘটিয়াছিল জাঝিরা 
নামক স্থানে । আর রূমের এ স্থানটি ছিল পারস্য সীমান্তের নিকটবর্তী । 

অতঃপর নয় বৎসর পরে পারস্য রুমের উপর জয় লাভ করে । আরবী ভাষায় ০০, 
শব্দটি তিন হইতে নয় পর্যন্ত সংখ্যা পর্যন্ত ব্যবহৃত হয়। ইমাম তিরমিযী ও ইব্‌ন জরীর 
আয়াতের €-১ শব্দের অনুরূপ তাফসীর করিয়াছেন। 


ইমাম তিরমিযী ও ইব্‌ন জবীর (র) আব্দুল্লাহ ইব্‌ন আব্দুর রহমান জুমাহী (র) ..... 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) হযরত আবূ বকর 
(রা) বলিলেন, হে আবু বকর! তুমি মুশরিকদের সহিত শর্ত করিবার সময় সতর্কতা 
অবলম্বন করিলে না কেন? ১, শব্দের ব্যবহার তো তিন থেকে দশ পর্যন্ত হয়ে থাকে । 
ইমাম তিরমিযী (র) এই হাদীসটি বর্ণনা করিয়া বলেন, ইহা অত্র সূত্রে হাসান ও গারীব। 

55 ১৭৪0৪ ১০,১১ 411 ইহার পূর্বে ও পরে যাবতীয় ক্ষমতা কেবল 
আল্লাহর-ই। 4: ও ১১; শবদদয়কে ইযাফ শুন্য করিয়া পেশ দেওয়া হইয়াছে 


২111 ১১০০ 0৮৮] ০১১: ১৬৪ আর সেই দিন পারস্যের উপর রূমকে 
আল্লাহ্‌ সাহায্যের কারণে ছা উৎফুল্ম হইবে । কারণ পারস্যবাসীরা ছিল 
অগ্নিউপাসক । বহু উলামায়ে কিরামের মত পারস্য বিজয়ের ঘটনাটি ছিল বদর যুদ্ধের 
দিনে। ইব্‌ন আববাস (রা) সাওরী ও সুদ্দী রে) এইমত পোষণ করেন। ইমাম তিরমিযী 
ইব্‌ন জরীর ও ইব্‌ন আবু হাতিম, হযরত আবু সাঈদ (রা) হইতে বর্ণনা করেন, “যেই 
দিন বদর যুদ্ধ সংঘটিত হইল সেই দিনই রূম পারস্যের উপর জয় লাভ করিল । ইহাতে 
রা রা নার্ত না সর 


না ৫ রি নে 


দিব, 

“সেই দিন মু'মিনগণ ও আল্লাহ্র সাহায্যে বড়ই আনন্দিত হইবে। তিনি যাহাকে 
ইচ্ছা সাহায্য করেন, তিনি প্রবল প্ররাক্রান্ত ও পরম দয়ালু”। অন্যান্য তাফসীরকারগণ 
ইকরিমাম, যুহরী, কাতাদাহ (র) এবং আরো অনেকে এই মত প্রকাশ করিয়াছেন । 
তাহাদের কেহ কেহ এই মতের পক্ষে এই যুক্তি পেশ করিয়াছেন যে, হিরাকল মানত 
করিয়াছিলেন যে, যদি রূম পারস্যের উপর জয় লাভ করিতে পারেন তবে তিনি পদব্রজে 
‘বাইতুল মুকাদ্দাস' গমন করিবেন। জয়লাভ করিবার পর তিনি তাহার মানত পূরণ 


Contents 


৬০৪ তাফসীরে ইবনে কাছীর 


করিয়াছিলেন। এবং তথায় অবস্থানরত অবস্থায়ই রাসূলুল্লাহ (সা)-এর চিঠি তাহার 
হস্তগত হইয়াছিল । 

রাসূলুল্লাহ (সা) হযরত দাহিয়াহ কালবী (রা)-এর মাধ্যমে ‘বুস্রা' এর শাসনকর্তার 
নিকট পৌছাইয়া' ছিলেন এবং তিনি হিরাকলের নিকট উহা হস্তান্তর করিয়াছিলেন । 
রাসূলুল্লাহ (সা)-এর চিঠি তাহার হস্তগত হইলে সিরিয়া অবস্থানরত হিজাযী 
বাসিন্দাগণকে তাহার দরবারে উপস্থিত করিলেন। তাহাদের মধ্যে আবূ সুফিয়ান ইবন 
হারৰ এবং আরো কিছু সন্্রাত্ত কুরাইশ ছিল। হিরাকল তাহাদের সকলকে তাহার সম্মুখে 
বসাইলেন এবং জিজ্ঞাসা করিলেন তোমাদের এই ব্যক্তি নবুওয়াতের দাবী করিতেছে 
তাহার সর্বাপেক্ষা নিকটবর্তী আত্মীয় কে? তখন আবু সুফিয়ান বলিলেন, আমি । হিরাকল 
তাহার সাথীগণকে তাহার পশ্চাতে বসাইয়া বলিলেন, আমি এই ব্যক্তির নিকট কিছু প্রশ্ন 
করিব। যদি সে উহার জবাবে মিথ্যা কথা বলে, তবে তোমরা তাহার কথা অস্বীকার 
করিবে । আবু সুফিয়ান বলেন, আল্লাহ্‌র কসম, যদি আমার আশংকা না হইত যে আমি 
মিথ্যা বলিলে এ সকল লোক আমার মিথ্যা বলিয়া দিবে, তবে অর্শ্যই আমি মিথ্যা 
বলিতাম। 

অতঃপর হিরাকল তাহার (রাসূলুল্লাহ) বংশ ও তাহার গুণাবলী সম্পর্কে আমাকে 
জিজ্ঞাসা করিলেন। তিনি সেই সকল প্রশ্ন করিয়াছিলেন উহার একটি তিনি (রাসূলুল্লাহ) 
কি কোন চুক্তি ভংগ করেন ? আবু সুফিয়ান বলিলেন,'আমি বলিলাম, জী না। তবে 
তাহার ও আমাদের মধ্যে বর্তমান যুদ্ধ না করিবার দশ বৎসরের একটি চুক্তি স্বাক্ষরিত 
হইয়াছে । জানি না তিনি এই চুক্তি রক্ষা করিবেন কিনা ? রাবী বলেন, হুদাইবিয়া নামক 
স্থানে রাসূলুল্লাহ (সা) কুরাইশদের মধ্যে দশ বৎসর পর্যন্ত যুদ্ধ না করিবার যে সন্ধি 
পারস্য বিজয় সংঘটিত হইয়াছিল বলিয়া দাবী করেন, তাহারা এই ঘটনাকে দলীল 
হিসাবে পেশ করেন। কারণ কায়সারে রূম হিরাকল হুদাইবিয়ার সন্ধির পরেই তাহার 
মানত পূর্ণ করিয়াছিলেন । 

কিন্তু যাহারা প্রথম মতের সমর্থক তাহারা এই দলীলের জবাবে বলেন, রূম বিধস্ত 
হইয়া গিয়াছিল। অতএব পারস্যের উপর রূমের জয়লাভ করিবার পরও সম্রাট 
হিরাকলের পক্ষে তাৎক্ষণিকভাবে তাহার মানত পূর্ণ করা সম্ভব ছিল না। বরং তিনি 
পারস্যের উপর জয়লাভ করিবার পর চার পর্যন্ত দেশের বিধস্ত শহরগুলি পূর্ণ নির্মাণ 
করিয়া ও দেশে শান্তি শৃংখলা পুনরায় ফিরাইয়া আনিবার পরই তাহার মানত পূর্ণ 
করিয়াছিলেন । পারস্যের উপর রূম যখন জয়লাভ করিয়াছিল ? উলামায়ে কিরামের কাছে 
ইহা এমন কোন গুরুত্বপূর্ণ বিষয় নহে, তবে ইহা সত্য যে পারস্য যখন রূমের উপর 


Contents 


সূরা রূম ৬০৫ 


জয়লাভ করিয়াছিল, তখন মুসলমানগণ ব্যথিত হইয়াছিল । কিন্তু পরবর্তীকালে যখন রূম 
পারস্যের উপর জয়লাভ করিয়াছিল তখন মুসলমানগণ অতি উৎফুল্প হইয়াছিল। কারণ, 
তাহারা আর যাহাই হউক না কেন, মুসলমানদের সহিত তাহাদের অন্তত এতটুকু সম্পর্ক 
ছিল যে, তাহারা মুসলমানগণের মত আসমানী কিতাবপ্রাপ্ত। অতএব অগ্নি উপাসকদের 
তুলনায় মুগলমানদের অধিক শিকটবর্া। যেমন ইরশাদ হইয়াছে ঃ 
1 €₹5 5305 2৮41155১০00 ১১1৬০ wlll ss 1০৬২৯, 
- 01177 sri ll [915 ১2311 SS +৫2১81 ১৯5 

“হে মুহাম্মদ! মুমিনদের সহিত সর্বাপেক্ষা বেশী শত্রুতা পোষণকারী তুমি ইয়াহুদী ও 
হইতে মুমিনদের অধিক নিকটবর্তী পাইবে” । (সূরা মায়িদা 8 ৮১) 

আর আলোচ্য আয়াতে ইরশাদ হইয়াছে, যেই দিন রূম পারস্যের উপর জয়লাভ 
করিবে সেই দিন মুসলমানগণ ঈসায়ীদের উপর আল্লাহ্র সাহায্যের কারণে আনন্দিত 
হইবে। ইবৃন আবু হাতিম (র) বলেন, আবু যুর‘আহ (র) ..... যুবাইর কিলাবী (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, নীলার পরানের সারা পারার যারা 
বিজয় আমি দেখিয়াছি, আবার রূম ও পারস্য উপর মুসলমানদের বিজয় আমি 
দেখিয়াছি । এবং এই সকল ঘটনা চল্লিশ বৎসরের মধ্যে সংঘটিত হইয়াছে । 

১৯: ১১|। ৬৯১ আল্লাহ্‌ তা'আলা তাহার শত্রুদের উপর প্রতিশোধ গ্রহণে 
প্রবল পরাক্রান্ত এবং তাহার মুমিন বান্দাগণের প্রতি পরম দয়ালু । 


১5) 2111 (51 94111 59 হে মুহাম্মদ! এই যে সংবাদ আমি তোমাকে 
দিয়াছি যে, পারস্যের উপর রূম জয়লাভ করিবে । ইহা আল্লাহ্‌র পক্ষ হইতে একটি সত্য 
ওয়াদা যাহা যথাযথভাবে পালিত হইবে । রূম পারস্যের উপর অবশ্যই জয়ী হইবে। 
কারণ আল্লাহ্‌র ইহাই চিরচারিত বিধান যে, দুইটি বিবাধমান দলের যেই দল সত্যের 
অধিক নিকটবর্তী, তিনি তাহাদের সাহায্য করেন। এবং পরিণাম তাহার শুভ হয়। 

৯০1১9 নি 81 2415 কিন্তু অধিকাংশ লোকই ইহা বুঝে না। 
ইনসাফের ভিত্তিতে আল্লাহর যাবতীয় কর্মকান্ডে কি হিক্মত ও নিগৃঢ় রহিয়াছে! 

১91৬2 ৪১১ oe pas Ul ipl ৩১ ০ 1৯১ ১; পাৰ্থিব জীবনের 
যাগ টুর কাতার এর বরে কিছু লোৰ নৰা তিতা খাৰৰ 
অর্থাৎ তাহারা এ সকল কাফির ও মুশরিক ইহাই তো খুব ভাল বুঝে যে, পার্থিব ধন 
সম্পদ কি উপায়ে উপার্জন করিতে হইবে, কিসে তাহারা ক্ষতিগ্রস্থ হইবে, কিসের 
সাহায্যই বা তাহারা লাভবান হইবে ইহা সম্পর্কে তাহারা সজাগ ও তীক্ষু দৃষ্টির অধিকারী 
কিন্তু তাহারা দ্বীনী বিষয় সম্পর্কে এবং পরকালে যাহা তাহাদের জন্য উপকারী হইবে 


Contents 


৬০৬ তাফসীরে ইবনে কাছীর 


সেই বিষয়ে সম্পূর্ণ গাফেল ও উদাসীন । সেই বিষয়ে তাহাদের কোন চিন্তা ভাবনা নাই । 
হযরত হাসান বাসরী (র) বলেন, আল্লাহ্র কসম, দুনিয়ার ব্যাপারে তোমাদের মধ্যে 
কেহ কেহ এতই বিজ্ঞ যে নখের উপর দিরহাম উলট-পালট করিয়াই ইহা বলিতে পারে 
যে, ইহার ওজন কি হইবে । কিন্তু সে সঠিকভাবে সালাত পড়িতে সক্ষম নহে। হযরত 
ইব্‌ন আব্বাস (রা) 811... 1১১51 ১+১১]| ১০১৯1 ১155 এর এই ব্যাখ্যা 
করিয়াছেন কাফিররা দুনিয়ায় আবাদ করিতে ও পার্থিব উন্নতি সাধান করা তো খুবই 
বুঝে, কিন্তু দীন সম্পর্কে তাহারা মুর্খ । 


dt de । ॥ Su MY শার্ট & 2৮, & ০574 উর লো 
৮১১9 ১৪০০৭ 4৩0 ৩৮ ro att) ($919024-451 ‘A 
Loz, bo had ০৫ 22 ৬ Ar ৬০৮৮৮ 
AON om LES 019 se ০19 ০৬ ১ ০৫৩9 
cou Los পতিত তারি 
৩১৮৩৪) sl 
SAN het us AANA ১ 5৩ ৮০৮৯, ৪০4৫ ২ ৬০৩ হি DAMA 
১০) ৯৮ IU As e482 ০১১১ 5 mt 9) 1 
APs ৭ ৪০৬ “1446 ALA 2, ০১ ৮ $ $-৫ 
৬১১৮9 ০১১১) 19১01 9 i ae ABE AS 
চিন শর্ট পীর পা পারি \ 75 & PPS চে & টিটি পরি DADA gy দাগ ও 
40) ৩৮ as cod tn) rts 29৮ ০ SS 
99. 8 $ ২ & পাশ bu To $ ২ 8 ০577 ed 
ONE AN ৯৬ CRS tl 
ধা 11 ৬০৯ 77 ES re LAAT 8 কড়ি পতি ও তা oH 2 
4০) ০০2১19০75০1 9৮909 fl ০০০ 4০ ০৬১০)" 
শর্ট sf & শর্ট 6 Sf & Po 
st be HT 
অনুবাদ ঃ (৮) উহারা কি নিজদিগের অন্তরে ভাবিয়া দেখে না আল্লাহ আকাশমন্ডলী 
পৃথিবী ও উহাদিগের অন্তর্বতী সকল কিছু সৃষ্টি করিয়াছেন যথাযথভাবেই আর এক 


নির্দিষ্ট কালের জন্য । কিন্তু মানুষের মধ্যে অনেকেই তাহাদিগের প্রতিপালকের 
সাক্ষাতে অবিশ্বাসী । (৯) তাহারা কি পৃথিবীতে ভ্রমণ করেন না, তাহা হইলে দেখিত 


Contents 


সূরা রূম ৬০৭ 


যে তাহাদিগের পূ্ববর্তীদিগের কি পরিণাম হইয়াছে। শক্তিতে তাহারা ছিল 
উহাদিগের অপেক্ষা প্রবল, তাহারা জমি চাষ করিত, তাহারা উহা আবাদ করিত 
উহাদিগের অপেক্ষা অধিক । তাহাদিগের নিকট আসিয়াছিল তাহাদিগের রাসূলগণ 
সুস্পষ্ট নির্দশন সহ, বস্তুত উহাদিগের প্রতি যুলুম করা আল্লাহ্র কাজ ছিল না । উহারা 
নিজেরাই নিজদিগের প্রতি যুলুম করিয়াছিল। (১০) অতঃপর যাহারা মন্দকর্ম 
করিয়াছিল, তাহাদিগের পরিণাম হইয়াছে মন্দ। কারণ তাহারা আল্লাহ্‌র আয়াত 
প্রত্যাখ্যান করিত এবং উহা লইয়া ঠাট্টা-বিদ্রুপ করিত । 


তাফসীর ৪ আল্লাহ্‌ তা'য়ালা সদা বিদ্যমান, কেবল তিনিই সকল মাখলুকের 
সৃষ্টিকর্তা । তিনি ব্যতিত আর কোন ইলাহ নাই। তিনি ছাড়া আর কোন প্রতিপালকও 
নাই। এই সকল বিষয় প্রমাণ করে এমন কোন মাখলৃকাত সম্পর্কে চিন্তা ভাবনা করিবার 
জন্য আল্লাহ্‌ সতর্ক করিয়া বলেন। 


| 1 152853491 তাহারা কি মনে মনে চিন্তা করে না যে, উর্ধলোক ও 
অধঃলোকের যাবতীয় বস্তু এবং উভয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত আল্লাহ্‌র নানা প্রকার 
মাখলুকাত আল্লাহ্‌র কুদ্রত ও অসীম ক্ষমতার নির্দশন। তিনি এ সকল মাখলুকাত 
অনর্থক সৃষ্টি করেন নাই বরং এক বিশেষ রহস্যের ভিত্তিতে সৃষ্টি করিয়াছেন। এবং 
তাহাদিগকে এক নির্দিষ্ট সময়ের জন্য অর্থাৎ কিয়ামত পর্যন্ত সৃষ্টি করিয়াছেন । 

08] (45 LES oY 251 015 

কিন্তু অধিকাংশই লোকই আল্লাহ্র সহিত সাক্ষাতের অর্থাৎ কিয়ামত দিবসকে 
অস্বীকার করে । অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহার পক্ষ হইতে আধিয়ায়ে কিরাম সুস্পষ্ট 
দলীল প্রমাণসহ যেই জীবন বিধান তাহাদের নিকট প্রেরণ করিয়াছেন, উহার সত্যতার 
ঘোষণা করিয়াছেন। আহ্বিয়ায়ে কিরামের আনীত জীবন বিধান সত্য বলিয়াই পূর্বকালে 
যেই সকল লোক উহাকে মিথ্যা বলিয়া অস্বীকার করিয়াছিল, আল্লাহ্‌ তাহাদিগকে ধ্বংস 
করিয়া ছিলেন। অপরপক্ষে যাহারা উহার সত্য বলিয়া মানিয়াছিল তাহাদিগকে শাস্তি 
হইতে রক্ষা করিয়াছিলেন। ইরশাদ হইয়াছে $ 

4১০ SE 2০ ETE TELS oH 0১৮০ মি 
তাহারা কি তাহাদের জ্ঞান জাগ্রত করিয়া ভূপৃষ্টে ভ্রমণ করিয়া দেখে না যে, আম্বিয়া 
কিরামের কথা অমান্য করিয়া তাহারা কি অশুভ পরিণামের শিকার হইয়াছিল । 

255 ১৫১০ 511,544 অথচ, পূর্ববর্তী সেই সকল উম্মাত কুরাইশ কাফিরদের 
তুলনায় অধিক শক্তির অধিকারী ছিল, তাহাদের ধন সম্পদ সন্তান সন্ততিও ছিল বেশী। 


Contents 


৬০৮ তাফসীরে ইবনে কাছীর 


পৃথিবীতে তাহাদের যেই শক্তি ছিল যেই ধন সম্পদের অধিকারী ছিল উহার এক 
দশমাংশের অধিকারীও তোমরা নও । তাহারা তোমাদের তুলনায় অধিক বয়সপ্রাপ্ত ছিল । 
তোমাদের তুলনায় অধিক ক্ষেত ক্ষামার করিত । ধন-সম্পদের অধিকারী ও তাহারা 
তোমাদের তুলনায় বেশী ছিল। এতদ্বসত্তেও তাহাদের নিকট আল্লাহ্র পক্ষ হইতে 
আশ্বিয়ায়ে কিরামের আগমন যখন ঘটিল তখন তাহারা পার্থিব জনবল ও ধনবলের 

₹কারে আত্মবিস্তৃত হইয়া উহা অস্বীকার করিয়া ছিল। ফলে আল্লাহ্‌ তাহাদিগকে এমন 
কঠোরভাবে পাকড়াও করিলেন যে, কেহই তাহাদিগকে রক্ষা করিতে সক্ষম হইল না। 
তাহাদিগের ধন-সম্পদ ও জনশক্তি কিছুই আল্লাহ্‌র শাস্তিকে ঠেকাইতে পারিল না। বিন্দু 
পরিমাণ শাস্তি প্রতিরোধ করিতেও উহা কোন কাজেই আসিল না। কিন্তু আল্লাহ্‌ যেই 
শাস্তির মধ্যে তাহাদিগকে গ্রেপ্তার করিয়াছিলেন, উহাতে তিনি সামান্য এতটুকুও অবিচার 
করেন নাই। 


Lal ১8558154415 বরং তাহারা আল্লাহ্র নির্দশনসমূহ অস্বীকার 
করিয়া উহার প্রতি বিদ্রুপ করিয়া স্বীয় সত্তার উপর যুলুম ও অবিচার করিয়াছিল । ইরশাদ 
হইয়াছে ঃ 

এ 


- 03° 
যাহারা অসৎ কাজ করিয়াছিল তাহাদের পরিণাম হইয়াছিল অশুভ ও মন্দ । কারণ 
তাহারা আমার নির্দশন ও দলীল প্রমাণ সমূহকে অস্বীকার করিত এবং উহার প্রতি বিদ্রুপ 
ও ঠাট্রা করিত । যেমন ইরশাদ হইয়াছে ঃ 
ee OE OT EECA EOE Pe) CES OE 
॥ ০ 
- ০১৫০৯: Eb 
“আমি এ সকল মুশরিকদের বেঈমানীর কারণে তাহাদের অন্তর সমূহকে ও দৃষ্টি 
সমূহকে উল্টাইয়া দেই আর তাহাদের অবাধ্যতার মধ্যেই তাহাদিগকে অস্থির ছাড়িয়া 
দিয়া থাকি। (সূরা আন'আম ৪ ১১০) 


০ 5 ৮০55 


অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ sls 2111 815 172 (18 আর তাহারা নিজেরাই 
বক্রতা অবলম্বন করিয়াছে আল্লাহ্‌ তা'আলা তাহাদের অন্তরসমূহকে বক্র করিয়া 
দিয়াছেন। (সুরা সাফ্‌ফ ৪ ৫) 
আরো ইরশাদ হইয়াছে £ 
6১৯০০ পল BHU 2০ 01751715505 


Contents 


সূরা রূম ৬০৯ 
“যদি তাহারা বিমুখ হইয়া যায় তবে জানিয়া রাখ আল্লাহ্‌ তাহাদের কতেক পাপের 
কারনে তাহাদিগকে শাস্তি দিবার ইচ্ছা করিয়াছেন” ৷ (সূরা মায়িদা ই ৪৯) 
প্রকাশ থাকে $...41 শব্দটি একমতানুসারে 1921 ক্রিয়াপদের কর্ম সংঘটিত 
হইয়াছে । আর এক মতে উহা , এর খবর সংঘটিত হইয়াছে । ইহাই ইব্‌ন জরীর (র) 
এর মত। এবং তিনি হযরত ইব্‌ন আব্বাস (রা) ও কাতাদাহ রে) হইতে বর্ণনা 
করিয়াছেন। ইবৃন আবু হাতিম (র) ইব্‌ন আব্বাস (রা) কাতাদাহ (র) হইতে বর্ণনা 
করিয়াছেন এবং ইহাই যাহির । 


৬০৩৬০ 8%), 


A 7 
০৯৮ এ ১০০ ৯৯৭ BAL 


Abed এ. ১৯০৮৮ > 


2) ০4৪ প-১- ASS A559 

PE a iit SITs ০ 
ST ETS | 

৩১১৮০, ১০৯৪০০০০৯৪০, 

Ee AG. 
১৫০১০ 


"১৪৮৭ ৪4৯9) 


৬ sas ee) 9 ০ 1১6 ৮৮ ১১ ৫917 


সত 


| 


সিল 


| 


টী” 


৫ 


সিসি 


0 


০১9 ১৯০ ০০9) 


অনুবাদ ঃ হিরন বররন অতঃপর ইহার পুনরাবৃত্তি করিবেন, 
তখন তোমরা তাহার নিকট প্রত্যাবর্তিত হইবে । (১২) যেই দিন কিয়ামত হইবে 
CR TR OVER রনবীর টানা SECURES HEELS র 


ইব্‌ন কাছীর__৭৭ (৮ম) 


Contents 


Ug তাফসীরে ইবনে কাছীর 


সুপারিশ করিবে না এবং উহারাই উহাদিগের দেবুদেবীগুলিকে অস্বীকার করিবে। 
: (8) যেই দিন কিয়ামত হইবে সেই দিন মানুষ বিভক্ত হইয়া পড়িবে (১৫) অতএব 
যাহারা ঈমান আনিয়াছে ও সৎকর্ম করিয়াছে তাহারা জান্নাতে আনন্দে থাকিবে । 
(১৬) এবং যাহারা কুফরী করিয়াছে, আমার নির্দশনাবলী ও পরলোকের সাক্ষাৎ 
অস্বীকার করিয়াছে, তাহারাই শাস্তি ভোগ করিতে থাকিবে । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৫ ১২: 3111 9452 41 
আল্লাহ্‌ যেমন প্রথমবার সৃষ্টি করিতে সক্ষম দ্বিতীয়বারও সৃষ্টি করিতে সক্ষম । 

০:৯৯: 4১। 2 অতঃপর কিয়ামাত দিবসে তাহার নিকট তোমাদের প্রত্যাবর্তন 
সিরাত 1 ORTON TUN রাজ বগা বারন পার 
ইরশাদ হইয়াছে $ 

| 5৮১) ১০০ 2 {১45 (33 আর যেই দিন কিয়ামত সংঘটিত 
হইবে অপরাধীরা নিরাশ হইয়া যাইবে । 


ইব্‌ন আব্বাস (রা) বলেন, ১৮০৭)। ০০ এর অর্থ ১%০৯১৭।০4: 
অর্থাৎ অপরাধীরা নিরাশ হইবে৷ মুজাহিদ (র) বলেন, ইহার অর্থ ১১১১০! ০০5৪৯: 
অপরাধীরা লাঞ্ছিত হইবে । অন্য বর্ণনায় ইহার অর্থ 5 2 অৰ্থাৎ 
অপরাধীরা চুপ হইয়া যাইবে । 

৫0,5 ১০ ১৪] ১২০ 1 আর আল্লাহ্‌ ব্যতিত যেই সকল ইলাহের ইবাদত 
করিত তাহারা তাহাদের কোন সুপারিশ করিতে পারিবে না । যেই মুহুর্তেই তাহারা 
সর্বাপেক্ষা অধিক মুখাপেক্ষী তখনই তাহারা সুস্পষ্টভাবে তাহাদের উপসনার অস্বীকার 
করিয়া বসিবে এবং তাহাদের দিক হইতে বিমুখ হইয়া যাইবে । 


১৮৪০৪০১০০১০ 2501 755 ১99 আর যেই দিন কিয়ামত সংঘটিত হইবে 
সেই দিন সকলে বিভক্ত যাইবে । কাতাদাহ (র) বলেন, আল্লাহ্র কসম, বিভক্ত হইবার 
পর তাহারা আর কখনো একত্রিত হইবে না। মু'মিনগণকে বেহেশতে উচ্চস্থানে স্থান 
দেওয়া হইবে এবং কাফিরদিগকে গিনি বয়ান হুর রা 
হইয়াছে ঃ 


ULE Ae Lal (5০1 5১301 Cal 

“যাহারা ঈমান আনিয়া সৎকাজ করিয়া তাহারা বেহেশতের উদ্যানে আনন্দ উৎফুল্লে 
নিমগ্ন থাকিবে । ইয়াহইয়া ইব্‌ন আবু কাসীর (র) বলেন, তাহারা বেহেশতে সুমুধর 
গান শ্রবণ করিবে আজ্জাজ (র) বলেন, বস্তুতঃ আনন্দ উল্লাস গান হইতে ব্যাপক অর্থ 
বহন করে। 


Contents 


সূরা রূম ৬১১ 


মির রে রর ৮: বীর 


রি So & & 
১০৫০৮১৩১১০৯ 4 
| AERA 


1 পার্ট ৬ 


"১৯৮১ 3544 ৮) ১০ ৩ 


অনুবাদ £ (১৭) সুতরাং আল্লাহ্র পবিত্রতা ও মহিমা ঘোষণা কর সন্ধ্যায় ও. 
প্রভাতে (১৮) এবং অপরাহ্ন ও যোহরের সময়ে আর আকাশমন্ডলী ও পৃথিবীতে 
সকল প্রশংসা তাহারই | (১৯) তিনিই জীবন্তের আবির্ভাব ঘটান এবং তিনিই জীবন্ত 
হইতে মৃতের আবির্ভাব ঘটান এবং ভূমির মৃত্যুর পর উহাকে পুনজীবিত করেন। এই 
ভাবেই তোমরা উত্থিত হইবে । 

তাফসীর £ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা নিজের তাহার পবিত্র সত্তার 
পবিত্রতার ঘোষণা করিয়াছে এবং তাহার বান্দাদিগকেও কয়েকটি বিশেষ সময়ে তাহার 
পবিত্রতা ঘোষণা করিবার নির্দেশ দিয়াছেন। আর সেই সময় কয়টি হইল সন্ধ্যাবেলা 
যখন দিনের আলো শেষ হইয়া রাত্রের অন্ধকার হয়। আর প্রতৃষ্যে যখন রাত্রের অন্ধকার 
বিদায় গ্রহণ করে এবং দিনের আলো প্রত্যাবর্তন করে। ইহা ব্যতিত গভীর রাত্রে যখন 
অন্ধকার ঘনীভূত হয় যখন দ্বিপ্রহরে যখন দিনের পূর্ণ আলো পৃথিবীকে আলোকিত করে । 
যেহেতু উল্লেখিত সময়গুলি আল্লাহ্‌র মহান নির্দশন বহন করে । অতএব বিশেষভাবে এই 
সময়ে তিনি তাহার পবিত্রতা ঘোষণা নির্দেশ দিয়াছেন। সকালে সন্ধ্যা এবং দ্বিপ্রহরে ও 
গভীর রাত্রে পবিত্রতা ঘোষণা নির্দেশের ফাকে আল্লাহ্‌ তা'আলা আসমান যমীনে কেবল 
তাহারই প্রশংসাযোগ্য হওয়ার ঘোষণা করিয়াছেন । ইরশাদ হইয়াছে $ | 

১০১%9 ১৯০ (০ ৯৯। 215. অৰ্থাৎ আসমান ও যমীনে কেবল তিনিই 
প্রশংসিত । বস্তুতঃ তিনি ব্যতিত আর কেহই প্রশংসারযোগ্য নহে। ইহার পরই ইরশাদ 
হইয়াছে ৪ 

১০৫০৪ 3৮ 6০৬০০ আর তোমরা রাল্রের গভীর অন্ধকারে ও দবিপ্হরে ও 
আল্লাহ্‌র পবিত্রতা ঘোষণা কর। %! ২541 অর্থ, গভীর অন্ধকার এবং ১৫! অর্থ প্রখর 
আলো । যেই মহা সত্তা গভীর অন্ধকার সৃষ্টি করেন আবার যিনি অন্ধকার হটাইয়া সারা 
বিশ্বকে আলোকিত করেন। আর রাত্রকে করেন শান্তিময়, তিনি মহাপবিত্র। অন্যত্র 


Contents 


৬১২ . তাফসীরে ইবনে কাছীর 
ইরশাদ হইয়াছে ৪ (১১১ 1314419 52 151 ৫১19 আর দিনের শপথ, যখন 
আল্লাহ্‌ উহাকে যখন আলোকিত করেন আর রাত্রের শপথ, যখন তিনি উহাকে 
SU STN ৩-৪)' 

আরো ইরশাদ হইয়াছে ঃ ০৯510 ১0419 ৪০২11415113 আর শপথ, যখন 
উহা অন্ধকারচ্ছন্ন হয় আরো দিনের শপথ যখন উহা উজ্জ্বল হয়। (সূরা লাইল ৪ ১-২) 

এই বিষয় আরো বহুআয়াত পবিত্র কুরআনে বিদ্যমান । "যাহা দ্বারা আল্লাহ্‌র 
মহাশক্তির পরিচয় ঘটে । ইমাম আহমাদ (র) বলেন, হাসান (র) ..... মু'আয ইব্‌ন 
আনাস জুহানী (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন ৪ আমি কি 
তোমাদিগকে বলিব না যে, আল্লাহ্‌ হযরত ইব্রাহীম (আ)-কে কি কারণে খলীলুল্লাহ্‌ 
' উপাধী দান করিয়াছিলেন ? তিনি সকাল-সন্ধ্যায় এই বলিয়া আল্লাহ্‌র পবিত্রতা ঘোষণা 
করিতেন £ | 
1১০০০] ৬৯ ০৬৯। dy ১৬৯০০ ০৯৯ ১৬৯১ ১৯4।। ১৯ 

- ১১১৫৮, ১৯৯৩ (১5 ০১০৭9 

তরবানী রে) বলেন, মুত্তালিব ইবৃন শু'আইব রে) যা হযরত ইব্‌ন আব্বাস রো) 


হইতে বর্ণিত। তিনি বলৈন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেনঃ যেই ব্যক্তি সকাল 
বেলা, | 


০9 "০ ০০৯] এও ১৬৯৮ ১২9০৯, ৪88: 
035৮5 ১৮৯০ HEP 
পূর্ণ আয়াত পাঠ করিবে, দিবাকালে যেই ইবাদত তাহার ছুটিয়া গিয়াছে ইহা দ্বারা সে 
উহার ক্ষতিপূরণ লাভ করিবে অনুরপভ বে যেই ব্যক্তি সন্ধ্যাকালে এই আয়াত পাঠ 


করিবে রাত্রিকালে যাহা তাহার ছুটিয়া গিয়াছে সে উহার ক্ষতিপূরণ লাভ করিবে । 
টি 1 পাল গাজার রি কানা সারা সারি লা রা 


. করিয়াছেন। 


০01০৯০16১১০ ০4 ০৮০ 6৯৮ আল্লাহ তা'আলা 
ইরশাদ করেন, তিনি এতই শক্তির অধিকারী যে, তিনি পরস্পর বিরোধী বস্তু সৃষ্টি করেন 
এবং পরস্পর বিরোধী বস্তু সৃষ্টি করা ইহা তাহার পূর্ণাঙ্গ ক্ষমতার নির্দশন। তিনি বীজ 
হইতে উদ্ভিদ সৃষ্টি করেন এবং উদ্ভিদ হইতে বীজ সৃষ্টি করেন। ডিম হইতে মুরগী সৃষ্টি 
করেন এবং আর মুরগী হইতে ডিম সৃষ্টি করেন। মানব বীর্য হইতে মানুষকে সৃষ্টি করেন 
আর মানুষ হইতে বীর্য সৃষ্টি করেন, কাফির হইতে মু'মিন সৃষ্টি করেন এবং কাফির হইতে 
মুমিন সৃষ্টি করেন। * 


Contents 


সূরা রূম ৬১৩ 


" (৬০ 9০১8১ আর ভিনি মত যীনকে সজীব করেন। যেমন জন্য 
ইরশাদ হইয়াছে £ 


- 0 223 0- 2৩ fro. 0 2 { ০558 
ডা ১৮42 4১০৪ CS (১ ৯০5 এন ইন ০৪০ 18825 


24/10 El 


১9201 2 6৪055 

“আর তাহাদের জন্য একটি নির্দশন ইহাও যে আমি মৃত যমীনকে সজীব করি এবং 

উহা হইতে ফসল উৎপন্ন করি এবং উহা তাহার আহার করে এবং উহার মধ্যে আমি 
প্রশ্রবণ প্রবাহিত করি” । (সূরা ইয়াসীন 8 ৩৩-৩৪) 


আরো ইরশাদ হইয়াছে £ 

০5 505 5১৭০ দুল এ টেন সি ও জে ০৮1 ০৪$ 
- টৈ11 "7. , ৪১৫2 099 US ৩৭ 

“আর যমীনকে তুমি অনুর্বর দেখিবে, কিন্তু যখন আমি উহাতে পানি বর্ণ করি ফলে 
উহা উর্বর ও সজীব হইয়া উঠে এবং নানা প্রকার ফসল ও ফল ফলাদি উৎপন্ন করে” | 
(সূরা হাজ্জ ৪ ৫) 

১৬৯০১১511৫১ যেমন আল্লাহ্‌ তা'আলা মৃত হইতে জীবতকে সৃষ্টি করেন, মৃত 
ও অনুর্বর যমীনকে সজীব ও উর্বর করিয়া উহা হইতে ফসল উৎপন্ন করেন অনুরূপভাবে 
তোমাদিগকেও তাহার মহা শক্তিবলে মৃত্যুর পরে জীবিত করিয়া কবর হইতে বাহির 
বাস 


& শোর 


"2 HAD rR «2৩ ন" 


টি রর -++-:৫৮১ 


৭৯ ৬০৯ 


45230 ০ ॥ ৮ $ 


পণ 
4 Ah ৬ 6 ৩৫৩ ॥ রঃ পার্ট শার্ট পার্ট পা 


০ EY রি 


৪ (২৩) উট দর ক রই 
মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন, এখন তোমরা মানুষ সর্বত্র ছড়াইয়া পড়িতেছ। 


Contents 


৬১৪ তাফসীরে ইবনে কাছীর 


(২১) এবং তাহার নির্দশনাবলীর মধ্যে রহিয়াছে, তিনি তোমাদিগের জন্য 
তোমাদিগের মধ্য হইতে সৃষ্টি করিয়াছেন তোমাদিগের সংগিনীদিগকে ৷ যাহাতে 
তোমরা উহাদিগের নিকট শান্তি পাও এবং তোমাদিগের মধ্যে পারস্পরিক ভালবাসা 
ও দয়া সৃষ্টি করিয়াছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে অবশ্যই বহু নির্দশন 
রহিয়াছে। 

| তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, সহায় নরদপনসমূহ হইতে একটি 
মিনি FOR রা রান নিস রান (আ)-কে মাটি হইতে সৃষ্টি 


| ০৮০5১5%১ ১5 13 5 অতঃপর কিছুকাল পরেই তোমরা পূর্ণ মানবকৃতি 
ধারণ করিয়া ভূপৃষ্টে বিচরণ করিতে লাগিলে। বস্তুত তোমাদের আসল হইল মাটি এবং 
অতঃপর নিকৃষ্ট পানি অর্থাৎ বীর্য হইতে তোমাদিগকে সৃষ্টি করা হইয়াছে এবং 
তোমাদিগকে উত্তম আকৃতি দান করা হইয়াছে। বীর্যকে জমাট রক্তে পরিণত করা 
হইয়াছে, জমাট রক্তকে মাংশের টুকরা পরিণত হইয়াছে । হাড় তৈয়ার করা হইয়াছে: 
অতঃপর হাড়ের সহিত মাংস যুক্ত করা হইয়াছে । অতঃপর রূহ্‌-প্রাণ সঞ্চার করা 
হইয়াছে। এবং ইহার পর পূর্ণাঙ্গ মানুষের আকৃতি ধারণ করিয়া মাতৃগর্ভ হইতে নড়াচড়া 
অসহায় অতি দুর্বলবস্থায় তোমরা প্রসবিত হও । তাহার বয়স বৃদ্ধির সাথে শক্তি ও বৃদ্ধি 
হইতে থাকে । পরবর্তীতে সে অসহায় দুর্বল মানুষটি এতই ক্ষমতার অধিকারী হইয়া 
থাকে যে, শহর নগরী নির্মাণ করিতে পারে, শিল্প ও দুর্গ নির্মাণে সক্ষম হয়। দেশ 
বিদেশে ভ্রমন করিতে পারে, জলপথে ও স্থলপথে উভয়ই পথে সমভাবে অতিক্রম করে। 
ধন সম্পদ উপার্জনের নানা কলা কৌশল অবলম্বন করিয়া সে জীবন ধারণে নানা পথ 
অবলম্বন করে! তাহাকে জ্ঞান ও বিবেচনা শক্তি দান করা হয়, পার্থিব বিষয়সমূহ ও 
পারলৌকিক বিষয়ের নানাবিধ জ্ঞানেও তাহাকে সমৃদ্ধ করা হয়। 

অতএব সেই মহান সত্তা যিনি মানুষকে এত শক্তি দান করিয়াছেন তাহাকে ভ্রমণের 
শক্তি দিয়াছেন, যাবতীয় বস্তু তাহার সেবায় নিয়োজিত করিয়াছেন। তাহাকে জীবিকা 
উপার্জনের নানা কৌশল শিক্ষা দিয়াছেন এবং তিনি জ্ঞান-বিজ্ঞানে, ধনে-দারিদ্রে, 
ভাল-মন্দে, সৌভাগ্যে ও দুর্ভাগ্যেও তাহাদের মধ্যে পার্থক্য করিয়া রাখিয়াছেন, তিনি 
অতি পবিভ্র। ইমাম আহমাদ (র) বলেন, ইয়াহ্ইয়া ইব্‌ন সাঈদ ও গুন্দার (র) ..... 
হযরত আবূ মুসা রে) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন, 
আল্লাহ্‌ তা'আলা গোটা ভূখন্ড হইতে এক মুষ্টি মাটি লইয়া আদম (আ)-কে সৃষ্টি 
করিয়াছেন। অতএব তূপৃষ্টের নানা বর্ণের পার্থক্যে মানুষের বর্ণেও পার্থক্যের সৃষ্টি 
হইয়াছে । তাহাদের মধ্যে কেহ সাদা,কেহ লাল, কেহ কালো এবং কেহ মিশ্রিত বর্ণের । 


Contents 


সূরা রূম ৬৯৫ 


মিশ্রিত স্বভাবের । আওফা রে) আ'রাবী রে)-এর সূত্রে ইমাম দাউদ ও ইমাম তিরমিযী 
(র) হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী (র) হাদীসটি হাসান সহীহ বলিয়া 
মন্তব্য করিয়াছেন। 


6৩৩ 


LG 9 1 D5 501 ১০ আর আল্লাহর নিদর্শনসমূহ 
হইতে ইহাও একটি নিদর্শণ যে তিনি তোমাদের মধ্য হইতে তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি 
করিয়াছেন। (৫211 154,51 যেন তোমরা তাহার সান্নিধ্যে শান্তি লাভ করিতে পার। 
যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ ূ 

৫1 54 ডন) ক LD Sy ০4৯০ ১৭ ক GS 9 

আর আল্লাহ-ই সেই মহান সত্তা যিনি তোমাদিগকে একজন মানুষ আদম (আ) 
হইতে সৃষ্টি করিয়া এবং তাহা হইতেই তাহার স্ত্রীকে সৃষ্টি করিয়াছেন, যেন তাহার 
সান্নিধ্যে প্রশান্তি লাভ করিতে পারে । (সূরা আ'রাফ $ ১৮) 

আর তাহার স্ত্রী হইল ‘হাওয়া’ আল্লাহ্‌ তা'আলা তাহাকে আদম (আ)-এর বাম 

আল্লাহ্‌ যদি সমস্ত আদম সন্তানকে পুরুষ করিয়া সৃষ্টি করিতেন এবং অন্য জাতির 
প্রাণীদের তাহাদের স্ত্রী করিতেন, তবে তাহার মধ্যে স্বামী-স্ত্রীর পারস্পরিক ভালবাসা সৃষ্টি . 
হইত না বরং ভালবাসার পরিবর্তে তাহাদের মধ্যে ঘৃণার সৃষ্টি হইত। আল্লাহ্‌ স্বীয় 
অনুগ্রহে একই জাতি হইতে স্বামী-স্ত্রী সৃষ্টি করিয়াছেন এবং তাহাদের মধ্যে আন্তরিকতা 
ও ভালবাসার সৃষ্টি করিয়াছেন। আর এই ভালবাসার কারণে স্বামী তাহার স্ত্রী দায়িত ভার 
গ্রহণ করে। অথবা স্ত্রী সন্তান প্রসব করে এবং স্ত্রী স্বামীর প্রতি মুখাপেক্ষী হয় । ইহার 
কারণে স্বামী তাহার প্রতি সহানুভূতিশীল হইয়া তাহারা যাবতীয় ব্যয়ভার বহন করে। 
০9১4৬580৬০০ এ15॥ অবশ্যই ইহাতে এ লোকের জন্য নির্দশন রহিয়াছে 
যাহারা চিন্তা করে। 


৩০০ ১১০০৯০০৯১৭৪ om উস দু ৩, ৰা 
৩৮৭), ০২১ Ce ৬ ৬ ASL 
৩14১ ০০০৪9459655 JL RL ৩. ১৪০ 


১৪০১৫ Ww 


০৯৫৫৯ ০২১ ৬১ ৬৯ 


Contents 


৬১৬ তাফসীরে ইবনে কাছীর 


অনুবাদ ৪ (২২) এবং তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে আকাশমন্ডলী ও 
পৃথিবী সৃষ্টি এবং তোমাদিগের ভাষা ও বর্ণের বৈচিত্র । ইহাতে জ্ঞানীদিগের জন্য 
অবশ্যই নির্দশন রহিয়াছে । (২৩) এবং তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে রাত্রিতে 
ও দিবা ভাগে তোমাদের নিদ্রা এবং তাহার অনুগ্রহ অন্বেষণ । ইহাতেই অবশ্যই 
নিদর্শন রহিয়াছে শ্রবণকারী সম্প্রদায়ের জন্য । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, তাহার মহাশক্তি প্রমাণকারী নিদর্শন 
সমূহ হইতে ইহাও যে, তিনি সুউচ্চ ও সু-প্রশস্থ স্বচ্ছ আসমান সমূহ সৃষ্টি করিয়াছেন এবং 
উহাতে উজ্জ্বল নক্ষত্র সমূহও সৃষ্টি করিয়া তাহার মহান ক্ষমতার. প্রকাশ ঘটাইলেন। 
পৃথিবীকে তিনি সৃষ্টি করিয়াছেন নিচু করিয়া এবং পাহাড় পর্বত সাগর মহাসাগর ও মাঠ 
ময়দানা সৃষ্টি করিয়াছে এবং নানা প্রকার প্রাণী ও সৃষ্টি করিয়াছে, বৃক্ষলতা উৎপাদন 
করিয়াছেন। এই সব কিছু আল্লাহ্‌ মহাশক্তির নিদর্শন । 

১5১1১119 ১৫০ 1 5১015 

তোমাদের পৃথক পৃথক ভাষা ও বর্ণ তাহার মহত্ের নিদর্শন। আরবদের ভাষা 

আরবী, বূমী ভাষা পৃথক, তাতারীদের ভাষা ভিন্ন, কুফীদের ভাষা অন্য ফিরিঙ্গীদের ভাষা 


_" পৃথক । আরমানীয়দের ভাষা পৃথক। 


মোটকথা পৃথিবীতে বহু জাতি রহিয়াছে যাহাদের প্রত্যেকের 'পৃথক পৃথক ভাষা 
রহিয়াছে। যাহার সঠিক হিসাব আল্লাহ্‌ জানেন। ইহা ছাড়া তাহাদের প্রত্যেকের বর্ণও 
পৃথক পৃথক কাহারও বর্ণের সহিত কাহাও মিল নাই । আদম সৃষ্টির পর হইতে কিয়ামত 
পর্যন্ত সারা বিশ্বের মানুষের সকলেরই দুইটি চক্ষু, দুইটি ভ্রু, দুইটি কান, একটি ললাট ও 
একটি মুখ আছে। অথচ, কাহারও আকৃতি অন্যের বর্ণ ও আকৃতির সাদৃশ্য নহে বরং 
কোন কোন দিক হইতে অবশ্যই পার্থক্য আছে। আকৃতি প্রকৃতি অভ্যাস ও বাক্যালাপের 
ভংগিতে হইতে কিছু না কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। সৌন্দর্য কিংবা অসৌন্দর্য কোন 
একটি দল পরম্পরের একে অন্যের সহিত মিল থাকিলে ও চিন্তা করিলে ও এমন কিছু 
পার্থক্য অবশ্যই পাওয়া যায় যাহা দ্বারা একে অন্য হইতে পৃথক হয়। 


- ১২০৩1 ০031 11) ৬৪ ৩| 
অবশ্যই ইহাতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রহিয়াছে। 
১২155 0০ AEE sly Jil Salis ul yey 
আর আল্লাহ্‌ নিদর্শন সমূহ হইতে ইহাও একটি নিদর্শন যে, দিবা রাত্রে তোমরা 


ন্দ্রাগমন কর যাহার সাহায্যে তোমাদের সকল ক্লান্তি শ্রান্তি দূরিভূত হইয়া যায়। আর 
দিনের বেলা জীবিকা উপার্জনে ও জীবন ধারণে অন্যান্য উপায় অবলম্বন করিয়া থাক। 


Contents 


সূরা রম ৬১৭ 


oC EEO HE TNE সা OF চাদর 
হইতে সক্ষম হও। 
- ১9৮2 বিগ] LN 411১ ৪ 0 

মিনির CON et BA Cn 0 Sha 
শ্রবণ করিয়া ইহা অন্তর দিয়া শ্রবণ করে। তারবানী (র)-..... সাবিত (রা) হইতে 
বর্ণিত । তিনি বলেন, একবার আমার অবস্থা এই রূপ হইল যে, রাত্রে আমার নিদ্ৰাবস্থায় 
কাটিত রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে ইহা আমি অভিযোগ করিলে, a মা 
দু'আ পাঠ করিয়া নিদ্রা গমন করিত্বে বলিলেন। 


2১০১১০৮৪১০৯ ০৪০ ১১৮৭৩৪৯৪৯১০ 
ils ০০০০ (ও 
হযরত যায়িদ ইব্‌ন সাবিত (রা) বলেন, অতঃপর আমি এই দু'আ পাঠ করিলে 
নাতনী রানার রি নী 


রবির রি পি 2৪ শা তা ৮৯ 


Es Lies 


০১৬১ yi ৩1৮৮৯০০০১১১) « টানে ৮ 


নর ৪৫ 
co tl be 


৩০: 
৮ 24 টি রা AA Li 
এ (১) তি রিল? 
এ চি তত ৪ 
০৯৮৯৩ সি ০৯১৩ ০8৮০ 


অনুবাদ £ (২৪) এবং তাঁহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে, তিনি তোমাদিগকে 
প্রদর্শন করেন বিদ্যুৎ ভয় ও ভরসা সঞ্চারকরূপে এবং তিনি আকাশ হইতে বারী 


বর্ষণ করেন ও তদ্দারা ভূমিকে উহার মৃত্যুর পর পুরজীবিত করেন, ইহাতে অবশ্যই - 


নিদর্শন রহিয়াছে বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য (২৫) এবং তাহার নিদর্শনাবলীর 
মধ্যে রহিয়াছে, তাহারই আদেশে আকাশ ও পৃথিবীর স্থিতি, অতঃপর যখন 
তোমাদিগকে মৃত্তিকা হইতে উঠিবার জন্য একবার আহবান করিবেন, তখন তোমরা 
উঠিয়া আসিবে । 

ইব্‌ন কাছীর_-৭৮ (৮ম) 


Contents 


৬১৮ | তাফসীরে ইবনে কাছীর 


তাফসীর $ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, তাহার মহত্রে নিদর্শন সমূহের মধ্য 
হইতে একটি ইহাও তিনি তোমাদিগকে বিদ্যুৎ দেখাইয়া থাকেন। ইহাতে তোমরা 
কখনও আতংকিত হও । কারণ আশংকা থাকে যে, হয়তঃ বজ্রপাত ঘটিয়া তোমরা ধ্বংস 
হইয়া যাইবে । আবার কখনও এই আশায় তোমাদের বুক ভরিয়া উঠে যে, ইহার পর 
আসমান হইতে তোমাদের প্রয়োজনীয় পানি বর্ষণ করা হইবে। এই কারণে ইরশাদ 
হইয়াছে £ রি | 
"০02৮৮ ২০০৯১০৯০১4০ ১০ US 
আর তিনি আসমান হইতে পানি বর্ষণ করেন। অতঃপর উহার সাহায্যে মৃত যমীনকে 
অর্থাৎ অনুর্বর যমীনকে যাহাতে কোন ফসল উৎপন্ন হয় না, এমন যমীনকে সজীব ও 
উর্বর করিয়া তোলেন বৃষ্টি বর্ষণ হইবার পর উহাতে উর্বর শক্তি সৃষ্টি হয়, উহা শস্য 
সুজলা সুফলা হইয়া উঠে এবং নানা প্রকার নতুন নতুন ফসল্‌ ও ফলমূলে উহা সৌন্দর্যময় 
' হইয়া উঠে পরকাল ও কিয়ামতের জন্য ইহা একটি সুনিদর্শন। এই কারণে ইরশাদ 
হইয়াছে ঃ | 
১9182781০43 LUI "5501 অবশ্যই ইহাতে জ্ঞানীজনদের বড়ই নিদর্শন 
রহিয়াছে। ইহার পর আল্লাহ্‌ তাআলা ইরশাদ করেন ৪ 
১৯০১ aI lll (55 91 459 ০০১ আর আল্লাহ্র নির্দশন সমূহ 
হইতে ইহাও একটি যে তাহাই নির্দেশে আসমান যমীন কায়েম থাকে। যেমন অন্যত্র 
ইরশাদ হইয়াছে ঃ 
১4031 ১১৯১9| ৮ ০৪5 ৩1 wo TO EES সর 
উপর আসমানকে পড়িতে দেন না। তিনি উহাকে ঠেকাইয়া রাখেন । তাহার নির্দেশ 
হইলে কেহ বাধা দিতেও সক্ষম হইবে না। অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 
রর PASE DY SUOMI» 
যমীনকে পড়িয়া যাইতে দেন না.। (সূরা ফাতির £ ৪১) 
হযরত উমর ইবনুল. খাত্তাব (র) যখন কঠিন শপথ করিতেন তখন বলিতেন ঃ 
sy 02541 ০০1৬৮-। (9551৬15 সেই সত্তা শপথ, যাহার নির্দেশে আসমান 
' যমীন কায়েম থাকে। বস্তুত আল্লাহ্‌র নির্দেশেই আসমান ও যমীন স্থিত । কিন্তু কিয়ামত 
দিবসে তিনি আসমান যমীনকে পাল্টাইয়া দিবেন। কবর ও ভূগর্ভ হইতে তাহারই ডাক 
ও নির্দেশে সকল মৃত সজীব হইয়া বাহির হইবে । ইরশাদ হইয়াছে ঃ 


- 05325 | Es OE | 


Contents 


সূরা রূম | ৬১৯ 


অতঃপর আল্লাহ্‌ তা'আলা তোমাদিগকে ভূগর্ভ হইতে বাহির হইবার জন্য ডাক 
দিবেন, তখন তোমরা বাহির হইয়া পড়িবে । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে $ 
7948 ১1৮51 UT ৩১৬০ ১১০৯৮ ১৯০৯৯০০১৪৮০ 
“যেই দিন আল্লাহ্‌ তোমাদিগকে ডাকিবেন, তখন তোমরা তাহার প্রশংসা করিতে 
করিতে তাহার ডাকের জবাব দিবে আর তোমরা ধারণা করিবে যে তোমরা তো অল্প 
দিনেই পৃথিবীতে অবস্থান কুরিয়াছিলে”। (সূরা বনী ইসরাঈল £ ৫২) 
আরো ইরশাদ হইয়াছে $ | 
১১০4০১৯1985 5০৯১ an ও 
“মাত্র একটি বিকট শব্দে সকল মানুষ কিয়ামত দিবসে হাশ্র ময়দানে একত্রিত 
হইবে” । (সূরা নাযিয়াত £ ১৩ - ১৪), 
আরো ইরশাদ হইয়াছে ঃ 
-১১০৮৯০ ds ALG Ss Eo YN ৪৫ ও 
কিনি রিনার রন 
(সূরা ইয়াসীন ৪ ৫৩) 


৯ 


2305 ১৯১ ৩১৭০ এ ৯৪১17 


৪:০৮ Fr dds 


Ss ile Sl S25 ১০২০১ ৯০) পিন 5১৮০1 


০০০ 1১১০ ৮১৯১২ ১০. Ee 55) ০ 

অনুবাদ £ (২৬) আকাশমন্ডলী পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই 
আজ্ঞাবহ (২৭) তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন, অতঃপর তিনি সৃষ্টি করিবেন 
পুনরায় । ইহা তাহার জন্য অতি সহজ । আকাশমন্ডলী ও পৃথিবীতে সর্ব্বোচ মর্যাদা 
তীাহারই এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময় ৷ | 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন 8 ১১১1১ ll ৪ 241১ 
আসমান যমীনে যাহা কিছু আছে সবকিছু তাহারই মালিকানা সত্তার অন্ত্ভক্ত। 100 
১5১৪ আর সকল বস্তু ইচ্ছায় অনিচ্ছায় তাহারই অনুগত দারবাজ (র)-এর হাদীস । 
আবুল হাইসাম (র) সূত্রে আবূ সাঈদ খুদ্রী রে) হইতে মারফুরূপে বর্ণিত। রাসূলুল্লাহ 
(সা) ইরশাদ করিয়াছেন £ 


Contents 


৬২০ তাফসীরে ইবনে কাছীর 


lb 965 ৩০৮০৪1143১4, ০1811 (০০ ২০৮ ৩৫ অৰ্থাৎ পবিত্র কুরআনে 
যেখানেই ১১২3 শব্দ উল্লেখ করা হইয়াছে উহার অর্থ আনুগত্য 


“Ore ew 


43157) 951 955 55205 ডন 5১52 G3 55 

আর তিনিই সেই সকল মহান সন্ত বিনি প্রথমবার মাখলখক সৃষ্টি করেন দ্বিতীয়বারও 
তিনি সৃষ্টি করিবেন। এবং ইহা তাহার পক্ষে অধিকতর সহজ । ইব্‌ন আবু.তালহা (র) 
হযরত ইব্‌ন আববাস রো) হইতে বর্ণনা করেন, «1 ২৯৯1 অর্থ, «31০ ১.০ অর্থাৎ 
অধিকতর সহজ । কিন্তু প্রথমবার সৃষ্টি করা তাহার পক্ষে কঠিন নহে । ইকরিমাহ রে) ও 
অন্যান্য তাফসীরকারগণও এই অর্থ উল্লেখ করিয়াছেন । ইমাম বুখারী (র) বলেন, আবুল 
ইয়ামান (র) ..... হযরত আবু হুরায়রা (র) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) 
ইরশাদ করিয়াছেন ৪ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, আদম সন্তান আমাকে মিথ্যা 
প্রতিপন্ন করিয়াছে। অথচ তাহার পক্ষে সমীচীন নহে । সে আমাকে গালি দিয়াছে । ইহাও 
তাহার উচিৎ নহে। সে আমাকে এই কথা বলিয়া মিথ্যা প্রতিপন্ন করিয়াছে, আল্লাহ্‌ 
প্রথমবার যেমন আমাকে সৃষ্টি করিয়াছেন পুনরায় আর কখনও আমাকে তিনি সৃষ্টি 
করিবেন না। অথচ দ্বিতীয়বার সৃষ্টি করা অপেক্ষা প্রথমবার সৃষ্টি করা অধিকতর সহজ । 
আর আদম আমাকে এই বলিয়া গালি দেয়, আল্লাহ্‌ সন্তান গ্রহণ করিয়াছেন। অথচ, 
আমি এক অদ্বিতীয় আমি কাহারও মুখাপেক্ষী নহি। আমি এমনি এক সত্তা যিনি না 
কাহাকে জন্ম দিয়াছেন আর কেহ হইতে জন্ম গ্রহণ করিয়াছেন আর তাহার কোন 
সমকক্ষ নাই । হাদীসটি ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন । অনুরূপভাবে ইমাম বুখারী রে) 
আব্দুর রাজ্জাক (র) ..... হযরত আবু হুরায়রা (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন । 

ইমাম আহমাদ (রে) একাই হাসান ইবন মূসা (র) ..... আবূ হুরায়রা রে)-এর সূত্রে 
ও নবী করীম (সা) হইতে অনুরূপ রিওয়ায়েতে বর্ণনা করিয়াছেন । আওফী (র) হযরত 
ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, আলোচ্য আয়াতের মর্ম 
হইল, প্রথমবার সৃষ্টি করা ও দ্বিতীয়বার সৃষ্টি করা উহাই আল্লাহ্‌র পক্ষে সমান সহজ । 
রাবী ইব্ন খায়সাম (র)ও অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জরীর (র) এই অর্থ গ্রহণ 
করিয়াছেন এবং ইহার সমর্থনে বহু দলীল পেশ করিয়াছেন । অবশ্য ৭:১০ ১১:৯1 ৯ 
যমীরটি 31১/ এর প্রতি ফিরিতে পারে। অর্থাৎ দ্বিতীয়বার কোন বস্তু প্রস্তুত মানুষের 
পক্ষেও অধিক সহজতর । 

১০০১4 1৮১: "58০54 055 0 আর আসমান যমীনে তাহারই জন্য 
সবেবচি মর্যাদা । 
নিপল চে পপ এল 


Contents 


সূরা রম ৬২১ 


REE EEE HE EE TOE IE EES UE 
(র) অনুরূপ মত প্রকাশ করিয়াছেন। কোন তাফসীরকার আলোচ্য আয়াতের 
তাফসীরকালে এক বুযর্গের এই কবিতা 'আবৃত্তি করিয়াছেন ৪ 
২ ৮৮১11 4৫১৯৪ ০1 এ৮৯৩ ** 28১০ ৩1০ ১১৪]। ০৫৭৪ 
১৯41৩ ২১ HS DSS * 51০) ১৩১ ০8811 বলি ০৪১৪ 
2৮1 4101 ৮৬৬০০ ৪১৪ HEE 5১1 ০৩1 1৩৭ 
“কোন কূপের পানি যখন পরিষ্কার ও স্বচ্ছ থাকে এবং সকাল বেলার হাওয়া উহার 
পানিকে দোলা না দেয় তবে এই অবস্থায় এ পানির মধ্যে নিঃসন্দেহে আসমান দৃষ্টিগোচর 
হয় চন্দ্র সূর্য ও নক্ষত্রপুগ্জাও উহার মধ্যে দেখা যায়। অনুরূপভাবে যাহাদের অন্তর নির্মল 
থাকে যাহাদের অন্তরে আল্লাহ্‌র নূরের তাজান্ত্রী হয়। মহান আল্লাহ্‌ তাহাদের অন্তরে 
দৃষ্টিগোচর হয়। নির্মল অন্তর বিশিষ্ট ব্যক্তিগণ সদা আল্লাহ্‌র ধ্যানে নিমগ্ন থাকে তাহার 
" বীরত্ব ও মহত্ব তাহাদের অন্তরে সমজ্জ্বল থাকে” । 
+১৫৯। ১০১৯]। 9৯১ আর আল্লাহ্‌ প্রবল পরাক্রান্ত। তাহার উপর কেহই বিজয়ী 
হইতে পারে না। তিনি তাঁহার সকল কর্মকান্ডে বড়ই হিক্মতওয়ালা ! 


৩৩৫০৮০০০০৩১ ১১৫০০০০৫৮৮৮ 1 
Ge cs BS ARS CBI LACS 
ES ০৪ ০১ ০ ৫৫৯৫ "১ 
০৯১০ 

১০৩০৪৬১০০০০ 14 ০58 29 1 
১০০ ১০ (4 21 


অনুবাদ 4 (২৮) আল্লাহ জোমাদিগের মধ্যে হইতেই তোমাদিগের নিঙেদের | 
মধ্যে একটি দৃষ্টান্ত পেশ করিতেছেন। তোমাদিগকে আমি যে রিযিক দিয়াছি 
তোমাদিগের অধিকাডুক্রু দাস-দাসীগণের কেহ কি তাহাতে অংশীদার? ফলে তোমরা 


Contents 


৬২২ ৷ তাফসীরে ইবনে কাছীর 


এই ব্যাপারে সমান ? জ্রযেমরা কি উহাদিগের সেইরূপ ভয় কর যেই তোমরা 
পরস্পরকে ভয় কর ? এই ভাবেই আমি বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের নিকট 
নিদর্শনাবলী বিবৃত করি। (২৯) বস্তুতঃ সীমালংঘনকারীরা অজ্ঞানতাবশত 
তাহাদিগের খেয়াল খুশিরঅনুসরণ করিয়া থাকে । সুতরাং আল্লাহ্‌ যাহাকে পথভ্রষ্ট 
করিয়াছেন, কে তাহাকে সৎপথে পরিচালিত করিবে ? তাহাদিগের কোন সাহায্য- 
কারী নাই। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা উল্লেখিত আয়াতে মুশরিকদের জন্য একটি উপমা 
বর্ণনা করিয়াছেন যাহারা আল্লাহ্‌র সহিত উপসনায় অন্যকে শরীক করে । অথচ, তাহারা 
ইহা স্বীকার করে যে, যাহাদিগকে তাহারা আল্লাহ্র সহিত শরীক করে তাহারাও আল্লাহ্র 
গোলাম এবং আল্লাহ্‌ তাহাদের মুনীব ও মালিক । যেমন হজ্জের সময় বলিয়া থাকে ঃ 

15 (55 এ] ৬৯ (95৯) এ এ০১৭ Yl 

হে পরওয়ারদিগার! আমি আপনার দরবারে উপস্থিত । আপনার কোন শরীক নাই ।. 
কিন্তু কেবল এমনি শরীক আছে যাহার প্রকৃত মালিক আপনিই । ইরশাদ হইয়াছে ঃ 

১৫৮০৪১1০০১০ <] ৬৯০ আল্লাহ্‌ তোমাদের মধ্যে হইতে তোমাদের 
জন্য একটি বিস্ময়কর উপমা বর্ণনা করিয়াছেন। যাহা তোমরা সদা তোমাদের মধ্যেই 
দেখিতে পাও। 

14525518575 0+07852518541 ৮৫51525 2 
তোমাদের মধ্যে এমন কেহ কি আছে যে, তাহার দাস ও গোলামকে তাহার মালের 
মধ্যে শরীক করিয়া তাহারই সমান অধিকারী করিবে । . 

HEGEL PE CHEE ১১৫ 4১৪১০ এবং তোমরা এ মালের মধ্যে কোন প্রকার 
তাসারূপ করিবার সময় তাহাদিগকে ভয় কর, যেমন তোমরা তোমাদের শরীক 
লোকদিগকে ভয় কর ? ইহা সত্য যে, তোমরা তোমাদের কোন গোলামকে স্বীয় মালের 
জন্য না শরীক করিয়া থাক আর না তাহার পক্ষ হইতে কোন আশংকা তোমাদের অন্তরে 
বিদ্যমান থাকে । অনুরূপভাবে আল্লাহ্‌ও ইহা পছন্দ করেন না যে, তাহার বান্দা ও 
গোলামের মধ্যে হইতে কেহ তাহার শরীক হউক। অতএব কি করিয়া তাহার শরীক 
কর? যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ . 


ঠ তাও 


৮৯58, ১ 411191১$ আর তাহারা আল্লাহ্‌র জন্য এমন বস্তু সাব্যস্ত কর 
, যাহা তাহারা নিজেরা পছন্দ করে না” । (সূরা নাহল, ৪ ৬২) 

অর্থাৎ ফিরিশতাগণকে আল্লাহ্‌র কন্যা বলিয়া সাব্যস্ত করে অথচ, তাহারা আল্লাহ্র 
বান্দা । অপরদিকে তাহারা নিজেরা কন্যা পছন্দ করেন না। যদি কখনও তাহাদের কন্যা 
সন্তান জন্গ্রহণ করিয়াছে বলিয়া তাহাদিগকে সংবাদ দেওয়া হয়, তখন তাহারা লজ্জায় 


Contents 


সূরা রম ৬২৩ 


মাথা গুজিবার স্থান খুঁজিতে থাকে । কিংবা গোপনে গোপনেই তাহাকে ভূগর্ভস্থ করিয়া 
দেয়। তাহারা নিজেরাই যাহা নিজেদের জন্য আছন্দ করে ও ঘৃণা করে, এমন বস্তুকে 
আল্লাহ্‌র সহিত সম্বন্ধিত করা অতিশয় ঘৃণ্য কুফর । আলোচ্য আয়াতে অনুরূপ বিষয়ে 
আলোচনা করা হইয়াছে । মুশরিকরা আল্লাহ্র সহিত তাহার বান্দা ও গোলামকে 
উপাসনায় শরীক করে অথচ, তাহারা নিজেরা ইহা পছন্দ করে না, তাহাদের গোলাম 
তাহাদের মালে সমভাবে শরীক হউক আর ইহাও পছন্দ করে না যে এ মাল তাহাদের 
মধ্যে বন্টন করিয়া দেওয়া হউক। 

তারবানী (র) বলেন, মাহমুদ.ইবৃন ফারজ ইস্পাহানী (র) ..... হযরত ইব্‌ন আব্বাস 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, মুশরিকরা হজ্জ পালন কালে বলিত ঃ 


62 £ে 4 


- 7 Lay SLs lf ASG 51 এ] এ এ এন 1641 
“হে আল্লাহ্‌! আমি উপস্থিত। আপনার কোন শরীক নাই, কিন্তু এমন একজন শরীক 
কী বার ক নানা ভারা রান বার রানার সরার । তখন এই 
আয়াত নাযিল হইল £ 


CS HOE Cr ESL ৫০০১০ i 2৪ 
ECA ERS ALD [রি 
“আমি সেই রিযিক ও ধন-সম্পদ তোমাদিগকে দান করিয়াছি, উহাতে কি তোমাদের 
গোলামদের কেহ শরীক আছে ? যাহার মধ্যে তোমরা ও তাহারা সমান অধিকার রাখ। 
এবং তাহাদিগের প্রতি তোমরা আশংকা পোষণ কর, যেমন তোমাদের নিজস্ব 
অংশীদারগণকে আশংকা কর ? বস্তুত এমন নহে ? উল্লেখিত উপমা দ্বারা সুস্পষ্টভাবে 
আল্লাহ্র কোন শরীক নাই বলিয়া প্রমাণিত হইল । অতএব ইহার পর ইরশাদ হইয়াছে ঃ 
১৮৪5০ 7981 =) 4০১১ 1৬৫ আর এইরূপেই আমি জ্ঞানীজনদের মধ্যে 
বিশ্দভাবে নিদর্শন ও প্রমাণ সমূহকে বর্ণনা করিয়া থাকি। ইহার পর আল্লাহ্‌ তা'আলা 
ইরশাদ করেন, বস্তুত যাহারা আল্লাহ্‌ সহিত অন্যকে শরীক করে তাহারা নির্বোধ এবং 
তাহাদের নির্বুদ্ধিতার ও মুর্খতার কারণেই এই রূপ অযৌক্তিক ও অনর্থক কাজ করিয়া 
HLS 
১১:01 "0 553 5 4%, বরং যাহারা যালিম তাহার স্বীয় প্রবৃত্তির 
অনুসরণ করিয়া সপ অযৌভিকভাবে আহ ব্যতিত অন্যকে পূজা করিয়া থাকে 
40 0৭ ১০ ৪4 ১০৪ যাহাকে আল্লাহ্‌ পথ করিয়াছেন, ত তাহাকে আর কে 
সঠিক পথে আনিতে পারে? : 


tL 
“oy 


১১১০১ ৩০54৫] ০59 আর তাহার কোন সাহায্যকারীও নাই যে তাহাকে মুক্তি 
দিতে পারে ও তাহাকে আশ্রয় দিতে পারে। 


4 


Contents 

৬২৪ | তাফসীরে ইবনে কাছীর 

CE sh dh ০০৪১ be AY AL + 

AMS AVN ১১৮০০০৩৪৭৫৪ 
5.2. 


055 ১ ০৪ 


০৮35৯ 1৮ 99৯৯ঠ *তা ০৮ J) 


b 2 


+ 
ৰ 

E\ \ 

\ রি, \ 


৫ ক 252 86৫৬ Bos 02482 
০০১৮ 55 ০791১9৮১1৯১ ০২৮০ ৬ FY 
রদ [১১৪ হত ৮০ 

'০৯৯-/০৪ 

অনুবাদ ঃ (৩০) তুমি একনিষ্ঠ হইয়া নিজকে দীনে প্রতিষ্ঠিত কর । আল্লাহ্‌র 
প্রকৃতির অনুসরণ কর, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন । আল্লাহ্র 
সৃষ্টির কোন পরিবর্তন নাই। ইহাই হইল সরল দীন । কিন্তু অধিকাংশ মানুষ জানে 
না। (৩১) বিশুদ্ধ চিত্তে তাহার অভিমুখী হইয়া তাহাকে ভয় কর। সালাত কায়েম 
কর এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। (৩২) যাহারা নিজেদের দীনে মতভেদ 
সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে, মক দলত গছ গছ মতবাদ 
লইয়া উৎফুল্ল । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, হে নবী! তুমি তোমার উন্মাতগণ 
একনিষ্ঠ হইয়া ইব্রাহীম (আ)-এর মিল্লাতের অনুসরণ কর, উহার উপর অটল অবিচল 
থাক। সেই দীনকে আল্লাহ্‌ তা'আলা তোমার দ্বারা পরিপূর্ণ করিয়াছেন এবং ইহার সাথে 
সাথে-সেই দিন ফিত্রাত ও যোগ্যতাকেও অপরিবর্তিত রাখ, যাহা আল্লাহ্‌ জন্মগতভাবেই 
সকল মানুষের মধ্যেই সৃষ্টি করিয়াছেন । উহার মাধ্যমে মহান আল্লাহ্‌কে জানা যায় এবং 
এই বিশ্বাস স্থাপন করা যায় যে তিনি ব্যতিত আর কোন মাবুদ ও ইলাহ নাই। পূর্বেই 

আমরা 4121517 - ৫2১25০4184৮) ৪15 L421, (সূরা আঁরাফ ৪ 

১৭২) -এর তাফসীর প্রসংগে বিশদভাবে আলোচনা করিয়াছি। 


Contents 


সূরা রূম ৬২৫ 


হাদীস শরীফে বর্ণিত আল্লাহ্‌ তা'আলা, ইরশাদ করিয়াছেন 8 ০ ০5৯ ০১। 
Ms ০০ ০5022117683 2$% “আমি আমার বান্দাগণকে সত্য দীনের 
উপর সৃষ্টি করিয়াছি, অতঃপর শয়তান তাহাদিগকে. বিভ্রান্ত করিয়াছে”। পরে আমরা 
একাধিক হাদীসের মধ্যে ইহা আলোচনা করিব যে, আল্লাহ্‌ তা'আলা সমস্ত মানুষকে 
ইসলাম ধর্মের উপর সৃষ্টি করিয়াছেন। পরবর্তীতে তাহাদের মধ্যে হইতে কিছু সংখ্যক 
ইয়াহুদী ধর্ম ঈসায়ী ধর্ম ও মজুসী ধর্ম অবলম্বন করিয়াছে! 

4111 31১11) 3 কেহ কেহ ইহার অর্থ করিয়াছেন 8 411151211,3 3 
“তোমরা আল্লাহ্‌র সৃষ্টির মধ্যে এমন কোন প্রকার পরিবর্তন করিও না যে, তোমরা 
মানুষকে তাহাদের এ ফিত্রাত ও সঠিক ধর্ম হইতে হঠাইয়া দাও, যাহার উপর তিনি 
সমস্ত লোককে সৃষ্টি করিয়াছেন। এই অর্থে খবরমূলক বাক্যটি আজ্ঞাসূচক বাক্যের অর্থে 
ব্যবহৃত হইয়াছে। অন্যান্য তাফসীরকারগণ বলেন, il 91১1 015 % বাক্যটি 
“খবর মূলক’ বাক্য হিসাবেই ব্যবহৃত হইয়াছে। অতএব ইহার অর্থ হইল, আল্লাহ্‌ 
তা“আলা সমস্ত মানুষকে জন্মগতভাবে ফিতরাত ও সঠিক ধর্মের উপর সৃষ্টি করিয়াছেন 
এই বিষয়ে কোন প্রার্থক্য করেন নাই এবং নীতির তিনি কোন পরিবর্তন ঘটান নাই। 
হযরত ইব্‌ন আব্বাস (রো), সাঈদ ইব্‌ন জুবাইর, মুজাহিদ, ইকরিমাহ, কাতাদাহ, 
যাহ্হাক, ও ইবৃন যায়িদ (র) এই মতের সমর্থন করিয়া 111 31১1 ১5 4 এর অর্থ 
করেন, 411 ৬21 (/+১+5 9 আল্লাহ্র দীনের পরিবর্তন ঘটে না। ১১১1 3" এর 
অর্থ £1531 ১43 পূর্ববর্তী লোকদের ধর্ম। ইমাম বুখারী (র) 31 এর অর্থ 'দীন' 
করিয়াছেন। তিনি বলেন, দীন ও ফিতরাত হলো ইসলাম । তিনি বলেন, আব্দান (র) 
বার হযরত আবু হুরায়রা (র) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ 
করিয়াছেন £ সকল বাচ্চাই ইসলামের উপর জন্মগ্রহণ করে । অতঃপর তাহার পিতামাতা 
তাহাকে ইয়াহুদী, ঈসায়ী ও অগ্নিপোসক করিয়া দেয় । যেমন কোন পশুপাখী বাচ্চা প্রসব 
করে তখন উহা পূর্ণাঙ্গ প্রসবিত হয়, তোমরা উহার একটিকেও জন্মগতভাবে নাক কান 
কর্তিত পাওনা” । ইহার পর তিনি আয়াত পাঠ করিলেন । 

40154111511 05550150470 95 5 ৭11 ০০৮৪ 
১5৪11 sll 

“তোমরা আল্লাহ্র সঠিক ধর্মের অনুসরণ করিয়া চল যাহার উপর তিনি মানুষকে 
সৃষ্টি করিয়াছেন। আল্লাহ্‌ জনগতভাবে ধর্মের কোন পরিবর্তন হয় না। ইহাই হইল সঠিক 

ধর্ম” । ইমাম মুসলিম (র) হাদীসটিকে আবদুল্লাহ ইব্‌ন ওহ্‌ব ..... ইমাম যুহরী (র) 
হইতে অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী ও মুসলিম রে) আব্দুর রাজ্জাক 


ইব্‌ন কাছীর-_৭৯ (৮ম) 


Contents 


৬২৬ তাফসীরে ইবনে কাছীর 


(র)-এর সূত্রে ..... আবু হুরায়রা (র) হইতে হাদীসটি এই একই বিষয়ে আরো অনেক 
হাদীস সাহাবায়ে কিরামের একটি জামাত হইতে বর্ণিত। তাহাদের মধ্যে আসওয়াদ 
ইব্‌ন সারী‘ তামীমী (রা)ও রহিয়াছেন। 

ইমাম আহমাদ রে) বলেন, ইসরাঈল (র) ..... হইতে বর্ধিত। তিনি বলেন, আমি 
একবার রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে আসিলাম এবং তাহার সহিত যুদ্ধ করিলাম। 
আমরা শত্রুর উপর বিজয়ী হইলাম ৷ মুজাহিদগণ সেই দিন শত্রদিগগের বিরুদ্ধে লড়াই 
করিতে করিতে অপ্রাপ্ত বয়স্কদিগকেও হত্যা করিল। রাসূলুল্লাহ (সা)-এর নিকট এই 
সংবাদ পৌছাইলে তিনি বলিলেন £ 

33334119155 ০৯ CALA IE el ০00 

“মানুষের হইল কি ?যে আজ তাহারা হত্যার সীমা অতিক্রম করিয়াছে, এমন কি 
তাহারা ছোট বাচ্চাদিগকেও হত্যা করিয়াছে” । তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, তাহারা 
তো মুশরিকদের সন্তান। তখন তিনি বলিলেন, মুশরিকদের কচি সন্তানরা তোমাদের 
মধ্যে হইতে উত্তম । অতঃপর তিনি বলিলেন, তোমরা কোন অপ্রাপ্ত বয়ঙ্ক সন্তান হত্যা 
করিও না। তিনি আরো বলিলেন, সকল বাচ্চাই ইসলামের উপর জন্মগ্রহণ করে । এমন 
কি সে উহা মুখে উচ্চারণ করে। কিন্তু তাহার মাতাপিতা তাহাকে ইয়াহুদী পরিণত 
করে কিংবা নাসারা পরিণত করে । ইমাম নাসাঈ (র) ও হাদীসটি যিয়াদ ইব্‌ন আইয়ূব 
(র) হইতে ..... হাসান বাসরী (র) হইতে অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন ৷ যেই সকল 
আব্দুল্লাহ (রা)। 

ইমাম আহমাদ (র) বলেন, হাশিম (র) ..... জাবির ইব্‌ন আব্দুল্লাহ (র) হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন £ 
১০৯১-০1-৪১ 4১০০০১৯৯০৫৬ EEG ha 40১৮১১1১224 

_1)58৫ 15191) al OL] 

“সকল ভূমিষ্ট সন্তান ফিতরাত ও ইসলামের উপর জন্গ্রহণ করে, এমন কি সে মুখে 
বলিতে অক্ষম হয়। অতঃপর যখন মুখে বলিতে পারে তখন হয় সে কৃতজ্ঞ অথবা সে 
অকৃতজ্ঞ হয়” ৷ উল্লেখিত হাদীস বর্ণনাকারীদের মধ্যে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ 
ইব্‌ন আব্বাস হাশেমী ও। ইমাম আহমাদ রে) বলেন, আফ্ফান (র) ..... হযরত ইব্‌ন 
আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
মুশরিকদের নাবালিগ সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করা হইল, তাহারা কি বেহেশতে 
গমন করিবে, না দোযখে ? তখন তিনি বলিলেন ৪ 


|| 
6815 3) ০21705194 Cos adel 1115 


Contents 


সূরা রূম ৬২৭ 


আল্লাহ্‌ যখন তাহাদিগকে সৃষ্টি করিয়াছেন, তখন তিনি খুব ভাল জানেন যে তাহারা 
কি আমল করিবে । ইমাম বুখারী ও মুসলিম (র) আবু বিশর ইবৃন ইয়াস (র) ..... 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে উল্লেখিত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম আহমাদ 
(র) আরো বলেন, আফ্ফান (র) ..... ইব্‌ন আব্বাস (র).হতে বর্ণিত । তিনি বলেন, 
এক সময় ছিল যখন আমি এই মত পোষণ করিতাম, মুসলমানদের সন্তান মুসলমানদের 
অবশেষে অমুক আমাকে অমুক হইতে বর্ণনা করিল যে, একবার রাসুলুল্লাহ (সা)-এর 
নিকট মুশরিকদের সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে, তিনি বলিলেন ৪ ১11 1, 
-৮০1০ 1/44 ০ তাহারা যে কি আমল করিত উহা আল্লাহ্‌ খুব ভাল জানেন হযরত 
ইব্‌ন আব্বাস (রা) বলেন, ইহার পরে আমি পূর্ববর্তী মত হইতে বিরত থাকি। 
বর্ণনাকারী সাহাবায়ে কিরাম হইতে একজন হযরত ইয়া ইব্‌ন হিমার মুজাশিয়ী (র)। 
ইমাম আহমাদ (র) বলেন, ইয়াহইয়া ইব্‌ন সাঈদ (র) ..... ইয়া ইবৃন হিমার (র) 
হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) তাহার এক ভাষণে বলিলেন, আমার 
হুকুম করিক্নাছেন। তিনি ইরশাদ করিয়াছেন, আমার বান্দাদিগকে সত্য ধর্মের উপর সৃষ্টি 
করিয়াছি। শয়তান তাহাদিগকে তাহাদের দীন হইতে বিভ্রান্ত করিয়াছে এবং তাহাদের 
জন্য যাহা আমি হালাল করিয়াছি উহা শয়তান তাহাদের উপর হারাম করিয়াছে । এবং 
তাহাদিগকে আমার সহিত শরীক সাব্যস্ত করিবার হুকুম করিয়াছে । অথচ, ইহার স্বপক্ষে 
কোন দলীল নাই । 

রাসূলুল্লাহ সো) বলেন, অতঃপর আল্লাহ্‌ তা'আলা পৃথিবীর প্রতি দৃষ্টিপাত দান 
করিলেন এবং আরব আজম সকলের প্রতি অসন্তুষ্ট হইলেন। অসন্তুষ্ট হইলেন না 
কিছু সংখ্যক কিতাবপ্রাপ্ত সত্য ধর্ম নবীদের প্রতি ৷ আল্লাহ্‌ ইরশাদ করেন, হে মুহাম্মদ! 
আমি তোমাকে পরীক্ষার করিবার জন্য এবং তোমার দ্বারা অন্যকে পরীক্ষা করিবার 
জন্য তোমাকে রাসূল হিসাবে প্রেরণ করিয়াছি। আর তোমার প্রতি এমন এক গ্রন্থ 
নাযিল করিয়াছি, যাহা পানি দ্বারা মুছিয়া ফেলা যায় না এবং জাগ্রতবস্থায় এবং নিদ্রাবস্থায় 
পাঠ করিবে । 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা কুরাইশদের সতর্ক করিবার আদেশ করিলেন, তখন আমি 
বলিলাম. আমার আশংকা তাহারা আমার মাথা পিসিয়া রুটির ন্যায় করিয়া দিবে। 
আল্লাহ্‌ বলিলেন, তাহারা তোমাকে দেশ হইতে বাহির করিলে আমিও তাহাদিগকে বাহির 
করিব । তুমি তাহাদের সহিত যুদ্ধ শুরু কর, আমি সাহায্য প্রেরণ করিব। তুমি আল্লাহ্‌র 
রাহে খরচ কর, আমি তোমার জন্য ব্যয় করিব। তুমি সৈন্য প্রেরণ কর আমি উহার 


Contents 


৬২৮ তাফসীরে ইবনে কাছীর 


পাচগুণ প্রেরণ করিব । তুমি তোমার অনুগতগণকে লইয়া তোমার অবাধ্যদের সহিত 
যুদ্ধ কর । তিনি বলিলেন, বেহেশতের অধিবাসীরা তিন শ্রেণীতে ভূক্ত। (১) ন্যায় 
প্রতিষ্ঠাকারী বাদশাহ যাহাকে সৎকাজের তাওফিক দান করা হইয়াছে (২) আরেক ব্যক্তি ' 
যে প্রত্যেক মুসলমান ও আত্মীয়ের প্রতি অনুগ্রহশীল ও কোমল হৃদয় । (৩) আরেক 
করিত রর AO SR ACG OT যান যারা পা 
সে বহু সন্তানের জিম্মাদার । 

আর দোযখের অধিবাসী পাচ শ্রেণী লোক (১) এ নিঃসম্বল দুর্বল ব্যক্তি যে তোমাদের 
অধিন্যস্ত হইয়া থাকে, সে না তো ঘর সংসার করিতে ইচ্ছক আর না অর্থ উপার্জনে 
করিতে ইচ্ছক। (২) খিয়ানতকারী ব্যক্তি যে অতি তুচ্ছ বস্তুর মধ্যে খিয়ানত করিতে 
ছাড়ে না। (৩) যে ব্যক্তি ধনেজনে তোমাকে ধোকা ও প্রতারণা দেয় (৪) অতঃপর তিনি 
কৃপণ, মিথ্যাবাদীর উল্লেখ করিলেন। (৫) আর অশ্লীল বাক্যলাপকারী । 

ইমাম মুসলিমই কেবল হাদীসটি বর্ণনা করিয়াছেন। তিনি একাধিক সূত্রে কাতাদাহ 
(র) হইতে ইহা বর্ণনা করিয়াছেন । 

১2511 ২2411 ৬5 শরীয়াত ও ফিতরতে সালীমকে আকড়াইয়া ধরাই হইল সরল 
সঠিক দীন । 

১১৮: ৮ ১০ ০৯৫1 5০15 কিন্তু অধিকাংশই লোকই ইহা জানে না। আর 
nate atthe পরব জব ূ 
SE UAE 0 DONT TE নল 
আনিবে না। আরো ইরশাদ হইয়াছে ৪ 

40111545025 LS SAN Se ০৪২1 5৮591, 

হে নবী! যদি তুমি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠের অনুকরণ কর, তবে তাহারা তোমাকে 
পথভ্রষ্ট করিয়া ফেলিবে। (সুরা আন‘আম £ ১১৬) 

০৮৪5/9 4501 ১০৮৬৭ ইব্‌ন যায়িদ ও ইবৃন জুরাইজ (র) বলেন, ইহা অর্থ 
4211 ০-৯৯) অর্থাৎ তোমরা আল্লাহ্‌র প্রতি প্রত্যাবর্তন করিয়া তাহাকে ভয় কর। 

১1৯11 ১5১51, এবং আল্লাহর মহান ইবাদত সালাত কায়েম কর । 

525১০ ১০ 15555 %5 আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। বরং 
তাওহীদ পন্থী হইয়া যাও এবং তাহারই উদ্দেশ্য ইবাদত কর। ইব্‌ন জরীর (র) বলেন, 
ইয়াহইয়া ইবৃন ওয়াধিহ (র) ..... ইয়ামীদ ইব্‌ন আবু মারইয়াম (র) হইতে বর্ণিত। তিনি 
বলেন, একবার হযরত উমর (র) হযরত মু'আয ইব্‌ন জাবাল (র)-এর নিকট দিয়া 


Contents 


সূরা রূম ৬২৯ 


অতিক্রম করিলেন, তখন হযরত উমর (রা) তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে মু'আয! এই 
উম্মাতের অস্তিত্ব কিসের উপর নির্ভরশীল? তিনি বলিলেন, তিন বস্তুর উপর এই উম্মাতের 
অস্তিত্ব নির্ভরশীল । (১) ইখ্লাস আর ইহাই হইল “আল্লাহ্‌র ফিত্রাত” যাহার উপর 
তিনি সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন । (২) সালাত যাহা মূরত দীন (৩) আনুগত্য- যাহা 
মুক্তির উপায় । ইহা শ্রবণ করিয়া হযরত উমর (রা) বলিলেন, তুমি সত্য বলিযাছ। ইব্‌ন 
জরীর (র) বলেন, ইয়াকৃব (র) ..... কিলবাহ (রে) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার 
হযরত উমর (রা) হযরত মু'আয (র)-এর নিকট দিয়া অতিক্রম কালে জিজ্ঞাসা 
করিলেন, এই দীনের অস্তিত্ব কিসের উপর নির্ভরশীল তখন তিনি অনুরূপ জবাব দিলেন। 


১11...২4১2১ 1১৪৪ 52311 ৬৯ “তোমরা এ সকল মুশরিকদের অন্তর্ভূক্ত হইও 
না যাহারা দীনকে খন্ড বিখন্ড করিয়াছে এবং তাহারা নিজেরা নানা দলে বিভক্ত হইয়াছে। 
প্রত্যেক দলই এই মতাদর্শ লইয়া গর্বিত, যাহা তাহাদের নিকট রহিয়াছে । এবং অংশের 
প্রতি ঈমান আনিয়াছে কিছু অংশের প্রতি কুফর করিয়াছে। মুলতঃ এইভাবে তাহারা 
দীনকে ত্যাগ করিয়াছে । আর ইহারাই ইয়াহুদী, ঈসায়ী, অগ্নি উপাসক, প্রতীমা পূজারী 
বলিয়া বিভিন্ন দলে পরিচিত । ইহা ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরাও ইহাদের দলের অন্তর্ভুক্ত । 
যেমন ইরশাদ হইয়াছে £ 
১৯১০ (1 ৮০ age Cd ns Il $ 1958 ১৪৬] ৪। 

Lat dl 

“যেই লোক তাহাদের ধর্ম খন্ড-বিখন্ড করিয়াছে এবং খোদ তাহারা বিভিন্ন দলে 
বিভক্ত হইয়াছে, তাহাদের সহিত তোমাদের কোন সম্পর্ক নাই । তাহাদের বিষয়টি সম্পূর্ণ 
আল্লাহ্র উপর ন্যাস্ত”। (সুরা আন'আম ৪ ১৬০) 

বস্তুত আমাদের পৃববর্তী উন্মাতগণ পারস্পরিক দ্বন্দ্বে বিভিন্ন দলে বিভক্ত হইয়াছিল 
এবং তাহারা প্রত্যেকে মনে করিত যে, তাহারাই সত্যের উপর প্রতিষ্ঠিত উম্মতে মুহাম্মাদী 
নানা দলে বিভক্ত হইয়াছে। কিন্ত একটি দল ব্যতিত সকল গুমরাহ। আর সঠিক দল 
হইল আহলে সুন্নাত আল-জাম“আত । যাহারা আল্লাহ্র কিতাব ও রাসূলের সুন্নাতকে 
মযবুত করিয় ধারণ করিয়াছে এবং সাহাবায়ে কিরাম ও তাবিয়ীন ও আম্বিয়ায়ে কিরাম 
যেই মত পথ ধারণ করিয়াছিলেন । মুস্তাদরাকে হাকেম গ্রন্থে বর্ণিত, একদা রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট জিজ্ঞাসা করা হইল “মুক্তিপাপ্ত দল’ কোনটি ? রাসূলুল্লাহ (সা) বলিলেন, 
৮:০9 ile Li Us le 94 ০ যেই দল আমার ও আমার সাহাবীগণের মত 
ও পথ অনুসরণ করিয়া চলে, তাহারা হইল মুক্তিপ্রাপ্ত দল। 


Contents 


৬৩০ তাফসীরে ইবনে কাছীর 


৮ Godt EY DA 
| ১ম টনি ১০১৮৮ (EEE শা 
A OS 5: ০5৮৫৮ ১264 Fors পপ ৩৫৩ 


০৯২০৪৯০৬৮ ১৯১৮ ১) 4০) 44 1১ 


Pas dr ৯৯ 4% ND dc 


*১৯১ এ SS mS Bl ls St 


Adds at পি et coo 2414 

1৮৫৮ ০4২৮৯ সিট 0 
ভি 

০৫ ৮5 & চাও টি এ ‘ah DEAR 


Lim AS 05৬ > Lo bn ৬9 ns শন 


55:54 ১০০ ০ 


শর 
রাগ পরা টা 


(59০) A SINE) 15545 41 
5548-458০১ ৬১ 

অনুবাদ £ (৩৩) মানুষকে যখন দুঃখ-দৈন্য স্পর্শ করে তখন উহারা বিশুদ্ধ চিত্তে 
উহাদিগের প্রতিপালককে ডাকে, অতঃপর তিনি যখন উহাদিগককে স্বীয় অনুগ্রহ 
আস্বাদন করান, তখন উহাদিগের একদল উহাদিগের প্রতিপালকের শরীক করিয়া 
থাকে । (৩৪) উহাদিগকে আমি যাহা দিয়াছি তাহা অস্বীকার করিবার জন্য । সুতরাং 
ভোগ করিয়া যাও, শীঘ্রই তোমরা জানিতে পারিবে । (৩৫) আমি কি উহাদিগের 
নিকট এমন কোন দলীল অবতীর্ণ করিয়াছি, যাহা উহাদিগকে আমার শরীক করিতে 
বলে (৩৬) আমি যখন মানুষকে অনুগ্রহের আত্বাদ দিই উহারা তাহাতে উৎফুল্ল হয় 
এবং উহাদিগের কৃতকর্মের ফলে দুর্দশাগ্রস্ত হইলে উহারা হতাশ হইয়া পড়ে । (৩৭) 
উহারা কি লক্ষ্য করে না যে, আল্লাহ্‌ যাহাকে ইচ্ছা রিযিক প্রশস্ত করেন ? অথবা উহা 
সীমিত করেন ? ইহাতে অবশ্যই নির্দশন রহিয়াছে মু’মিন সম্প্রদায়ের জন্য । 


Contents 


সূরা রুম ৬৩১ 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, মানুষ যখন নিতান্ত অসহায় ও নিরূপায় 
হইয়া পড়ে তাহারা শুধুমাত্র আল্লাহ্‌কে ডাকে । আর যখন তাহাদিগকে প্রচুর ধন-সম্পদ 
দান করা হয় তখন তাহাদের মধ্যে একটি দল আল্লাহ্‌র সহিত শরীক করা শুরু করে 
এবং আল্লাহ্‌ ছাড়া অন্যকে পূজা করে। 

১৫,321 ০1982 আয়াতের মধ্যে 1581 এর ₹ টিকে সম্পর্কে কেহ 
কেহ বলেন, ইহা {£34 (পরিণতি) বুঝাইবার জন্য ব্যবহৃত হইয়াছে। আর কেহ কেহ 
বলেন ইহা ২1, (কারণ) বুঝাইবার জন্য ব্যবহৃত হইয়াছে। যেহেতু আল্লাহ্‌র পক্ষ 
হইতে ধন-সম্পদের প্রাচুর্য পাইয়া মানুষ তাহার নিয়ামতের অকৃজ্ঞতা প্রকাশ করে। 
অতএব আল্লাহ্‌ তাহাদিগকে ধমক প্রদান করিয়া ইরশাদ করিয়াছেন ৪ 
পারিবে । জনৈক বুযর্গ বলেন, আল্লাহ্র কসম! কোন দারোগা যদি আমাকে ধমক দেয়, 
তবে তো আমি উহার কারণে কম্পিত হই। অথচ সেই মহান সত্তার ধমকে আমরা 
কিভাবে প্রকম্পিত না হইয়া পারি, যাহার এক আদেশে সকল বস্তুর অস্তিত্‌ সংঘটিত হয়। 
তিনি কোন বস্তুকে হইয়া যাও বলিলেই উহা হইয়া যায়। ইহার পর আল্লাহ্‌ তা'আলা 
নানান নি নি না সনির ANT রাস 
প্রতিবাদ করিয়া ইরশাদ করেন ঃ 


(0141 ৫215 (155191 আমি কি তাহাদের নিকট এমন কোন দলীল প্রমাণ 
অবতীর্ণ করিয়াছি ৫৮:১1:54 1১135 983 এবং উহা কি তাহাদিগকে 
আল্লাহ্‌র সহিত শিরক করিতে বলিতেছে ? বস্তুত এমন নহে। অতঃপর ইরশাদ হইয়াছেঃ 


Ms 019 18১৯১৪ LES) ০০০1 C35 ডিও 
আর যখন আমি মানুষকে অনুগ্রহের স্বাদ উপভোগ করাই তখন উহাতে তাহারা 
আনন্দ উৎফুল্ল হয় আর তাহাদেরই কৃতকর্মের কারণে তাহারা বিপদগ্রস্থ হয় তবে তখন 
নিরাশ হইয়া পড়ে । মানুষ হিসাবে তাহাদের স্বভাব । কিন্তু আল্লাহ্‌ যাহাকে হিফাযত 
করেন এবং তাওফীক দান করেন তাহার অবস্থা ইহা হইতে ব্যতিক্রম । সাধারণতঃ মানুষ 
প্রাচূর্যের অধিকারী হইলেই সে গর্বিত হয়। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ই , 


4s 


১৮০১৪] € < ৮১০ ৩১ 13:০41 52) প্ৰাচূৰ্যের অধিকারী মানুষ বলে, সকল 
বিপদ আপদের অবসান ঘটিয়াছে। তখন সে বড়ই উৎফুল্ল ও গর্বিত হয়। (সূরা হুদ ঃ 
১০) অর্থাৎ মনে মনে আনন্দ উপভোগ করে এবং অন্যের উপর গর্ব করে। কিন্তু 
বিপদগ্রস্থ হইলে আবার এ লোকটি সম্পূর্ণ নৈরাশ্যের শিকার হয় এবং মনে করে আর সে 
কখন ও সুখ শান্তির মুখ দেখিবে না। আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন £ 


Contents 


৬৩২ তাফসীরে ইবনে কাছীর 


111 1515 (১... ০:২। %। কিন্তু যেই সকল বিপদে ধৈর্যধারণ করে 
এবং সুখ শান্তি প্রাচূর্যের সময় সৎকর্ম করে। বস্তুত মু'মিন সর্বাবস্থায় আল্লাহ্‌র প্রতি 
আস্থাশীল হও ভরসা করিয়া থাকে । হাদীস শরীফে বর্ণিত, মু'মিনদের উপর বড়ই 
আশ্চার্য যে, আল্লাহ্‌ তাহার জন্য যে কোন ফয়সালা করেন না কেন, উহা তাহার জন্য 
কল্যাণকর হয়। যদি সে প্রাচুর্য ও সুখ শান্তি লাভ করে তবে সে উহার শুকুর করে ইহা ও 
তাহার জন্য কল্যাণকর হয়। আর যদি সে বিপদগ্রস্থ হয় তবে ধৈর্যধারণ করে ইহাও 
তাহার জন্য কথ্যাপকর প্রমাণিত হয়। 

রি 18171157407 ০ 5191 আর এ সকল লোকেরা 
কি ইহা জানা নাই যে, আল্লাহ্‌ তা'আলা যাহাকে ইচ্ছা প্রচুর রিযিক দান করেন আর 
যাহাকে ইচ্ছা উহা সংকীর্ণ করেন। অর্থাৎ তিনি সর্বময় ক্ষমতার অধিকারী । তিনি স্বীয় 
স্বল্প রিযিক দান করেন। | 

১৮১০১ 7৮৪] ০০2১ 1১ 5৪ 91 নিঃসন্দেহে ইহাতে এ সকল লোকদের জন্য 
বহু নির্দশন রহিয়াছে যাহারা বিশ্বাস করে। 


৮2৬ এন AI 494৮ 85 ০৩ 
RAE 559, A 4০9 ১১:০৪ 

০০৬ 2 ১৪ ০০৪৪ ০০ ৬ ৫ ১ ABC 1 

45S. &) 3 S23 ১৯15 ০০০-৪ Cs dh 


BAN AL 3 2 


" ১৯৮০০০৭০০ 


, HE 24 ৫৫ Hee. Bs 2 te এরি 
৮ ১5 ৫ 6 (1 ৮, 


০5১ টা দির, $& 


A Jers 


Contents 


সুরা রাম ৬৩৩ 


অনুবাদ £ (৩৮) অতএব আত্মীয়কে দিও তাহার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও 
মুসাফিরকেও । যাহারা আল্লাহ্র সন্তুষ্টি কামনা করে তাহাদিগের জন্য ইহা শ্রেয় এবং 
তাহারাই সফলকাম । (৩৯) মানুষের ধনে বৃদ্ধি পাইবে বলিয়া তোমরা সুদে যাহা 
দিয়া থাক, আল্লাহ্‌র দৃষ্টিতে তাহা ধন-সম্পদ বৃদ্ধি করে না। কিন্তু আল্লাহ্‌র সন্তুষ্টি 
লাভের জন্য যে যাকাত দিয়া থাকে তাহাই বৃদ্ধি পায়, উহারাই সমৃদ্ধিশীলী। (৪০) 
আল্লাহ্‌ তোমাদিগকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদিগকে রিযিক দিয়াছেন, তিনি 
তোমাদিগকে মৃত্যু ঘটাইবেন ও পরে তোমাদিগকে জীবিত করিবেন । তোমাদিগের 
দেব-দেবীর এমন কেহ আছে কি যে এই সমস্তের কোন একটিও করিতে পারে ? 
উহারা যাহাদিগকে শরীক করে, আল্লাহ উহা হইতে পবিত্র ও মহান । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'য়ালা উল্লেখিত আয়াতে আত্মীয়-স্বজনের হক দেওয়ার জন্য 
নির্দেশ দিয়াছেন অর্থাৎ তাহাদের সহিত সদ্ব্যবহার করা ও সংযোগ রক্ষা করা প্রত্যেকের 
জন্য অবশ্যই কর্তব্য । আর মিস্কীন ও মুসাফিরের পাপ্য হক্‌ দেওয়ার জন্য ও দির্দেশ 
দিয়াছেন। মিস্কীন বলা হয় এ ব্যক্তিকে যাহার কিছু নাই কিংবা এতটুকু আছে যাহা 
তাহার পক্ষে যথেষ্ট নহে। আর মুসাফির দ্বারা এ মুসাফিরকে বুঝান হইয়াছে যাহার 
নিকট তাহার সফরের প্রয়োজনীয় সম্বল নাই । 

11 ২৯5 ১১৮ 5১১11৮-5 ৩১ ইহা সেই সকল লোকদের জন্য উত্তম 
যাহারা আল্লাহ্‌র সাক্ষাৎ লাভের-কামনা করে । বস্তুত মানুষের ইহাই সর্বাপেক্ষা প্রধান 
উদ্দেশ্য । 

১৮/৮এ। 45 4315, আর দুনিয়া আখিরাতে তাহারই সফল। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন £ 

811... lil 01951 58152521 65155 

তোমরা অধিক মাল লাভের উদ্দেশ্য যেই দান-দাক্ষিণ্য করিয়া থাক, উহা যদি কেবল 
এই উদ্দেশ্য যে যাহাকে দান করা হইয়াছে সে দাতাকে আরো অধিক দান করিবে তবে 
আল্লাহ্র নিকট ইহার কোন সাওয়াব ও লাভ হইবে না। হযরত ইব্‌ন আব্বাস (র) 
মুজাহিদ, যাহ্হাক, কাতাদাহ, ইকরিমাহ, মুহাম্মদ ইব্‌ন কা'ব ও শাবী (র) এই 
আয়াতের এই অর্থ করিয়াছেন। অবশ্য যদিও এই রূপ দান করিলে কোন সাওয়াব লাভ 
হয় না। কিন্ত তবু ও এই রূপ দান করাও মুবাহ। অবশ্য রাসূলুল্লাহ (সা)-কে ইহা হইতে 
নিষেধ করা হইয়াছে । যেমন ইরশাদ করা হইয়াছে £ 

"১১২০ ৮০5 ১, “আর অধিক লাভের আশায় তুমি তাহাকেও দান করি ও 
না” । (সূরা মুদ্দাসসির ৪ ৬) 
ইব্‌ন কাছীর-_৮০ (৮ম) 


Contents 


৬৩৪ তাফসীরে ইবনে কাছীর 


হযরত ইব্‌ন আব্বাস রো) বলেন, সুদ দুই প্রকার এক প্রকার সুদ না-জায়িয আর 
উহা হইল ক্রয় বিক্রয়ের সুদ । আর দ্বিতীয় প্রকার সুদ জায়িয ৷ উহা হইল কাহাকেও দান 
করিয়া দানের অতিরিক্ত কামনা করা । হযরত ইবৃন আব্বাস (রা) ইহা বলিবার পর এই 
আয়াত পাঠ করিলেন ঃ 
০9০০ পপ 2 টি ০০০৫ 22 0% oso! 
Hl. 12১৭ ১৩ ৮০041 91৬1 ৪1৯০৭402০০০ 103 
অবশ্য আল্লাহ্র দরবারে যাকাতের সাওয়াব লাভ করা যাইবে ৷ ইরশাদ হইয়াছে $ 
১১৮২০ a LL এ/। ৩১১০১ ১০ Ly 


আল্লাহ্‌র দরবারে গ্রহণযোগ্য । আর এ সকল লোকেরা বহু গুণের অধিকারী” । যেমন 
হাদীস শরীফে বর্ণিত ঃ 
4১০ ১৯৯১৭। 0৯৬১] 31 ৮5 এর ০০ ৪৮ ০০ ৬৯ 4০৪৪ 0০৩ 
৯১০০] lai ৮৮৬৯ dei ও| 8৪৫৯ ১৫০৯ an ০৫ 18৯৯1৮০4 (৬৯১৯৪ 
- ৬৯1 a plc 
“তোমরা হালাল উপার্জন হইতে একটি খেজুর পরিমাণ যেই সাদাকা কর, আল্লাহ্‌ 
উহা স্বীয় দক্ষিণ হস্তে গ্রহণ করেন। উহা সযত্ত বৃদ্ধি করিতে থাকেন যেমন তোমাদের 
কেহ তাহার গরু অথবা উটের বাচ্চা স্বযত্বে উহা লালন পালন করিয়া উহাকে বড় করিয়া 
থাকে । এমন কি সাদাকার একটি খেজুর উহা পাহাড় অপেক্ষা বড় হইয়া যায়”। 
১৫৪১) ৫৪1১ (311 অর্থাৎ আল্লাহ্‌ সেই মহান সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি 
করিয়াছেন এবং তোমাদিগকে রিযিক দান করিয়াছেন। তিনি মাতৃগর্ভ হইতে 
উলাংগাবস্থায় বাহির করিয়াছেন । তাহার না ছিল জ্ঞান না ছিল শ্রবণ শক্তি, দর্শন শক্তি ও 
দৈহিক শক্তি। অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহাকে সকল শক্তি দান করেন, তাহাকে অন্য 
বস্তু ধন সম্পদের অধিকারী করেন ও সর্বপ্রকার উপার্জনের ক্ষমতা দান করেন। যেমন 
ইমাম আহমাদ (র) বলেন, আবু মু'আবিয়াহ রে) ..... হাব্বাহ ইবৃন খালিদ ও সাওয়া 
ইব্‌ন খালিদ (র) হইতে বর্ণিত। তাহারা বলেন, একবার আমি রাসূলুল্লাহ (সা)-এর 
খিদমতে উপস্থিত হইলাম, তখন তিনি কোন কাজে ব্যস্ত ছিলেন, আমরা ও তীহার কাজে 
_ সাহায্য করিলাম । তিনি তখন বলিলেন ঃ 


ভিডি ১১/০ ০৮০০১ ০৮৪ ৮৫৩০০ ০১৯১৫ 39911 ৩7০৪০ ১ 
-৬৩ ১০ 44411 43১৯১ ১১৪ ade 


Contents 


সূরা রূম ্‌ ৬৩৫ 


“তোমরা রিযিক হইতে নিরাশ হইও না। তোমাদের মাথা নাড়িতে থাকে অর্থাৎ 
যাবৎ তোমরা জীবিত থাকিবে । কারণ তোমাদের জননী তোমাদিগকে সম্পূর্ণ 
বন্ত্রহীনাবস্থায় প্রসব করেন অতঃপর আল্লাহ্‌ তাহাকে অন্ন বস্তু সব কিছু দান করেন” । 

১৫৯৪১6০০০৪০ অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা তোমাদিগকে পার্থিব জীবনের 
পরে মৃত্যু দান করিবেন । ইহার পর কিয়ামত দিবসে পুনরায় তিনি তোমাদিগকে জীবিত 
করিবেন । 


পি UNG ১০ 0০ ০০ ১505 ০ U2 আল্লাহ্‌ ব্যতিত অন্য যার যেই 
সকল ইলাহের তোমরা পূজা কর তাহাদের মধ্যে হইতে কি এমন কেহ আছে যে, এই 
সকল কাজ করিতে সক্ষম । বস্তুত এমন কেহ নাই যে ইহা করিতে পারে । বরং কেবল 
মহান আল্লাহই আছে যিনি সৃষ্টি করিতে, রিযিক দান করিতে, জীবন দিতে ও জীবন হরণ 
করিতে সক্ষম । অতঃপর তিনি কিয়ামত দিবসে পুনরায় সকলকে জীবিত করিবেন । 

US Lae LS 4১৯১, আল্লাহ্‌ তাহাদের শিরক হইতে পবিত্র । না 
তাহার কোন শরীক আছে না তাহার কোন সমকক্ষ । তাহার কোন সন্তানও নাই আর 
‘তিনি কাহার জনকও নহেন। তিনি এক অদ্বিতীয়, তিনি কাহারও মুখাপেক্ষী নহেন। 


০৪ এ এস ৮০১০৯ ৯৪০৪ £1 
dois 5৩৬ Fw ১ 778 


ose 2 A le sol ০১৩ 


শপে 


১০৯: HN ১৫ 
৫১৯৮৫, 
টি তি 


নিরারারাঞাগঞ্েরি 
যাহাতে উহারা ফিরিয়া আসে । (৪২) বল, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর এবং 
দেখ তোমাদিগের পূর্ববর্তীদিগের পরিণাম কি হইয়াছে? উহাদিগের অধিকাংশই 
ছিল মুশরিক । 

তাফসীর £ ইব্‌ন আব্বাস (রা) ইকরিমাহ, যাহ্হাক, স্ুদ্দী (র) ও অন্যান্য 
তাফসীরকারগণ বলেন ৪ || দ্বারা “ময়দান' বুঝান হইয়াছে। এবং ১৯:|| দ্বার বুঝান 


১ £ 


Contents 


৬৩৬ তাফসীরে ইবনে কাছীর 


হইয়াছে শহর ও নগর । হযরত ইব্‌ন আব্বাস (রা) ও ইকরিমাহ রে) হইতে আরো 
বর্ণিত, ১১:41 নদীর তীরে অবস্থিত শহর ৷ অন্যান্য তাফসীরকারগণ বলেন, ১4 দ্বারা 
স্থল ও ১: দ্বারা সমুদ্র বুঝান হইয়াছে। ইয়াযীদ ইব্‌ন রুকাই (র) বলেন 8 ,৫৮ 
811 এর অর্থ হইল, অনাবৃষ্টির ফলে দুর্ভিক্ষ দেখা দেওয়া ও পানিতে বসবাসকারী 
প্রাণীর নিঃশেষ হইয়া যাওয়া । রিওয়ায়েতটি বর্ণনা করেছেন ইব্ন হাতিম (র)। তিনি 
বলেন, মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ্‌ ইব্‌ন ইয়াধীদ ইব্‌ন মুকরী (র) ..... মুজাহিদ রে) হইতে 
বর্ণিত তিনি বলেন, ০৯০৪ all ৪5811 ১45 এর অর্থ হইল, স্থলে মানব হত্যা 
ও পানিতে নৌকা ও জাহাজ ছিনতাই করা । আতা খুরসানী (র) বলেন :১। দ্বারা এ স্থল 
ভাগকে বুঝান হইয়াছে যেখান শহর ও নগরী গড়িয়া উঠিয়াছে এবং ১৯ দ্বার বুঝান 
হইয়াছে দ্বীপমালা । উল্লেখিত ব্যাখ্যাসমূহ হইতে প্রথম ব্যাখ্যাই অধিক গ্রহণযোগ্য । 
অধিকাংশই তাফসীরকারগণের মতই ইহাই । মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) তাহার সীরাত 
গ্রন্থে এই মতেরই সমর্থন করিয়াছেন । তাহার গ্রন্থে তিনি উল্লেখ করিয়াছেন ৪ 
EE OEE TE OTE MEO PICT HF FTE EPS TET 
- ১.১ (5৮৮ ১১) 

“রাসূলুল্লাহ (সা) 'আয়লা' বাদশাহ সহিত সন্ধি করিলেন এবং তাহার নামে তাহার 
শহর লিখিয়া দিলেন” । এখানে ১ দ্বারা শহর বুঝান হইয়াছে। পূর্ণ আয়াতের অর্থ 
হইল, মানুষের পাপ ও গুনাহের কারণে যমীনের ফসল নষ্ট হয় এবং বাগানের ফল 
ফলাদি ও ধ্বংস হইয়া যায়। আবুল আলীয়াহ (র) বলেন, যে ব্যক্তি আল্লাহ্‌র যমীনে 
নাফরমানী করেন সে যমীনে ফাসাদ সৃষ্টি করিল। কারণ আল্লাহ্র আনুগত্যের মাধ্যমে 
কল্যাণ সাধিত হয় ৷ আবূ দাউদ শরীফে বর্ণিত। 

৮৯০০ ৩৪০1 lbs ০। ০০ (1৯1 All ০৯১১ এষ pl ০৭ 

“পাপীদিগকে ধমন করিবার উদ্দেশ্যে ইসলামী দন্ড বিধান কায়েম করা একাধারে 
চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টিপাত হওয়া অপেক্ষা অধিক উত্তম” । কারণ “হদ্দ' ইসলামী দন্ড 
বিধান কায়েম করিলে সকল মানুষ কিংবা অধিকাংশ লোক অথবা অনেক লোকই 
পাপাচার হইতে বিরত থাকে আর পাপাচার ত্যাগ করা হইলে আসমান যমীনের বরকত 
সমূহ নাযিল হয় । আর এই কারণে শেষ যুগে যখন হযরত ঈসা (আ) পৃথিবীতে আগমন 
ভাঙ্গিবেন, জিযিয়া কর রহিত করিবেন এবং ইসলাম ব্যতিত অন্য কোন ধর্ম তিনি মানিয়া 
লইবেন না, ইসলাম গ্রহণ করিতে অনিচ্ছা প্রকাশ করিলে তাহাকে তিনি হত্যা করিবেন। 


অবশেষে তাহার সময়ে যখন আল্লাহ্‌ তা'আলা দাজ্জাল ও তাহার অনুসারীদিগকে 
এবং ইয়াজুজ ও মাজুজকে ধ্বংস করিয়া দিবেন, তখন আল্লাহ্‌ তা'আলা যমীনকে 


Contents 


সূরা রূম ৬৩৭ 


বলিবেন হে যমীন! তুমি তোমার বরকত বাহির কর। যমীন হইতে বরকত বাহির হইবে 
ফলে মাত্র একটি ‘আনার’ একটি দল লোক আহার করিয়া তৃপ্ত হইবে । উহা এতই 
প্রকান্ড হইবে যে, উহার খোসা দ্বারা এক দল লোক রৌদ্র হইতে ছায়া লাভ করিবে । 
অনুরূপভাবে একটি উদ্ত্রীর দুধ এক দল লোকের জন্য যথেষ্ট হইবে । বরকতের এই রূপ 
প্রকাশ ঘটিবে কেবলমাত্র হযরত মুহাম্মদ (সা) এর শরীয়ত প্রতিষ্ঠা করিবার কারণে । 

অতএব পৃথিবীতে যখন আদল ও ইনসাফ কায়েম করা হইবে, বরকত ও কল্যাণ 
বৃদ্ধি পাইবে । আর এই হাদীস শরীফে বর্ণিত, ফাজের ও পাপী যখন মৃত্যুবরণ করে 
তখন তাহার আচরণের কুফল হইতে আল্লাহ্‌র বান্দাগণ, শহর নগরের গাছ পালা ও 
প্রাণীকুল পরিত্রাণ পায়। . 

ইমাম আহমাদ ইবৃন হাম্বল রে) বলেন, মুহাম্মদ ও হুসাইন (র) ..... আবূ মিখযাম 
(র) হইতে বর্ণিত। তিনি বলেন যিয়াদ কিংবা ইব্‌ন যিয়াদের যুগে এক ব্যক্তি একটি 
গমের বস্তা পাইল । গম ছিল খেজুরের আটির ন্যায় বড় বড়। বস্তার উপর লিখা ছিল, 
এই গম সেই যুগের যেই যুগে ইনসাফ প্রতিষ্ঠা করা হইয়াছিল। মালিক (র) যায়িদ ইবৃন 
আসলাম (র) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন ৪ ১1. 311 দ্বারা এখানে শিরক 
বুঝান হইয়াছে। তবে এই ব্যাখ্যাটি বিবেচনা সাপেক্ষ । 

1915 53]| ০৯১৪৬] অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা তাহাদের পরীক্ষা করিবার 
জন্যও তাহাদের অপকর্মের শাস্তি স্বাদ আস্বাদন করাইবার জন্য তাহাদের মাল ও জীবনে 
ক্ষতি সাধন করিবেন। এবং তাহাদের বাগানের ফল ফলাদি ও নষ্ট করিবেন । 

১৮৯১৪ 14০ সম্ববত তাহারা গুনাহ হইতে বিরত হইবে। যেমন অন্যত্র ইরশাদ 

- ০৬৯১] 12:41 ০১০০৯] Alls 

“আর আমি তাহাদিগকে ভালমন্দ দ্বারা পরীক্ষা করিয়াছি যেন তাহারা পাপাচারে 
হইতে বিরত হয়” । (সুরা আরাফ ৪ ১৬৮) 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 

- এও ৩০১ ১8৬1 Cle বি 1১১৪ ১১৯১% ৪৪ (১. 

হে নবী! তুমি বলিয়া দাও, তোমরা ভূপৃষ্টে ভ্রমণ কর, অতঃপর তোমাদিগের 
পূর্ববর্তীদের কি হইয়াছিল উহা প্রত্যক্ষ কর। | 

০১5০: ৮৯১৪৫ ১৫ তাহাদের অধিকাংশই ছিল মুশরিক। রাসূলগণকে মিথ্যা 
প্রতিপন্ন করিবার কারণে ও আল্লাহ্‌র নিয়ামত সমূহের প্রতি অকৃতজ্ঞ হইবার কারণে 
তাহাদের প্রতি যেই শাস্তি অবতীর্ণ হইয়াছিল তোমরা উহা প্রত্যক্ষ কর। 


Contents 


৬৩৮ তাফসীরে ইবনে কাছীর 


AB rwr YG LP bw 86 ৪77 $& শে & A ১৮ শর্ট পীর্ট 8 পার্টি 8 ২ 
2৫৯৮ ১৫৯ 55 ৩ ০৫৪ ৩৮০৪ ০২০৬ ৩৬৪১৬ তা 


৬০666 5৩ 


রা Lda ১৫০ 94 48১ 
০০০০০5০৮৫০5 .£৫ 
34৪ ০১৭০ 1৮৮-০91%৭ ০১0 ৬১-০)-০ 


অনুবাদ ঃ (৪৩) তুমি সরল দীনে নিজেকে প্রতিষ্ঠিত কর, আল্লাহ্র নির্দেশে 
অনিবার্য যে দিবস তাহা উপস্থিত হইবার পূর্বে, সেইদিন মানুষ বিভক্ত হইয়া 
পড়িবে। (88) যে কুফরী করে কুফরীর শাস্তি তাহারই প্রাপ্য । যাহারা সৎকর্ম 
করে নিজেদিগেরই জন্য রচনা করে সুখশষ্যা । (8৫) কারণ যাহারা ঈমান আনে 
ও সৎকর্ম করে আল্লাহ্‌ তাহাদিগকে নিজ অনুগ্রহে পুরফৃত করেন। তিনি 
কাফিরদিগকে পসন্দ করেন না। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা“আলা তাহার বান্দাগণকে তাহার আনুগত্যে অটল থাকিবার 
জন্য ও সৎকাজ প্রতিযোগিতা করিবার জন্য ইরশাদ করিয়াছেন ঃ 

il... 31475 ১৭ pall ul 4৫৯9 ১৩ 

“তুমি তোমার সম্পূর্ণ মনোনিবেশ সঠিক দীনের প্রতি কায়েম কর, কিয়ামতের দিন 
সমাগত হইবার পূর্বে, আল্লাহ্‌ উহা সংঘটিত করিতে চাহিলে কেহ উহা ফিরাইতে 
পারিবেন না। 

মিনিট ০১ যেই দিন লোক পৃথক পৃথক হইয়া যাইবে । এক দল প্রবেশ 
করিবে বেহেশতে আর এক দর প্রবেশ করিবে দোযখে ৷ এই কারণে ইরশাদ হইয়াছে ঃ 


৮6 7 ০, ঞ 


sr) 2 ৮৯০১৮০৫০5১৭, জপ 
ul... LL 191০ (৮5০1 Ll 


Contents 


সূরা রাম ৬৩৯ 


সৎকাজ করে তাহারা নিজেদের জন্য আরামের স্থান সজ্জিত করিতেছে, যেন আল্লাহ্‌ 
তা'আলা মু'মিন ও সৎকাজ সম্পন্নকারীদিগকে স্বীয় অনুগ্রহে বিনিময় দান করিতে 
পারেন। অর্থাৎ আল্লাহ্‌ তা“আলা এই সকল লোককে তাহাদের আমলের বিনিময় দশ 
হইতে সাত গুণ অধিক দান করিবেন। বরং যাহাকে ইচ্ছা তাহাকে তিনি আরো অধিক 
নাগা 

১+১৪]। ২.৯ ১ 4 অবশ্যই তিনি কাফিরদিগকে ভালবাসেন না। এতদৃসত্বে ও 
তিনি তাহাদের ব্যাপারে আদিল-ন্যায়পরায়ণ । তিনি তাহাদের প্রতি যুলুম করেন না। 


968 ৮.8: লে ও ৮৫ he HEE ৮ 
৩০, ০৬০৮ ০৩২৩৪ ৫৭ 
LFW ৫৫ A £ তিনটা 


PAD DNR 


* 9 ১৪৮৩ 
পরো ৩০৬ ৪০০৮৮ Ast 


বিচির 


PEAS ES PEE ০58 ০০০৪৩ ৩৫১৬০১০৩৬ 
$ 2) 5, 0 at tiated 
il ৮৫১ ০ 
অনুবাদ ঃ (৪৬) তাহার নির্দশনাবলীর একটি যে, তিনি বায়ু প্রেরণ করেন 
সুসংবাদ দিবার জন্য ও তোমাদিগকে তাহার অনুগ্রহ আস্বাদন করাইবার জন্য এবং 
যাহাতে তাহার বিধানে নৌযানগুলি বিচরণ করে, যাহাতে তোমরা তাহার অনুগ্রহ 
সন্ধান করিতে পার ও তাহার প্রতি কৃতজ্ঞ হও। (৪৭) আমি তো তোমার পূর্বে 
রাসূলগণকে প্রেরণ করিয়াছিলাম তাহাদিগের নিজ নিজ সম্প্রদায়ের নিকট ৷ তাহারা 
উহাদিগের নিকট সুস্পষ্ট নিদর্শন লইয়া আসিয়াছিল। অতঃপর আমি অপরাধীদিগকে 
শাস্তি দিয়াছিলাম । মু’মিনদিগকে সাহায্য করাই আমার দায়িত্ব । 
তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, তিনি স্বীয় বান্দাগণের প্রতি বহু অনুগ্রহ ' 
করেন। বৃষ্টির পূর্বেই বৃষ্টি বর্ষণের সুসংবাদ দানকারী হাওয়া প্রেরণ করেন এবং উহার 
পর বৃষ্টি বর্ষণ করেন। 


Contents 


৬৪০ তাফসীরে ইবনে কাছীর 


৯১ ১০ 18 ১২41 আল্লাহ্‌ তা'আলা বৃষ্টি বর্ষণ করিয়া উহার সাহায্যে 
নির্জীব যমীন ও প্রাণীকে সজীব করিয়া তাহার বান্দাগণকে স্বীয় অনুগ্রহের স্বাদ গ্রহণ 
করান। 

১১৯৭ | ৪১৯5 আর সমুদ্রে যেন তাহারই হুকুমে পরিচালিত বায়ুর 
সাহায্যে জাহাজ চলিতে পারে । 

1১১ ১০15০551ও আর দেশ দেশাস্তরে ভ্রমণ করিয়া যেন তোমরা তাঁহার 
রিযিক অন্বেষণ করিতে পার। 


০৪১৫১, ৮৫115 আর আল্লাহ্‌ তোমাদিগকে যেই অসংখ্যা অগণিত যাহেরী ও 
সারে TONER OE গান দির সা পারল সরা 
তা'আলা ইরশাদ করেন $ 
A oth 25555558540 44১ 445 ১০ তে সাও 

টি 4 টস ।1 
আর আমি তোমার পূর্বে বহু রাসূল তাহাদের কাওমের নিকট প্রেরণ করিয়াছি। 
তাহারা দলীল প্রমাণ উপেক্ষা করিয়া তাহাদিগকে অস্বীকার করিয়া অপরাধ করিয়াছে। 
অবশেষে তাহাদের নিকট হইতে প্রতিশোধ গ্রহণ করিয়াছি । আল্লাহ্‌ তা'আলা এই 
আয়াতের মাধ্যমে তাহার প্রিয় বান্দা হযরত মুহাম্মদ (সা)-কে সান্ত্বনা প্রদান করিয়াছেন 
যে, কেবল তাহাকে যেই তাহার কাওম মিথ্যা প্রতিপন্ন করিয়াছে তাহাই নহে, পূর্ববর্তী 
আম্বিয়া ও রাসূলগণকে তাহার কাওম ও জাতি দলীল প্রমাণ পেশ করা সত্ত্বেও মিথ্যা 
প্রতিপন্ন করিয়াছে। কিন্ত আল্লাহ্‌ তা'আলা এ অপরাধীদিগকে যথাযথ শাস্তিও দিয়াছেন 
যাহারা তাহাদের বিরোধিতা করিয়াছে। আর যাহারা এ সকল রাসূলগণের প্রতি ঈমান 
আনিয়াছিল তাহাদিগকে তিনি মুক্তি দান করিয়াছিলেন । 

a ০০51৮15194১ আর মুমিনদের সাহায্য করা তো আল্লাহ্‌র 
জন্য কর্তব্য । যাহা তিনি নিজেই তাহার বান্দাগণের প্রতি অনুগ্রহশীল হইয়া নিজের উপর 
জরুরী করিয়া লইয়াছেন। যেমন ইরশাদ হইয়াছে ঃ 

{১১৭০১১ ০4০ ০5415, তোমাদের প্রতিপালাক স্বীয় সত্তার উপর 
পা দা Patt yeolin বন আবূ . 

দারদা (র) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ (সা) বলিতে শুনিয়াছি 
তাহার নিকট হইতে দোযখের আগুন দুরিভূত করা আল্লাহ্‌র উপর জরুরী হইবে” । 


তঃপর তিনি এই আয়াত পাঠ করিলেন ৪ ১০] /+০5 (25155 SK, 


Contents 


সূরা রূম ৬৪১ 
রা রঃ 


শি পার্টি ১৬ পার্ট $ & রিনি 


রি PL rls TELS 


পার্ট পার্ট শার্ট ৰ বৰ 


১১৯১2 ১ ৮১৩০ ৬ 2 ১০৮ ৫ ৮০ 1১৩ 


44443 Al 5৫ ৩ 81০ 1৫0 5s £1 


৫ dL 8 তা শার্ট & AS ce $ Fr ir & পা ৬ তা 1১ ৮ ৪7৯৯৫ 
৩9 day ০০০১ sr AS AUN a>) pl | 8b 0. 
a tosh (-/ ৮০৮৮ 


সি পা 5955 9৯9 ৯১৯ ১০০ ৬৯ 


০:৬০ রি 

০995৩19০159) ০১ ০০০০৩ 

অনুবাদ 8 (8৮) আল্লাহ্‌ তিনি বায়ু প্রেরণ করেন, ফলে ইহা মেঘমালাকে 
সঞ্চালিত করে । অতঃপর তিনি ইহাকে যেমন ইচ্ছা আকাশে ছড়াইয়া দেন, পরে 
ইহাকে খন্ডবিখন্ড করেন এবং তুমি দেখিতে পাও যে,উহা হইতে নির্গত হয় 
বারিধারা, অতঃপর তিনি তাহার বান্দাদিগের মধ্যে যাহাদিগের নিকট ইচ্ছা ইহা 
পৌঁছাইয়া দেন, তখন উহারা হয় হর্ষোৎফুল্ল । (৪৯) যদিও উহারা উহাদিগের প্রতি 
বৃষ্টি বর্ষণের পূর্বে নিরাশ ছিল। (৫০) আল্লাহ্‌র অনুগ্রহের ফল সম্বন্ধে চিন্তা কর, 
কিভাবে তিনি ভূমির মৃত্যুর পর ইহাকে পুনর্জীবিত করেন। এই ভাবেই আল্লাহ্‌ 
মৃতকে জীবিত করেন । কারণ তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান । (৫১) এবং আমি এমন 
বায়ু প্রেরণ করি যাহার ফলে উহারা দেখে শস্য পীতবর্ণ ধারণ করিয়াছে, তখন তো 
উহারা অকৃতজ্ঞ হইয়া পড়ে । 

তাফসীর £ মহান আল্লাহ্‌ মেঘমালা হইতে কি আশ্চর্য উপায়ে বৃষ্টি বর্ষণ করেন 
উল্লেখিত আয়াতে তিনি উহাই বর্ণনা করিয়াছেন । ইরশাদ হইয়াছে $ 

(2৮: ৮০558 ০10১5 (3 811 আল্লাহ্‌ সেই মহান সত্তা যিনি বায় 

প্রবাহিত করেন অতঃপর উহা মেঘমালা উত্তোলন করে । মেঘমালাকে বায়ু সমুদ্র হইতে 
উত্তোলন করে; যেমন অনেকেই ইহা উল্লেখ করিয়াছেন । অথবা আল্লাহ্‌র ইচ্ছায় অন্য 
কোন স্থান হইতে উত্তোলন করে। 


ইব্‌ন কাছীর__৮১ (৮ম) 


Contents 


৬৪২ তাফসীরে ইবনে কাছীর 


(#2 0 


05০ ৬১ 4241 ০২ 1০১৪১ অতঃপর আল্লাহ্‌ তা'আলা মেঘমালাকে 
আকাশে ছড়াইয়া দেন, উহাকে বৃদ্ধি করেন। অল্প হইতে অধিক করেন। প্রথমত উহা 
একটি ঢালের ন্যায় দৃষ্টিগোচর হয় । অতঃপর চতুর্দিরে বিস্তৃত হইয়া পড়ে । আবার কখন 
এমন হয় যে সমুদ্র হইতে পানিতে পরিপূর্ণ অবস্থায় মেঘমালা আকাশে ছড়াইয়া পড়ে। 
যেমন ইরশাদ হইয়াছে $ 


& 5 ES Gas stl “oe See er 0 soe ent 2 9 5 2. ০4০ 
025 ll ০5০16০১5008 নি নিন 218 
“আর তিনিই সেই মহান সত্তা যিনি বায়ুকে সুসংবাদবাহী হিসাবে প্রবাহিত করেন, 
এমন কি যখন উহা ভারী মেঘমালা উত্তোলন করে আমি উহা নিজীব অনুর্বর শহরে 
হাকাইয়া বর্ষণ করি। এমননিভাবে আমি মৃতকে বাহির করি যেন তোমরা উপদেশ গ্রহণ 
সি পারার রাসারীরাসা 


Hag. 

“আল্লাহ্‌ সেই মহান সত্তা যিনি বায়ু প্রবাহিত করেন। অতঃপর উহা মেঘমালা 

উত্তোলন করে তৎপর তিনি আকশে যেমন ইচ্ছা ছড়াইয়া দেন এবং উহা টুকরা টুকরা 

করিয়া দেন” । মুজাহিদ, আবু আম্র, ইবৃন আ'লা, মাতর আল- ওররাক ও কাতাদাহ (র) 

বলেন, (< অর্থ ০ অর্থাৎ টুকরাসমূহ। যাহ্হাক (র) বলেন, অর্থ উর্মি বর 

অর্থাৎ ভাঝেভাঝে। কেহ কেহ বলেন ,ইহার অর্থ অধিক পানিতে পরিপূর্ণ কালো 
মেঘমালা যাহা ভূমির নিকটবর্তী দেখা যায়। 


19১ ৬০ ০১৯: 4911 ৪৪ অতঃপর তুমি এ মেঘমালার মধ্য হইতে বৃষ্টির 
ফৌটা বাহির হইতে দেখিতে পাও. 


ঠ 


-9১৮21%9 25 9০ 2 ১০45 2 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহার বান্দাগণ হইতে যাহাদের উপর ইচ্ছা বৃষ্টি বর্ষণ 
করেন, তখন তাহারা এই বর্ষণের ফলে আনন্দিত হয়| 
ll এও উল ০9 01955 ১০198 315 যেই সকল 
লোকদের উপর বৃষ্টি বর্ষিত হইয়াছে তাহারা ইহার পূর্বে বর্ষণ হইতে নিরাশ ছিল। এবং 
পুর্ণ নৈরাশ্যে সময় তাহাদের উপর বৃষ্টি বর্ষিত হইয়াছে। আরবী ব্যাকরণ শাস্ত্রবীদগণ :১-, 
উ|| ৭1০ ১১০1৫215492 1 ৫5৪ এর সম্পর্কে মত পার্থক্য করিয়াছেন। ৃ 


Contents 


সূরা রূম ৬৪৩ 


ইব্‌ন জবীর (র) বলেন, 4২১৬০ ইহা 3401৪ ৬,০ এর তাকীদ সংঘটিত 
হইয়াছে। অন্যান্যরা বলেন, 413 ০০০৭ তাকীদ নহে বরং ইহাতে নতুনত্ব রহিয়াছে। 
আয়াতের অর্থ হইল, শি eee ptt AN coor “দূ 
এই বর্ষণের পূর্বে বিভিন্ন সময় বৃষ্টি বন্ধ থাকিত, তাহারা একটি সময় পর্যন্ত বৃষ্টির 
অপেক্ষায় থাকিত, কিন্তু বৃষ্টি হইত না, তাহারা আবারও একটি নির্দিষ্ট কাল পর্যন্ত বৃষ্টির 
প্রতীক্ষায় থাকিত, কিন্তু বৃষ্টি হইত না। অবশেষে তাহাদের পূর্ণ নৈরাশ্যের পর সম্পূর্ণ 
আকস্মিকভাবে তাহাদের উপর বৃষ্টি বর্ষিত হইত এবং মৃত অনুর্বর ভূমীতে নতুন জীবন 
সঞ্ারিত হইয়া উহাকে নানা প্রকার ফসল উৎপন্ন হইত। এই কারণে ইরশাদ হইয়াছে ঃ 


411 ০০৯) ০৮51 1 ১%-৪ আল্লাহ্র রহমতে নির্দশন অর্থাৎ বৃষ্টির প্রতি 
তোমরা দৃষ্টিপাত কর। 

4৬০০ ০৯০৪ ০3১৫০ কি রসে তিনি এ টির সাহায্য মৃত ও আন 
ভূমিকে সজীব করেন। অতঃপর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, অনুর্বর ও মৃত ভূমিকে 
সজীব করিয়া যেই মহান সৃষ্টিকর্তা উহাতে ফসল উৎপন্ন করিতে সক্ষম । 

১৬1 ১৯ এ) ১। সেই মহান সৃষ্টিকর্তাই সমস্ত মৃতকে জীবিত করিবেন । 
০৪ ৮০ 01২ 415 9 নিঃসন্দেহে তিনি সকল বস্তুর উপর ক্ষমতাবান । অতঃপর 
ইরশাদ হইয়াছে ৪ 

DIES a be TED BLL ১০০১০ এপস চর 

“আমি যদি তাহাদের ক্ষেতের উপর শুষ্ক বায়ু প্রবাহিত করি, অতঃপর ইহার কারণে 
তাহাদের ক্ষেতের ফসল হলুদ ও বিবর্ণ দেখিতে পায়, তখন তাহারা এই অবস্থা দেখিয়া 
আল্লাহ্‌র পদত্ত পূর্বের সকল নিয়ামতের নাশুকরী করিতে শুরু করে। 


যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 
- ৬৯৩১৯৭ ৯১৪০০ USS ba i 
“আচ্ছা বল তো দেখি, তোমাদের ক্ষেত খামার চাষাবাদ কর তাহার ফসল কি 


তোমরা উৎপন্ন কর ? না কি আমি উৎপন্ন করি? ..... বরং আমরা বঞ্চিত হইলাম ৷” 
(সুরা ওয়াকিয়াহ্‌ £ ৬৩) 


ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা ..... আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, বায়ু আট প্রকার, উহার মধ্যে চার প্রকার বায়ু রহমত বহন করে, 
আর চার প্রকার বায়ু আযাব বহন করে । রহমতের বায়ু হইল, নাশিরাত, মুবাশ্ৃশিরাত, 
মুরসালাত ও যারিয়াত। আর আযাবে বায়ু হইল, আকীম, সরসদ, আসিফ ও ক্াসিফ ৷ 


Contents 


৬৪৪ তাফসীরে ইবনে কাছীর 


প্রথম দুই প্রকার বায়ু স্থলে প্রবাহিত হয় এবং পরবর্তী দুই প্রকার বায়ু প্রবাহিত হয় 


সমুদ্রে । আল্লাহ্‌ তাআলা রহমতের বায়ু প্রবাহিত ইচ্ছা করিলে তিনি উহাকে দোলা দেন, 
উহাকে নরম ও কোমল করেন, পানি দ্বারা পরিপূর্ণ করেন । আর যদি আযাবের বায়ু 
প্রবাহিত করিবার ইচ্ছা করেন, তখন তিনি উহাকে দোলা দেন এবং আযাব দ্বারা পরিপূর্ণ 
করেন। এবং যে কোন সম্প্রদায়ের উপর প্রবাহিত করিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দান করেন 
যেই সকল এলাকার উপর দিয়া উহা প্রবাহিত হয় উহাকে ধ্বংস করিয়া দেয়। বায়ু চার 
প্রকার পূরবী, পশ্চিমা, উত্তরা ও দক্ষিণা । এসব বায়ু প্রবাহিত হইলে বিভিন্ন ফলাফল 
প্রকাশ পায়। এক প্রকার বায় গাছ বৃক্ষকে কোমল করে, খাদ্য উৎপাদন করে, প্রাণীদের 
শরীর শক্ত মোটাতাজা করে । আর এক প্রকার বায়ু ইহার বিপরীত শুষ্ক করিয়া দেয়। 
আর এক প্রকার বায়ু ফল ফলাদি ও গাছ বৃক্ষ ধ্বংস করিয়া দেয়। আর এক প্রকার বায়ূ 
সবকিছু দুর্বল করিয়া দেয়। 

ইব্‌ন আবূ হাতিম রে) বলেন, ইব্‌ন ওহ্ব -এর ভ্রাতুষ্পুত্র ইব্‌ন উবাইদুন্লাহ রে) ..... 
হযরত আব্দুল্লাহ ইব্‌ন আমৃর রো) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) ইরশাদ 
করিয়াছেনঃ বায়ু যমীনের দ্বিতীয় স্তরে আবদ্ধ । আল্লাহ্‌ তা'আলা যখন আদ জাতিকে 

ংস করিবার ইচ্ছা করিলেন, তখন বায়ুর তত্ত্বাবধায়ক ফিরিশতাকে বায়ু প্রবাহিত 
করিবার হুকুম করিলেন । তখন এ ফিরিশতা বলিল, হে আমার প্রভূ! আমি কি আদ 
জাতির উপর গরুর নাকের ছিদ্র পরিমাণ বায়ু প্রবাহিত করিব। আল্লাহ্‌ বলিলেন, এত 
পরিমাণ বায়ু প্রবাহিত করিলে পৃথিবী ও উহার উপর বসবাসকারী সহ উল্টাইয়া যাইবে । 
বরং একটি আংটি পরিমাণ বায়ু প্রবাহিত কর। আল্লাহ্‌ তা'আলা পবিত্র কুরআনে ইহার 
সা রানি রঃ 


ব্রন এরা ৮ লনা 
যারিয়াত ৪২) 


হাদীসটি মারফুরূপে বর্ণিত হওয়ায় বিষয়টি মুনকার । হযরত আব্দুল্লাহ ইব্‌ন আমর 
(র) হইতে মাওকুফরূপে বর্ণিত হওয়াই অধিক যাহির। 


সি Na Eis SESS ৬৩ ১01 


১১৮০ RS 


Contents 


সূরা রূম ৬৪৫ 


(EEA ETE EAA ডি 0 


2১৪১৫, £47 1! 


' ১৯০০৯ ০০৮ 


অনুবাদ ঃ (৫২) তুমি তো মৃতকে শুনাইতে পারিবে না, বধিরকেও পারিবে না 
শুনাইতে, যখন উহারা মুখ ফিরাইয়া লয় ৷ (৫৩) এবং কেউ পথে আনিতে পারিবে না 
উহাদিগের পথভ্রষ্টতা হইতে । যাহারা আমার নিদর্শনাবলীতে বিশ্বাস করে শুধু 
তাহাদিগকেই তুমি শুনাইতে পারিবে । কারণ তাহারা আত্মসমর্পণকারী । 

তাফসীরে £ আল্লাহু তা'আলা হযরত নবী করীম (সা.)-কে সম্বোধন করিয়া ইরশাদ 
করেন, মৃতকে যেমন তোমার পক্ষে কথা শ্রবণ করান সম্ভব নহে আর না কোন বধিরকে 
কোন কথা শ্রবণ করান সম্ভব, বিশেষত যখন তাহারা পিঠ ফিরাইয়া উল্টা দিকে ফিরিয়া 
যায়। অনুরূপভাবে যাহারা সত্য হইতে অন্ধ তাহাদিগকে ও তুমি সঠিক পথে পরিচালিত 
করিতে অক্ষম নও । অবশ্য আল্লাহ তা'আলা সকল বস্তুর উপর সমান শাক্তিমান, তিনি 
যখন উচ্ছা মৃতকে জীবিতের ডাক শুনাইতে পারেন। যাহাকে ইচ্ছা তিনি সঠিক পথে 
পরিচালিত করিতে পারেন। এই ক্ষমতা কেবল তাহারই আছে অন্য কাহারও নাই। 
ইরশাদ হইয়াছে 8 

তুমি কেবল সেই সকল লোককেই শ্রবণ করাইতে পার যাহারা আমার আয়াত 
সমূহের প্রতি আস্থাবান এবং আল্লাহর হুকুমের অনুগত । এই সকল লোকই সত্যকে শ্রবণ 
করে এবং উহার অনুসরণ করে। ইহা হইবে মু'মিনদের অবস্থা এবং পূর্বে কাফিরদের 
অবস্থা বর্ণনা করা হইয়াছে যেমন অন্যত্র ইরশ্বাদ হইয়াছে ঃ 


758755-7527755225715257852 
-3৯৯৮ 
সহকারে শ্রবণ করে আর মৃতদিগকে আল্লাহ তা'আলা পুনজীবিত করিবে । অতঃপর 
তাহাদিগকে তাহার নিকট প্রত্যাবর্তন করা হইবে” । (সূরা আন'আম $ ৩৬) 
হযরত আয়েশা (রা.) অত্র আয়াত দ্বারা প্রমাণ করেন যে মৃত ব্যক্তি জীবিতের কথা 
শ্রবণ করিতে পারে না। এবং এই আয়াত দ্বারাই তিনি হযরত আব্দুল্লাহ ইব্‌ন উমর (রা) 
কর্তৃক বর্ণিত রিওয়ায়েতকে ভুল বলিয়া উল্লেখ করিয়াছেন। হযরত আব্দুল্লাহ ইব্‌ন উমর 


Contents 


৬৪৬ তাফসীরে ইবনে কাছীর 


(রা.) বলেন একবার রাসূলুল্লাহ (সা.) বদরকুপে নিক্ষিপ্ত বদরযুদ্ধে নিহত মুশরিকদের 
লাশকে তাহাদের মৃত্যুর তিন দিন পরে সম্বোধন করিয়া খুব ধমক দিলেন, তখন হযরত 
উমর (রা.) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি মৃত লাশকে সম্বোধন করিয়া কি 
বলিতেছেন? রাসুলুল্লাহ (সা.) তখন বলিলেন $ 

- 0৮৯৫9 ১৮৮৯০ IL El FE Le ss nt 

“সেই সত্তার কসম যাহার হাতে আমার প্রাণ, তাহাদিগকে যাহা বলিতেছি তোমরা 
ইহার তুলনায় উহা অধিক শ্রবণকারী নও, কিন্তু তাহারা ইহার কোন জবাব দিতে সক্ষম 
নহে”। হযরত আয়েশা (রা) বলেন, বস্তুত রাসূলুল্লাহ (সা) মুশরিকদের লাশকে সম্বোধন 
করিয়া যাহা বলিয়াছিলেন উহা হইল ৫ ১৫1 1551 ০০১৫ Le ৩1 ০১1৮৩] oY el 
৯৯ “এই সকল মুশরিকরা এখন খুব ভালই জানিতেছে যে, আমি তাহাদিগকে যাহা 
বলিতাম উহা সত্য” । কিন্তু হযরত ইবৃন উমর (রা) শ্রবণে ও রিওয়ায়াতে ভুল 
করিয়াছেন। হযরত কাতাদাহ রে) বলেন, আল্লাহ তা'আলা এ সকল মুশরিকদের 
লাশকে জীবিত করিয়াছিলেন এবং রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে ধমক দিয়াছিলেন। কিন্তু 
হযরত আব্দুল্লাহ উমর (রা) কর্তৃক বর্ণিত হাদীসটিই উলামায়ে কিরামের নিকট বিশুদ্ধ । 
ইহার সমর্থনে আরো বহু সূত্রে অনেক রিওয়ায়েত বর্ণিত আছে। উহার মধ্যে সর্বাপেক্ষা 
প্রসিদ্ধ রিওয়ায়েত হইল ইবন আব্দুল বারর (র) কর্তৃক হযরত আবদুল্লাহ আব্বাস (রা) 
হইতে মারূফরূপে বিশুদ্ধভাবে বর্ণিত রিওয়ায়েত। রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 
যে কোন ব্যক্তি তাহার কোন মুসলমান ভাইয়ের কবরের নিকট দিয়া অতিক্রম কালে 
তাহার শরীরে ফিরাইয়া দেন এবং সে তাহার সালামে উওর করে । 

রাসূলুল্লাহ (সা) হইতে ইহাও বর্ণিত, যখন তাহার উম্মাত হইতে কেহ কবরবাসীকে 
সালাম করিতে ইচ্ছা করিবে সে তখন তাহাকে সম্বোধন করিয়াই সালাম করিবে এবং এই 
রূপ বলিবে ৪১৯৯৫. ৩৪ 013 ১১০ ১১4 -এইরূপ সম্বোধন কেবল এ ব্যক্তিকে 
করা যাইতে পারে যে শ্রবণ করেও বুঝে । বস্তুত যদি তাহারা শ্রবণ না করে ও না বুঝে 
তবে তো ইহা অন্তিত্হীনও অচেতন পদার্থকে সম্বোধন করিবার শামিল হয়। 
মুতাওয়াতির রূপে ইহা বর্ণিত যে মৃত ব্যক্তিকে যখন কোন জীবিত যিয়ারত করিতে 
আসে তখন তাহাকে চিনিতে পারে এবং সন্তুষ্ট হয়। ইবন আবুদ দুনিয়া “কিতাবুল কুবৃর' 
গ্রন্থে হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন । তিনি বলেন রাসূলুলুহু সো) ইরশাদ 
করিয়াছেন ৪ 


4215 335 43০৮750০১৮০ uly বইসা চলি 55১০০/৯০ 3 


টা 


Contents 


সূরা রম ৬৪৭ 


“যে কোন ব্যক্তি তাহার ভাইয়ের কবর যিয়ারত করে এবং তাহার নিকট কিছুক্ষণ 
বসে তাহার সহিত তাহার ভালবাসার সৃষ্টি হয় এবং তাহার সালমের উত্তর করে যাবৎ না 
সে উঠিয়া যায়” । হযরত আবু হুরায়রা রো) হইতে বর্ণিত । তিনি বলেন, যখন কোন 
ব্যক্তি কোন এমন ব্যক্তির কবরের নিকট দিয়া অতিক্রম করে যাহাকে সে জানে তাহাকে 
সে সালাম করিলে সে তাহার উত্তর করে। 


ইব্‌ন আবুদ্‌ দুনিয়া স্বীয় সূত্রে আলে অসিম-এর জনৈক রাবী হইতে বর্ণনা 
করিয়াছেন। তিনি বলেন, একবার আমি আসিম জাহদারীর মৃত্যুর পর তাহাকে স্বপ্নে 
দেখিয়া বলিলাম, আপনার কি মৃত্যু হয় নাই । তিনি বলিলেন, হ্যা, আমি বলিলাম, এখন 
আপনি কোথায়? তিনি বলিলেন, আল্লাহর কসম, আমি এখন বেহেশতের উদ্যান সমূহের 
একটি উদ্যানে । আমি এবং আমার সাথীগণ প্রতি শুক্রবার রাত্রে ও প্রতুষ্যে বকর ইব্‌ন 
আব্দুল্লাহ সুবানীর নিকট উপস্থিত হই এবং তোমাদের সংবাদ সংগ্রহ করি | রাবী বলেন, 
আমি জিজ্ঞাসা করিলাম, তোমাদের শরীর উপস্থিত হয় ? না তোমাদের রূহ ? তিনি 
হয়। | 


রাবী বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, আমরা যে তোমাদের যিয়ারতের জন্য 
উপস্থিত হই তাহা কি আপনারা জানিতে পারেন ? তিনি বলেন, শক্রবারে রাত্রে, সারা 
শুক্রবারে এবং শনিবার দিনে সূর্যোদয় হওয়ার পযর্ন্ত আমরা তোমাদের যিয়ারত জানিতে 
পারি । আমি জিজ্ঞাসা করিলাম, অন্যান্য দিনে যিয়ারত করিলে জানিতে পারেন না, 
কেবল শুক্রবারেই পারেন, ইহার কারণ কি? তিনি বলিলেন, ইহা কেবল শুক্রবারের 
বিশেষ মাদার কারণে ৷ 


ইবন আবুদ্‌ দুন্য়া আরো বলেন, মুহাম্মদ ইব্‌ন হুসাইন, বাকর ইবৃন মুহাম্মদ (র) 
সূত্রে হাসান কস্সাব (র) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি মুহামদ ইব্‌ন ওয়াসি 
(র)-এর সহিত প্রতি শনিবার ভোরে ভ্রমণ করিতাম এবং ভ্রমণ করিতে করিতে 
কবরস্থানে আসিতাম এবং কবরের নিকট দন্ডায়মান হইয়া সালাম করিতাম এবং 
তাহাদের জন্য দু'আ করিয়া ফিরিয়া আসিতাম। একদিন আমি তাহাকে বলিলাম, 
ভাল হইত । তখন তিনি বলিলেন, এই মৃতব্যক্তিগণ শুক্রবার ও ইহার পুরবর্তী ও পরবর্তী 
দিনে যাহারা তাহাদের যিয়ারত করিতে আসে তাহাদিগকে জানিতে পারে । 


ইবন আবুদ্‌ দুনিয়া আরো বলেন, মুহাম্মদ (র) যাহহাক (র) হইতে বর্ণিত। তিনি 
বলেন, মৃত ব্যক্তি উহাকে চিনিতে পারে। জিজ্ঞাসা করা হইল, শনিবারের এই মর্যাদা 
কিসের জন্য? তিনি বলিলেন শুক্রবারের সহিত মিলিত হইবার কারণে । ইবন আবুদ্‌ 
দুন্য়া আরো বলেন, খালিদ ইব্ন খিদাশ (র) ..... আবুস্তাইয়াহ (র) হইতে তিনি বলেন, 


Contents 


৬৪৮ তাফসীরে ইবনে কাছীর 


মুতাররিফ রে) প্রতুষ্যে ভ্রমণ করিতেন। কিন্তু শক্রবারে অন্ধকারে ভ্রমণ করিতেন । 
জ'ফার ইব্‌ন সুলায়মান (রা) বলেন, আমি আবু তাইয়াহকে বলিতে শুনিয়াছি, তিনি 
বলেন, মুতাররিফ (রা) গুতাহ নামস্থানে অবতরণ করিতেন। একদিন রাত্রে তিনি 
কবরস্থানে তাহার ঘোড়ার উপর দন্ডায়মান হইয়া সালাত পড়িলেন। কবরবাসীগণ 
প্রত্যেকেই অন্য কবরবাসীকে তাহার কবরের উপর বসা দেখিতে পাইল । তাহারা বলিল, 
এই মুতাররিফ কি প্রতি. শুক্রবার তোমাদের নিকট আসিয়া সালাত পড়ে? তাহারা 
. বলিল, হাঁ এবং আমরা ইহাও জানি যে, পাখিসকল তাহাকে সম্বোধন করিয়া কি বলে? 
রাবী বলেন, আমি জিজ্ঞাসা করিলে তাহারা কি বলে?তিনি বলিলেন, তাহারা “১১... 
২:1০ বলে। 

ইবন আব্দুদ্‌ দুনিয়া আরো বলেন, মুহাম্মদ ইব্‌ন হাসান ..... সুফিয়ান ইব্‌ন 
উয়ায়না'র মামাত ভাই ফযল ইবৃন মুওয়াফফাক (র) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, 
আমার পিতার মৃত্যুর পর আমি অতিশয় বিচলিত হইলাম, অতএব আমি কিছুকাল 
প্রতিদিন তাহার কবর যিয়ারত করিতে আসিতাম । অতঃপর কিছু দিন যিয়ারত হইতে 
বিরত থাকিতাম। ইহার পর পুনরায় একদিন আসিলাম। এক সময় তাহার কবরের 
নিকট বসা ছিলাম হঠাৎ আমার ঘুম আসিল নিদ্রাবস্থায় আমি দেখিতে পাইলাম, 
আব্বার কবরটি উন্মুক্ত হইয়া পড়িয়াছে এবং তিনি কাফন জড়াইয়া বসিয়া আছেন। 

রাবী বলেন, আমি তাহাকে দেখিয়া কীাদিয়া ফেলিলাম। তখন তিনি আমাকে 
বলিলেন, বৎস! তুমি আমার নিকট আসিতে বিলম্ব করিয়াছ কেন? আমি বলিলাম, 
আপনি কি আমার উপস্থিতি জানিতে পারেন? তিনি বলিলেন, যখনই তুমি আমার নিকট 
আগমন কর, আমি উহা জানিতে পারি এবং আমি আনন্দিত হই, আর আমার পার্বতী 
লোকেরাও তোমার দু'আয় সন্তুষ্ট হয়। ইহার পর হইতে আমি বহুবার তাহারা যিয়ারত 
করিয়াছি। ইবন আবদু দুনিয়া আরো বলেন মুহাম্মদ (র) ..... উসমান ইব্‌ন সুওয়াইদ 
তুফাভী রে) হইতে বর্ণিত। তিনি বলেন, তাহার আম্মা একজন আবিদাহ ছিলেন, তাহার 
নাম ছিল রাহিবাহ। যখন তাহার মৃত্যু উপস্থিত হইল, তিনি আকোশের দিকে মাথা 
তুলিয়া বলিলেন, হে আমার সঞ্চিত ধন, হে আমার পূজি! যাহার উপর ইহকালে ও 
পরকালে আমি আস্থা পোষণ করি মৃত্যুকালে ভুমি আমাকে অসহায় অবস্থায় ছাড়িওনা 
উসমান ইব্‌ন সুওয়াইদ বলেন, আমার আম্মার মৃত্যুর পরে আমি নিয়মিতভাবে প্রতি 
শুক্রবার তাহার যিয়ারত করিতে থাকি এবং তাহার জন্য দু'আ করি ও ইস্তিগফার করি 
তাহার সহিত পার্শ্ববর্তী অন্যান্য কবরবাসীর জন্যও দু'আ করি। একবার আমি তাহাকে 
স্বপ্নে দেখিয়া জিজ্ঞাসা করিলাম, আম্মা! আপনার অবস্থা এখন কেমন! তিনি বলিলেন 
বেটা মৃত্যুযন্ত্রণা তো বড়ই কঠিন, তবে আল-হামদুল্লাহ এখন আমি বড় আরামে আছি। 
“সুন্দুস ও ইস্তাবরাক' -এর গদিযুক্ত ফুল শর্ষায় শায়িত থাকি এবং কিয়ামত পর্যন্ত এইরূপ 


Contents 


সূরা রূম ৬৪৯ 


শান্তিতে জীবন যাপন করিব । তখন আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আপনার কোন 
প্রয়োজন আছে কি? তিনি বলিলেন, হ্যা জিজ্ঞাসা করিলাম, কি? তিনি বলিলেন, তুমি 
সর্বদা আমাদের যিয়ারত করিবে এবং আমাদের জন্য দু'আ করিতে থাকিবে। 


শুক্রবারে তোমার আগমনে আমি বড়ই আনন্দিত হই । যখনই তুমি আমার নাম 
লইয়া বলা হয়, রাহেবা; তোমার পুত্র তোমার যিয়ারতে আসিয়াছে। তখন আমি বড়ই 
আনন্দিত হই এবং পার্শ্ববর্তী অন্যান্য সকল কবরবাসীও সন্তুষ্ট হয়। ইব্‌ন আবৃদ্‌ দুনিয়া 
আরো বলেন, মুহাম্মদ রে) বিশ্র ইবন মানসূর (র) হইতে বর্ণিত । তিনি বলেন, তাউন 
রোগ যখন দেশে ছড়াইয়া পড়িল, তখন এক ব্যক্তি বারবার কবরস্থান যাইত এবং 
জানাযার সালাত পড়িত সন্ধ্যাকালে সে কবরস্তান গমন করিয়া এই দুআ করিত । 
POLLS Uy ps be 959 182৮2 ৯৯০০ ৯৫৯৯৪ 4115০ 

“আল্লাহ তা'আলা তোমাদের ভীতি দূর করিয়া দিন এবং তোমাদের একাকীত্বের 
উপর অনুগ্রহ করুন, তোমাদের গুনাহ ক্ষমা করিয়া দিন এবং তোমাদের সৎকাজ গ্রহণ 
করুন”। লোকটি ইহার অতিরিক্ত আর কিছুই বলিতেন না। এ ব্যক্তি বলেন, একবার 
আমার কবরস্থান যাওয়া হইল না। আর পূর্বের ন্যায় দু'আ করাও হইল না। আমি 
নিগ্রাগমন করিলাম । নিদ্রায় আমি দেখিলাম বহু লোক আমার নিকট উপস্থিত হইয়াছে 
তাহাদের নিকট আমি জিজ্ঞাসা করিলাম, তোমরা কাহারা? এবং কি প্রয়োজনে এখনে 
উপস্থিত হইয়াছে? তাহারা বলিল, আমারা কবরবাসী । আমি জিজ্ঞাসা করিলাম, 
তোমাদের প্রয়োজন কি? তাহারা বলিল, আপনি যে আমাদের যিয়ারতে গমন করিয়া 
দু'আ করেন, উহা আমাদের জন্য হাদীয় স্বরূপ। তখন আমি বলিলাম আমি পুনরায় 
তোমাদের যিয়ারতে কবরস্থান গমন করিব এবং কবরবাসীদের দু'আ করিব। বর্ণিত 
আছে যে, মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন তাহাদের জন্য যে আমল করে সে উহা জানিতে 
পারে। আব্দুল্লাহ ইবন মুবারক (র) বলেন, ..... আইয়ুব (রা.) হইতে বর্ণনা করেন, 
তিনি বলেন, জীবিত ব্যক্তিদের আমলসমূহ মৃতদের নিকট পেশ করা হয়। আমল ভাল 
হইলে তাহারা সন্তুষ্ট হয় আর মন্দ হইলে তাহারা এই দু'আ করে, হে আল্লাহ! আপনি 
তাহাকে এই কাজ হইতে বিরত রাখেন । 


ইবন আবুদ্‌ দুনিয়া বলেন, আহমাদ ইবন আবুল হাওয়ারী (র) বলেন, আমার ভাই 
মুহাম্মদ (র) বর্ণনা করিয়াছেন, একদা আব্বাস ইব্‌ন আব্বাদ (র) ইব্রাহীম ইব্‌ন সালিহ 
(র) এর নিকট গমন করিলেন, তখন তিনি ফিলিস্তীনের শাসনকর্তা ছিলেন। তিনি 
আব্বাদ (র)-কে বলিলেন, আমাকে কিছু নসীহাত করুন। আব্বাদ (র) বলিলেন, আমি 
আপনাকে কি নসীহাত করিবঃ বর্ণিত আছে, জীবিত লোকদের আমলসমূহ তাহাদের মৃত 
আত্মীয়-স্বজনের নিকট পৌঁছান হয়। সুতরাং রাসূলুল্লাহ (সা)-এর দরবারে আপনার 
কেমন আমল পৌঁছান হইবে, সেই বিষয়ে আপনি চিন্তা করিয়া আমল করিবেন । ইহা 
ইব্‌ন কাছীর__৮২ (৮ম) 


Contents 


৬৫০ তাফসীরে ইবনে কাছীর 


শ্রবণ করিয়া ইব্রাহীম (র) কাঁদিয়া ফেলিলেন। এমনকি তাহার দাঁড়ি ভিজিয়া গেল । 
ইবন আবদ্‌ দুনিয়া (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন হুসাইন (র) সাদাকা ইব্‌ন সুলায়মান 
জাফরী (র) হইতে বর্ণিত। তিনি বলেন, আমার একটি বড় খারাপ অভ্যাস ছিল। আমার 
পিতার ইন্তেকালের পর আমি উহা হইতে তাওবা করিলাম এবং পূর্বের অপরাধের জন্য 
বড়ই অনুতপ্ত হইলাম ৷ ইহার পর একবার আমি আমার পিতাকে স্বপ্নে দেখিলাম, তিনি 
আমাকে বলিলেন, বৎস! নেক লোকদের সাদৃশ্য তোমাদের যেই সকল আমল আমাদের 
নিকট পেশ করা হয়, উহা দ্বারা আমরা এতই আনন্দিত হই যে, অন্য আর কিছুতেই 
আমাদের এত আনন্দ হয় না। অতএব একবার যখন তুমি অনুতপ্ত হইয়া তোমার খারাপ 
অভ্যাস ত্যাগ করিয়াছ, পুনরায় উহাতে লিপ্ত হইয়া যেন আমাকে আমার পার্শ্ববর্তী 
কবরবাসীদের মধ্যে লজ্জা না দাও। খালিদ ইব্‌ন আমর (র) বলেন, সাদাকাহ ইব্‌ন 
সুলায়মান রে) কুফায় আমার প্রতিবেশী ছিলেন, শেষরাত্রে তাহাকে আমি এই দু'আ 
করিতে শুনিতাম । 
540৯ 0৩ CALs 02 ০৩৯ ৩025 ইশই9 22021 AC 
-১০৯/০1৯১1 25 lal 
এন পর হারার PRE St যেন পুনরায় উহাতে 
লিপ্ত না হই আর যেন ক্ষতিগ্রস্থ না হই। হে সৎ লোকদের সংশোধনকারী! হে পথ 
হারাদের পথ প্রদর্শনকারী! হে পরম দয়াময়” । এই বিষয়ে সাহাবায়ে কিরাম হইতে 
আরো বহু রিওয়ায়েত বর্ণিত আছে। হযরত আব্দুল্লাহ ইব্‌ন রাওয়াহ (র)-এর জনৈক 
আত্মীয় বলিতেন, হে আল্লাহ! আমি এমন কাজ হইতে আপনার আশ্রয় প্রার্থনা করি যাহা 
আব্দুল্লাহ ইব্‌ন রাওয়াহার নিকট লজ্জার কারণ হইবে । হযরত আব্দুল্লাহ ইব্‌ন রাওয়াহার 
শাহাদাত বরণের পর তিনি এই দু'আ করিতেন। মৃতদের প্রতি সালাম করা শরীয়াতের 
বিধান রহিয়াছে। অতএব এমন ব্যক্তিকে সালাম করা যে, সালাম টেরই পাইল না আর 
না সালাম দাতাকে জানিতে পারিল, ইহা শরীয়াতের একটি অসম্ভব ও অযৌক্তিক হুকুম 
হইবে। সুতরাং মৃতব্যক্তি যে শ্রবণ করে ইহাই সত্য । রাসূলুল্লাহ (সা) তাহার উম্মাতকে 
এই শিক্ষাও দান করিয়াছেন যে, যখন তাহারা কোন কবর দেখিবে তখন যেন তাহারা 
এই বলে ঃ 


চির পলা সা 


4৫11) 


Contents 


সূরা রম ৬৫১ 


হে মু’মিনদের আবাসবাসীগণ! তোমাদের প্রতি সালাম । ইনশাআল্লাহ আমরাও 
তোমাদের সহিত মিলিত হইব । আমাদের তোমাদের মধ্য পূর্ববর্তী ও পরবর্তীগণের প্রতি 
আল্লাহ অনুগ্রহ করুন । আমাদেরও তোমাদের জন্য আল্লাহর দরবারে আমরা শাস্তি 
প্রার্থনা করিতেছি ।” বস্তুত এইরূপ সালাম, সম্বোধন ও আহবান কেবল এমন ব্যক্তিকে 
হইতে পারে যে শ্রবণ করে বুঝে ও জবাব দিতে পারে, যদিও সালামদাতা উহা শ্রবণ 
করিতে সক্ষম নহে। 


A i & পর্ণ & পার্টি শা ৫ ডি ৮ চি ০ পর শার্ট 4 


৪১১ had ০৩৮ ০০ ১০০৮ re SES এ এ ১0৫. 


শর্ট 
রর 
৪৭ এ Chote পা 2, 8 পোর্ট & ৫2 


৯9 EL SI 6৯০ 8৯১০ on Ta SS 
LANE 


45 এ 


অনুবাদ £ ৫৪) আল্লাহ্‌ তিনি তোমাদিগকে সৃষ্টি করেন দুর্বলরূপে, দুর্বলতার পর 
তিনি দেন শক্তি, শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য ৷ তিনি যাহা ইচ্ছা সৃষ্টি 
করে এবং তিনিই সর্বজ্ঞ, সর্বশক্তিমান । 
তাফসীর ঃ উল্লেখিত আয়াতে আল্লাহ তা'আলা মানুষ সৃষ্টির বিভিন্ন স্তরের কথা 
উল্লেখ করিয়াছেন । মূলতঃ আল্লাহ তা'আলা হযরত আদম (আ)-কে মাটি হইতে সৃষ্টি 
করিয়াছেন এবং আদম সন্তানকে সৃষ্টি করিয়াছেন বীর্য হইতে । আর বীর্য বিভিন্ন অবস্থা 
অতিক্রম করিয়া একজন পুনঃ মানবাকৃতি ধারণ করে । বীর্য জমাট রক্তে পরিণত হয় 
কিছুকাল পর ইহা মাংশপিন্ডে পরিণত হয় ও কিছুকাল পর এই মাংশপিন্ডই হাড়ে পরিণত 
হয় এবং পরবর্তীতে এই ভাবেই আল্লাহ তা'আলা মাংস সৃষ্টি করিয়া মানবাকৃতি করেন 
এবং উহার মধ্যে রূহ প্রেরণ করেন। অতঃপর মাতৃগর্ভ হইতে অতি দুর্বলাবস্থায় ভূমিষ্ঠ 
হয়। ইহার পর ধীরেধীরে হষটপুষ্ট হইতে থাকে এবং শৈশব, বাল্য ও কৈশরের কয়েকটি 
স্তর পার হইয়া যৌবনের শক্তিশালী স্তরে পদার্পন করে। যৌবনের এই শক্তিশালী স্তর 
শেষ হইবার পর পুনরায় তাহার শক্তি হ্রাস পাইতে থাকেভ। অতঃপর সে পৌঢ় ও 
বার্ধক্যের স্তর অতিক্রম করিয়া দুর্বলতার চরম স্তরে পৌছিয়া যায়। শক্তির পর ইহাই 
হইল চরম দুর্বলতার স্তর। এই স্তরের পৌঁছিবার পর তাহার উদ্যম উদ্দীপনা, ধরা ছোয়া 
সব কিছুতেই দুর্বলতা প্রকাশ পায়। তাহার বাহ্যিক রূপ লাবণ্যেরও পরিবর্তন ঘটে । 
আল্লাহ তাআলা ইরশাদ করেন ৪ 
78005 Gl হও iin উঠি ২৯০ ১০ 0৯ 
তঃপর তিনি শক্তির পর দুর্বলতাও বার্ধক্য সৃষ্টি করেন তিনি যেমন ইচ্ছা তেমন 
ররর রা রাবার এ টা 
'25৪]| ০21। তিনি মহাজ্ঞানী, বড়ই শক্তিশালী । ইমাম আহমাদ রে) বলেন, ওয়াকী 


Contents 


৬৫২ তাফসীরে ইবনে কাছীর 


(র) আতীয়্যা আওফী (র) হইতে বর্ণিত । তিনি বলেন, আমি হযরত ইব্ন ওমর (রা) 
এর নিকট (১৮:৪9 ৬১০ LL in ১০ ও Hl পাঠ 
করিলাম, তখন তিনিও আয়াতটি এই পর্যন্ত পাঠ করিলেন $ 


(85 295 ১৪০ এ 25 ০৮০০০ ১০ এ এ 

অতঃপর তিনি বলিলেন, আমিও তে তোমার ন্যায় রাসূলুল্লাহ (সা)-এর নিকট এতটুকু 
পাঠ করিয়াছিলাম। অতঃপর যেমন তোমার এই পর্যন্ত পাঠ করিবার পর আমি পাঠ করা 
আরম্ভ করিয়াছি, তিনিও আমার একতটুকু পাঠ করিবার পর পাঠ করা আরম্ভ 
করিয়াছিলেন । হাদীসটি আবু দাউদ ও তিরমিযী বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী (র) 
ফুযাইল (র) সূত্রের হাদীসটি বর্ণনা করেন এবং বলেন, উহা হাসান এবং ইমাম আবু 
দাউদ (র) আবদুল্লাহ ইব্‌ন জাবির রে) হাদীসটি আতিয়্যাহ (র)-এর সূত্রে আবু সাঈদ 
(রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । 


৯০০৮০০৪১০৯১ 00 
'৩) নি ৬ 

৯১০০৫ uN Ad 1509 ০৪ 0৬9 ১০7 
AS Sahni চটির ৬০০) rn 40) ০০ 


Bn 2 $ 7 


ধরল নি aud 
NOAA Pad ৮৫ 
ASS Ain ৯৬ ১৪ (56) ing .01 


৪০৯৮৬ ৮৮০8 
RL 
অনুবাদ 8 (৫৫) যে দিন কিয়ামত হইবে, সেদিন অপরাধীরা শপথ করিয়া 
বলিবে যে,তাহারা মুহূর্তকালের বেশী অবস্থান করে নাই । এভাবেই তাহারা সত্যত্রষ্ট 
হইবে ৷ (৫৬) কিন্তু যাহাদিগকে জ্ঞান ও ঈমান দেওয়া হইয়াছে তাহারা বলিবে, 
তোমরা তো আল্লাহ্র বিধানে পুনরুথান দিবস পর্যন্ত অবস্থান করিয়াছ। ইহাই তো 
পুনরুথান দিবস । কিন্তু তোমরা জানিতে না । (৫৭) সেই দিন সীমালংঘনকারীদিগের 
ওযর আপত্তি উহাদিগের কাজে আসিবে না এবং উহাদিগকে আল্লাহর সন্তুষ্টি লাভের 
সুযোগও দেওয়া হইবে না। 


Contents 


সূরা রূম ৬৫৩ 


তাফসীর ঃ উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের মূর্খতার উল্লেখ 
করিয়াছেন, তাহারা পৃথিবীতেও মূর্খতার পরিচয় দিয়াছে এবং কিয়ামত দিবসেও তাহারা 
মূর্খতার প্রকাশ ঘটাবে । পৃথিবীতে তাহারা আল্লাহকে বাদ দিয়া প্রতীমা পূজা করিয়াছে 
আর কিয়ামত দিবসে তাহারা কসম খাইয়া বলিবে, তাহারা পৃথিবীতে মাত্র একটি মুহূর্ত 
অবস্থান করিয়াছিল তাহাদের উদ্দেশ্য হইল যে, তাহাদের নিকট কোন দলীল প্রমাণ 
আসে নাই, যাহার উপর নির্ভর করিয়া তাহারা ঈমান আনিত । তাহারা অতি সামান্যকাল 
অবস্থান করিয়াছিল বলিয়া দলীল প্রমাণ প্রাপ্ত হইবার অবকাশই আসে নাই । অতএব 
তাহাদিগকে এই বিষয়ে মা‘যুর রাখা হউক । আল্লাহ তা“আলা ইরশাদ করেন ঃ 
১৫১১ 9514 11৫ এই সকল লোক যেমন এখানে উল্টা কথা বলিতেছে 
অনুরূপভাবে তাহারা পৃথিবীতেও উল্টা চলিত। 
এ] 4111 LS ৮৪৮ ০৪] sty lll 5755811145 
- ১] 7৩2 
“যাহারা ইল্ম ও ঈমান প্রাপ্ত ছিল তাহারা এ সকল কাফির ও মুশরিকদের কথার 
প্রতিবাদ করিয়া বলিবে, তোমরা আল্লাহর লিপি অনুসারে তোমাদের সৃষ্টির শুরু হইতে 
কিয়ামত পর্যন্তই অবস্থান করিয়াছ”। মুসলিমগণ যেমন পৃথিবীতে তাহাদের মতবাদের 
প্রতিবাদ করিয়া দলীল প্রমাণ কায়েম করিত, অনুরূপভাবে কিয়ামত দিবসেও তাহাদের 
কসমের প্রতিবাদ করিবে । 
৬৮০১১ ১ 4১২ 64415 এই কিয়ামত দিবসের কথাই তে তোমাদিগকে বারবার 
জট ইহার তোমরা প্রতি বিশ্বাস করিতেন । আল্লাহ 
বলেন ৪ ৫১১১৯ [১1 52311 ৮৪১2 % ১০৯৪৪ কিয়ামত দিবসে অনাচারীরা 
পৃথিবীতে যেই সকল অনাচার ও পাপাচার করিয়াছে উহার কোন ওযরই চলিবে না, 
_ তাহাদের জন্য ইহা কোনই কাজে আসিবে না। 
5৯০২২১১ ৮৯১৩ আর না তাহারা পৃথিবীতে পুনরায় প্রত্যাবর্তন করিবে । যেমন 
ইরশাদ হইয়াছে $ 
১2০৮]। ১০ pA Us 19৯০৮১০৪015 যদি তাহারা পৃথিবীতে পুনরায় 
প্রত্যাবর্তন করিতে প্রার্থনা করে তবে তাহাদিগকে প্রত্যাবর্তন করা হইবে না। 


$ পর্ণো ৫৩৩ 18 Ls elt & এট ভা পার্টি ৪5 পার্টর্প 
ন্‌ 2 ৮৯৫ 6 De ৫ পর কৰ ১০৫ কর্ণ ৪ Pn, 
‘sdb ১1০ 01195 ০০০ ০১৪৮০ 42১৮৩ 


Contents 


৬৫৪ তাফসীরে ইবনে কাছীর 


৩ 5 ue ০ fil শর ০ ১0৭ 


Fad ol 


০৯১৪৯) ০২১৪ ১০ ডঃ Ed 052 ৩ ০০, 


নব ৫৮) জন আনি তোসানৰ অনা এবাদত তত 
দিয়াছি। তুমি যদি উহাদিগের নিকট কোন নির্দশন উপস্থিত কর, কাফিররা অবশ্যই 
বলিবে, তোমরা তো মিথ্যাশ্রয়ী। (৫৯) যাহাদিগের জ্ঞান নাই, আল্লাহ্‌ এইভাবে 
তাহাদিগের হৃদয় মোহর করিয়া দেন। (৬০) অতএব তুমি ধৈর্যধারণ কর,নিশ্চয়ই 
আল্লাহ্‌র প্রতিশ্রুতি সত্য ৷ যাহারা দৃঢ় বিশ্বাসী নহে, তাহারা যেন তোমাকে বিচলিত 
করিতে না পারে। ৃ্‌ 

তাফসীর £ আল্লাহ তা'আলা ইরশাদ করেন £ 

আমি মানুষের জন্য সত্যকে সুস্পষ্টভাবে তুলিয়া ধরিয়াছি। এবং কুরআনের মধ্যে 
সর্বপ্রকার উদাহরণ পেশ করিয়াছি, যেন তাহারা উদাহরণের সাহায্যে সত্যকে সঠিকভাবে 
বুঝিয়া উহার অনুসরণ করে। 


- ssl * 11521 ৬। 9১১৫ ১5১] 91984 ২20 ৮9৯ ১45 
হে নবী যদি তুমি তাহাদের নিকট অন্য যে কোন নিদর্শন ও মু'জিযা পেশ করুন 
তাহারা তাৎক্ষণিকভাবে বলিয়া ফেলিবে তোমরা তো বাতিল পদ্ধি ছাড়া কিছু নও । 
তাহারা ঈমান আনিবে না তাহারা মু'জিযাকে যাদু বলিয়াই ধারণা করিবে । যেমন ঃ চাদ 
দিখন্ডিত করা হইলে তাহারা এই মন্তব্যই করিয়াছিল। ইহা ছাড়া অন্যান্য মুজিযার 
বেলায়ও তাহারা একই ধরনের মন্তব্য করিয়াছিল। যেমন ইরশাদ হইয়াছে $ 


পপি / বি পা 


০৯ DUS পক ও ১৬০৬৪ 3 27 এ হত ৪৯ 02015 


লি এ aE 

যাহাদের উপর তোমার প্রতিপালকের শাস্তির বাণী সাবাস্ত হইয়াছে তাহাদের নিকট 
সর্বপ্রকার নিদের্শ পেশ করা হইলেও তাহার ঈমান আনিবে না। বিশ্বাস করিবে না 
যাবৎনা তাহারা যন্ত্রণাদায়ক শাস্তি দেখিবে। (সূরা ইউনুস £ ৯৬-৯৭) আর একই 
কারণেই এখানে ইরশাদ হইয়াছে $ 


নতি ৮-4১১৮৭০১ alt SS SL hs UG 


HC 


Contents 


সূরা রম ৬৫৫ 


যাহারা আস্থা রাখে না তাহাদের অন্তরে আল্লাহ তা'আলা এমনিভাবেই মোহর মারিয়া 
দেন। অতএব হে মুহাম্মদ । তুমি তাহাদের বিরোধিতা ও শত্রুতার উপর ধৈর্যধারণ কর। 
আল্লাহ তা'আলা তোমার সহিত যেই ওয়াদা করিয়াছেন, তিনি উহা অবশ্যই পালন 
করিবেন। তিনি তোমাকে তাহাদের মুকাবিলায় অবশ্যই সাহায্য করিবেন এবং শুভ 
পরিণতি তোমার জন্য এবং তোমার অনুসারীদের জন্য রহিয়াছে । 


“ 6 2 03 


১৬১৬৪ ০৩]। ৬০5১7, ১, আর যাহারা বিশ্বাস করে না তাহারা যেন 
তোমাকে ধৈর্য্যচ্যুত করিতে না পারে। বরং তুমি আলাহ প্রেরিত বিধানের উপর অবিচল 
থাকে। কারণ ইহাই সত্য, ইহাতে সন্দেহের কোনই অবকাশ নাই। ইহা ব্যতিত 
অনুসরণযোগ্য কোন বিধানই নাই ৷ সত্য ইহার মধ্যেই নীহিত। সাঈদ রে) কাতাদাহ 
(র) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, খারেজী সম্প্রদায়ের এক ব্যক্তি একদা 
হযরত আলী (র)-কে ফজরের সালাতের রত অবস্থায় উচ্চস্বরে ডাকিয়া এই আয়াত 
পাঠ করিল ঃ 


১১১01 05 9:95 
হযরত আলী (র) আয়াতটি নীরবে শ্রবণ করিলেন। এবং যাহা সে বলিল, উহা 
বুঝিয়া তিনি সালাতের মধ্যে এই আয়াত পাঠ করিলেন ৪ 


চে ০5 


05555250531 ০ সঠি GS all ও 9 ali 
হযরত ইব্‌ন জরীর ও ইব্‌ন আবূ হাতিম (র) রিওয়ায়েতটি বর্ণনা করিয়াছেন। ইব্‌ন 
জরীর (র) অন্য আরো এক সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, ওয়াকী (র) ..... 
আলী (রা)-কে উচ্চস্বরে ডাকিয়া এই আয়াত পাঠ করিল, হযরত আলী (রা) তখন 
ফজরের সালাত পড়িতেছিলেন আয়াতটি হইল ঃ 


পি রা i 


15 El SS al 9 এটিও ০০ So ৪11, Ll ssl 
ASTM 
হে নবী! তোমার নিকট এবং তোমার পূর্ববর্তী আঘিয়ায়ে কিরামের নিকট অহীর 
মাধ্যমে ইহা জানাইয়া দেওয়া হইয়াছে যে, যদি তুমি শিরক কর তবে তোমার আমল 
বিনষ্ট হইবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হইবে। (সূরা যুমার £ ৬৫) ইহা 
শ্রবণ করিয়া হযরত আলী (রা) সালাতের মধ্যেই বলিলেন ৪ 


9 


4৫ + 4 oo 
14854717057 4017257৮285 


Contents 


৬৫৬ তাফসীরে ইবনে কাছীর 


অপর সূত্রের বর্ণিত, ইবন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা ..... আবু ইয়াহইয়া 
(র) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার হযরত আলী (রা) ফজরের সালাত 
পড়িতেছিলেন, এমন সময় এক খারেজী তাহাকে উচ্চস্বরে আওয়াজ করিয়া বলিল ৪ 


৩ $& ০. ” ৫৮৪৮৮ লিক পভ পতি তক হত তক: ৪৩ 
তখন হযরত আলী (রা) সালাতের মধ্যেই তাহার জবাবে বলিলেন £ 
+ ৪ ০5 ৮.৮০:৪. ০০2৪. ০5 পপি Loe gs oo Oe 


আলোচ্য সূরার ফযীলত ও ফজরের সালাত ইহার তিলাওয়াত মুস্তাহাব হওয়া 
সম্পর্কিত রিওয়ায়েত 

ইমাম আহমাদ (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন জাফর (র) ..... জনৈক সাহাবী হইতে 
বর্ণিত । তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সা) ফজরের সালাতের ইমামত করিলেন এবং 
উহাতে সূরা রূম পাঠ করিলেন । কিন্তু কিরা'আতে তাহার কিছু ভুল হইয়া গেল। সালাত 
হইতে অবসর গ্রহণের পর তিনি বলিলেন ঃ 
১৬০০৮৯৪২0১৮ ০৩০৪ Lis bsg 3 9৮৯০৮৪11015 ০4৪ Sl 

- ০৬০৯৬] ১০৯৪ 0০০ ৪৬৪1৮০114৮০ ২৫০ ০৮৪ ০৬০৬৭ 

সালাতের মধ্যে কুরআন পাঠে আমার কিছু ভুল হইয়াছে । কারণ তোমাদের মধ্য 
হইতে কিছু লোক এমন আছে যাহারা আমাদের স্রহিত সালাত আদায় করে অথচ, 
তাহারা সঠিকভাবে অযু করে না। অতএব তোমাদের মধ্য হইতে যাহারা আমাদের 
সহিত সালাতে শরীক হইবে তাহারা যেন সঠিকভাবে সুন্দর করিয়া অযু করে। হাদীসের 
সূত্রটি বিশুদ্ধ । ইহার মতনও চমৎকার, হাদীসের মধ্যে এক সুক্ষ্ম রহস্য রহিয়াছে আর 
উহা হইল মুক্তাদীর অযুর ত্রুটির কারণে রাসূলুল্লাহ (সা) সালাতও প্রভাবিত হইত ৷ ইহা 
দ্বারা আরো বুঝা গেল যে ইমামের সালাতের সহিত মুক্তাদীর সালাতের গভীর সম্পর্ক 
রহিয়াছে। 


(আল-হামদু লিল্লাহ সূরা রূম -এর তাফসীর সমাপ্ত হইল) 


Contents 


তাফসীর £ সূরা লুক্মান 
[পবিত্র মক্কায় অবতীর্ণ] 





20.) 
$ $ || sid 
টা এন 


$ Por 2৮৮ ৪ ৫ 


ad A ঞ ৪ ৮৫০৫ [| 4 OE AE $ টি পুর্ন এ রি পে 
8৮৮১২০৯১৪৯৮ ৩৯১৪০ 8৯০০) 55:21 ্ 
LBs, 2 


‘OF RP 


এ ডি টি 
০৯০৬৭ ০০৬ ০৮১৬০ rr ৬৬ ৬০ YS). :0 


$ (১) আলিফ-লাম-মীম । (২) এইগুলি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত । (৩) 
নিপা Sete SHE dE 100. (8) যাহারা সালাত কায়েম 
করে, যাকাত দেয় আর তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী । (৫) তাহারাই 
তাহাদিগের প্রতিপালকের নির্দেশিত পথে আছে এবং তাহারা সফলকাম । 
ইব্‌ন কাছীর_-৮৩ (৮ম) 


Contents 


৬৫৮ তাফসীরে ইবনে কাছীর 


তাফসীর ৪ সূরা বাকারার শুরুতে মুকাত্তা'আত হরফ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা 
আলোচিত হয়েছে। পরবর্তী আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, ইহা হিক্মত ও 
৮৮ 
ও খা রা 
নফল ও সুন্নাতসমূহও তাহারা ত্যাগ করে না। আর তাহাদের উপর ফরযকৃত যাকাত 
আদায় করে। তাহাদের আত্মীয়-স্বজনদের সহিত সদ্ধ্যবহার করে এবং পরকালের 
পুরঙ্কারের প্রতিও বিশ্বাস রাখে । অতএব সেই পুরষ্কার ও বিনিময়ের প্রতি তাহারা আগ্রহী 
হইয়াই এই সকল সৎকাজ করে । লৌকিকতার উদ্দেশ্যে কিংবা মানুষের নিকট হইতে 
কোন বিনিময় লাভের উদ্দেশ্যে তাহারা এই সকল সৎকাজ করে না। একান্ত নিষ্ঠার 
সহিত যাহারা উল্লেখিত নেক আমল করে আল্লাহ্‌ তা'আলা তাহাদের সম্পর্কেই ঘোষণা 
করেছেন ঃ 

১৫১০০ ৪০৪ এ এ) এই সকল, লোকই তাহাদের প্রতিপালকের পক্ষ 
হইতে প্রেরিত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। তাহাদের আকীদা ও বিশ্বাসের ভিত্তি সুস্পষ্ট 
দলীল উপর প্রতিষ্ঠিত । 

১১৯১ সপ লোকই সা কান 


&॥ ০২০০৮০০৪৬৮০ ৪ ৮১২০০ ০০৩) 7 


62, A 


' ৩৫৮ ০9০4 5৮ 5 Css Als rie 


SHO Uae 4৩০৪০ ০৮ ০০৬৪9, 1 
৪৮৮ a 4,০০৫ 2 &৫ ১০৮ ৬ রর 
A ০০: bw 195 ৪৯০1 ১৪ 
অনুবাদ ৪ ডে) মানুষের মধ্যে কেহ অজ্ঞতাবশত আল্লাহর পথ হইতে বিচ্যুত 
করিবার জন্য অসার বাক্য ক্রয় করিয়া লয় .এবং আল্লাহ্‌ প্রদর্শিত পথ লইয়া 
ঠাট্টা-বিদ্ুপ করে,উহাদিগের জন্য রহিয়াছে অবমাননাকর শাস্তি । (৭) যখন উহার 
নিকট আমার আয়াত আবৃত্তি করা হয়, তখন সে দম্তভরে মুখ ফিরাইয়া লয়, যেন সে 


ইহা শুনিতে পায় নাই, যেন উহার কর্ণ দুইটি বধির । অতএব উহাদিগকে মর্মন্তুদ 
শাস্তির সুসংবাদ দাও। 


Contents 


সবা ল্ক্মান ৬৫৯ 


তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা সৌভাগ্যশালী সৎক্ষ্রেক যাহারা আল্লাহ্র পক্ষ ইহাতে 
প্রেরিত হিদায়াত গ্রহণ করিয়াছে এবং তাহার প্রেরিষ্ট কিতাব শ্রবণ করিয়া উহা ছারা 
উপকৃত হইয়াছে ৷ যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 


EA 2 0 


022083. of 3038 2 ০ 


মিরার রে ররর রও 
আল্লাহ্‌ তাআলা অতি উৎকৃষ্ট বাণী নাযিল করিয়াছেন অর্থাৎ এমন গ্রন্থ নাযিল 
করিয়াছেন যাহার আয়াতসমুহ পরস্পর সামঞ্জস্যপূর্ণ এবং বারবার উল্লেখিত । যাহারা 
তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের দেহ ভয়ে প্রকম্পিত হয়, অতঃপর তাহাদের 
চামড়াও নরম হইয়া যায় এবং আল্লাহ্র যিকিরের প্রতি তাহারা মনোনিবেশ করে । সূরা 
যুমার 8 ২৩) পূর্বে উল্লেখিত আয়াতসমূহ দ্বারা আল্লাহ্‌ তাহার এই সকল সববান্দাগণের 
করিয়াছেন যাহারা আল্লাহ্‌র কালাম শ্রবণ করিয়া উহা দ্বারা উপকৃত হইতে অনীহা প্রকাশ 
করিয়াছে এবং গানবাদ্য ও তবলা-বেহালা ছারা আনন্দ স্ফুর্তি করিতে মত্ত হইয়াছে । 
হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন 8 ১৮৯11 5৫1 এর অর্থ-গান। একথা 
তিনি শপথ করিয়া বলেন। ইব্‌ন জরীর (র) বলেন, ইউনুস ইবৃন আবদুল আ'লা (র) 
EE Ne Se একবার হযরত আব্দুল্লাহ ইব্‌ন 
মাসউদ (রা)-কে ৮11. ১ Saal ১৬1 ৪ ০ All ১১০৩ এর ব্যাখ্যা 
জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, সেই আল্লাহ্‌র কসম, যিনি ব্যতিত আর কোন 
উপাস্য নাই, আয়াতে উল্লেখিত ৩.১১৯]! +4! এর অর্থ হইল, গান। একথা তিনি তিন 
বার অনুরূপ কসম খাইয়া বলিলেন। 
আমর ইব্‌ন আলী (র) ..... আবুস্‌ সাহাবা (র) হইতে বর্ণিত! তিনি হযরত 
আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-কে উক্ত আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করেন। তখন তিনি 
বলেন £ ৬১৬| +4! এর অর্থ গান। হযরত ইব্‌ন আববাস (রা) জাবির (র), 
ইকরিমাহ, সাঈদ ইবৃন জুবাইর, মুজাহিদ, মাক্হুল, আম্র ইব্‌ন শু'আইব ও আলী ইব্‌ন 
খুযাইমাহ (র) অনুরূপ বর্ণনা করিয়াছেন । হযরত হাসান বাসরী (র) বলেন, আলোচ্য 
আয়াত গানবাদ্য সম্পর্কে অবতীর্ণ হইয়াছে । হযরত কাতাদাহ (র) বলেন ঃ 
গানবাদ্যের জন্য মাল খরচকারীই শুধু এই আয়াতের অন্তর্ভুক্ত নহে বরং যেই ব্যক্তি 
গানবাদ্যকে ভালবাসে ইহার জন্য মাল খরচ না করিলেও সে এই আয়াতের অন্তর্ভূক্ত ৷ 


Contents 


৬৬০ তাফসীরে ইবনে কাছীর 
কেহ কেহ বলেন $ ৬১১৯] (1 ০১... এর অর্থ গায়িকা বাদী ক্রয় করা। ইব্‌ন 
আবু হাতিম (র) বলেন, মুহাম্মদ শবৃন ইসমাঈল আহমাসী (র) ..... আবূ উমামাহ (রা) 


হইতে বৰ্ণিত । তিনি বলেন, নবী করীম (সা) ইরশাদ করিয়াছেন £ 
- ৯1১৯ SELLS ISI SALLY 4০05১৯৮1৮5৯ ই 

গায়িকা বাদীদিগকে ক্রয়-বিক্রয় করা হালাল নহে এবং উহাদের বিক্রয়মূল্য ভোগ 

করা হারাম ৷ আর এই সকল বাদীদের সম্পর্কেই অবতীর্ণ হইয়াছে ঃ 
Ml... asl ৩৫1 ৪৯১৪৩ ০৯ lll ০০০3 

ইব্‌ন জরীর এবং তিরমিধী (র) ইবৃন যাহ্র-এর সূত্রে হাদীসটি অনুরূপ বর্ণনা 
করিয়াছেন । ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব । আলী ইব্ন ইয়াধীদ একজন 
দুর্বল রাবী । আল্লামা ইব্‌ন কাসীর (রে) বলেন, শুধু আলী ইবৃন ইয়ামীদেই নহে বরং 
তাহার শায়েখও তাহার শিষ্য সকলই দুর্বল রাবী । 

যাহ্হাক রে) বলেন, আলোচ্য আয়াতে ৬,১১৯]। ৯৫! এর অর্থ শিরক, আব্দুর 
রহমান ইব্‌ন যায়িদ ইবৃন আস্লাম (র)ও এমত প্রকাশ করিয়াছেন। ইব্‌ন জরীর (র) 
বলেন, যেই সকল কথা আল্লাহ্র আয়াত হইতে বিরত রাখে এবং উহার অনুসরণের জন্য 
প্রতিবন্ধক হয়, সবই এই আয়াতের অন্তর্ভুক্ত 

০ ০০ :154 অর্থাৎ গানবাদ্য ও আল্লাহ্‌র আয়াতের অনুসরণ করিতে বাধা 
দানকারী বিষয়কে গ্রহণ করে ইসলাম ও মুসলমাদের সহিত বিরোধ সৃষ্টির উদ্দেশ্যে । 
এক কিরাতে J} পড়া হয়৷ 3১৯ (৯১১%, মুজাহিদ (র) বলেন, আয়াতের অর্থ 
হইল আল্লাহ্র সত্য পথকে তাহারা বিদুপের বিষয়বস্তু হিসাবে গ্রহণ করে । কাতাদাহ (র) 
বলেন, ইহার অর্থ হইল, আল্লাহ্‌র আয়াতসমুহকে তাহারা বিদুপের বস্তু বানায় । তবে এই 
দুই ব্যাখ্যার তুলনায় মুজাহিদ রে)-এর ব্যাখ্যা উত্তম! 

৫০552 ১4] 015191 আর এই সকল লোকদের জন্য রহিয়াছে লাঞ্চনাজনক 
শীস্তি। আল্লাহ্র আয়াত ও তাহার সত্য পথকে যেমন তাহারা লাঞ্চিত করিবার অপপ্রয়াস 
চালাইয়াছে, কিয়ামত দিবসে তাহাদিগকে চিরশাস্তির মধ্যে নিক্ষিপ্ত করিয়া অনুরূপ 
লাঞ্চিত করা হইবে । অতঃপর আল্লাহ ইরশাদ করেন £ 


1115-65-55 TL 
.আর খেলাধুলা ও গান বাদ্যের প্রতি আকৃষ্ট এই ব্যক্তির সম্মুখে যখন পবিত্র 


কুরআনের আয়াতসমূহ পাঠ করা হয়, তখন সে উহা শ্রবণ হইতে বিরত থাকে, উহার 
প্রতি তাচ্ছিল্যতা প্রকাশ করে এবং বানোয়াটভাবে বধির হইয়া যায় যেন সে কিছু 


Contents 


সূরা লুক্মান ৬৬১ 


শুনিতেই পারে নাই। যেন তাহার উভয় কর্ণ কুহরে বোঝা চাপাইয়া রাখা হইয়াছে। সে 
বুরআনের আয়াত ছারা মোটেই উপকৃত হয় না। আল্লাহ্‌ বলেন ঃ | 

7211 ০ [525,১2১ হে নবী! তুমি তাহাকে যন্ত্রণাদায়ক শাস্তির সু সংবাদ দান 
কর। পবিত্র কুরআনের আয়াত শ্রবণে যেমন তাহার কষ্ট হইত কিয়ামত. দিবসে আযাবের 
কষ্টও সহিতে হইবে। 


৯ ০ আমা ০91৯৭ ৪ ৩ ‘A 


ANA 
০019 ৮১৮৮9599০০৯ 4 


অনুবাদ $ (৮) যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদিগের জন্য আছে সুখদ 

কানন । en সেখানে তাহারা স্থায়ী হইবে । আল্লাহ্র বাতি উজ রি 
পরাক্রমশালী, প্রজ্ঞাময় । 

তাফসীর £ যাহারা পরম সৌভাগ্যবান, রা রাড পারার পা 
আল্লাহ্‌র রাসূলগণকে যাহারা রাসূল হিসাবে মানিয়াছে এবং শরীয়াতের নির্দেশ মুতাবিক 
নেক আমল করিয়াছে, আল্লাহ্‌ তা'আলা উল্লেখিত আয়াতে সেই সকল ভাগ্যবানদের 
জন্য ঘোষণা করিয়াছেন ৪ 

441 ১৯ $$] তাহাদের জন্য রহিয়াছে নিয়ামতে পরিপূর্ণ উদ্যানসমূহ। অর্থাৎ 
ও পানীয় পান করিবে, উত্তম বাসভবনে বাস করিবে ও উৎকৃষ্ট বাহনে আরোহন করিবে । 
আর তাহাদের ভোগ বিলাসের জন্য থাকিবে সুন্দরী, মনোহরী, পবিত্র রমনীগণ । চক্ষু 
পিপাসা মিটাইবার জন্য থাকিবে নানা প্রকার চক্ষু জুড়ানো মন মাতানো দৃশ্য । আর এই 
সকল নিয়ামত সাময়িক ও ক্ষণস্থায়ী ভোগের জন্য নহে বরং তাহার চিরকাল উহা ভোগ 
করিতে থাকিবে আর এঁ সকল নিয়ামতসমূহ ভোগ করিতে তাহাদের কখনও অনিহাও 
হইবে না৷ অতএব তাহাদের অন্তরে কখনও স্থানান্তরিত হইবার কামনা হইবে না। 

111 75 অর্থাৎ আল্লাহ্‌র ওয়াদা পরম সত্য । তিনি স্বীয় ওয়াদা খেলাপ করেন না। 
তিনি পরম শক্তিশালী । তাহার ওয়াদা পালনে তিনি সম্পূর্ণ সক্ষম ৷ 

১2৫11 ১২১০]। ১৯১ তিনি পরম পরাক্রমশীল তিনি মহাজ্ঞানের অধিকারী সেই 
মহা জ্ঞানীই মুমিনদের জন্য পবিত্র কুরআনকে হিদায়েতের উপায় হিসাবে অবতীর্ণ 
করিয়াছেন। ইরশাদ হইয়াছে £ 


44 ০ ৩ le 02 ০/ ০) co ge 8 22 ose to gee os 
sell ০৪৪ ০৬১০০ ই ৪১1৩ 8553 ০৪১৮১ Ll 2১ ৯ ৬৪ 


৫৮০০০০৩৫৩52 
- (৯০ ৫24০ ৩১৩ 
Pd 


Contents 


৬৬২ তাফসীরে ইবনে কাছীর 


হে নবী! তুমি বলিয়া দাও, এই পবিত্র কুরআন মু’মিনদের জন্য হিদায়েত ও রোগ 
নিবারণের উপায় । আর যাহারা ঈমান আনে না তাহাদের কর্ণে বধিরতা রহিয়াছে। আর 
কুরআন তাহাদের জন্য অন্ধতার কারণ ৷ (সূরা হা-মীম আস সাজ্দা 8৪৪) 

আরো ইরশাদ হইয়াছে 8 


১১০০১৭55595 ১১০১৭] ০৮০৭৬ aL ০1১81 ০০ 0955 
= LCS YI 


আর এমন কুরআন আমি নাযিল করিতেছি, যাহা মুমিনদের জন্য রোগ নিরাময় ও 
রহমত আর যালিমদের জন্য কেবল অনিষ্টতা বৃদ্ধি করে। (সূরা বনী ইসরাঈল ৪ ৮২) 


৩9০৯) এ ৩৪১৬১৮১০০০৯ ০১ সি, * 


4০০2৮998৯৮৩ SY ARS 


DEV [ পঠন 


AS E95 এ ৩৫ ০১৬ 
৫86 244 রি 
SED NIE Bs dh ৩২৯ ১11 
LL, ক 38১ ৯ 
০৮১০৯ ০৯৭৯ 


অনুবাদ £ (১০) তিনি আকাশমন্ডলী নির্মাণ করিয়াছেন স্ত ব্যতিত, তোমরা ইহা 
দেখিতেছ। তিনিই পৃথিবীতে স্থাপন করিয়াছেন পর্বতমালা যাহাতে উহা 
তোমাদিগকে লইয়া ঢলিয়া না পড়ে এবং উহাতে ছড়াইয়া দিয়াছেন সর্বপ্রকার 
জীবজন্তু এবং আমিই আকাশ হইতে বৃষ্টি বর্ষণ করিয়া উদ্গত করি সর্বপ্রকার 
কল্যাণকর উদ্ভিদ ৷ (১১) ইহা আল্লাহ্‌র সৃষ্টি, তিনি ব্যতীত অন্যেরা কি সৃষ্টি করিয়াছে 
আমাকে দেখাও । সীমালংঘনকারীরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে। 

তাফসীর ঃ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা স্বীয় কুদ্রত ও মহান ক্ষমতার কথা 
উল্লেখ করিয়াছেন। আসমান যমীন এবং উহাদের মধ্যস্থ সকল বস্তু তিনি সৃষ্টি 
করিয়াছেন। ইরশাদ হইয়াছে ঃ 


৬০০ ১১5১ ১৬৯:এ। 315 আল্লাহ্‌ তা'আলা সমস্ত আসমান সমূহকে স্তম্ভ ছাড়াই 
সৃষ্টি করিয়াছেন। কাতাদাহ (র) বলেন, আসমানে দৃশ্যমান ও অদৃশ্য কোন প্রকার স্তম্ 


Contents 


সূরা লুক্মান ৬৬৩ 
নাই। হযরত ইবৃন আব্বাস (রা) ইকরিমাহ ও মুজাহিদ (র) বলেন, আসমানের দৃশ্যমান 
স্তম্ভ তো নাই, কিন্তু অদৃশ্য স্তম্ভ আছে। এই বিষয়ে সূরা রা"দ-এর শুরুতে বিস্তারিত 
আলোচনা করা হইয়াছে। উহার পুনরুন্লেখের প্রয়োজন নাই । 

৮০৩১ ১৯১ ২৮৪ 211, আর ভূ-পৃষ্ঠ তিনি আল্লাহ্‌) পর্বতমালা স্থাপন 
করিয়াছেন। যেন উহার ভারে পানির মধ্যে পৃথিবী হেলিতে না পারে। 

২5৫ ৮০ ৮৪১৩ আর পৃথিবীতে তিনি নানা জাতীয় প্রাণী ছড়াইয়া 
দিয়াছেন, সৃষ্টিকর্তা ব্যতিত উহাদের সংখ্যা ও আকৃতি ও বর্ণ আর কেহ জানে না। 
আল্লাহ্‌ তা'আলাই যে সকল বস্তুর সৃষ্টিকর্তা ইহা প্রমাণ করিবার পর তিনি মানবজাতিকে 
ইহা জানাইতেছেন যে, সকল প্রাণীর রিষিকদাতাও একমাত্র তিনিই । ইরশাদ হইয়াছে ঃ 


“redder 


2১৫ E35 4৫ ৮০1১৪ ৭ Ls ০০1 2০ 95 

আর আমি আসমান হইতে পানি বর্ষণ করিয়াছি অতঃপর উহা দ্বারা সর্বপ্রকার উত্তম 
উদ্ভিদ সৃষ্টি করিয়াছি, যাহা দেখিতেও মনোরম ৷ ইমাম শাঁবী (র) বলেন, মানুষও 
পৃথিবীর উৎপন্ন বস্তু। অতএব যে ব্যক্তি বেহেশতে প্রবেশ করিবে সে তো উত্তম আর যে 
ব্যক্তি দোষখে প্রবেশ করিবে সে নিকৃষ্ট । 

11175151989 আসমানসমূহ, পৃথিবী ও উহাদের মাঝে অবস্থিত সকল বস্তু তো 
কেবল আল্লাহ্‌র সৃষ্ট । এই সকল বস্তু সৃষ্টি করিতে কেহ তাহার শরীক নাই। 

১9১ ১০ ৬১২41 1১1375১৪০0৪ তোমরা যাহাদের পূজা কর তাহারা কি 
সৃষ্টি করিয়াছে, উহা আমাকে দেখাও । 

১১:০১:০5 3৮০161। 4, এই সকল মুশরিক তাহাদের উপাস্যের সৃষ্ট 
একটি বস্তুও দেখাইতে সক্ষম নহে বরং অনাচারী এই সকল মুশরিকরা সুস্পষ্ট ও প্রকাশ্য 
গুমরাহীর মধ্যে রহিয়াছে। 


Ux 12 $ ৫ সপ VATA $ 


5915294405৯ STRAIN ০০৪ CN ০ ৮1 
জি 2, ৮:৮৬ নন 


১৫০ gE EAT ৩৮১ 1০৮৪০ ৮৯ 


ও AC tne ete er Clalit 
যে, আল্লাহ্‌র কৃতজ্ঞতা প্রকাশ কর, সে তাহা করে নিজের জন্য এবং কেহ অকৃতজ্ঞ 
হইল, আল্লাহ্‌ তো অভাব মুক্ত প্রশংসার । 

তাফসীর ঃ উলামায়ে সালাফ এই বিষয়ে মতপার্থক্য করিয়াছেন যে, হযরত লুক্মান 
কি একজন নবী ছিলেন, না কি তিনি একজন সৎ ও নেক্কার ব্যক্তি ছিলেন? অধিকাংশ 


Contents 


৬৬৪ তাফসীরে ইবনে কাছীর 


উলামায়ে কিরামের মতে, তিনি একজন সৎলোক ছিলেন । সুফিয়ান সাওরী (র) ..... 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, হযরত লুক্মান (রা) 
একজন হাবৃশী গোলাম বাড়ই নুবার বাসিন্দা ছিলেন । কাতাদাহ (র) হযরত আব্দুল্লাহ 
ইব্ন যুবাইর (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, হযরত লুক্মান হাকীম সম্পর্কে 
আপনি কি জানেন, তিনি বলিলেন, হযরত লুক্মান (রা) ছিলেন খাট ও চেপটা নাক 
বিশিষ্ট । 

ইয়াহইয়া ইব্‌ন সাঈদ আনসারী (র) হযরত সাঈদ ইব্‌ন মুসাইয়্যেব (রা) হইতে 
বর্ণনা করিয়াছেন, হযরত লুক্মান (রা) সুদানের অধিবাসী ছিলেন এবং একজন বাড়ই 
ছিলেন। আল্লাহ্‌ তাহাকে হিক্মত দান করিয়াছেন। ইমাম আওযায়ী রে) বলেন, একবার 
মুসাইয়্যেবের নিকট কিছু জিজ্ঞাসা করিতে আসিলে, তিনি তাহাকে বলিলেন, তুমি 
একজন কালো লোক এই কারণে তুমি দুঃখিত হইও না। কারণ, সুদানের তিনজন সেরা 
লোক কালো ছিলেন, হযরত বিলাল (রা) ও হযরত উমর (রা)-এর গোলাম মহিজ এবং 
লুক্মান হাকীম । হযরত লুকমান হাকীম, বাড়ই ও নূবার বাসিন্দা ছিলেন । 

ইব্‌ন জরীর (র) বলেন, ইব্‌ন ওয়াকী (র)...খালিদ রিবয়ী (র) হইতে বর্ণিত। তিনি 
বলেন, হযরত লুকমান একজন হাবশী গোলাম ও বাড়ই ছিলেন। তাহার মনীব একবার 
তাহাকে বলিল, আমাদের জন্য ছাগলটি যবেহ কর। তিনি তাহার হুকুম পালন করিলেন, 
অতঃপর মনীব তাহাকে বলিল, ইহা হইতে সর্বাপেক্ষা উত্তম দুইটি মাংসের টুকরা বাহির 
কর। তিনি উহার জিহবা ও কলিজা বাহির করিলেন । অতঃপর তাহার মনীব আর একটি 
ছাগল যবেহ করিতে বলিলেন । সেইটা তিনি যবেহ করিলে, মনীব তাহাকে বলিল, আচ্ছা 
ইহা হইতে সর্বাপেক্ষা নিকৃষ্ট দুইটি মাংসের টুকরা বাহির কর। এই বারও তিনি জিহ্বা ও 
কলিজা বাহির করিলেন! তাহার মনীব তাহাকে জিজ্ঞাসা করিল, আমি প্রথমবার দুইটি 
উত্তম টুকরা বাহির করিতে বলিলে, তুমি জিহবা ও কলিজা বাহির করিয়াছ এবং পরে 
সর্বাপেক্ষা নিকৃষ্ট দুইটি টুকরা বাহির করিতে বলিলেও তুমি সেই দুইটিই বাহির করিলে 
ইহার কারণ কি? তখন হযরত লুকমান তাহাকে বলিলেন, ভাল হইলে এই দুইটি বস্তু 
ee NE TRE TS FU C2 IO CS RE EONS HEU 
বস্তুও আর একটি নাই । 

শু“বা (র) হাকাম সুত্রে মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন, হযরত লুক্মান (রা) 
একজন কালো গোলাম ছিলেন । তাহার ঠোট দুইটি ছিল বিরাট এবং পদদ্বয় ছিল খাটা । 
হাকীম ইব্‌ন সলিম (র) মুজাহিদ (র) হইতে বর্ণনা করিয়াছেন তিনি বলেন, হযরত 
লুক্মান (রা) হাকীম ছিলেন। একজন কালো হাবশী গোলাম তাহার ঠোট দুইটি ছিল 
পুরু এবং পদদ্ধয় চওড়া । এবং তিনি বনী ইসরাঈলের বিচারক ছিলেন । আর কেহ কেহ 
বলেন, তিনি হযরত দাউদ (আ)-এর যমানায় নবী ইসলাঈলের বিচারক ছিলেন। ইব্‌ন 


Contents 


সূরা লুক্মান ৬৬৫ 


জরীর (র) আমর ইব্‌ন কায়েস রে) হইতে বর্ণিত । তিনি বলেন, একদা মজলিসে 
একব্যক্তি উপস্থিত হইল, তখন তিনি উপস্থিত লোকদের কথা বলিতে ছিলেন, আগত 
লোকটি তাহাকে জিজ্ঞাসা করিল আপনি কি আমার সহিত অমুক অমুক স্থানে ছাগল 
চরাইতেন না? তিনি বলিলেন, হা, লোকটি বলিল, তবে আপনি এই মর্যাদা লাভ 
করিলেন কি ভাবে? তিনি বলিলেন, সত্যকথা বলা ও অনর্থক কাজ ও কথা হইতে বিরত 
থাকিবার কারণে । 

ইবৃন আবু হাতিম (র) বলেন, আবু যুর“আহ (র) জাবির (রা) হইতে বর্ণিত,.তিনি 
বলেন, আল্লাহ্‌ তাআলা লুকমান হাকীমকে তাহার হিক্মত ও জ্ঞানের কারণে মর্যাদাশীল 
করিয়াছিলেন। একদা এক ব্যক্তি যে এই মর্যাদা লাভের পূর্বে তাহাকে চিনিত তাহাকে 
জিজ্ঞাসা করিল, আপনি কি পূর্বে ছাগল চরাইতেন না? তিনি বলিলেন, হা। সে জিজ্ঞাসা 
করিল, আপনি এই মর্যাদা লাভ করিলেন কিভাবে? তিনি বলিলেন, আমানতের দায়িত্ব 
পালন করিয়া উহা হক্দারকে হক আদায় করিয়া । আল্লাহ্‌ নির্ধারিত তাক্দীর, সত্য কথা 
বলা এবং অনর্থক কার্যকলাপ পরিহার করিবার কারণে । যে মর্যাদা তুমি দেখিতে 
পাইতেছ ইহা এ সকল কাজেরই সুফল । উল্লেখিত রিওয়ায়েত দ্বারা সুস্পষ্ট যে, হযরত 
লুকমান হাকীম (রা) নবী ছিলেন না। তিনি একজন বড় জ্ঞানী ও সংলোক ছিলেন । 
কারণ আহ্বিয়ায়ে কিরামকে সর্বদা উচ্চবংশে প্রেরণ করা হইয়াছে । আর এই কারণেই 
অধিকাংশ উলামায়ে কিরাম তাহার নবী হওয়াকে অস্বীকার করেন । একমাত্র ইকরিমাহ 
(র) হইতে একটি রিওয়ায়েত বর্ণিত যাহা হযরত লুকমান হাকীমের নবী হওয়ার কথা 
প্রকাশ করে। | 

ইব্‌ন জরীর ও ইবৃন আবু হাতিম (র) ওয়াকী (র) ইকরিমাহ রে) হইতে বর্ণিত। 
হযরত লুক্মান নবী ছিলেন । কিন্তু সনদে উল্লেখিত জাবির ইব্‌ন ইয়াধীদ জুঁফী একজন 
দুর্বল রাবী । আব্দুল্লাহ ইব্‌ন ওহ্‌ব (র) হইতে বর্ণনা করেন, একদা হযরত লুক্মান 
হাকীমের নিকট এক ব্যক্তি দীড়াইয়া জিজ্ঞাসা করিল, আপনি না, বনু হাসহাস গোত্রের 
গোলাম ছিলেন? তিনি বলিলেন, হা । লোকটি পুরনায় জিজ্ঞাসা করিল, আপনি না ছাগল 
চরাইতেন? তিনি বলিলেন, হাঁ । লোকটি বলিল আপনি না কালো? হযরত লুক্মান 
বলিলেন ঃ£ আমি যে কালো, ইহা স্পষ্ট । তবে আমার কোন বিষয় তোমার নিকট 
আশ্চর্যান্বিত মনে হইতেছে? লোকটি বলিল, আমার পক্ষে যাহা অত্যাশ্চার্যের মনে 
হইতেছে তাহা হইল আপনার ন্যায় কালো গোলামের কাছে মানুষের অস্বাভাবিক ভিড় 
এবং আপনার কথা শ্রবণের জন্য তাহাদের আগ্রহ ও উৎসাহ । তখন হযরত লুকমান 
হাকীম (রা) তাহাকে বলিলেন, ভাতিজা! যদি তুমিও মনোযোগী হইয়া আমার কথামত 
কাজ কর, তবে তুমি অনুরূপ মর্যাদার অধিকারী হইবে । আর এ অমূল্য কাজগুলি হইল, 
নিষিদ্ধ বস্তু হইতে চক্ষু বন্ধ রাখা, অন্যায় কথা হইতে জিহ্থা নিয়ন্ত্রিত রাখা, হালাল খাদ্য 
আহার করা, লজ্জাস্থান সংরক্ষণ করা, সদাসত্য কথা বলা, প্রতিশ্রুতি পালন করা, 
ইব্‌ন কাছীর_-৮৪ (৮ম) 


Contents 


৬৬৬ তাফসীরে ইবনে কাছীর 


অতিথির সম্মান করা, প্রতিবেশীর হক সংরক্ষণ করা এবং অনর্থক কথা ও কাজ পরিত্যাগ 
করা। এই সকল গুরুত্বপূর্ণ কাজই আমাকে এই মর্যাদায় আরোহীত করিয়াছে যাহা তুমি 
দেখিতেছ। 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, আমার পিতা ..... আবু দারদা (রা) হইতে বর্ণিত। 
একবার তিন (আবু দারদা) আলোচনা প্রসংগে হযরত লুকমান হাকীম (রা) সম্পর্কে 
বলিলেন, তিনি যেই মর্যাদার অধিকারী ছিলেন, উহা তিনি স্বীয় পারিবারীক ও বংশগত 
সূত্রে লাভ করেন নাই আর না তিনি দীর্ঘ নীরবতা অবলম্বন করিতেন । দীর্ঘকাল চিন্তার 
সাগরে নিমজ্জিত থাকিতেন এবং গভীর চিন্তার অধিকারী ছিলেন। তিনি কখনও দিনে 
নিদ্রা যান নাই । কেহ তাহাকে কখনও থুথু ফেলিতে দেখে নাই, তিনি কখনও শব্দ করিয়া 
গলা পরিষ্কার করিতেন না। তিনি পেশাব করিতেন আর না পায়খানা করিতেন । তিনি 
গোসল করিতেন না, অনর্থক কোন কাজ করিতেন না এবং কখনও হাসিতেনও না। তিনি 
কোন কথা বারবার বলিতেন না, অবশ্য উহা জ্ঞান ও হিক্মতের কথা হইলে কাহারও 
অনুরোধে পুরনায় বলিতেন। তিনি বিবাহ করিয়া ছিলেন এবং তাহার একাধিক সন্তানও 
জন্মগ্রহণ করিয়াছিল। কিন্তু সকলেই মৃত্যবরণ করিয়াছিল অথচ, কাহারও জন্য তিনি 
কীদেন নাই। চিন্তার পরিধি বৃদ্ধির জন্য তিনি বাদশাহ ও শাসকগণের দরবারেও গমন 
করিতেন ও নসীহত গ্রহণ করিতেন। এই সকল বিশেষ গুণাবলীর কারণেই তাহাকে 
বিশেষ মর্যাদার অধিকারী করা হইয়াছিল । 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন, তাহার পিতা ..... কাতাদাহ রে) হইতে বর্ণিত। তিনি 
বলেন, আল্লাহ্‌ তা'আলা হযরত লুকমানকে নবুওয়াত ও হিক্মত গ্রহণে ইখৃতিয়ার ও 
স্বাধীনতা দান করিয়াছেন। কিন্তু তিনি স্বেচ্ছায় নবুওয়াত গ্রহণ না করিয়া হিক্মত গ্রহণ 
করিয়াছিলেন। ইহার পর একবার তাহার নিদ্রাবস্থায় হযরত জিব্রীল (আ) তাহার নিকট 
আগমন করিলেন এবং তাহার অন্তরে হিক্মত ছড়াইয়৷ দিলেন। রাবী বলেন, ইহার পর 
প্রতৃষ্যে তিনি হিক্মতের বাণী বলিতে শুরু করিলেন। 

সাঈদ (র) বলেন, কাতাদাহ (র) হইতে আমি ইহাও শুনিয়াছি, তিনি বলেন, হযরত 
লুকমানকে প্রশ্ন করা হইল, নবুওয়াতের উপর আপনি হিকমতকে কিভাবে পছন্দ 
করিলেন? অথচ, আপনার প্রতিপালক এই বিষয়ে আপনাকে ইখতিয়ার দান 
করিয়াছিলেন। জবাবে তিনি বলিলেন, যদি আল্লাহ্‌ তা'আলা আমার প্রতি নবৃওয়াতের 
দায়িত্ব বাধ্যগত অর্পণ করিতেন, তবে আশা করি আমি উহাতে সফল হইতাম এবং 
সফলতার সহিত আমি উহার দায়িত্ব পালন করিতে পারিতাম। তিনি আমাকে ইখৃতিয়ার 
দান করিয়াছেন অতএব আমার এই আশংকাও হয় যে নবুওয়াতের দায়িত্ব আমি পালন 
করিতে পারিব কি, না? অতএব আমি হিক্মতকেই পছন্দ করিয়াছি । ইহা সাঈদ ইব্‌ন 
বশীর এই রিওয়ায়েত আর এ কারণেই দুর্বল। কারণ তিনি একজন দুর্বল রাবী এবং 
মুহাদ্দিসগণ তাহার সমালোচনা করিয়াছেন। 


Contents 


সূরা লুক্মান ৬৬৭ 

সাঈদ ইব্‌ন আবূ আরূবা (র) কাতাদাহ (র) হইতে বলেন, ১0581 (5181 
২₹৫৯। এর অর্থ হইল, “আমি লুকমানকে ইসলামের গভীর জ্ঞান দান করিয়াছি ।” 
তিনি নবী ছিলেন না এবং তাহার প্রতি অহীও নাযিল করা হয় নাই । 

He ০1 অর্থাৎ আমি লুক্মানকে নির্দেশ দিয়াছি যে, তুমি আমার শুকুর 
কর। সেই যুগের সকল মানুষের উপর আল্লাহ্‌ তাহাকে যেই বিশেষ মর্যাদা দান 
করিয়াছিলেন উহার কৃতজ্ঞতা প্রকাশের জন্য তাহাকে নির্দেশ দেওয়া হইয়াছিল । 
অতঃপর আল্লাহ্‌ বলেন ৪ | 

iil ১৩০৪1৯৪9৩০9 “আর র যেই ব্যক্তি শুকুর করে সে তাহার 
নিতে খাছ ধর আরে?” অর কাহার এরর বারিরার সাদা লে নিজেই তো 
করিবে । ইরশাদ হইয়াছে ১১4৫-৯৫-২১ (০4৮৪ ১৯1 ‘যাহারা নেক 
আমল করে সে তাহার নিজের জন্যই প্রস্তুতি গ্রহণ করিতেছে। (সূরা রূম £ 88) 

৫ 411 00 ১45 ১০০ আর যেই ব্যক্তি কুফর করে, ত তবে ইহাতে 
আল্লাহ্‌র কোন ক্ষতি নাই । কারণ আল্লাহ্‌ বে-নিয়ায ও প্রশংসিত । তিনি কাহারও ইবাদত 
ও নেক আমলের মুখাপেক্ষী নহেন আর কাহারও কুফর এর কারণে তাহার কোন ক্ষতিও 
সাধিত হয় না। অতএব সেই মহান আল্লাহ্‌ ব্যতিত আর কোন মা'বুদও ইলাহ নাই । 
আমরা কেবল তাহারই ইবাদত করি । 


Z- ০ | ৫ Ad 
sl de SS BY Sn bd 5 ES BIS ১ 
GG & 62 ADD 54 


CAE 
‘das, ৯৬৬৪০ (54০ Ly ০০১২ 6৩০১ ০£ 
12509582455 ৮৪৯ ০০০০৬ 
৩১০৭০৫০০৩১০ আ ০৬৬৭৩ ০ ১10 
Lo. 


thts bn pips 
ANAL nd ( Et) 


Conte 


৬৬৮ তাফসীরে ইবনে কাছীর 


৷ অনুবাদ £ (১৩) স্মরণ কর যখন লুক্মান উপদেশচ্ছলে তাহার পুত্রকে 
বলিয়াছিল, হে বৎস! আল্লাহ্র কোন শরীক করিও না। নিশ্চয় শির্ক চরম যুলুম । 
(১৪) আমি তো মানুষকে তাহার পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়াছি। 
জননী সন্তানকে কষ্টের পর কষ্ট করিয়া গর্ভেধারণ করে এবং তাহার দুধ ছাড়ান হয় 
দুই বৎসরে । সুতরাং আমার ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও প্রত্যাবর্তন 
তো আমার নিকট । (১৫) তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপীড়ি করে আমার 
সমকক্ষ দাড় করাইতে যে বিষয়ে তোমার কোন জ্ঞান নাই । তুমি তাহাদিগের কথা 
মানিও না, তবে পৃথিবীতে তাহাদিগের সহিত বসবাস করিবে সদ্ভাবে এবং যে 
বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হইয়াছে, তাহার পথ অবলম্বন কর। অতঃপর 
তোমাদিগের প্রত্যাবর্তন আমার নিকট এবং তোমারা যাহা করিতে সে বিষয়ে 
তোমাদিগকে অবহিত করিব । 

তাফসীর ঃ হযরত লুক্মান (র) তাহার সন্তানকে যেই উপদেশ প্রদান করিয়াছেন। 
হযরত লুকমানের পিতার নাম ছিল, আন্কা ইব্‌ন সুদ্দুন। আর তাহার পুত্রের নাম ছিল 
সারান। সুহাইলী রে) এই মত প্রকাশ করিয়াছেন। মহান আল্লাহ্‌ তাআলা হযরত 
লুকমানের ঘটনাটি এখানে উত্তমরূপে বর্ণনা করিয়াছেন । মহান আল্লাহ্‌ তাহাকে হিক্মত 
দান করিয়াছিলেন । তিনি স্বীয় সন্তানের প্রতি ছিলেন অতি ন্নেহশীল। পুত্র তাহার অতি 
প্রিয় ছিল। এবং প্রিয় সন্তানই সর্বাপেক্ষা উত্তম বস্তুর হকদার । অতএব সর্বপ্রথম তিনি 
তাহাকে এই উপদেশ দান করিয়াছেন, সে যেন কেবল আল্লাহ্র ইবাদত করে তাহার 
সহিত যেন অন্য কাহাকেও শরীক না করে । অতঃপর তাহাকে সর্তক করিয়া বলিলেন ৪ 


৫8 ০ 


০০১ এ:৮৫এ। ৷ নিঃসন্দেহে শিরক অতি বড় অবিচার সর্বাপেক্ষা যুলুম 
ইহাই। 

ইমাম বুখারী (র) বলেন, কুতাইবা (র) এ আব্দুল্লাহ (র) হইতে বর্ণিত। তিনি 
বলেন, যখন pl CSU al Ts 1559 on “যাহারা ঈমান আনিয়াছে 

বং তাহাদের ঈমানকে যুলুমের সহিত মিশ্রিত করে নাই”, অবতীর্ণ হইল তখন 
রা INGE: rte 3 se teh Te TEL OEE HUNG CRC 
জিজ্ঞাসা করিলেন, আমাদের মধ্যে এমন কে আছে যে যুলুম করে নাই? তখন রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিলেন, “যুলুম এর যেই অর্থ তোমরা বুঝিয়াছ, আয়াতে উহা উদ্দেশ্য নহে। 
তোমরা এই আয়াতের প্রতি লক্ষ্য কর নাই। 

নিসা DDS AA পানা | 

ke dW ssl 415 ৩৮০৪ “হে বৎস! আল্লাহ্‌র সহিত শরিক 
করিও না, নিঃসন্দেহে শিরক অতি বড় যুলুম” । বস্তুত 'শিরক'কে যুলুম বলা হইয়াছে। 


Contents 


সূরা লুক্মান ৬৬৯ 


হাদীসটি ইমাম মুসলিম (র) ও আ'মাশ (র) হইতে অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন। ইহার 
পর আল্লাহ্‌ তা'আলা পিতা-মাতার প্রতি সদ্বব্যবহার করিবার জন্য নির্দেশ দিয়াছেন। 
যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে $ 
0040 90159155 এঞান্ি।19১০5 থা ০০ ০৯৪ 
“তোমার প্রতিপালক এই নির্দেশ দিয়াছেন, কেবল তাহারই ইবাদত কর এবং 
পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা”। (সুরা বনী ইসরাঈল ঃ ২৩) আল্লাহ্‌র ইবাদতের . 
দেওয়া হইয়াছে। 
১৮৩০০ (ডর এআ SL ১০৪, 
দিয়াছি। তাহার মাতা কষ্টের উপর কষ্ট সহ্য করিয়া তাহাকে গর্ভেবহন করিয়াছেন” । 
কাতাদাহ রে) বলেন, ৬১3 ০15 (১২ এর অর্থ হইল কষ্টের উপর কষ্ট । আতা খুরসানী 
(র) বলেন, ইহার অর্থ হইল “দুর্বলতার উপর দুর্বলতা” । 
১৪৭5 ৬৪ 1083 আর তাহার ভূমিষ্ঠ হইবার পর দুগ্ধপানের ও লালন-পালনের 
সময় হইল দুই বৎসর । দুই বৎসর দুগ্ধ পান করা হইলেই, তাহার দুগ্ধ ছাড়াইয়া দিতে 
হইবে । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 


820৯9118201 27 1০] ০214 ০৪৯ AY sl ১০৯০৪ luli 
“আর জননীগণ তাহাদের সন্তানদিগকে পূর্ণ দুই বৎসর দুগ্ধপান করাইতে পারিবে। 
' এই বিধান হইল তাহার জন্য যে দুগ্ধ পান করাইবার সময়টি পূর্ণ করিতে চায়” । (সূরা 
বাকারা £ ২৩৩) নচেৎ ইহার পূর্বেও দুগ্ধ ছাড়ান যায়। হযরত ইব্‌ন আব্বাস ও অন্যান্য 
আইম্মায়ে কিরাম বলেন, গর্ভধারণের ন্যুনতম মেয়াদ ছয় মাস । ইরশাদ হইয়াছে ৪ 
5 ১9595 ৫158) 45২5, গর্ভধারণ ও দুগ্ধ ছাড়ানোর সময় হইল ত্রিশমাস, 
ত্রিশ মাস হইতে দুগ্ধ পানের দুই বৎসর বাদ দিলে গর্ভধারণ ছয় মাস বাকী থাকে। 
আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা জননীর নানা প্রকার কষ্টের কথা উল্লেখ করিয়াছেন। 
সন্তানকে গর্ভেধারণ, তাহাকে দুগ্ধ দান ও তাহার লালন-পালন এবং এই দায়িত্‌ পালনের 
জন্য রাত্র জাগরণ ও দিবাকালে বিভিন্ন কষ্ট সহ্য করা ইত্যাদি ৷ সন্তান যেন তাহার 
জননীর এই সকল ইহসান ও অনুগ্রহের কথা স্মরণ রাখে এবং সেও তাহার জননীকে 
প্রতি দানের জন্য প্রস্তুত থাকে । এই জন্য আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াতে সন্তানের 
জননীর এই সকল কষ্টের কথা উল্লেখ করিয়াছেন। 


ইরশাদ হইয়াছে সন্তানকে সম্বোধন করিয়া আল্লাহ্‌ বলেন, তুমি তোমার পিতামাতার 


জন্য এই প্রার্থনা কর, 1৬০37222054 aes) -) 5, “হে আমার 


Contents 


৬৭০ | তাফসীরে ইবনে কাছীর 


প্রতিপালক! আপনি তাহাদের প্রতি তদুপ অনুগ্রহ করুন যেমন তাহারা আমার শেশব 
কালে স্নেহ মমতা দ্বারা আমার লালন পালন করিয়াছে” । (সূরা বনী ইসরাঈল ঃ ২৪) 


এখানে ইরশাদ হইয়াছে $ alt 211 51913 dA ০ ১ “তুমি আমার 
শুকুর কর এবং তোমার পিতা- মাতারও শুকুর কর। অবশেষে আমার কাছেই প্রত্যাবর্তন 
করিতে হইবে” । তখন আমি তোমাদিগকে ইহার বিরাট বিনিময় দান করিব । 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আবু যুর“আহ (র)...... সাঈদ ইবৃন ওহব রে) হইতে 
বর্ণিত। তিনি বলেন, হযরত মু'আয ইবৃন জাবাল রো) আমাদের কাছে আসিলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা)-ই তাহাকে এখানে প্রেরণ করিয়াছেন। একদিন তিনি ভাষণ দানের জন্য 
দণ্ডায়মান হইলেন, আমি এখানে রাসূলুল্লাহ্‌ (সা) কর্তৃক প্রেরিত হইয়াছি। তিনি আমাকে 
এই নির্দেশ সহ প্রেরণ করিয়াছেন, তোমরা কেবল আল্লাহ্‌র ইবাদত করিবে, তাহার 
সহিত অন্য কোন বস্তুকে শরীক করিবে না। আর আমার হুকুমের আনুগত্য করিবে! 
প্রবেশ করিবে, না হয় দোযখে । 

০6050 95115 15 40 ১] 5 ৪ এ ০৯৪ 91 se UAL 95 
যেই বিষয়ের তোমার নিকট দলীল প্রমাণ নাই, তবে তুমি তাহাদের অনুসরণ করিও 
না”। আর তাহাদের ধর্মালম্বনও করিও না। তবে তুমি পার্থিব জীবনে তাহাদের সহিত 
সদ্ব্যবহার করিবে। 

৬11 31 ০ ৪7৮ ৫৯০1৩ “আর যাহারা আমার প্রতি নিবিষ্ট হইয়াছে . 
তাহাদের পথ অনুসরণ করিবে” । অর্থাৎ মুমিনদের পথ ধারণ করিবে । 

১৬০৩৯০৫০১৭2 অতঃপর আমার নিকট 
তোমাদের প্রত্যাবর্তন প্রত্যাবর্তন করিতে হইবে তখন আর্মি তোমানি্গকে তেমাদের কৃতকর্ম সম্পর্কে 
sendin Henao 00 আবূ আব্দুর রহমান আব্দুল্লাহ ইবন আহমাদ ইব্‌ন 
হাম্বল (র) ..... সা'দ ইব্ন মালিক (রা) হইতে বর্ণিত বলিয়াছেন £ 

(৮০০ ale al a IAS Sl le WAL 9 

আয়াতটি আমার সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। তিনি বলেন, আমি আমার আম্মার 
সৎছেলে বিবেচিত হইতাম ৷ তাহার সহিত আমি সদ্যব্যবহার করিতাম। কিন্তু যখন আমি 
" ইসলাম গ্রহণ করিলাম তখন তিনি আমাকে বলিলেন, সা'দ। আমি তোমার এই কি 
দেখিতেছি? হয়, তুমি তোমার এই নতুন ধর্ম ত্যাগ করিবে, না হয় আমি আমরণ অনশণ 
করিব, পানাহার করিব না এবং এই ভাবেই মৃত্যুবরণ করিব। ইহাতে লোকেরা 


Contents 


সূরা লুক্মান ৬৭১ 


EU nade Tie C HOVE OUEOUIGE OURO SUE EINE Hee SN OODE 
করিবে। আমি আমার আম্মাকে বুঝাইয়া বলিলাম, আপনি এই নতুন ধর্ম ত্যাগ করিব 
না। আমার আম্মা বুঝিলেন না। তিনি একদিন ও এক রাত্র অনাহারে কাটাইয়া দিলেন। 
ইহার পর আরো দুইদিন অনাহারে কাটাইলেন। এইভাবে তাহার অতিশয় কষ্ট হইল । 
আমি তাহার এই অবস্থা দেখিয়া অধিক কঠোর হইয়া বলিলাম, আম্মা! আপনার জানা 
উচিৎ যদি একশতটি প্রাণ এবং এক এক করিয়া আপনার একশতটি জীবনই যদি দেহ 
ত্যাগ করিয়া তবু ও আমি কোন অবস্থাতেই ত্যাগ করিব না। অতঃপর যদি আপনার 
ইচ্ছা হয় তবে আহার করুন, ইচ্ছা না হইলে আহার না করুন। আমার এই কঠোর বাণী 
শুনিবার পর তিনি আহার করিলেন। 


$ ৯ ৬.০ 4 তাও ৩১৬ ৩ ভি নি A ন CREE 21 
(৬৯০৪ ০১১৮ ০৮ ৪ ০৮৬১০ 5 NUS 21 
AU 2৮ ৬ রী ডে ff ৫ if ১০, ৮ 
ALL 0141) ৮৮ ০১ ০১১১) 5991 ০১৭ 99 8 ৮০০ 


5849 ১১4 


* ১ ০৫৪) 


টি 


৮০ RED ০০০১ ১০৭৫৮০১৪৯০০ এ si 
১৯31০১৮১০৩১ NIL 

BIEL PN GSB IS Adi 14 
25, তি জে সপ ও 


০9০31251৩৮০ ০০১০৭; eat ১০১০৭ 
নু & পোর্ট তারা 

$ (১৬) হে বৎস! কোন কিছু যদি সরিষাদানা পরিমাণও হয় এবং উহা 

৬ রাস 


Contents 


৬৭২ তাফসীরে ইবনে কাছীর 
করিবেন । আল্লাহ্‌ সূক্ম্মদর্শী ও খবর রাখেন সকল বিষয়ের (১৭) হে বৎস! সালাত 


কায়েম করিও এবং সৎকর্মের নির্দেশ দিও আর অসৎকর্মে নিষেধ করিও এবং- 


আপদ-বিপদে ধৈর্যধারণ করিও । ইহাই তো দৃঢ়সংকল্পের কাজ (১৮) আহংকার বশে 
তুমি মানুষকে অবজ্ঞা করিও না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিবরণ করিও না, কারণ 
আল্লাহ্‌ কোন উদ্ধত অহংকারীকে পসন্দ করেন না। (১৯) তুমি পদক্ষেপ করিও 
সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করিও, স্বরের মধ্যে গর্দভের স্বরই সর্বাপেক্ষা 
অপ্রীতিকর । 

তাফসীর ৪ উপরোল্লেখিত আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলা হযরত লুক্মান (র)-এর 
কিছু মূল্যবান উপদেশের উল্লেখ করিয়াছে যাহা তিনি স্বীয় সন্তানকে দান করিয়াছিলেন । 
৮৮০৪৮৮০৪৪৮৭ জী নিন 


METI anc pate ct geese Pot hai SESE 
অভ্যন্তরে কিংবা আসমানসমূহে কিংবা ভূগর্ভে নিহিত থাকে আল্লাহ্‌ কিয়ামত দিবসে উহা 
উপস্থিত করিলে । এবং উহা ওযন করিয়া উহার বিনিময় দান করিবেন । যদি আমল ভাল 
হয় উহার উত্তম বিনিময় দান করিবেন আর মন্দ হইলে তাহাঁর ভাগ্যে মন্দ বিনিময় 
জুটিবে । ইরশাদ হইয়াছে £ 

si li Sa anal 259 Ell ১:১1১| ৮০১১ 

“আর আমি কিয়ামত দিবসে সমস্ত আমলসমূহ ওযন করিব, তখন কাহাকেও একটুও 

7: এর রি 


০৮০৫০ ৮ 


কা ৮ রি 
বিনিময় দেখিতে পাইবে আর যেই ব্যক্তি একবিন্দু সম মন্দকাজ করিবে সেও কিয়ামত 
দিবসে উহার বিনিময়ে দেখিতে পাইবে” । (সূরা যিলযালা £ ৭-৮) যদি এ বিন্দুসম ভাল 
কিংবা মন্দকাজ কোন কঠিন পাথরের অভ্যন্তরে থাকে কিংবা বিশাল আসমানসমূহে 
কিংবা ভূগর্ভে নিহিত থাকে তবু আল্লাহ্‌ কিয়ামত দিবসে উহা উপস্থিত করিবেন। 
আল্লাহ্র নিকট তো কোন বস্তু গোপন থাকে না। এই কারণেই ইরশাদ হইয়াছে ঃ 
?) ৫৪51 2111 21 নিঃসন্দেহে আল্লাহ্‌ তা'আলা. বড়ই সৃক্ষ্দর্শী ও সর্বজ্ঞ। কোন 
বস্তু যতই সুক্ষাতিসূক্ষ্ম হউক না কেন আল্লাহ্‌ তা'আলা সব কিছুই জানেন। গভীর 
অন্ধকারে পিপীলিকার পদধ্বনি তিনি শুনিতে পারেন। কোন কোন তাফসীরকার বলেন, 
এ কঠিন শীলাটি সপ্ত যমীনের নিচে অবস্থিত । সুদ্দী (র) স্বীয় সূত্রে হযরত ইবৃন মাসউদ, 
ইব্‌ন আব্বাস রো) ও অন্যন্য সাহাবায়ে কিরাম হইতে এই ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। 
আতীয়াহ আওফী (র) আবূ মালিক, সাওরী, মিনহাস ইবৃন আম্র ও অন্যান্য উলামায়ে 
কিরাম হইতেও ইহা বর্ণিত। 


এক নী * 


Contents 


সূরা লুক্মান ৬৭৩ 

কিন্তু সম্ভবত ইহা ইসরাঈলী রিওয়ায়েত। অতএব ইহা মানাও যাইবে না এবং 

অমান্যও করা যাইবে না। নীরব থাকিতে হইবে । বাহ্যত আয়াতের উদ্দেশ্য হইল, একটি 

সরিয়া পরিমাণ একটি অতিতুচ্ছ বস্তুও যদি একটি পাথরের মধ্যে নিহিত থাকে আল্লাহ্‌ 

অতি সুক্ষ্দর্শী। ইমাম আহমাদ (র) বলেন, হাসান ইব্‌ন মূসা ..... হযরত আবু সাঈদ 
খুদ্রী (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ 


le ০১৯ যি এত He Ala LL EL: ১1 3] 
- IE Ls CAS ull 
যদি কোন ব্যক্তি এমন একটি কঠিন শীলার মধ্যে অবস্থান করিয়া কোন আমল করে 
যাহার না কোন দরজা আছে না জানালা তবু তাহার আমল হুবহু তেমনি বহির হইয়া 
আসিবে যেমন উহার মধ্যে অস্তিত্ব লাভ করিয়াছিল। হযরত লুক্মান (রা) তাহার 
রিয়পুত্রকে দ্বিতীয় এই উপদেশ কাল করিলেন £ £১%:-০11 751 ৮ হে বৎস! তুমি 
ফরয ও অন্যন্য পালনীয় বিষয় সহ সঠিক সময়ে আদায় করিবে । 

১৫০০] ৮০ 4১19 ২৯৩৮৮৪ ১৪৩ আর সৎকাজের তোমার সামর্থ অনুসারে 
আদেশ দান কর এবং অসৎ কাজ হইতে নিষেধ কর। 

LIL ০1০ 9১:০1 “আর তোমার উপর যেই বিপদ পতিত হয় তুমি উহার 
উপর ধৈর্যধারণ কর”। ইহা দ্বারা জানা যায় যে, যে কেহ সকাজে আদেশ করিবে এবং 
অসৎকাজ হইতে নিষেধ করিবে আনিবার্যভাবে সে মানুষের পক্ষ হইতে বিপদে পতিত 
হইবে । অতএব তাহাকে ধৈর্যধারণ করিবার জন্য আদেশ করা হইয়াছে ৪ 


০55 


১৯৮৪ 7১5 ১০ 443 9। মানুষের পক্ষ হইতে দেওয়া কষ্টের উপর ধৈর্যধারণ 
করা নিঃসন্দেহে সাহসিকতাপূর্ণ কাজের অন্তর্ভুক্ত । 
Lill পতি ১5০৯5 29 আর তুমি যখন মানুষের সহিত কথা বল তখন 
ংকার করিয়া তাহাদের দিক হইতে স্বীয় মুখ ফিরাইয়া কথা বলিত না। অনুরূপ 
তাহারাও যখন তোমাদের সহিত কথা বলে তখনও তুমি অন্য দিকে মুখ ফিরাইয়া থাকিও 
না। বরং তাহাদের দিকে মুখ করিয়া বিনম্র হইয়া হাস্যোজ্জ্বল হইয়া কথা বলি ও 
তাহাদের কথা শ্রবণ করিও । যেমন হাদীস শরীফে বর্ণিত ঃ 
Ll )13)1 1015 4101১ ৮০৪১০ all একনিওও JET ও 01915 
_ 4111 (6১৯১ ২1১১1 ০০ 
তুমি যখন তোমার কোন ভাইয়ের সহিত সাক্ষাৎ করবে তখন যেন তোমার চেহারা 
হাসোজ্জবল থাকো এবং খবরদার চাদর ও লুংঙ্গি লটকাইয়া চলিওনা। কারণ ইহা 
অহংকারের আলামত এবং আল্লাহ্‌ অহংকার পসন্দ করেন না। 


ইব্‌ন কাছীর-_৮৫ (৮ম) 


Contents 


৬৭৪ তাফসীরে ইবনে কাছীর 


আলী ইব্‌ন আবূ তালহা (র) ..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, 
তিনি এর এ 23 “5:০5 %$ অর্থ হইল “তুমি অহংকার করিয়া আল্লাহ্র 
বান্দাদিগকে তুচ্ছ জ্ঞান করিয়া তাহাদের কথা বলিবার সময় অন্য দিকে মুখ ফিরাইয়া 
লইও না”। আওফী ও ইকরিমাহ (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে অনুরূপ অর্থ 
বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন জরীর (র) বলেন, "৯০4 ক্রিয়াপদটি ১.০ হইতে নির্গত। আরবী 
ভাষায় ১». এক প্রকার রোগকে বলা হয়, যাহা উটের গর্দান ও মাথায় হইয়া থাকে। 
যাহার ফলে উহার ঘাড় বাকা হইয়া যায়। ঘাড় বাকা অহংকারী ব্যক্তিকে এ এ রোগ 
বিশিষ্ট ঘাড় বাকা উটের সহিত তুলনা করা হইয়াছে। আরব কবিগণও ১৯০ শব্দটিকে 
তাহাদের কবিতায় অহংকারের অর্থে ব্যবহার করিয়াছেন । কবি আম্র ইব্‌ন হুয়াই 
তাগলিবী বলেন $ 


শা পি শা কি শা 


(০5555 4135 ১০ 51 (ও ৯ 525 0০০ 9৯01 এ 
যখন প্রতাপের অধিকারী অহংকারী তাহার গাল বাকা করিয়াছে, আমরা তখন তাহার 
উবার LLL Al 
(১০ ১১৯১| od ies “33 আর ভুঃপৃষ্ঠে ভুমি দর্পের সহিত বিচরণ করিও না 
০৮৯১ IEE Kon 402 ১! আল্লাহ্‌ কোন দর্পিত অহংকারী ব্যক্তিকেই 
পসন্দ করেন না । অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 


ES 3 23 GS UMS pa Bhai 
-১৬৮ JU 


“আর অহংকার ভরে তুমি ভূ-পৃষ্ঠে চলিও না । তুমি ভূমিকে ফাড়িয়া ফেলিতে পারিবে 
আর না পাহাড় সম দীর্ঘ হইতে পারিবে” ৷ (সূরা বনী ইসরাঈল £ ৩৭) এই আয়াতের 
যথাযথ ব্যাখ্যা পূর্বেই উহার যথাস্থানে করা হইয়াছে। হাফিয আবূল কাসিম তাবরানী 
. (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ হাযরামী (র), ..... সাবিত ইব্‌ন কয়েস ইব্ন শাম্মাম 
(রা) হইতে বর্ণিত । তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে অহংকার সম্পর্কে 
আলোচনা হইলে তিনি উহা সম্পর্কে ও কঠোর বাক্য উচ্চারণ করিলেন । তিনি বলিলেন £ 


85545528416 | আল্লাহ্‌ তা'আলা কোন অহংকারী গর্বিত 
ব্যক্তিকে পসন্দ করেন না। তথন এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ! কাপড় ধৌত 
করিবার পর উহার উজ্ঘলতা আমাকে মুগ্ধ করে, আমার জুতার চমৎকার ফিতা দেখিয়া ও 
আমি মুগ্ধ হই, আমার লাঠির সুন্দর খাপ দেখিয়াও আমি উৎফুল্ল হই। ইহাও কি 


Contents 


সূরা লুক্মান ৬৭৫ 
অহংকার? ইহার জবাবে রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন £ ইহা অহংকার নহে। অহংকার হইল : 
সত্যকে অস্বীকার করা ও মানুষকে তুচ্ছ জ্ঞান করা। ইমাম তাবরানী (র) অন্য সুত্রে ও 
অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। এবং দীর্ঘ ঘটনা উল্লেখ করিয়াছেন। হযরত সাবিত 
(রা)-এর হত্যার ঘটনা এবং তাহার অসিয়্যতের কথা ও উহাতে উল্লেখ করা হইয়াছে! 

০১৭ ৬৮৪ -৪1$আর তোমার চালচলনে মধ্যপন্থা অবলম্বন কর । অধিক ধীরে 
ও চলিও না অধিক দ্রুত ও চলিও না বরং উভয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন কর । 

১.০ (৪ ১১১1 তোমার স্বরকে নিচু কর এমন উচ্চস্বরে কথা বলিও না 
যাহাতে কোন ফায়দা নাই। 

ll ০৬৮৭ ৩১:০1 54519 | মুজাহিদ (র) বলেন, ইহার অর্থ হইল 
সর্বাপেক্ষা অধিক ঘৃণিত স্বর হইল গাধার স্বর। অতএব যেই ব্যক্তি উচ্চস্বরে কথা বলিবে 
তাহার স্বর গাধার সমতুল্য হইবে । কারণ গাধার স্বরও উচ্চস্বর । অথচ, আল্লাহ্র কাছে 
উহা ঘৃণিত। গাধার স্বরের সহিত তুলনা করা দ্বারা বুঝা যায় অকারণে অধিক উচ্চস্বরে 
কথা বলা, হারাম ও অতিশয় ঘৃণিত। রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন, মন্দ দৃষ্টান্তের 
যোগ্য আমরা নই । দান করা বস্তু যেই ব্যক্তি ফিরাইয়া লয়, সে এ কুকুরের মত যেমন 
করিয়া পুনরায় উহা গলাদঃকরণ করে । 

ইমাম নাসাঈ (র) আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে বলেন, কুতায়বা ইবৃন সাঈদ 
(র) ..... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ 
করিয়াছেন ৪ 
355 পদ ডিও 5 ০০ lV al 00১০ ie 1 

_ (255 f (8৪0১25411০০ 4110, 9158 all 

তোমরা যখন মোরগের শব্দ শুনিতে পাও যখন আল্লাহ্‌র অনুগ্রহ প্রার্থনা কর আর 

যখন গাধার ডাক শুনিতে পাও তখন শয়তান হইতে আল্লাহ্র আশ্রয় প্রার্থনা কর । কারণ 

সে শয়তান দেখিতে পাইয়াছে। ইমাম ইব্ন মাজাহ রে) ব্যতিত অন্যান্য ইমামগণ 

জাফর ইব্‌ন রাবী'আহ (র) হইতে একধিক সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। কোন 
কোন রিওয়ায়েত “রাত্রিকালে” এর উল্লেখ রহিয়াছে। 

হযরত লুক্মান হাকীমের উপদেশগুলি বড়ই উপকারী আর এই কারণে আল্লাহ্‌ 
তা'আলা পবিত্র কুরআনে উহা উল্লেখ করিয়াছেন। পবিত্র কুরআনে উল্লেখিত উপদেশ 
সমূহ ছাড়া তাহার আরো অনেক উপদেশ বর্ণিত আছে। আমরা নমুনা হিসাবে উহার 
কয়েকটি উপদেশ নিন্মে পেশ করিতেছি । ইমাম আহমাদ (র) বলেন, আলী ইব্‌ন 


Contents 


৬৭৬ তাফসীরে ইবনে কাছীর 


ইসহাক রে) ..... হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
ইরশাদ করিয়াছেন $ 
৫৮২৯5 এ এ 5058০৫০1১০৪ 2। 

হযরত লুক্মান হাকীম (র) বলিতেন, আল্লাহ্‌ তা'আলা যখন কোন বস্তুর সংরক্ষণের 
দায়িত্‌ গ্রহণ করেন, তখন তিনি উহা সংরক্ষণ করেন। ইব্‌ন আবূ হাতিম (র) বলেন. 
আবু সাঈদ আশাজ্জ (র) ..... কাসিম ইব্‌ন মুখায়মিরাহ রে) হইতে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ লুক্মান হাকীম (রা) তাহার পুত্রকে উপদেশ দান 
কালে বলিলেন, বৎস! তুমি কাপড় মুড়ি দিয়া চলিওনা। কারণ রাত্রিকালে ইহা ভীতির 
কারণ এবং দিবাকালে ইহা নিন্দনীয়। ইব্‌ন আবু হাতিম (র) আরো বলেন, আমার 
পিতা ..... হইতে বর্ণিত। তিনি বলেন, হযরত লুকমান হাকীম (রা) তাহার পুত্রকে 
বলিলেন, হে বৎস! হিক্মত এমন বস্তু যাহা মিস্কীনকে বাদশাহর সিংহাসনে উপবিষ্ট 
করে। 

ইব্‌ন আবু হাতিম (র) আরো বলেন, আমার ..... পিতা আওন ইব্‌ন আব্দুল্লাহ রে) 
হইতে বর্ণিত। তিনি বলেন, হযরত লুক্মান হাকীম (রা) তাহার পুত্রকে বলিলেন, হে 
বৎস! তুমি যখন কোন মজলিসে উপস্থিত হও তখন তুমি তাহাদিগকে সালাম করিয়া 
মজলিসের এক পাশে বসিয়া পড়। অতঃপর তাহারা যতক্ষণ কথা না বলে তুমিও কোন 
কথা বলিও না। অতঃপর যাদ তাহারা আল্লাহ্র যিকিরে মশগুল হয় তবে তুমি তাহাদের 
সহিত আরো যিকির করিতে থাক । আর যদি তাহারা গল্প করিতে শুরু করে, তবে তুমি 
তাহাদের মজলিস ত্যাগ করিয়া চলিয়া যাও । 


ইব্‌ন আবু হাতিম রে) বলেন, আমার পিতা ..... হাফ্‌স ইব্‌ন উমর (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার লুক্মান হাকীম (রা) তাহার পুত্রকে উপদেশ দান করিতে 
শুরু করিলেন, তখন তিনি পাশে একটি সরিষার থলে রাখিয়াছিলেন, তিনি পুত্রকে এক 
একটি উপদেশ দিতে লাগিলেন এবং থলে হইতে এক একটি সরিষা বাহির করিয়া 
খাইতে লাগিলেন এমনিভাবে একসময় তাহার থলে শূন্য হইয়া গেল, তখন তিনি স্বীয় 
পুত্রকে বলিলেন, বৎস! যদি আমি এত উপদেশ কোন পাহাড়কে করিতাম তবে উহা 
বিদীর্ণ হইয়া যাইত। রাবী বলেন, তখন পুত্রও বেহুশ হইয়া পড়িল। আবুল কাসিম 
তাব্রানী (র) বলেন, ইয়াহইয়া ইব্‌ন আবদুল বাকী মিস্সীসা (র) ..... হযরত ইব্‌ন 
আব্বাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, হাবশীদের সহিত বন্ধুত্ব রাখ। তাহাদের মধ্য 
হইতে তিন ব্যক্তি বেহেশত বাসীদের সর্দার হইবেন । লুকমান হাকীম, নাজ্জাশী ও 
হযরত বিলাল (রা)। 


Contents 


সূরা লুক্মান ৬৭৭ 

অপ্রসিদ্ধি ও নম্রতা সম্পর্কে উপদেশমালা 

হাফিয আবু বক্র ইব্ন আবুদ্‌ দুন্য়া (র) এই বিষয়ে একখানা কিতাব লিখিয়াছেন 
আমরা উহা হইতে নিন্মে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ উপদেশ উল্লেখ করিতেছি। 

তিনি বলেন, ইব্রাহীম ইবৃন মুনযির (র) ..... হযরত আনাস ইব্‌ন মালিক (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সো) কে বলিতে শুনিয়াছি, “বহু এলমেলো 
কেশ বিশিষ্ট ময়লা চাদর পরিহিত এমন লোক আছে যাহাদিগকে মানুষের দরজা হইতে 
বিতাড়িত করা হয় অথচ, আল্লাহ্‌র দরবারে তাহার এত মর্যাদা যে, সে যদি আল্লাহ্‌র 
নামে কসম করিয়া কোন কথা বলিয়া বসে তবে অবশ্যই তিনি উহা পূর্ণ করেন। 

হাফিয আবূ বক্র.ইবৃন আবুদ্‌ দুনিয়া (র) ..... জাফর ইব্‌ন সুলায়মন (র) হইতে 
হাদীসটি অনুরূপ বর্ণনা করিয়াছেন। অবশ্য এই সূত্রে তিনি ইহাও বর্ণনা করিয়াছেন, 
এরূপ লোকদের মধ্যে বারা ইবৃন আযিব (র)ও একজন। হযরত আনাস রো) হইতে 
ইহাও বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ সেই সকল. লোক বড়ই মুবারক. 
যাহারা তাক্ওয়া ও পরহেযগারীর অধিকারী, তাহারা যখন কোন মজলিসে উপস্থিত হয় 
তাহাদিগকে চিনা যায় না আর অনুপস্থিত থাকিলেও তাহাদিগের্র খোজ লওয়া হয় না 
তাহারা প্রদীপ তুল্য এবং সকল প্রকার ফিৎনা মুক্ত। ্‌ 

আবূ বকর ইব্‌ন সাহল, তামীমী (র) বলেন, ইব্‌ন আবূ মারইয়াম (র) ..... হযরত 
উমর (রা) হইতে বর্ণিত, একদা তিনি (উমর) মসজিদে প্রবেশ করিয়া দেখিলেন, হযরত 
মু‘আয ইব্‌ন জাবাল (রা) হযরত নবী করীম (সা)-এর রাওযা মুবারকের নিকট বসিয়া 
কাদিতেছেন, হযরত উমর (রা) তাহাকে জিজ্ঞাসা করিলেন, মু'আয! তুমি কাদিতেছ 
কেন? তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট হইতে শ্রুত একটি হাদীসের 
কারণে কীদিতেছি। আমি তাহাকে বলিতে শুনিয়াছি, অতি সামান্য রিয়া ও শিরক -এর 
অর্তভূক্ত। আল্লাহ্‌ তাহার এ সকল পরহেযগার বান্দাগণকে ভালবাসেন, মানুষের মধ্যে 
যাহাদের পরিচিতি নাই । তাহারা কেন মজলিসে অনুপস্থিত থাকিলে কেহ তাহাদের খোঁজ 
করে না আর উপস্থিত হইলে কেহ তাহাদিগকে চিনিতে পারে না। তাহাদের অন্তরসমূহ 
হেদায়েতের প্রদীপ, তাহারা সর্বপ্রকার ফিত্না-ফাসাদ হইতে মুক্ত। 

আবু বকর ইব্‌ন আবুদ দুনিয়া রে) বলেন, ওয়ালীদ ইবৃন শুজা (র) ..... আব্দুল্লাহ 
ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন $ 


১9১16141015 ৩1 ১১৪১4141515 55132414595 ১৯১৮০ ০৪১ 3০৩ 
: 15255035511 ০০ 4৮৮৪ 213 211 4411 ০৮৪৪ Lill Ll 


Contents 


৬৭৮ তাফসীরে ইবনে কাছীর 


অনেক ছিন্ন পোশাক বিশিষ্ট অসহায় ব্যক্তি এমন আছে যে, সে যদি আল্লাহ্‌র নামে 
কসম খাইয়া কিছু বলে তবে আল্লাহ্‌ অবশ্যই উহ পূর্ণ করেন। যদি সে বলে, হে আল্লাহ্‌! 
আপনি আমাকে বেহেশত দান করুন, তবে অবশ্যই আল্লাহ্‌ তাহাকে বেহেশত দান 
করিবেন । কিন্তু তাহাকে পার্থিব সম্পদ হইতে কিছুই দান করেন না। তিনি আরো বলেন, 
ইসহাক ইব্‌ন ইব্রাহীম (র) ..... সালিম ইব্‌ন আবুল জা‘দ (র) হইতে বর্ণিত। তিনি 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ আমার উম্মাতের মধ্যে কিছু লোক এমনও 
আছে যে তোমাদের কাহারও দ্বারে আসিয়া একটি দীনার কিংবা দিরহাম অথবা একটি 
পয়সা প্রার্থনা করিলেও কেহ তাহাকে উহা দান করিবে না. কিন্তু সে যদি আল্লাহ্র কাছে 
বেহেশত প্রার্থনা করে তবে তিনি উহাও তাহাকে দান করিবেন। কিন্তু তিনি তাহাকে 
দুনিয়া দান করেন না। আর বাধাও দেন না। কারণ দুনিয়া এমন কোন মর্যাদার বস্তু 
নহে। এই ধরনের লোক ময়লা দুইটি চাদর পরিহিতাবস্থায় থাকে তাহার কোন বিশেষ 
আশ্রয়স্থল থাকে না, কিন্তু সে যদি কসম করিয়া আল্লাহ্র নিকট কোন আবেদন করে 
তবে তিনি অবশ্যই উহা পূর্ণ করেন। এই সূত্রে হাদীসটি মুরসাল। ইব্‌ন আবুদ দুনিয়া 
(র) আরো বলেন, ইসহাক ইব্‌ন ইব্রাহীম রে) ..... হযরত আবু হুরায়রা রো) হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন ৪ 
ll os 4253 2১৪১১০৮৩১১০] ৬০৪ ৬৯ ১০ Lill dys ৩০ ৩। 
1১1) 1৬৫১] ৮৮54411৬20৯ led 933 ৯1 lel এ 19১3 
৬৪ ১১৯১৪ ৩] ১১২০ ৪ 4৯120৯৯1৮০1 1৫1 ais AG 

- pes! Lali 

“বেহেশতের সম্রাটগণের মধ্য হইতে কিছু লোক এমনও আছে যাহারা এলোমেলো 
কেশ বিশিষ্ট দুইটি ময়লা যুক্ত চাদর পরিহিত, যাহারা নির্দিষ্ট আশ্রয়স্থল হইতে বঞ্চিত । 
তাহারা আমীরগণের দরবাবে উপস্থিত হইবার অনুমতি প্রার্থনা করিলে, তাহাদিগকে 
অনুমতি দেওয়া হয় না, বিবাহের জন্য পয়গাম পাঠাইলে তাহারা বিবাহ হইতে হয় 
বঞ্চিত। কোন আবেদন নিবেদন করিলে উহা শ্ুত হয় না। তাহাদের আশা আকাজঙ্কা 
অন্তরেই থাকিয়া যায়, কিন্তু তাহারা এত নূরের অধিকারী যে কিয়ামত দিবসে যদি 
তাহাদের নূর মানুষের মধ্যে বিতরণ করিয়া দেওয়া হয় তবে তাহাদের সকলের জন্য 
উহা যথেষ্ট হইবে”। | 

উবাইদুল্লাহ ইব্‌ন যাহ্‌্র (র) ..... আবূ উসামাহ রে) হইতে মারফু"রূপে বর্ণনা 
করিয়াছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন, আল্লাহ্‌ তা'আলা ইরশাদ 
করেন, “আমার সর্বাপেক্ষা প্রিয় অলী হইল সেই ব্যক্তি কমধন সম্পদের অধিকারী, 


Contents 


সূরা লুক্মান ৬৭৯ 
সালাত আদায়কারী যে উত্তমরূপে তাহার প্রতি পালকের ইবাদত করে এবং গোপনে দান 
করে। মানুষের নিকট পরিচিত নহে আর তাহাকে অঙ্গুলী দ্বারা দেখানও হয় না এবং সে 
ধৈর্য ধারণ করে। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) হাত নাড়িয়া বলিলেন, আর এ ব্যক্তিকে মৃত্যু 
তাড়াতাড়ি অভ্যর্থনা করে তাহার মীরাস অতি কম এবং তাহার মৃত্যুতে ক্রন্দন করে এমন 
লোকের সংখ্যাও অতি কম। হযরত আব্দুল্লাহ ইব্‌ন আম্র (র) হইতে বর্ণিত। তিনি 
বলেন, “আল্লাহর নিকট সর্বাপেক্ষা অধিক প্রিয় ব্যক্তি হইল গরীবরা ৷ জিজ্ঞাসা করা 
পলায়ন করে । কিয়ামত দিবসে তাহারা হযরত ঈসা (আ)-এর নিকট একত্রিত হইবে । 
হযরত ফুযাইল ইব্‌ন ইয়ায (র) বলেন, আমার নিকট ইহা পৌছিয়াছে, যে, আল্লাহ্‌ 
তা“আলা কিয়ামত দিবসে তাহার এক বান্দাকে বলিবেন, আমি কি তোমাকে নিয়ামত 
দান করিয়াছিলাম না? আমি কি তোমাকে দান করিয়াছিলাম না? আমি কি তোমার 
অপরাধ গোপন করিয়াছিলাম না? এই ধরনের আরো বহু প্রশ্ন করিবেন, অতঃপর হযরত 
ফুযাইল (র) বলেন, তোমার পক্ষে যদি আত্মগোপন করিয়া থাকা সম্ভব তবে তাই কর। 
মানুষ যদি প্রশংসা না করে তবে ইহাতে তোমার কোন ক্ষতি হইবে না, অনুরূপভাবে 
তুমি যদি আল্লাহ্‌র নিকট প্রশংসিত হও তবে মানুষের নিকট নিন্দিত হইলেও তোমার 
কোন ক্ষতি নাই। ইবৃন মুহাইয়ীয, তাহার নাম বৃদ্ধি না হওয়ার জন্য আল্লাহ্‌র দরবারে 
দু'আ করিতেন। খলীল ইব্‌ন আহমাদ বলিতেন £ 


০০১৪ ০০ ০৮৮৯১ St Sills LES ৮২১। ০০ die hal 411 
» 131 5591 ০৮৪ wlll ১১০৩ ৮৪1০ 
“হে আল্লাহ্‌! আপনি আমাকে আপনার দরবারে উচ্চমর্যাদা দান করুন, আর আমার 
নিজের কাছে আমাকে তুচ্ছ করুন এবং মানুষের কাছে আমাকে মধ্যম শ্রেণী ভুক্ত 
করুন” । 


খ্যাতি সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ 

ইব্‌ন আবুদ দুনিয়া রে) বলেন, টির রদ Tak ON যী হযরত আনাস 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ “কোন ব্যক্তির 
মন্দ হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে মানুষ তাহার প্রতি তাহার দীন ও দুনিয়ার কারণে 
অঙ্গুলী প্রদর্শন করে। কিন্তু আল্লাহ্‌ যাহাকে সংরক্ষণ করে সে বাচিয়া থাকে । আল্লাহ্‌ 
তা'আলা তাহার সূরত ও আকৃতির প্রতি দৃষ্টি করেন না, দৃষ্টি দান করেন তাহার অন্তরও 
আমল সমূহের প্রতি” । ইসহাক ইব্‌ন বাহলুল (র) ..... হযরত জাবির ইবৃন আব্দুল্লাহ 


Contents 


৬৮০ তাফসীরে ইবনে কাছীর 


(রা) ..... হইতে মারফুরূপে হাদীসটি অনুরূপ বর্ণিত । হযরত হাসান (র) হইতে 
মুরসালরূপেও অনুরূপ বর্ণিত । 

হযরত হাসান বাসরী (র)-কে বলা হইল, আপনার প্রতিও যে অঙ্গুলী দ্বারা ইশারা 
করা হয়? তিনি বলিলেন, হাদীসের দ্বারা এ ব্যক্তিকে বুঝান হইয়াছে, দীনের ব্যাপারে 
বিদ্‌‘আত অবলম্বন করিবার কারণে যাহার প্রতি ইশারা করা হয় এবং দুনিয়ার ব্যাপারে 
পাপাচারের কারণে যাহার প্রতি ইশারা করা হয়। হযরত আলী (রা) হইতে বর্ণিত । তিনি 
বলেন, খ্যাতি অর্জন করিতে চাহিবে না। আর প্রসিদ্ধি লাভের উদ্দেশ্যে নিজকে উঁচু 
করিও না, ইল্ম হাসিল কর এবং আত্মগোপন কর ৷ আর নীরব থাক নিরাপদ থাকিবে । 
নেক ও সংলোকদিগকে সন্তুষ্ট রাখিবে এবং অসৎ লোকদিগকে ঘৃণা করিবে। ইব্রাহীম 
ইব্‌ন আদহাম (র) বলেন, প্রসিদ্ধি অন্বেষণকারী আল্লাহ্র অলী হইতে পারে না। আইউব 
(র) বলেন, আল্লাহ্‌ যাহাকে বন্ধু রাখেন, সে এতই আন্রগোপন করিয়া থাকে যে মানুষকে 
তাহার ঘর চিনাইতেও পসন্দ করে না। 

মুহাম্মদ ইব্‌ন আলী (রে) বলেন, যেই ব্যক্তি আল্লাহরকে ভালবাসে তাহাকে মানুষ 
চিনিতে পারুক সে তাহা পসন্দ করে না। সিমাক ইব্‌ন সালামাহ (র) বলেন, তোমার 
দীন নিরাপদ থাকুক, যদি তুমি ইহা পসন্দ কর তবে মানুষের সহিত পরিচিতি কম 
ঘটাও। আবুল আলীয়া রে)-এর অভ্যাস ছিল, যখন তাহার নিকট তিন হইতে অধিক 
লোকের সমাবেশ ঘটিত, তখন তিনি মজলিস হইতে উঠিয়া যাইতেন। আলী ইব্‌ন জা‘দ 
(র) আবু রিযা (র) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার হযরত তালহা (র) তাহার 
সহিত লোকের ভিড় দেখিয়া বলিলেন £ ১৮ ১১), ৭১ ০১ লোভী মাছিও 
আগুনের পতঙ্গ । 

ইব্‌ন ইদ্রীস (র) ..... সালীম ইব্‌ন হানযালা (র) হইতে বর্ণিত। তিনি বলেন, 
ইবনুল খাত্তাব রো) কোড়া হাতে করিয়া তাহার উপর চড়াও হইলেন । এবং তিনি 
বললেন, ইহা ত অনুসারীর জন্য লাঞ্কনার কারণ এবং যাহার অনুসরণ করা হয় তাহার 
জন্য ফিৎনা। ইব্‌ন আওন রে) ..... হাসান (রা) হইতে বর্ণনা করেন, একবার কিছু 
লোক হযরত আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-এর সহিত চলিতে লাগিল, তখন তিনি 
বলিলেন, আল্লাহ্‌ কসম যদি তোমরা আমার গোপন বিষয় জানিতে, তবে তোমাদের মধ্য 
হইতে দুইজনও আমার অনুসরণ করিতে না । হাম্মাদ ইব্‌ন যায়িদ (র) বলেন, আমরা 
আইউব (র)-এর সহিত মজলিসের নিকট দিয়া অতিক্রম করিলে যদি তিনি সালাম 
করিতেন তবে মজসিলের লোকেরা কঠোরভাবে উহার উত্তর দিত। ইহা একটি নিয়মিত 
হইত ৷ আব্দুর রাজ্জাক (র) মামার রে) হইতে বর্ণনা করেন আইউব (র) লম্বা জামা 


Contents 


সূরা লুক্মান ৬৮১ 


পরিধান করিতেন, এই বিষয়ে লোকজন তাহার সমালোচনা করিলে তিনি বলিলেন, 
পূর্বকালে লম্বা জামা পরিধান করিলে উহা নামের কারণ ছিল, কিন্তু আজকাল তো ছোট 
জামা পরিধান করিলেই নাম হয়। একবার তিনি রাসূলুল্লাহ্‌ (সা) জুতার নমুনায় 
একজোড়া জুতা তৈয়ার করিলেন এবং কিছু দিন উহা ব্যবহার করিয়া রাখিয়া দিলেন এবং 
তিনি বলিলেন, আজকাল এই ধরনের জুতা লোকেরা পরিধান করে না। ইব্রাহীম নাখ্‌ঈ 
(র) বলেন, না তো অতি উচ্চমানের পোশাক পরিধান কর আর না এত নিম্নমানের 
পরিধান কর যাহা দেখিয়া আহম্মক লোকেরা ঘৃণা করিতে শুরু করে। সাত্তরী রে) বলেন, 
আমাদের সালাফগণ এমন মূল্যবান পোশাক পরিধান করা অপসন্দ করিতেন, যাহার 
প্রতি মানুষ দৃষ্টি মেলিয়া দেখিতে থাকে । আর অতি নিকৃষ্ট পোশাক পরিধান করাও পসন্দ 
করিতেন না, যাহার প্রতি মানুষ তাচ্ছিলের দৃষ্টিতে তাকায় । খালিদ ইব্‌ন খিদাশ (র) 
a হাম্মাদ সূত্রে আবু হাসানাহ (রা) হইতে বণির্ত। তিনি বলেন, একবার আমরা আবূ 
কিলাবার নিকট ছিলাম ৷ এমন সময় তাহার নিকট অনেকগুলি কাপড় পরিধান করিয়া 
এক ব্যক্তি উপস্থিত হইল, ইহা দেখিয়া তিনি বলিলেন, এইরূপ আহম্মক হইতে তোমরা 
দূরে থাকিবে । হাসান (র) বলেন, কিছু লোক এমনও আছে যাহাদের অন্তরে অহংকার 
পরিপূর্ণ, কিন্তু তাহারা পোশকের দ্বারা নম্রতা প্রকাশ করে। একবার হযরত মুসা (আ) 
বনী ইসরাঈলকে বলিলেন, তোমাদের হইল কি? তোমরা পোশাক তো পরিধান 
করিয়াছ, রাহিব ও আল্লাহ্‌ ওয়ালাদের, কিন্তু তোমাদের অন্তরে হিংসা বাঘের মত। 
পোশাক চাই তোমরা শাহী পোশাকই পরিধান কর, কিন্তু তোমাদের অন্তরকে আল্লাহ্‌র 
ভয়ে কোমল কর। 


সৎ চরিত্র | 

আবু তাইয়াহ (র) ..... হযরত আমাস (রো) হইতে বর্ণনা করেন। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) সর্বাপেক্ষা অধিক উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আতা (র) ..... 
হযরত ইব্‌ন ওমর (র) হইতে বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে জিজ্ঞাস করা হইল, 0৪1 ০-১০$| 1 সর্বাপেক্ষা উত্তম মু'মিন কে? তিনি 
বলিলেন £ (312 ২$..৯ “যাহার চরিত্র সর্বাপেক্ষা উত্তম” । নূহ ইব্‌ন আব্বাস (র) 
5 সাবিত (রো) সূত্রে হযরত আনাস (রা) হইতে মারফুরূপে বর্ণনা করেন রাসূলুল্লাহ্‌ 
(সা) ইরশাদ করিয়াছেন £ বান্দা তাহার উত্তম চরিত্রের বদৌলতে আখিরাতের বহু মর্যাদা 
ও সম্মান লাভ করিবে অথচ সে ইবাদতের দিক হইতে দুর্বল । আর একজন আবিদ ব্যক্তি 
তাহার অসৎ চরিত্রের কারণে জাহান্নামে প্রবেশ করিবে । সায়্যার ইব্‌ন হারূন (র) ..... 
হুমাইদ (র)-এর সূত্রে হযরত আনাস (রা) হইতে মারফুরূপে বর্ণনা করেন । তিনি বলেন, 
ইব্‌ন কাছীর__৮৬ (৮ম) 


Contents 


৬৮২ তাফসীরে ইবনে কাছীর 


রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেনঃ “সৎ চরিত্রের অধিকারী ব্যক্তি ইহকাল ও পরকালের 
কল্যাণ লাভ করিয়াছে” । হযরত (সা) ইরশাদ করিয়াছেন ঃ 
- ১৮৫13 44170 ৭৯০১ FE ০০৯৯ ৮ SO 

"বান্দা তাহার সৎ চরিত্রের বদৌলতে রাত্রের নামাধী ও দিনের রোযাদারের মর্যাদা 
লাভ করে”। ইব্‌ন আবুদ্‌ দুনিয়া (র) বলেন, আবূ মুসলিম আব্দুর রহমান ইব্‌ন ইউনুস 
(র) ..... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ সো) 
কে জিজ্ঞাসা করা হইল, “অধিক কোন বস্তু মানুষকে বেহেশতে দাখিল করিবে”? তিনি 
বলিলেন, “তাক্ওয়া ও সৎচরিত্র”। তাহাকে পুনরায় জিজ্ঞাস করা হইল, অধিক কোন 
বস্তু মানুষকে দোযখে নিক্ষেপ করিবে? তিনি বলিলেন, “মুখ ও লজ্জাস্থান” । উসামাহ 
ইব্‌ন শরীফ (র) বলেন, একবার আমি রাসূলুল্লাহ্‌ (সা) এর নিকট উপস্থিত ছিলাম, এমন 
সময় চতুর্দিক হইতে বেদুঈন লোকেরা তাহার খিদমতে উপস্থিত হইল, তাহারা জিজ্ঞাসা 
করিল, ইয়া রাসূলাল্লাহ্‌! মানুষকে সর্বাপেক্ষা অধিক উত্তম কোন বস্তু দান করা হইয়াছে? 
তিনি বলিলেন, উত্তম চরিত্র । 

ইয়ালা ইব্‌ন সিমাম (র) ..... উম্মে দারদা (র) আবূ দারদা (রা) হইতে মারফুরূপে 
বর্ণিত। তাহারা বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 

- ০০০৯ 31৯০৮ SA ৬ ০৪১1 ৮৪০৪ ৮০ 

“কিয়ামত দিবসে মীযানে উত্তম চরিত্র অপেক্ষা অধিক ভারী অন্য কোন আমল হইবে 
না”। হযরত আতা (র) ..... উম্মে দারদা রো) অনুরূপ বর্ণনা করিয়াছেন । মাসরূক রে) 
আব্দুল্লাহ ইব্‌ন আম্র (র) হইতে মারফূরূপে বর্ণনা করেন $ 

_ (931 ০৫৯ ১৩১১ ০৪ ৩ 

“তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হইল সেই ব্যক্তি যাহার চরিত্র সর্বাপেক্ষা 
উত্তম” | আব্দুল্লাহ ইব্‌ন আবুদ্‌ দুনিয়া (র) ..... ও হাসান ইবৃন আলী (র) হইতে বর্ণিত 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ “আল্লাহ তাআলা উত্তম চরিত্রের 
বদৌলতে বান্দাকে ঠিক তদ্রুপ সাওয়াব দান করেন, যেমন আল্লাহ্‌র রাহে জিহাদকারী 
ব্যক্তি সাওয়াব দান করেন” । মাকহুল (র) আবূ সা'লাবা (র) হইতে মারফুরূপ বর্ণনা 
করেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেনঃ “আমার সর্বাপেক্ষা অধিক প্রিয় ও নৈকট্য 
লাভকারী ব্যক্তি হইল সে, যাহার চরিত্র সর্বাপেক্ষা অধিক উত্তম । আর আমার নিকট 
সর্বাপেক্ষা অধিক ঘৃণিত ব্যক্তি এবং বেহেশতে আমার নিকট হইতে সর্বাপেক্ষা অধিক 
দূরবর্তী হইল যে, যাহার চরিত্র খারাপ। কর্কশ ও বদ যবান”। আবূ উওয়াইস (র) 
মুহাম্মদ ইব্‌ন মুনকাদির-এর সূত্রে জাবির (রা) হইতে মারফুরূপে বর্ণনা করেন। তিনি 


Contents 


সূরা লুক্মান ৬৮৩ 


বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেনঃ আমি কি তোমাদিগকে ইহা বলিয়া দিব না 
যে, কামিলও পরিপূর্ণ মু'মিন কে? কামিল মু'মিন হইল সেই ব্যক্তি যাহার চরিত্র উত্তম, 
যে সকলের সহিত মিলিয়া মিশিয়া সম্প্রীতি বজায় রাখিয়া বসবাস করে । লাইস (র) 
বকর ইব্‌ন আবৃল ফুরাত (র) হইতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ 
করিয়াছেনঃ আল্লাহ্‌ তা“আলা যাহার সৃষ্টি ও চরিত্র উত্তম করিয়াছেন আগুন তাহাকে 
ভক্ষণ করিবে না। আব্দুল্লাহ ইব্‌ন গালিব হাদ্দানী (র) ..... আবূ সাঈদ (র) হইতে 
মারফুরূপে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ 
- 1৯ ০৬০৩ JEL ০০৪০ ৪৪ ৩৫০০৪ ২ ০০০ 
“দুইটি স্বভাব মুমিনের মধ্যে একত্রিত হইতে পারেন, কৃপণতা ও খারাপ চরিত্র” 
মাইমুন ইবৃন মিহ্রান (র) রাসূলুল্লাহ (সা) হইতে বর্ণনা করেন তিনি: বলেন ঃ “খারাপ 
চরিত্র অপেক্ষা অধিক বড় গুনাহ আল্লাহ্‌র কাছে আর একটিও নাই, 'সৎচরিত্র গুনাহকে 
বিগলিত করিয়া দেয়। যেমনি সূর্য শক্তও কঠিনকে বিগলিত করিয়া দেয়। খারাপ চরিত্র 
নেকআমল সমূহকে ঠিক তেমনভাবে নষ্ট করিয়া দেয় যেমন ছিরকা মধুকে করিয়া 
দেয়” । আব্দুল্লাহ ইব্‌ন ইদ্রীস (র) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন। তিনি 
বলেন রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন £ তোমরা মানুষকে এত মাল দিতে সক্ষম নও 
যে তাহারা উহাতে সন্তুষ্ট হইয়া যাইবে । কিন্তু হাস্যোজ্খল মুখে বাক্যালাপ ও উত্তম 
চরিত্র তাহাদিগকে সন্তুষ্ট করিয়া দিতে পারে । মুহাম্মদ ইবৃন সীরীন রে) বলেন, উত্তম 
চরিত্র দীনের সাহায্যকারী ৷ 


অহংকারের নিন্দা 
আলকামাহ (র) হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে মারফুরূপে বর্ণনা করেন, 
রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করেন £ 


০01 4552 9৩,৯১৪ ১ 5০3 40৯১5 ক এ UES BAUS 
- ০০১৫ ০ ৪০00০ li ০ ০৫ ১৭ 
সেই ব্যক্তি বেহেশতে প্রবেশ করিবে না যাহার অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার 
থাকবে আর সেই ব্যক্তি দোযখে প্রবেশ করিবে না যাহার. অন্তরে এক বিন্দু পরিমাণ 
ঈমান থাকিবে । ইব্রাহীম ইবৃন আবু আবালাহ ..... আব্দুল্লাহ ইব্‌ন আম্র (র) হইতে 
মারফুরূপে বর্ণনা করেন রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন $ “যাহার অন্তরে বিন্দু পরিমাণ 
অহংকার থাকিবে, আল্লাহ্‌ তাহাকে দোযখের মধ্যে উপুড় করিয়া নিক্ষেপ করিবেন” । 
ইসহাক ইব্‌ন ইসমাঈল (র) ..... হযরত সালামা (র) হইতে মারফৃরূপে বর্ণনা করেন, 


Contents 


৬৮৪ তাফসীরে ইবনে কাছীর 


তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ কোন মানুষ অহংকার করিতে করিতে 
এত চরমে পৌছিয়া যায় যে আল্লাহ্‌ তাহাকে অবাধ্য অহংকারীদের দলভুক্ত করিয়া দেন। 
অতঃপর অবাদ্যদের উপযোগী শাস্তি তাহাকে দান করেন। 

মালিক ইব্‌ন দীনার (র) বলেন, একবার হযরত সুলায়মান (আ) স্বীয় সিংহাসনে 
উপবিষ্ট ছিলেন, তখন তাহার দরবারে দুই লক্ষ মানুষ ও দুই লক্ষ জিন্‌ ছিল। তাহাদের 
সকলকে সহ সুলায়মান (আ)-এর তখৃত উর্ধগগনে ছুটিয়া চলিল এবং এত উর্ধে পৌছিয়া 
গেল । সেখান হইতে আসমানের ফিরিশতাদের তাস্বীহ শুনা গেল। অতঃপর তাহার 
তখ্ত পুনরায় নিচে প্রত্যাবর্তন করিল এবং এত নিচে আসিয়া পৌছিল যে সমুদ্রের পানির 
সহিত তাহার পাও ঠেকিল। এমন সময় হযরত সুলায়মান (আ) একটি গায়েবী শব্দ 
শুনিতে পাইলেন, “যদি তোমার অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার বিদ্যমান থাকিত 
তবে যত উর্ধে তুমি পৌছিয়া ছিলে উহার চাইতেও অধিক নিন্মে তোমাকে ধসিয়া দেওয়া 
হইত । আবু খায়সামা (র) ......আনাস (র) হইতে বর্ণনা করেন তিনি বলেন, একবার 
হযরত আবূ বকর (রো) মানব সৃষ্টির উল্লেখ করিয়া বক্তৃতা করিতেছিলেন, তিনি তাহার 
বক্তৃতায় বলিলেন ঃ মানুষ তো এত তুচ্ছ বস্তু দ্বারা সৃষ্টি করা হইয়াছে যাহা পেশাবের স্থান 
দিয়া নিগৃত হয়। কথাটি তিনি এমন ভংগিতে বলিলেন যে, উহা শ্রবণ করিয়া সমবেত 
লোকজনের ঘৃণাবোধ হইতে লাগিল। হযরত শা'বী (র) বলেন, যেই ব্যক্তি দুইজন 
মানুষকে হত্যা করে সে যালিম অবাধ্য । অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত 
করিলেনঃ 

1012 555 0191 42১০ 01 ১০০১০ Lai এ (এ খে 01 52১2 

-০১৯১১। ৪ 

“হে মুসা! তুমি আমাকে তদুপ হত্যা করিতে চাহিতেছ। যেমন তুমি গতকল্য এক 
ব্যক্তিকে হত্যা করিয়াছে তুমি তো যেন পৃথিবীতে যালিম ও অবাধ্য হইতে চাহিতেছ” । 
(সুরা কাসাস ৫ ১৯) 

হাসান (র) বলেন, আশ্চর্য যে মানুষ দৈনিক দুইবার করিয়া নিজ হস্তে তাহার 
পায়খানা পরিষ্কার করে, ইহা সত্ত্বে সে অহংকার করে এবং মহা প্রতাপের অধিকারী মহান 
আল্লাহ্‌র মুকাবিলা করিতে প্রস্তুত হয়। খালিদ ইব্‌ন খিদাশ (র) ..... সুফিয়ান (র) 
হইতে বর্ণিত। তিনি পৃথিবীকে মানুষের মলদ্বার হইতে নির্গত বস্তুর সহিত ত্ল্যতা 
করিতেন । মুহাম্মদ ইব্‌ন হুসাইন ইব্‌ন আলী (র) বলেন, “যাহার অন্তরে যেই পরিমাণ 
ংকার প্রবেশ করিবে সে সেই পরিমাণ স্বল্প বুদ্ধির অধকারী হইবে” ইউনুস ইব্‌ন 
উবাইদ (র) বলেন, “সিজ্দার সহিত অহংকার এবং তাওহীদের সহিত নিফাক একত্রিত 
হইতে পারে না”। একবার হযরত তাউস (র) ..... হযরত উমর ইব্‌ন আবদুল আজীজ 

(র)-কে তাহার খিলাফতের পূর্বে দর্পের সহিত তাহাকে বলিতে দেখিয়া তাহার এক 


Contents 


সূরা লুক্মান ৬৮৫ 
পার্শ্বে অঙ্গুলী দ্বারা খোচা দিয়া বলিলেন, যাহার পেট ভরা মলমূত্র, তাহার এমন ভংগিতে 
চলা উচিৎ নহে । ইহাতে হযরত উমর ইবৃন আবদুল আযীয (র) লজ্জিত হইয়া বলিলেন, 
চাচা! আমার প্রতি অংগে-প্রতংগে আঘাত করিয়া করিয়া আমাকে এই ভংগিতে বলিতে 
শিক্ষা দেওয়া হইয়াছে। অবশেষে আমি এই ভংগিমায় চলিতে শিখিয়াছি। আবূ বকর 
ইবৃন আবদ্‌ দুনিয়া রে) বলেন, বনু উমাইয়া তাহাদের সন্তানদিগকে মারিয়া মারিয়া 
দর্পের সহিত চলিবার বিশেষ ভংগিতে চলিতে শিক্ষা দিত। 


রর 


গব 


ইব্‌ন আবূ লায়লা (র) ..... আবু বুরায়দা (র)-এর সূত্রে বুরায়দা (র) হইতে 
মারফুরূপে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেনঃ “যেই ব্যক্তি গর্বভরে 
তাহার কাপড় টানিয়া টানিয়া চলে, আল্লাহ্‌ তা'আলা তাহার প্রতি অনুগ্রহের সহিত 
দৃষ্টিপাত করিবেন না”। ইসহাক ইব্‌ন ইসমাঈল ইব্‌ন উমর. (র) হইতে মারফুরূপে 
অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

মুহাম্মদ ইব্‌ন বাক্‌কার রে) ..... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন, 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেনঃ “আল্লাহ্‌ তা'আলা কিয়ামত দিবসে এ 
ব্যক্তির প্রতি দৃষ্টিপাত করিবেন না যে তাহার চাদর টানিয়া চলে। একদা এক ব্যক্তি 
এমন সময় আল্লাহ্‌ তাআলা তাহাকে যমীনে ধসিয়া দিলেন । কিয়ামত পর্যন্ত সে ভূগর্ভে 
ধসিতেই থাকিবে” । 


Ean 


Ba badd পার্ট Ab পার্ট 


iL ANI SEUSS KL ES 

. ০ ৬৬২ 3, 2০৩১০১০৪৪৯১ 
acc ob Bic পিছ cru ৩৫ BEL এ ৫৮ 
১১০৪1০০ SS ২15) A LGN be Los A dS ls 1 


+ A 8 ৬১:৮৩ VT, SL ১. ৬ 9 ODN 8০৪ 
* ১৫৭] ৮০ SAIN RISD OU 991 ১৪১ 4৫৬ 


Contents 


৬৮৬ তাফসীরে ইবনে কাছীর 


অনুবাদ ৪ (২০) তোমরা কি দেখ না যে আল্লাহ্‌ আকাশমন্ডলী ও পৃথিবীতে যাহা 
কিছু আছে সমস্ত তোমাদিগের কল্যাণে নিয়োজিত করিয়াছেন এবং তোমদিগের প্রতি 
তাহার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ সম্পূর্ণ করিয়াছেন? মানুষের মধ্যে কেহ কেহ 
অজ্ঞতাবশত আল্লাহ্‌ সম্বন্ধে বিতণ্ডা করে। তাহাদিগের না আছে পথনির্দেশ আর না 
আছে কোন দিপ্তিমান কিতাব । (২১) উহাদিগকে যখন বলা হয়, আল্লাহ্‌ যাহা 
অবতীর্ণ করিয়াছেন তাহা অনুসরণ কর। উহারা বলে, আমরা আমাদিগের 
পিতৃপুরুষদিগকে যাহাতে পাইয়াছি, তাহারই অনুসরণ করিব। যদি উহাদিগকে 
জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহবান করে তবুও কি? 

তাফসীর $ আল্লাহ্‌ তা“আলা' তাহার বান্দাদিগকে যেই সকল নিয়ামত দান 
করিয়াছেন, উল্লেখিত আয়াতে উল্লেখ করিয়াছেন । আসমানের নক্ষত্রপুঞ্জ তাদের সেবায় 
মেঘমালা হইতে বৃষ্টির পানি পায়, বরফ এবং শীলা ও আকাশ হইতে তাহারা লাভ 
করে। এবং আসমানকে তাহাদের জন্য একটি সংরক্ষিত ছাদ হিসাবে সৃষ্টি করিয়াছেন। 
যমীনকেও আল্লাহ্‌ তাহাদের সেবায় নিয়োজিত করিয়াছেন । যমীনে তাহারা বসবাস 
করে। যমীনে সৃষ্ট নদ-নদী ও খাল বিল তাহাদেরই কল্যাণে । গাছপালা,ফল-মূল ও 
নানাবিদ ফসলাদি তাহাদের সেবা করিয়া যাইতেছে। আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে 
প্রকাশ্য ও অপ্রকাশ্য সর্বপ্রকার নিয়ামত দান করিয়াছেন। রাসূল প্রেরণ করিয়াছেন 
কিতাব অবতীর্ণ করিয়াছেন। তাহাদের অন্তরে সৃষ্ট সন্দেহ দূরীভূত করিয়া ঈমানের 
দৌলত দান করিয়াছেন। কিন্তু তবুও কিছু লোক তাওহীদ রিসালাত সম্পর্কে অনর্থক 
কলহে লিগ্ত। কোন দলীল প্রমাণ ছাড়ই তাহারা ঝগড়া বিবাদ করিয়া যাইতেছে । ইরশাদ 
হইয়াছে $ 

EEE Yo Ch ple pods dl 3 YL ১০১৭৩ ০৩ 

আর মানুষের মধ্যে হইতে কিছু লোক এমনও আছে যাহারা জ্ঞান বুদ্ধি সঠিক 
হিদায়েত ও উজ্জ্বল গ্রন্থ ছাড়া কলহে নিপ্ত। 

40109 (51550 20455 151 আর তাহাদিগকে অর্থাৎ এ সকল কলহে 
লিপ্ত ব্যক্তিদিগকে যখন বলা হয় £111 0১১1 (51,251 আল্লাহ্‌র রাসূলের প্রতি যেই 
পবিত্র শরীয়াত অবতীর্ণ করা হইয়াছে ইহার অনুসরণ কর (১91০ ei Jo Til 
(১2051 2 তাহারা বলে, আমরা তো বরং এ বস্তুর অনুসরণ করিবে যাহার উপর 
আমাদের বাপদাদাকে পাইয়াছি। অর্থাৎ তাহাদের পিতৃপুরুষের অনুসরণ ছাড়া অন্য কিছু 
উপায় নারায়ন দানার 


93522 8৯ 3৩15০ ১৮859 ১2৮2 4921 


Contents 


সূরা লুক্মান ৬৮৭ 


তাহাদের পিতৃপুরুষ যদিও কিছুই না বুঝে আর তাহারা যদিও হেদায়েত প্রাপ্ত না হয় 
তবুও তাহাদেরই তাহারা অনুসরণ করিবে? এখানে ইরশাদ হইয়াছে ঃ 


- rl 5০1৯৪ 11 ৯১53 00৮2] AS 91 fl 
যদিও শয়তান তাহাদের বাপদাদাকে দোযখের শাস্তির প্রতি আহবান করে, তবুও কি 
তারা তাহাদের অনুসরণ করবে 


৫ । লাল 


০০১৩১৬০৯০৭৯ JS A ধাঁ 


১৮312364৪59 585 2০ 
রি $ টিটি SS $ 7 CNY পু AA AL AA 


৯৩ Ap ৩ ০৮ ৬১১৯৫১১৮৪৩৮ 1 
১১১১০ ০০০০৭ ৩ 19০ 


নারি টি 


ডি সত 81০555০8343 Yt 


অনুবাদ $ (২২) যদি কেহ সৎকর্মপরায়ণ হইয়া আল্লাহ্‌র নিকট আত্মসর্মপণ করে 
সে তো দৃঢ়ভাবে ধারণ করে এক মযবৃত হাতল, যাবতীয় কার্যের পরিণাম আল্লাহ্‌র 
ইখ্তিয়ারে । (২৩) কেহ কুফরী করিলে তাহার কুফরী যেন তোমাকে ক্রিষ্ট না করে 
আমারই নিকট উহাদিগের প্রত্যাবর্তন । অতঃপর আমি তাহাদিগকে অবহিত করিব 
যাহা করিত। অন্তরে যাহা রহিয়াছে সে সম্বন্ধে আল্লাহ্‌ সবিশেষ অবহিতণ (২৪) 
আমি উহাদিগকে জীবনোপকরণ ভোগ করিতে দিব স্বল্পকালের জন্য, অতঃপর 
উহাদিগকে কঠিন শাস্তি ভোগ করিতে বাধ্য করিবে । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তাআলা ইরশাদ করেন, যেই ব্যক্তি কেবলমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টি 
লাভের উদ্দেশ্যে আমল করে তাহার আনুগত্য স্বীকার করেও শরীয়াতের অনুসরণ এবং 
নিন রাগ বানি নাঃ 

ssl 5১১৮1০4০৭১১ ২৪৪ নিঃসন্দেহে সে সুদৃঢ় রশি ধারণ করিয়াছে। 

আল্লাহ্‌ তাহকে শাস্তি দিবেন না। 


১১৬০২] : ale <] 511$ আর আল্লাহ্র হাতেই সকল বন্ধুর পরিণাম ৷ 
৫5 # 


৮ ৯০ ১30, ১০) আর যেই ব্যক্তি কাফির হইয়াছে তাহার কুফর যেন 
হে মুহাম্মদ! তোমাকে দুঃখ না দেয়। আল্লাহ্‌র নির্ধারণ তাহাদের মধ্যে অবশ্যই 
বাস্তবায়িত হইবে । 


Contents 


৬৮৮ তাফসীরে ইবনে কাছীর 
১,৯১০ | ০115 আর আল্লাহ্‌র প্রতি তাহাদের সকলেরই প্রত্যাবর্তন ঘটিবে 
তখন তিনি তাহাদিগকে উহার শাস্তি দিবেন। 


০9০০] ০52 Lt নিঃসন্দেহে আল্লাহ্‌ তা'আলা মানুষের অন্তরের 
কথা জানেন। অতএব তাহার নিকট কোন কিছুই গোপন থাকে না। 

Blt ole labial স-১18 ৫৯১ অল্পকিছু দিন আমি 
তাহাদিগকে ভোগ করিতে দিব, অতঃপর আমি তাহাদিগকে কঠিন শাস্তির মধ্যে অবস্থান 
করিতে বাধ্য করিব । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে $ 


5১1৮৬০০০০১৯ ২ C3 alt ০০০১৮৮০১০০5 
- ১9585 TAK 055 1 1) egal ai ayaa ye Cl! 
যাহারা আল্লাহ্র উপর মিথ্যা আরোপ করে তাহারা সফল হইবে না। পৃথিবীতে ইহা 
অল্পদিনের ভোগ বিলাসের বস্তু । অতঃপর আমার কাছেই তাহাদের প্রত্যাবর্তন ঘটিবে 


অনন্তর আমি তাহাদের কুফরের কারণে" কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাইব। (সূরা ইউনুস 
৪ ৬৯- ৭০) 


৫ 


5১৭০ ০৯৪০১১২০০৮৭ SE AL 3s 0 
১০5 AA 8:52 4 
টর্চ \ ০৫%১০০০৭। 


8৮৮১৫৮১০০৮৫ না রঃ ৮৮ 

‘od ১৮০) 9৯ 48 01 ০৯১১ টা এট ৩4১০7 
অনুবাদ £ (২৫) তুমি যদি উহাদিগকে জিজ্ঞাসা কর, আকাশমন্ডলী পৃথিবী কে 
সৃষ্টি করিয়াছেন? উহারা নিশ্চয়ই বলিবে, আল্লাহ্‌। বল, প্রশংসা আল্লাহ্র । কিন্তু 
উহাদিগের অধিকাংশই জানে না । (২৬) আকাশমন্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে 
তাহা আল্লাহরই । আল্লাহ তিনি অভাবমুক্ত, প্রশংসার্হ। 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, মুশরিকরা ইহা জানে যে আল্লাহ্‌-ই 
আসমান যমীনের সৃষ্টিকর্তা, ইহাতে তাহার কোন শরীক নাই। ইহা সত্তেও তাহারা 
আল্লাহ্র সহিত অন্যকে ইবাদতে শরীক করে । ইরশাদ হইয়াছে ঃ 

40 ১০৯]। ০৪ 441 91585 ০১৪15 Slit GE ১০ Il 
যদি তুমি তাহাদিগকে জিজ্ঞাসা কর আসমানসমুহ ও যমীনকে সৃষ্টি করিয়াছে কে? 
তবে তাহারা অবশ্যই বলিবে আল্লাহ্‌ । তুমি বল, সমস্ত প্রশংসার একমাত্র অধিকারী 


Mag Ls. 


Contents 


সূরা লুক্মান ৬৮৯ 
আল্লাহ। কারণ তোমাদের স্বীকারোক্তি দ্বারা ইহা প্রমাণিত হইয়াছে যে আল্লাহ্‌-ই 
সকলের সৃষ্টিকর্তা । 

৮০12 % ৮১১৪1 43 বরং তাহাদের অধিকাংশই বুদ্ধি জ্ঞান রাখে না। অতঃপর 
আল্লাহ্‌ ইরশাদ করেন ঃ 

১১৯1১ ০/৮:। 530০ 4 আসমানসমূহ ও যমীনে অবস্থিত সকল বস্তুর 

মালিকই একমাত্র আল্লাহ। 

০১] 541 9৯ 4411 21 নিঃসন্দেহে আল্লাহ্‌ সকল বন্তু হইতে বে-নিয়ম বরং 
_ সকল বস্তুই তাহার মুখাপেক্ষী ৷ সকল বস্তু সৃষ্টি করায় তিনি প্রশংসিত । বস্তুত তিনি সকল 
ক্ষেত্রেই প্রশংসিত। 
পটে নি 
১০4০৮40১498 8৮০৯ yp SNS SS: YY 


A ot & শর্ট 


ds der SS Aa i 


CY, রিও রা 
hh ৩ ০ ৮৭০০৩ YA 


63, BG, 

অনুবাদ ঃ (২৭) পৃথিবীর সমস্ত বৃক্ষ যদি কলম হয় এবং এই যে সমুদ্র ইহার 
সহিত যদি আরোও সাত সমুদ্র যুক্ত হইয়া কালি হয়, তবুও আল্লাহ্র বাণী নিঃশেষ 
হইবে না । আল্লাহ্‌ পরাক্রমশালী, প্রজ্ঞাময় । (২৮) তোমাদিগের সকলের সৃষ্টি ও 
পুনরুখান একটি মাত্র প্রাণীর সৃষ্টি ও পুনরুখানেই অনুরূপ ৷ 

তাফসীর ৪ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা“আলা স্বীয় বড়তৃ, মহত্ব, তাহার সুমহান 
গুণাবলী এবং তাহার এ সকল কলেমা সমূহের উল্লেখ করিয়াছেন যাহা গণনা করা, 
উহার হাকীকত সম্পর্কে অবগতি লাভ করা কোন মানুষের পক্ষে সম্ভব নহে। যেমন 
HUE) TEU 

- 41১০৯১০৪155 ES ৩ জে OW PE 

“হে আল্লাহ্‌! আপনি যেমন স্বীয় সত্তার প্রশংসা করিয়াছেন, আমার পক্ষে এ ভাবে 
আপনার প্রশংসা করা সম্ভব নহে” । 
ইবৃন কাছীর__৮৭ (৮ম) 


Contents 


৬৯০ তাফসীরে ইবনে কাছীর 
ইরশাদ হইয়াছে ঃ 


258১০ তি লা সি ২৮৯৩ ১০৯৯ ০ 119 
-৭111 এব ৬১৮০ ০৯৪ 
“সারা পৃথিবীর বৃক্ষ দ্বারা যদি কলম তৈয়ার করা হয় এবং সকল সমুদ্রের পানি যদি 
কালি হইয়া যায় এবং আরো সাতটি সমুদ্র উহার সহিত মিলিত হইয়া উহার পানি ও 
কালি হয় এবং এ কালি দ্বারা আল্লাহ্র এ সকল কালিমা লিপিবদ্ধ করা হয়, যাহা 
আল্লাহ্র মহত্ব ও গুণাবলী প্রকাশ করে, তবে উহা লিখিতে লিখিতে সকল কলম ভাংগিয়া 
যাইবে এবং সমুদ্রের সকল কালি শেষ হইয়া যাইবে, কিন্তু আল্লাহ্‌র গুণাবলী শেষ হইবে 
না এবং গুণাবলী প্রকাশকারী কলেমাসমূহও শেষ হইবে না”। প্রকাশ থাকে যে, ‘সাত’ 
সংখ্যাটি আধিক্য বুঝাইবার জন্য উল্লেখ করা হইয়াছে । সাত সংখ্যায় সমুদ্রকে সীমিত 
করিবার উদ্দেশ্যে ইহা উল্লেখ করা হয় নাই ৷ এমন সাতটি সমুদ্বেরও অস্তিস্ত নাই যাহা 
সারা বিশ্বকে বেষ্টন করিয়া রাখিয়াছে। এই সম্পর্কে যেই ইসমাঈলী রিওয়ায়েত বর্ণিত 
আছে, উহা আমরা নিশ্চিতভাবে মানি না আর উহা অমান্যও করি না। বরং নীরবতা 
অবলম্বন করি । আল্লাহ্‌ অন্যত্র ইরশাদ করিয়াছেন ঃ 
০৭৫ 38১5 31025 ০৯৭ ৪ 2০ এ] 10155 ০৯21 9৫ 9 এই 
1355 41 0৯৯ 915 9 
“হে নবী! তুমি ঘোষণা কর, আমার প্রতিপালকের গুণাবলী বিবার জন্য বদি 
সাদি রর সা আরা আখ রী 
উপস্থিত করি না কেন”? (সুরা কাহফ £ ১০৯) এখানেও 4, দ্বারা অনুরূপ আর একটি 
সমুদ্র বুঝান উদ্দেশ্য নহে। বরং অনুরূপ আরো যতো পানি কালি হউক থাকে । আল্লাহ্‌র 
কালেমাও গুণাবলী লিখিয়া শেষ করা সম্ভব নহে। 
হযরত হাসান বাসরী রে) বলেন, আল্লাহ্‌ যদি ধারাবাহিকভাবে লিখাইতে শুরু করেন 
যে, আমার এই নির্দেশ, আমার এই নির্দেশ । তবে উহা লিখিতে লিখিতে সমস্ত কলম 
ভাংগিয়া যাইবে, সমস্ত সমুদ্রের পানি শেষ হইয়া যাইবে, কিন্তু আল্লাহ্‌র নির্দেশ শেষ 
হইবে না। কাতাদাহ (র) বলেন, একবার মুশরিকরা বলিল, আল্লাহ্র এই কালাম তো 
এক সময় শেষ হইয়া যাইবে । তখন তাহাদের এই কথার প্রতিবাদে অবতীর্ণ হইল ঃ 


Li ৯১৯৬ ১১ ০৯০২ ৯৮০ এ ১1 515 পৃথিবীর সকল গাছ যদি কলমে 
পরিণত হয় এবং পৃথিবীর সমুদ্রের সহিত আরো অনেক সমুদ্র যোগ করিয়া যদি উহার 


Contents 


সূরা লুক্মান ৬৯১ 


পানি কালিতে পরিণত হয় তবুও আল্লাহ্‌ বিস্ময়কর বস্তু, তাহার গুণাবলীও জ্ঞান লিখিয়া 
শেষ করা সম্ভব নহে। হযরত রাবী ইব্‌ন আনাস (র) বলেন, সমস্ত মানুষের জ্ঞান 
আল্লাহ্‌র জ্ঞানের তুলনায় সমুদ্রের এক বিন্দু পানি সমতুল্য ৷ সমুদ্রের পানি কালি হইলে 
পৃথিবীর গাছপালা কলম হইলে আল্লাহ্র কালেমাসমুহ ও তাহার গুণাবলী লিখিতে 
লিখিতে এক সময় উহা শেষ হইয়া যাইবে, কিন্তু আল্লাহ্র কালেমা সমূহ অসীম উহা 
কখনও শেষ হইবে না। আল্লাহ্‌র যথাযথ প্রশংসা করিত কেহ সক্ষম নহে এই কারণে 
তিনি নিজেই নিজের প্রশংসা করেন। আল্লাহ্‌র মর্যাদা ঠিক তদ্রুপ যেমন তিনি নিজেই 
বলেন, আর আমরা যেমন তাহার প্রশংসা করি তিনি উহার উর্ধে । বর্ণিত আছে, আলোচ্য 
আয়াতটি ইয়াহুদীদের এক প্রশ্নের জবাবে নাযিল হইয়াছিল । একবার মদীনার ইয়াহুদীরা 
রাসূলুল্লাহ্‌ (সা)-কে প্রশ্ন করিয়াছির, আল্লাহ্‌ তা'আলা যে আপনার প্রতি এই যে 
আয়াতটি নাযিল করিয়াছেন ৪ 

৪17111১০০55 0 “তোমাদিগকে অতি সামান্য জ্ঞান দান করা 
হইয়াছে”। এই আয়াত দ্বারা আপনার কাওমকে সম্বোধন করা হইয়াছে না কি 
আমাদিগকে উদ্দেশ্য করিয়া বলা হইয়াছে? তখন রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন £ 
(২৫ ১.৫ অর্থাৎ তোমাদের উভয়কেই সম্বোধন করিয়া বলা হইয়াছে । তখন তাহারা 
বলিল, আপনার প্রতি যেই কিতাব অবতরণ করা হইয়াছে, উহাতে আপনি কি ইহা পাঠ 
করেন না যে, আমাদের প্রতি তাওরাত নাযিল করা হইয়াছে এবং তাওরাত গ্রন্থে সকল 
বিষয়ই সবিস্তারে বর্ণনা করা হইয়াছে । তখন রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন, আল্লাহ্‌র জ্ঞানের 
মুকাবিলায় উহা অতি সামান্য, তবে তোমাদের জন্য যতটুকু যথেষ্ট উহাই তিনি নাধিল 
করিয়াছেন। অতঃপর আল্লাহ্‌র পক্ষ হইতে নাযিল হইল ঃ 

শো. ৪০০ ০০ ১৯১০৪ AL এ ১1 915 ইকরিমাহ ও আতা ইব্‌ন ইয়াসার 
(র) হইতে ও অনুরূপ বর্ণিত। ইহা দ্বারা বুঝা যায় আয়াতটি মদীনায় অবতীর্ণ মক্কায় 
নহে অথচ, ইহা মক্কায় অবতীর্ণ বলিয়াই প্রসিদ্ধ । 

12৫১2552111 {ত তাহ গল পরান লসর ভারে 
দিতে পারে এমন কেহ নাই । তাহার ইচ্ছার বিপরীত করিতে কেহ সক্ষম নহে। তাহার 
সৃষ্টি নির্দেশ ও যাবতীয় কর্মকাণ্ডে তিনি মহা প্রজ্ঞাবান। তাহার সব কিছুতেই তাহার মহা 
জ্ঞানের প্রকাশ ঘটে । 

৯৮৯৩১১৮৯৫4১: ১৩ ৫৪1৯ 55 তিনি এতই শক্তির অধিকারী 
যে তোমাদের পক্ষে এতই সহজ যেমন এক ব্যক্তি পুনজীবিত করা তাহার পক্ষে এতই 
সহজ, যেমন এক ব্যক্তি সৃষ্টি করা ও জীবিত করা সহজ । তাহার পক্ষে কঠিন বলিতে 
কিছু নাই। 


Contents 


৬৯২ তাফসীরে ইবনে কাছীর 


০৪ ১৫ 21 1086 010৮5550151 ঠি। চপ [5 তিনি যখন কোন বস্তুর 
অস্তিত্ব লাভের ইচ্ছা করেন তখন তাহার এই নির্দেশই যথেষ্ট, “হইয়া যা’ অমনি উহা 
হইয়া যায়। ইরশাদ হইয়াছে ঃ all pals 31 (১৮০ 05 অর্থাৎ “আল্লাহ 
তা'আলা কোন বস্তুর অস্তিতের জন্য কেবল একবারই নির্দেশ দান করেন আর তৎক্ষণাৎ 
তা অস্তিত্ব লাভ করে। দ্বিতীয়বার নির্দেশের অপেক্ষা করে না। 

রি | “আল্লাহ তা'আলা তাহাদের সকলের বক্তব্য ও কথাবার্তা 
শ্রবণ করেন ও তাহাদের সকলের কাণ্ড দর্শন করেন” । অর্থাৎ সমস্ত সৃষ্টিকুলের 
কথাবার্তা ও কর্মকাণ্ড সহজেই শ্রবণ করেন ও প্রত্যক্ষ করেন। তাহার পক্ষে ইহা একই 
‘ ব্যক্তির কথাবার্তা ও কর্মকাণ্ড শ্রবণ করা ও প্রত্যক্ষ করার ন্যায় সহজ । অনুরূপভাবে 
গোটা সৃষ্টিকুলের উপর তাহার পূর্ণ ক্ষমতা রহিয়াছে । এক ব্যক্তির উপর যেমন তার 
পক্ষে ক্ষমতা প্রয়োগ করা সহজ, গোটা সৃষ্টিকুলের উপরও তার পক্ষে তদুপ ক্ষমতা 
প্রয়োগ করা সহজ । 


১ ১০ ত্র ৩৮৮৮ তার্ড ১০১ ৫2 ১৮8 তত 
এটা A EAN: রি ৪৮৭ AN Lv > An 


1° 
& A Zw $ রে 


a MEAN ACE MRT 


ডা, ০৮০৪ ০৯১ ৩৮ ১৪৩ চু 252 dh ৩৫ ৬১ এ 


LEA চা 


' ১০৩ 55৯ 40 


অনুবাদ ৪ (২৯) তুমি কি দেখ না যে, আল্লাহ্‌ রাত্রিকে দিবসে এবং দিবসকে 
রাত্রিতে পরিণত করেন? তিনি চন্দ্র সূর্যকে করিয়াছেন নিয়মাধীন, প্রত্যেকে বিচরণ 
করে নির্দিষ্ট কাল পর্যন্ত, তোমরা যাহা কর সে সম্পর্কে আল্লাহ্‌ অবহিত । (৩০) এই 
গুলি প্রমাণ যে, আল্লাহ্‌-ই সত্য এবং উহারা তাহার পরিবর্তে যাহাকে ডাকে তাহা 
মিথ্যা । আল্লাহ্‌ তিনি তো সমুচ্চ, মহান । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, তিনি রাত্রিকে দিবায় প্রবিষ্ট করেন। 
অর্থাৎ তিনি রাত্রের কিছু অংশ দিনের মধ্যে দাখিল করেন । ফলে দিন দীর্ঘ হয় ও রাত্র 
ছোট হয়। এবং ইহা হইয়া থাকে গ্রীষ্মকালে এই সময় দিন অতিবড় হয় । অতঃপর দিন 


Contents 


সূরা লুক্মান ৬৯৩ 


ছোট হইতে থাকে এবং ক্রমান্বয়ে রাত্র দীর্ঘ হইতে থাকে এবং ইহা হইয়া থাকে শীত 
কালে। 


© 2 সু # 


০৮০০ J Gye এ Lally ntl ০৯ 

A fe ES না, প্রত্যেকেই নির্ধারিত সময় পর্যন্ত 
প্রবাহমান থাকিবে। কেউ বলেন, একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত প্রবাহমান থাকিবে । কেউ 
কেউ বলেন, কিয়ামত পর্যন্ত প্রবাহমান থাকিবে। উভয় অর্থই বিশুদ্ধ । প্রথম মতের প্রমাণ 
হিসেবে বুখারী ও মুসলিম শরীফে হযরত আবূ যার (রা) কর্তৃক বর্ণিত হাদীস পেশ করা 
হয়। হযরত আরু যার (রা)-কে একদা রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ 
এ15-755811155555-21755--25 52155851 31111, 

al... 

হে আবু যার! তুমি জান কি? সূর্য কোথায় গমন করে? আমি বলিলাম আল্লাহ্‌ ও 
তার রাসূল অধিক ভাল জানেন ৷ রাসূলুল্লাহ্‌ (সা) তখন বলিলেন ৪ উহ গমন করিতে 
থাকে এবং চলিতে চলিতে আরশের নিচে গমন করিয়া সিজ্দা করে, অতঃপর তাহার 
প্রতিপালকের কাছে পুনরায় উদয় হইবার জন্য অনুমতি প্রার্থনা করে, অতঃপর তাকে 
বলা হয় যেখান হইতে তুমি আগমন করিয়াছ তথায় প্রত্যাগমন কর ৷ 

ইব্ন আবূ হাতিম (র) বলেন, আমার পিতা ..... ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণিত । 
তিনি বলেন, সূর্য দিবাকালে আসমানে তাহার গতিপথে প্রদক্ষিণ করে, যখন উহা অস্ত 
যায় তখন যমীনের নিচে ঘুরিতে থাকে এবং পূর্ব দিক হইতে উদয় হয়। তিনি বলেন, 
চন্দ্র ও অনুরূপ প্রদক্ষিণ করে । সনদ বিশুদ্ধ । 


২১ ১৮২১5 ১, এ1। 01 আল্লাহ্‌ তা'আলা তোমাদের কর্মকান্ড সম্পর্কে 
অবহিত। আলোচ্য আয়াতের মর্ম ১১১19 el dls 
“তুমি কি জান না যে আল্লাহ্‌ তা'আলা আসমান ও যমীনে বিদ্যমান সকল বস্তুকে 
জানেন” । অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা সকল বস্তুর সৃষ্টিকর্তা টা রা লি 


জানেন ৷ যেমন ইরশাদ হইয়াছে ৪ 


941১০ ৯১%। ১০১ Sly ৮১০৮ GE ও ll 
মহান আল্লাহই সাত আসমান সৃষ্টি করিয়াছেন এবং অনুরূপ যমীনকে ও সৃষ্টি 
করিয়াছেন। 
UPL 55 be 3১25 09 GA ৪৯ 401 55 US 
“আল্লাহ্‌ তা'আলা তাহার নিয়ামতসমূহ এই কারণে প্রকাশ করেন যে, ইহার মাধ্যমে 
যেন তাহারা এই বাস্তবকে প্রমাণ করতে পারে যে, তিনিই মহা সত্য আর তিনি ব্যতীত 


Contents 


৬৯৪ তাফসীরে ইবনে কাছীর 


যাবতীয় সব উপাস্য বাতিল”, সব কিছু থেকে তিনি বে-নিয়ায । আর সব কিছুই তাহার 
মুখাপেক্ষী । কারণ আসমান ও যমীনে বিদ্যমান সকল বস্তু তাহারই সৃষ্টি ও তাহার 
গোলাম । তাহার অনুমতি ছাড়া তাহারা একটি বিন্দুও নাড়িতে সক্ষম নহে। যদি সারা 
বিশ্বের সকলেই একত্রিত হইয়া একটি মাছি সৃষ্টি করিতেও চেষ্টা করে তবুও তাহারা 
তাহাতে সক্ষম হইবে না। এই কারণেই আল্লাহ্‌ ইরশাদ করিয়াছেন £ 


21016 50001 43 9০ 05206505৮০1 sa dl 


ll 51211 

ইহা এই জন্য যে আল্লাহ্‌ মহা সত্য আর আল্লাহ্‌ ব্যতিত যাহা কিছু আছে সবই 

বাতিল। আল্লাহ্‌-ই মহামাহিম। তাহার থেকে বড় আর কেহ নাই। অবশিষ্ট সব কিছু 
তাহারা সম্মুখে তুচ্ছ। 


রা ১40 ০০৯ 20 ৪১ ৪০৩ ৩৪ SE | 
8 IS 2S ০১ ০ 


১৪৪ fi ৪০৯৪? 4 ba ১9৫৮ ৫৯৮০১ bf রা 
৫. ৮ ৫৫ * ০5:০4 ০৫4৫ 
| ০৫১০০42০০০৪ ১০459 5০৪ 


৬ ০97 CA 


9১5 ০ 


অনুবাদ ৪ (৩১) তুমি কি দেখ না যে, সমুদ্রে আল্লাহ্র অনুখহে নৌযানগুলি 
বিচরণ করে, যাদ্বারা তিনি তোমাদিগকে তাহার নির্দেশনাবলীর কিছু প্রদর্শন করেন। 
ইহাতে নিদর্শন রহিয়াছে প্রত্যেক ধৈর্যশীল ব্যক্তির জন্য (৩২) যখন তরঙ্গ 
উহাদিগকে আচ্ছন্ন করে মেঘাচ্ছায়ার মত, তখন উহারা আল্লাহকে ডাকে তাহার 
আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া ৷ কিন্তু যখন তিনি উহাদিগকে উদ্ধার করিয়া পৌঁছান 
তখন,উহাদের কেহ কেহ সরল পথে থাকে । কেবল বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ব্যক্তিই 
তাহার নিদর্শনাবলী অস্বীকার করে। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, তিনি সমুদ্রকে কার্যরত করিয়াছেন যেন 
তাআলা যেন চালন শক্তি নিহিত রাখিয়াছেন, যদি এ শক্তি তিনি উহাতে সৃষ্টি না 


$ 


রে 


Contents 


সূরা লুক্মান ৬৯৫ 


করিতেন তবে কখনও উহাতে জাহাজ চলাচল করিতে পারিত না। এই কারণে আল্লাহ্‌ 
ইরশাদ করিয়াছেন ৪ «5.51 ০ ৮০2] যেন আল্লাহ্‌ তা'আলা তোমাদিগকে স্বীয় 
নিদর্শনসমূহ দেখাইতে পারেন । 
- ১98০ Le Yl ০৪ US ০০ 
“অবশ্যই ইহাতে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞদের জন্য রহিয়াছে বহু নির্দশন" । 
অর্থাৎ যাহারা দুঃখকষ্টে ধৈর্যধারণ করে ও আরাম আয়েশে কৃতজ্ঞতা প্রকাশ করে, 
তাহাদের জন্য বহু নির্দশন রহিয়াছে । যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে $ 
55 155511805515 
“আর যখন তোমরা সমুদ্রের মধ্যে বিপদের সম্মুখীন হও, কোন সংকট স্পর্শ করে 
তখন আল্লাহ্‌ ব্যতিত সকল ইলাহ্‌ হারাইয়া যায়। একমাত্র তাহাকেই বিপদ হইতে 
্রাণকর্তা হিসাবেক মানিয়া লওয়া হয়" । আরো ইরশাদ হইয়াছে $ 
- ৮11 ১, ০১০১৭411525 আঠা 514) 100 
“আর যখন তাহারা জাহাজে আরোহণ করে, তখন তাহারা একনিষ্ঠ হইয়া তাহাকেই 
ডাকিতে শুরু করে”। 
অতঃপর আল্লাহ যখন তাহাদিগকে স্থলে পৌছাইয়া মুক্তি দান করেন, তখন 
তাহাদের মধ্য হইতে কিছু সংখ্যক তো মধ্যপথ অবলম্বন করে” । মুজাহিদ (র) বলেন, 
',-3$% অর্থ কাফির । অর্থাৎ স্থলে পৌছাইয়া মুক্তি দানের পরে তাহাদের মধ্য হইতে 
পুনরায় কুফর করা আরন্ত করে । যেমন অনত্র ইরশাদ হইয়াছে ঃ 


US ATH dl ৫৯১৩ 
“যখন আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে স্থলে পৌছাইয়া রক্ষা করেন তখন তাহারা 
শিরক করিতে শুরু করে” । 
ইব্‌ন যায়িদ (র) বলেন “০55 অর্থ আসলে মধ্যপথ অবলম্বনকারী ৷ ইব্‌ন যায়িদ 
(র) নি সানা RRR STO US রনি UE রক 
হইয়াছে ঃ 


Li dE 
“তাহাদের মধ্য হইতে কতক তো স্বীয় সত্তার প্রতি অবিচারী আর কিছু সংখ্যক 
মধ্যপন্থা অবলম্বনকারী”। অত্র আয়াতে "০5% শব্দের অর্থ, “আসলে মধ্যপথ 
অবলম্বনকারী” । আলোচ্য আয়াতেও একই অর্থ হইতে পারে। যাহারা সমুদ্রের ভয়ার্ত 
অবস্থা ও অন্যান্য বিস্ময়কর পরিস্থিতির সম্মুখীন হয় অতঃপর আল্লাহ্‌ তাআলা 


Contents 


৬৯৬ তাফসীরে ইবনে কাছীর 


তাহাদিগকে স্বীয় অনুগ্রহে ভয়ার্ত পরিস্থিতি হইতে মুক্তিদান করেন, তখন তো তাহাদের 
পক্ষে আল্লাহ্র পূর্ণ আনুগত্য প্রকাশ করিয়া ও পূর্ণ একনিষ্ঠ হইয়া তাহার ইবাদত করা 
কর্তব্য ছিল অথচ কিছু সংখ্যক লোক মধ্যপথ অবলম্বন করে, অবশিষ্ট লোক তাহার 
নাফরমানীতেই নিমগ্ন হইয়া যায়। অতএব আলোচ্য আয়াতের মাধ্যমে আল্লাহ্‌ তা'আলা 
তাহাদিগকে ধমক দিয়াছেন। 

০৮৮৫ ০55 ৫ YIU ৮৯৯2 0০৩ আর আমার নিদর্শনসমূহ কেবল 
প্রত্যেক চুক্তি ভংগকারী অকৃতজ্ঞ ব্যক্তিই অস্বীকার করে। " (| " অর্থ গাদ্দার। আর 
গাদ্দার অর্থ, যে ব্যক্তি যখনই চুক্তি করে ভংগ করে। সর্বাপেক্ষা বড় গাদ্দারী করাকে 
১১4 বলা হয়। এই অর্থ মুজাহিদ, হাসান, কাতাদাহ ও মালিক (র) যায়িদ ইব্‌ন 
আসলাম (র) হইতে বর্ণিত আছে । আমর ইব্‌ন মাঁদী কারব (র) বলেন £ 

- ১০৬ ১৪ ০ 4১৪ ০৯০ 1৩০০ 01৪০ এ এ)! 

আলোচ্য কবিতায় কবি ১১ ও ১২২ এর মধ্যে পার্থক্য দেখাইয়াছেন। অর্থাৎ ০ 
হইতে ১২২ অধিক মারাত্মক । 

" ১৪৪৫ " অর্থ, অকৃতজ্ঞ। যে ব্যক্তি নিয়ামতকে অস্বীকার করে বরং উহার কথাই 
ভুলিয়া যায়। 


১০০৮০ ৩০৫৭ CHES 9) 01 
4 


Sd ০০৪9 তে 6০১৯5 ০০০০ ১৭, vs 


42 


ও, Em Fh ASS SG a SSE ১5 
হি 


১৯০৯) A ১৮৩০ 


নবাদ 30৩9) বরাতের তোযারিলার প্রতিবার কর এবং 
ভয় কর সেই দিনের যখন পিতা সন্তানের উপকারে আসিবে না, সন্তানও কোন 
উপকারে আসিবে না তাহার পিতার । আল্লাহ্‌র প্রতিশ্রুতি সত্য । সুতরাং পার্থিব জীবন 
যেন তোমাদিগকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন তোমাদিগকে 
কিছুতেই আমার সম্পর্কে প্রবঞ্চিত না করে। 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা“আলা মানব জাতিকে কিয়ামত সম্পর্কে সতর্ক করিয়া এবং 
আল্লাহ্র জন্য তাকওয়া অবলম্বন করিতে ও কিয়ামত দিবসের বিপদকে ভয় করিতে 


Contents 


সূরা লুক্মান ৬৯৭ 


নির্দেশ প্রদান করিয়াছেন। অর্থাৎ কিয়ামত দিবস এমন এক মহা সংকটময় দিবস যেই 
দিবসে কোন পিতা তাহার সন্তানের কোন কাজে আসিবে না। 


- ls ০115 ৪১৯ Y 

কোন পিতা যদি তাহার জীবনের বিনিময়েও তাহার সন্তানকে রক্ষা করিতে চায় 
তবুও তাহাতে সে ব্যর্থ হইবে। অনুরূপভাবে যদি কোন সন্তান তাহার পিতাকে স্বীয় 
TA রর কারার চান সারি বানা জে রা কাল ররর 
হইবে না। 

অতএব পার্থিব জীবন যেন তোমাদিগকে পারলৌকিক জীবন হইতে নির্লিপ্ত করিতে 
না পারে। আর না যেন ধোকাবাজ শয়তান তোমাদিগকে আল্লাহ্র সহিত ধোকা দিতে 
পারে। শয়তান আদম সন্তানকে প্রতিশ্রুতি দান করে তাহাকে দীর্ঘ আশায় লিপ্ত করিয়া 
রাখে। ইহা ব্যতিত সে আর কিছুই করিতে সক্ষম নহে। ইরশাদ হইয়াছে $ 

-12১৮%1 SUE pags Co Hates Pan 

“শয়তান তাহাদিগকে প্রতিশ্রুতি দান করে এবং দীর্ঘ আশায় আশাম্বিত করে। কিন্তু 
শয়তান শুধু ধোকা ও প্রতারণার ওয়াদাই করিয়া থাকে” । (সূরা নিসা ৪ ১২০) 

ওহ্ব ইব্‌ন মুনাব্বিহ (যন) বলেন, হযরত উযাইর আ) বলেন, যখন আমি আমার 
জাতির বিপদ দেখিতে পাইলাম, তখন আমি অতিশয় চিন্তিত হইলাম, আমার চক্ষু নিদ্রা 
করিতে লাগিলাম, সালাত পড়িলাম ও সাওম পালন করিলাম । একবার আমি কাকুতি 
মিনতির সহিত কীদিতে ছিলাম, এমন সময় একজন ফিরিশৃতা আমার নিকট আগমন 
করিলেন, তখন আমি তীহাকে জিজ্ঞাসা করিলাম, আচ্ছা বলুন তো, নেকবান্দগণ কি 
অসৎ লোকদের জন্য আল্লাহ্র দরবারে সুপারিশ করিবেন? জাবাবে ফিরিশৃতা বলিলেন, 
কিয়ামত দিবস হইল সঠিক বিচার দিবস, পরম মেহেরবান আল্লাহ্‌র অনুমতি ব্যতিত সে 
দিনে কাহারও পক্ষে কোন কথা বলিবার অনুমতি থাকিবে না। তবে পিতার অপরাধে 
পুত্রকে, পুত্রের অপরাধে পিতাকে, এক ভাইয়ের অপরাধে অন্য ভাইকে এবং মনীবের 
অপরাধে গোলামকে পাকড়াও করা হইবে না, কেহই কাহারও চিন্তা ভাবনা করিবে না। 
কেহ কাহারও প্রতি অনুগ্রহও করিবে না । প্রত্যেকেই ভীত সন্ত্স্থ হইবে । প্রত্যেকেই নিজ 
নিজ চিন্তায় কাদিতে থাকিবে । এবং প্রত্যেকেই নিজ নিজ বোঝা বহন করিবে, অন্যের 
পাপের বোঝা বহন করিবে না। রিওয়ায়েতটি ইব্‌ন আবু হাতিম (র) বর্ণনা করিয়াছেন । 


ইব্‌ন কাছীর__৮৮ (৮ম) 


Contents 


৬৯৮ তাফসীরে ইবনে কাছীর 


7 লচ রি $ ৮1 রশ 


4৪7 ৪.৮ 8 td Ad 2 46 bd 6 
ERAT AGS 
62, গে sd Ab 


* ০০০ ৫ 4৩১ ol ০৮5 ০১১ ঞ 


অনুবাদ 8 (৩৪) কিয়ামতের জ্ঞান কেবল আল্লার নিকট রহিয়াছে তিনি বৃষ্টি 
বর্ষণ করেন এবং তিনি জানেন যাহা জরায়ুতে আছে। কেহ জানেনা আগামী কল্য 
সে কি অর্জন করিবে এবং কেহ জানে না কোন স্থানে তাহার মৃত্যু ঘটিবে, আল্লাহ্‌ 
সর্বজ্ঞ,সর্ববিষয়ে অবহিত । 

তাফসীর ঃ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা গায়েবের চাবী সমূহের উল্লেখ 
করিয়াছেন, যাহা তিনি ব্যতিত আর কেহ জানে না। তিনি কাহাকেও অবহিত করিলেই 
কেহ জানিতে পারে। কিয়ামত সংঘটিত হইবার সঠিক সময় সম্পর্কে কোন রাসূল 
অবহিত নহেন আর কোন আল্লাহ্র অতি নৈকট্যলাভকারী ফিরিশৃতাও অবহিত নহেন। 
5৯ খ্ব। (৫581 (61৯3 % উহার সঠিক সময় কেবল আল্লাহই জানেন। অনুরূপভাবে 
নিয়োজিত ফিরিশৃতাগণ যখন ইহার জন্য হুকুম করা হয় তখন তাহারা জানিতে পারেন 
এবং তাহার মাখলুকের মধ্য হইতে যাহাকে ইচ্ছা অবহিত করেন। অনুরূপ মায়ের গর্ভে 
পত্র সন্তান সৃষ্টি করিবেন না কন্যা সন্তান তাহাও তিনি ব্যতিত আর কেহ জানিতে পারে 
না। অবশ্য আল্লাহ্‌ তা'আলা যখন নর কিংবা নারী সৎ কিংবা অসৎ হইবার হুকুম করেন 
তখন এই কাজের জন্য নিয়োজিত ফিরিশৃতাগণ জানিতে পারেন । আর তাহারা ও 
জানিতে পারেন যাহাদিগকে আল্লাহ্‌ জানাইবার ইচ্ছা করেন । অনুরূপ আগামিকল্য দুনিয়া 
কিংবা আখিরাত বিষয়ক কে কি উপার্জন করিবে তাহাও কেহ জানিতে পারে না। 

- ০৬০১৯) রি ০০৬১ so (০3 

আর কে কোন স্থানে মৃত্যুবরণ করিবে উহা ও কেহ জানে না। কেহ ইহা জানে না 
যে সে তাহার নিজস্ব শহরে মৃত্যুবরণ করিবে না কি অন্য শহকে মৃত্যুবরণ করিবে । 
আলোচ্য আয়াতের মর্ম 21... ০%] ০5৪5০১১০১ এর অনুরূপ । পবিত্র হাদীস 
শরীফে উল্লেখিত পাঁচটি বিষয়কে 1 ০505 গায়েবের চাবী বলিয়া উল্লেখ করা 
হইয়াছে। 

ইমাম আহমাদ (র) বলেন, যায়িদ ইব্‌ন হুবাব রে) ..... বুরায়দা (র) হইতে বর্ণিত 
বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা) বলিতে শুনিয়াছি, তিনি বলেন ৪ %1 ১4০12 3 ১০৩ 
411 পীচটি বিষয় এমন যাহা আল্লাহ্‌ ব্যতিত আর কেহ জানে না। ইরশাদ হইয়াছে ঃ 


00017121715 


সূরা লুক্মান | ৬৯৯ 


= 


391. ০৬০3 ১১১০ [48555 এ 1০5০৫ ৮০859 
বি 

“আল্লাহ্‌র কাছেই রহিয়াছে কিয়ামত দিবসের সঠিক ইল্ম । তিনিই বৃষ্টি বর্ষণ করেন, 
মাতৃগর্ভে কি আছে তাহাও তিনিই জানেন । কেই ইহা জানে না যে. সে আগামিকল্য কি 
উপার্জন করিবে। আর কোন স্থানে মৃত্যুবরণ করিবে সে তাহাও জানে না। নিঃসন্দেহে 
আল্লাহ্‌ মহা জ্ঞানী ও সবিশেষ অবহিত” । হাদীসটির সনদ বিশুদ্ধ। , 

ইমাম আহমাদ (র) বলেন, ওয়াকী (র) ..... হযরত ইব্ন উমর (রা) হইতে বর্ণিত 
তিনি বলেন, রাসলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ ০41৯: ১ ৯২ ১৯|| 5১২০ 
4111 3] গায়েবের চাবী পাঁচটি যাহা আল্লাহ্‌ ব্যতিত আর কেহ জানে না। অতঃপর তিনি 
পাঠ করিলেন $ {A 5156১: 2111 1 

ইমাম বুখারী রে) তাহার সহীহ গ্রন্থে ইন্তি্কা অধ্যায়ে মুহাম্মাদ ইবৃন ইউসুফ ফিরয়াবী 
(র) ..... সুফিয়ান সাওরী (র) হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। এবং এই 
সূত্রে তিনি একাই বর্ণনা করিয়াছেন । 

তাফসীর অধ্যায়ে তিনি বলেন, ইয়াহইয়া ইব্‌ন সুলায়মান (র) ..... হযরত আব্দুল্লাহ 
ইব্‌ন উমর (রা) হইতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করিয়াছেন ৪ 

5111 21 ১৮১ ১০০২১ ০341 5০০৮৪ অতঃপর তিনি পাঠ করিলেন ৪ 

নর ২০0০1 alc ১৮৮০ 4111 
| ইমাম আহমাদ (র) গুন্দার (র) ..... ইব্‌ন উমার (রা) হইতে বর্ণনা করেন, নবী 
(সা) বলিয়াছেনঃ আমাকে সব কিছুর চাবি দেওয়া হইয়াছে। কিন্তু পাঁচটি জিনিষের চাবি 
নহে তাহা একমাত্র আল্লাহ্‌র হাতে ৷ কিয়ামত কখন সংঘটিত হইবে, তাহার সঠিক জ্ঞান 
আল্লাই জানেন, বৃষ্টি বর্ষণ করেন, মাতৃগর্ভে কি আছে তাহা তিনি জানেন, আগামীকালকে 
কি উপার্জন করিবে তাহা তিনি জানেন এবং কোথায় কোন স্থানে কে মারা যাইবে তাহা 
আল্লাহ্‌ জানেন, নিশ্চয়ই আল্লাহ্‌ তা'আলা সবকিছু জানেন ও খবর রাখেন । 


হযরত ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণিত হাদীস 

ইমাম আহমাদ (র) বলেন, ইয়াহইয়া (র) ..... হযরত আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) 
হইতে বর্ণিত। তিনি বলেন 8১. ১২০ 8 4৫ দে ৬০ ৭১১০ ৭3! তোমাদের 
নবী (সো)-কে প্রত্যেক বস্তুর চাবি দেওয়া হইয়াছে। দেওয়া হয় নাই কেবল পাঁচটি 
বিষয়ের চাবি । অতঃপর তিনি পাঠ করিলেন ৪ 


Contents 


৭০০ তাফসীরে ইবনে কাছীর 


২7410052412 

ইমাম আহমাদ রে) মুহাম্মদ ইব্‌ন জা'ফর (র) ... NETO 
ও অত্র সূত্রে অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে এই সূত্রে এতটুকু অতিরিক্ত বর্ণনা 
কয়াছেন, আব্দুল্লাহ ইব্‌ন সালামাহ (র) বলেন, আমি আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-কে 
জিজ্ঞাসা করিলাম, আপনি কি ইহা রাসূলুল্লাহ্‌ (সা) হইতে শ্রবণ করিয়াছেন। তিনি 
বলিলেন, পঞ্চাশেরও অধিক বার ইহা আমি শ্রবণ করিয়াছি। ইমাম আহমাদ (র) 
হাদীসটি আমর ইব্‌ন মুররাহ (র) হইতে ও অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন। রিওয়ায়েতটির 
সনদ হাসান এবং ইহা আসহাবে সুনান এর শর্ত মুতাবিক। তবে তীহারা হাদীসটি বর্ণনা 
করেন নাই। 


হযরত আবু হুরায়রা রো) হইতে বর্ণিত হাদীস 

আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে ইমাম বুখারী (র) বলেন, ইসহাক (র) ..... 
হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্‌ (সা) মানুষের 
মধ্যে ছিলেন, এমন সময় এক ব্যক্তি তাহার নিকট পায়ে হাটিয়া উপস্থিত হইল । 
তঃপর লোকটি রাসূলাল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিল, ইহা রাসূলাল্লাহ! ঈমান কি? তিনি 
বলিলেনঃ 

SL 9 ২481 41১5 DG 0501 HLL 

তুমি আল্লাহ্‌র প্রতি ঈমান আনিবে, তীহার ফিরিশৃতাগণের প্রতি, তাহার প্রেরিত 
কিতাব সমূহের প্রতি, তাহার রাসূলগণের প্রতি তাহার সহিত সাক্ষাতের প্রতি ঈমান 
আনিবে আর ঈমান আনিবে পুনরুথানের প্রতি । ইহার পর এ ব্যক্তি জিজ্ঞাসা করিল, 
ইসলাম কাহাকে বলে? জবাবে তিনি বলিলেন £ 
SS ০০১৩ ৪৩৮৪৩ ০৯ ৪৮৩ ৯ এ ০০০১ 

- ০৮০১০০7৬০০৩ Losi 

তুমি আল্লাহ্‌র ইবাদত করিবে, তাহার সহিত কোন বস্তুকে শরীক করিবে না, সালাত 
কায়েম করিবে, যাকাত প্রদান করিবে ও মাহে রমাযানের সাওম রাখিবে। এ ব্যক্তি 
পুনরায় জিজ্ঞাসা করিল, ইহ্‌সান কাহাকে বলে? তখন তিনি বলিলেন ঃ 

40155 5852155 SES BUS 2102 এরর থা 255 5 271 

“ইহসান হইল, তুমি আল্লাহ্‌র ইবাদত এমনভাবে করিব যেন, তুমি তাহাকে 
' দেখিতেছ, যদি তাহাকে তুমি নাও দেখ তিনি তো তোমাকে দেখিতেছেন। অতঃপর 
লোকটি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ! কিয়ামত কবে সংঘটিত হইবে? তিনি 


Contents 


সূরা লুক্মান ৭০১ 


অধিক জানে না। তবে আমি তোমাকে. উহার আলামত বলিয়া দিতেছি । যখন বাদী 
তাহার মনীব প্রসব করিবে, ইহা কিয়ামতের একটি আলামত ৷ (অর্থাৎ মায়ের সহিত 
যখন তাহার সন্তান বাদীর ন্যায় ব্যবহার করিবে, তখন বুঝিতে হইবে কিয়ামত আসন্ন ৷) 
আর যখন এসকল লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত হইবে যাহারা এক সময় পরিধানের জন্য 
কাপড়ও জুতা হইতেও বঞ্চিত ছিল। ইহা কিয়ামতের একটি আলামত । যে কয়টি বিষয় 
আল্লাহ্‌ ব্যতিত আর কেহ জানেনা কিয়ামত সংঘটিত হইবার সঠিক সময়ও তাহার 
অন্তর্ভক্ত। অতঃপর তিনি পাঠ করিলেন ৪ 
২281005812০ 5 ৬501 0955 ২2৫ le Sate UV 
ইহা শ্রবণ করিয়া লোকটি চলিয়া গেলে, রাসূলুল্লাহ (সা) সাহাবায়ে কিরামকে 
বলিলেন, লোকটিকে ফিরাইয়া আন । তাহারা তাহাকে ফিরাইয় আনিতে বাহির হইলেন। 
কিন্তু তাহারা বাহিরে গিয়া তাহাকে দেখিতে পাইলেন না। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন, তিনি হযরত জিবৃরীল (আ) ছিলেন । তিনি মানুষকে দীন শিক্ষা দেওয়ার জন্য 
আগমন করিয়াছিলেন । ইমাম বুখারী (র) হাদীসটি ঈমান অধ্যায়ও বর্ণনা করিয়াছেন । 
এবং ইমাম মুসলিম (র) একাধিক সুত্রে আবু হাইয়ান রে) হইতেও বর্ণনা করিয়াছেন । 
আমরা এই বিষয়ে বুখারী শরীফের “শরাহ্‌' গ্রন্থে স্ববিস্তারে আলোচনা করিয়াছি । তথায় 
আমরা হযরত উমর (রা) কর্তৃক বর্ণিত দীর্ঘ হাদীস ও বর্ণনা করিয়াছি। 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত হাদীস | 
ইমাম আহমাদ (র) বলেন, আবু নসর (র) ..... হযরত অবদুল্লাহ্‌ ইবন আব্বাস 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) এক মজলিসে বসিলেন, এমন 
সময় হযরত জিব্রীল (আ) তথায় আগমন করিলেন। তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সম্মুখে 
তাহার উভয় হাত তাহার উরুদ্বয়ের উপর রাখিয়া বসিলেন। অতঃপর তিনি জিজ্ঞাসা 
করিলেন, ইসলাম কি? রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন ঃ 
১৬৯৪ 4111 31411 এ 0৪:২৩ /৯৩ ১5411 এ$ ১0০5 ০1191 
4155 LE TALL 21521 এ 
ইসলাম হইল, তুমি তোমার সত্তাকে আল্লাহ্র অনুগত করিয়া দিবে আর সাক্ষ্য দিবে 
একমাত্র আল্লাহ্‌ ব্যতিত আর কোন ইলাহ নাই। তাহার কোন শরীক নাই আর মুহাম্মদ 
(সা) তাহার বান্দা ও তাহার রাসূল । অতঃপর এ লোকটি বলিল, ইয়া রাসূলাল্লাহ । ঈমান 
কি উহা ও বলিয়া দিন। তিনি বলিলেন £ 
৩৪13 25401 9 SU নিট ২৬411341105 ১২৬3 sl ০৮০3 
০৮7 LG ২১30882৩৩৬০ Le মক SHG ৬৯৪০৩ 
টা চি ১.১ 415 ১১৪৮: ০১০৬ ১1১5413 


Contents 


৭০২ তাফসীরে ইবনে কাছীর 


পরকালের প্রতি, ফিরিশৃতাগণের প্রতি ও নবীগণের প্রতি, আর বিশ্বাস স্থাপন করিবে 
মৃত্যুর পরে নতুন জীবনের প্রতি, বেহেশত ও দোযখের প্রতি, হিসাব নিকাশের ও 
মীযানের প্রতি এবং তাক্দীর এর কল্যাণ ও অকল্যাণের প্রতি । ইহা শ্রবণ করিয়া এ 
ব্যক্তি বলিল, এই রূপ বিশ্বাস স্থাপন করিলে কি আমি মু'মিন হইব? রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন, হা, এই রূপ বিশ্বাস স্থাপন করিলেই তুমি মু'মিন হইবে । তখন হযরত জিব্রীল 
(আ) জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ! ইহসান কি বলিয়া দিন? রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেনঃ 

YI 49051939524 908 2195 DKS এ] 0৮৮ 01 ০৮০০৪ 

ইহসান হইল, তুমি আল্লাহ্‌র জন্য এমনভাবে আমল করিবে যে, যেন তুমি তাহাকে 
দেখিতেছ, যদি তুমি নাও দেখ তবে তিনি তো তোমাকে দেখিতেছেন মনের এমন অবস্থা 
সৃষ্টি করিয়া আমল করিরে। 

অতঃপর তিনি জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! কিয়ামত কবে সংঘটিত হইবে 
যাহা আল্লাহ্‌ ব্যতিত আর কেহ জানে না” । অতঃপর তিনি পাঠ করিলেন ৪. 

5231112418০ 0525 SA 0955 lll nde 2৮০ 44101 | 

অবশ্য ইচ্ছা করিলে আমি কিয়ামতে আলামত কি উহা বলিতে পারি। হযরত 
. জিব্রীল (আ) বলিলেন, হা, ইয়া রাসূলাল্লাহ্‌! কিয়ামতের আলামত কি উহাই বলিয়া 
দিন। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, যখন তুমি দেখিবে বাদী তাহার মুনীবকে প্রসব করিয়াছে 
(অর্থাৎ সন্তানকে তার মায়ের সহিত বাদীর ন্যায় ব্যবহার করিতে দেখিবে) আর যখন 
দালান কোঠার অধিকারিদিগকে উহা লইয়া গর্ব করিতে দেখিবে, আর নগ্ন মাথা ও 
আলামত । হযরত জিব্রীল (আ) জিজ্ঞাসা করিলেন, দালান কোঠার অধিকারী নগ্নমাথা 
'ক্ষুধাতুর দরিদ্র বলিতে আপনি কাহাদিগকে বুঝাইতেছেন? তিনি বলিলেন,তাহারা হইল 
আরবের অধিবাসী । হাদীসটি গরীব। 


বনু আমির গোত্রীয় জনৈক সাহাবী বর্ণিত হাদীস 

ইমাম আহমাদ (রে) বলেন, মুহাম্মদ ইব্‌ন জা'ফর (র) ..... বনু আমের গোত্রীয় 
জনৈক ব্যক্তি হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ্‌ সো)-এর কাছে গিয়ে 
এই বলিয়া অনুমতি প্রার্থনা করিলাম, “আমি কি প্রবেশ করিতে পারি? ইহা শ্রবণ করিয়া 
তিনি স্বীয় খাদেমকে বলিলেন, তাহার কাছে যাও, সে অনুমতি চাওয়ার সঠিক পদ্ধতি 


Contents 


সূরা লুক্মান ৭০৩ 


জানে না, তাহাকে বল, সে যেন, “আস্সালামু আলাইকুম, আমি কি প্রবেশ করিতে 
পারি?” বলিয়া অনুমতি প্রার্থনা করে। রাবী বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে ইহা 
বলিতে শুনিয়া বলিলাম, “আসসালামু আলাইকুম” আমি কি প্রবেশ করিতে পারি? বলিয়া 
অনুমতি চাহিলাম । অতঃপর তিনি আমাকে অনুমতি দান করিলেন । আমি ভিতরে প্রবেশ 
করিলাম । অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করিলাম, আপনি আল্লাহ্‌র পক্ষ হইতে 
কি লইয়া প্রেরিত ইহয়াছেন? তিনি বলিলেন, কল্যাণকর বস্তু লইয়াই আমি আগমন 
করিয়াছি। তোমরা কেবলমাত্র এ আল্লাহ্‌র ইবাদত করিবে, যাহার কোন শরীক নাই। 
লাত ও উষ্যা-এর উপাসনা ত্যাগ করিবে । রাত্র দিনে পাচবার সালাত পড়িবে । বৎসরে 
একমাস সাওম রাখিবে। বাইতুল্লাহ শরীফের হজ্জ করিবে । তোমাদের মধ্য হইতে 
যাহারা ধনী তাহাদের নিকট হইতে যাকাত আদায় করিবে এবং দরিদ্রের মধ্যে উহা 
বিতরণ করিবে । অতঃপর এ ব্যক্তি জিজ্ঞাসা করিল, এমন কোন ইল্ম আছে কি যাহা 
আপনি জানেন না । রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, আল্লাহ্‌ তা'আলা আমাকে কল্যাণকর 
বিষয়ের ইল্ম দান করিয়াছেন । কিছু বিষয়ের ইল্ম এমন আছে যাহা আল্লাহ্‌ ব্যতিত 
আর কেহ জানে না। আর এমন বিষয় পাচটি । ইরশাদ হইয়াছে ঃ 

২281 00৯41 Le লও ভা 0925 ২৭ 255৩ এ 9 

হাদীসটির সনদ বিশুদ্ধ । 

ইব্‌ন আবু নাজীহ রে) মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন, একবার একজন গ্রাম্য 
লোক আসিয়া জিজ্ঞাসা করিল, বলুন তো আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, সে কি প্রসব করিবে 
(পুত্র না কন্যা?) আমাদের শহরসমূহ শুষ্ক সেখানে কবে বৃষ্টিপাত ঘটিবে? আমি কবে 
জন্মগ্রহণ করিয়াছি, ইহা তো আপনি জানে, তবে বলুন তো দেখি আমার মৃত্যু কবে 
হইবে? অতঃপর নাযিল হইল ঃ %৮১,১4০,, ell ale bic 44। 91 

হযরত মুজাহিদ (র) বলেন, আয়াতে উল্লেখিত বিষয়গুলি গায়েবের চাবি । অন্যত্র 
ইরশাদ হইয়াছে £ 9৯ 91182525৮৪৪] 0৮০ 55555 হাদীসটি ইব্ন আবু 
হাতিম (র) ইব্‌ন জরীর (র) বর্ণনা করিয়াছেন। 

ইমাম শা‘বী (র), মাসরূক (র)-এর মাধ্যমে হযরত আয়েশা (র) হইতে বর্ণনা 
করেন, তিনি বলেন ৪ _,১৫ ৬৫ ৪ 44 (82১15451৯৬৯ ৩০ “যেই ব্যক্তি 
তোমাকে এই কথা বলে, রাসূলুল্লাহ্‌ (সা) আগামীকল্যের সংঘটিত বিষয় জানেন সে 
অবশ্যই মিথ্যা বলে” । অতঃপর হযরত আয়েশা (র) পাঠ করিলেন ঃ 


১০২৪ BU ni SoS “কেহ এই কথা জানে না যে সে" 
আগামীকল্য কি উপার্জন করিবে” ৷ | 


Contents 


৭০৪ তাফসীরে ইবনে কাছীর 


(৮০৪ ০০ ১০ (৪953 (55 এই আয়াতের তাফসীর প্রসং গে হযরত কাতাদাহ 
(র) বলেন, আল্লাহ্‌ তা'আলা এমন কিছু বিষয় খাস করিয়া রাখিয়াছেন যেই বিষয় 
সম্পর্কে তিনি অতি ঘনিষ্ট ফিরিশৃতাকেও অবিহিত করেন নাই। আর কোন নবীকেও 
অবগত কনে নাই। 221. 11 1০১১০ 5111 01 “কিয়ামত সংঘটিত হইবার সঠিক 
ইল্ম কেবল আল্লাহ্‌র কাছেই রহিয়াছে”। অতএব কেহই ইহা জানে না যে, কিয়ামত 
কবে কোন বৎসরে ও কোন মাসে রাত্রে কিংবা দিনে সংঘটিত হইবে। 

৮১৪]। ১5১9 আর তিনিই বৃষ্টি বর্ষণ করেন। অতএব কবে ও কখন তিনি বৃষ্ট 
বর্ষণ করিবে উহা সঠিকভাবে কেহ জানে না । 

7৮৯১1 ৬৮-০ 11523 মাতৃগর্ভে পুত্র সন্তান না কন্যা সন্তান আছে উহা কেবল 
তিনিই জানেন। অতএব অন্য কাহার ও পক্ষে মাত্গর্ভস্থ পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান 
লাল কিংবা কালো ইহা জানিবার উপায় নাই। 

42 ০5 19.585 5১49 153 “আর আগামীকল্য কি উপার্জন করিবে ভাল 
উপার্জন করিবে কি মন্দ উপার্জন করিবে ইহাও কেহ জানে না” । হে আদম সন্তান! তুমি 
ইহা জান না যে তুমি আগামীকল্য মৃত্যবরণ করিবে কি না? তুমি মৃত্যুবরণ করিতেও 
পার আর কোন বিপদে বিপদগ্রস্তও হইতে পার। 

০৪১১৯০1১০৪১ ৪১১৪৮০৩ “আর কোন স্থানে যে মৃত্যুবরণ তাহাও 
কেহ জানে না”। ইহা জানে না যে পৃথিবীর কোন স্থানে তাহার মৃত্যু সংঘটিত হইবে, 
সমুদ্রে হইবে না স্থালে হইবে পাহাড়ে হইবে, কি সমতল ভূমিতে হইবে । হাদীস শরীফে 
বর্ণিত £ 

815 কত হ] 0৮৯৮৩ ৬০ ০০৪ dit, 119| 

“আল্লাহ্‌ যখন কোন বিশেষ স্থানে কোন বান্দাকে মৃত্যু দিতে ইচ্ছা করেন, তখন এ 
স্থানে তাহার কোন প্রয়োজন সৃষ্টি করিয়া দেন” । 

হাফিয আবুল কাসিম তাবারানী (র) তাহার 'মু'জামুল কাবীর' নামক গ্রন্থে বর্ণনা 
. করিয়াছেন, ইসহাক ইব্‌ন ইব্রাহীম (র) ..... উসামাহ ইব্‌ন যায়িদ রে) হইতে বর্ণিত। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 

12145 TT ES 81৯১১ ৪০ ২০৪০ 401 4৯21০ 

“আল্লাহ্‌ তা'আলা যখনই কোন বিশেষ স্থানে কোন বান্দার মৃত্যুর ফয়সালা করেন 
তখন সেখানে তাহার কোন প্রয়োজন সৃষ্টি করিয়া দেন” । ইমাম তিরমিযী রে) ও হাদীস 
“কাদ্র* পর্বে সুফিয়ান সাওরী (র)-এর সূত্রে বর্ণনা করিয়াছেন। তবে তিনি হাদীস 
‘সম্পর্কে মন্তব্য করিয়া বলেন, হাদীসটি হাসান গারীব। ইমাম আবূ দাউদ (র) তাহার 
'মুরসাল* হাদীস সমূহের মধ্যে উল্লেখ করিয়াছেন । 


Contents 


সূরা লুক্মান ৭০৫ 
ইমাম আহমাদ (রে) বলেন, ইসমাঈল (র) ..... আবু ইজ্জাহ (র) হইতে বর্ণিত । 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছে ঃ 


২81৯ 0505 এ দিও এ] এ ০৯০০ ০০ 0৩১ ER 

“যখন আল্লাহ্‌ তা'আলা কোন বিশেষ স্থানে কোন বান্দার মৃত্যুর ইচ্ছা করেন, তখন 
সেখানে তিনি তাহার কোন প্রয়োজন সৃষ্টি করিয়া দেন” । আবু ইজ্জাহ রে) কুনিয়াত 
বিশিষ্ট রাবীর নাম হইল বাশৃশার ইব্‌ন উবাইদুল্লাহ এবং তাহাকে ইব্‌ন আবদুল হুযালীও 
বলা হয়। ইমাম তিরমিযী রে) ইসমাঈল ইব্‌ন ইবরাহীম ইব্‌ন উলাইয়্যাহ (র) হইতে 
হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আহমাদ ইব্‌ন ইসাম ইম্পাহানী (র) ..... আবূ ইজ্জাহ 
হুযালী রে) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ৪ 
| ৮৬৯ 45715 য ৯৯4211414৯৯ ০৪০০ ০০৪ ০০০০৪ 4101 51511] 

- 65০৪০ 

“আল্লাহ্‌ তা'আলা যখন কোন বিশেষ যমীনে কোন বান্দার মৃত্যুর ইচ্ছা করেন, তখন 
সেখানে তাহার জন্য কোন প্রয়োজন সৃষ্টি করিয়া দেন। সে এ স্থানে না পৌছিয়া ক্ষান্ত 
হয় না”। অতঃপর রাসূলুল্লাহ (সা) পাঠ করিলেন £ 
[শি 1৮১1 ৬০ ly 311 হি ২911 1০ ১১ ill ০1 

হাফিয আবূ বকর বায্যার রে) বলেন, আহমাদ ইব্‌ন সাবিত জাহদারী (র) ..... 
আবদুল্লাহ (র) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 

8 Lil dd az 290 sac SA3 LSU NS 

অতঃপর বায্যার (র) বলেন, উমর ইব্‌ন আলী (রে) ব্যতিত অন্য কেহ হাদীসটি 
মারফুরূপে বর্ণনা করিয়াছেন বলিয়া আমরা জানি না। 

ইব্‌ন আবুদ্‌ দুনিয়া (র) বলেন, সুলায়মান ইব্‌ন আবূ মাসীহ্‌ (র) আমার নিকট বর্ণনা 
করিয়াছেন । তিনি বলেন, মুহাম্মদ ইব্‌ন হাকাম রে) আশা হামাদান এর এই কবিতা পাঠ 
করিয়া শুনাইয়াছেন, ইহাতে তিনি মানুষের মৃত্যুর বিষয়টি বড় চমৎকার করিয়া তুলিয়া 
ধয়াছেন। 


১৯ ৫০ ৩:৪4 51১০ ৬৮৯ sds 9৮৫ ৮টি ১৬১১ ৮৪ 

৩৮৮৯১১১০১4১ এ ৪ও * 471 ৮৪০ ০1৬০1 47৯০ এও 

১০ এ ০ লী Al ISG he ৩০১ 
ইব্‌ন কাছীর__৮৯ (৮ম) 


Contents 


৭০৬ তাফসীরে ইবনে কাছীর 


11৬০ ৭১০২ একি + ৭০৮৯৪৬11০০৭ এও 

-ও ৯৮৮0৬ লী! ০০৪২] ৯ iis Lb 

“কোন মানুষ সারা জীবন ধনসম্পদ সংগ্রহ করিয়া যখন মৃত্যুর দুয়ারে উপস্থিত হয় 
এবং পর্থিৰ ধন-সম্পদে ত্যাগ করিয়া দীর্ঘ সফরের জন্য বিদায়ের মুহূর্ত আসন্ন হয় তখন 
সে কিছু সুগন্ধি ও এক টুক্রা কাপড় এবং সুগন্ধিযুক্ত কাঠের খুশবু গ্রহণ করা ব্যতিত 
আর কি পাথেয় সংগে লইতে পারেন। ইহা যে অতি তুচ্ছ পাথেয় তাহা বালাই বাহুল্য, 
তবে পার্থিব কোন বস্তুর জন্য চিন্তা করা উচিৎ নহে । কারণ প্রত্যেকেই ধীর গতিতে তার 
মৃত্যুর দিকে ধাবমান আর যাহারই এই ধারণা পোষণ করে যে, মৃত্যু হইতে এড়াইয়া 
থাকিতে পারিবে, সে বোকামীর রোগে আক্রান্ত । যেই শহরেই যাহার মৃত্যু অবধারিত 
উহার দিকে সে সানন্দে অগ্রসর হইতেছে“ । 

হাফিয ইব্‌ন আসাকির (র) কবিতাটি আব্দুর রহমান ইব্‌ন আব্দুল্লাহ ইব্‌ন হারিস (র) 
এর জীবনী প্রসংগে উল্লেখ করিয়াছেন। এই আব্দুর রহমান ইব্‌ন হারিসই আশ 
হামদানী | ইমাম শা'বীর ভগ্নিপতি ছিলেন। তিনি প্রথমত বিদ্যানুরাগী ছিলেন। 
পরবর্তীতে তিনি কবি হিসেবে খ্যাতি অর্জন করেন। 

ইমাম ইবৃন মাজাহ (র) আহমাদ ইব্‌ন সাবিত ও উমর ইব্‌ন শিরাহ (র) ইকরিমাহ 
() হইতে মারকুরপে বর্দনা করিয়াছেন £ 


১১০ ০০৪] El SL al Ld Sos Sl একী 9, [Sl 
০০১৩1 0০1১২ ৯০৮৪ LAL 7৩৩ ০০১০৪ ০১৪০ এও 3৪ dl ৭৯০৪ 
“যখন বিশেষ কোন স্থানে তোমাদের কাহারও মৃত্যুর ফায়সালা হয় তখন সেখানে 

তাহার প্রয়োজন দেখা দেয়। যখন সে তাহার শেষ প্রান্তে উপনীত হয়, আল্লাহ্‌ তাহাকে 

মৃত্যু দান করেন। কিয়ামত দিবসে এ স্থানটি তাহাকে বলিবে, হে আমার প্রতিপালক! 

ইহা সেই বস্তু যাহা আপনি আমার মধ্যে গচ্ছিত রাখিয়াছিলেন”। ইমাম তাবারানী (র) 

বলেন, ইসহাক ইব্‌ন ইব্রাহীম (র) ..... হযরত উসামাহ (রা) হইতে বর্ণিত। তিনি 

বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন £ 
- ২014৯ dbs 31 ০০০ seine USL 
“আল্লাহ্‌ তা'আলা কোন বিশেষ স্থানে কোন বান্দার মৃত্যু নির্ধারণ করিলে তথায় 
তাহার প্রয়োজনও সৃষ্টি করিয়া দেন” । 


(আল-হামদু লিল্লাহ সূরা লুক্মান-এর তাফসীর সমাপ্ত হইল) 


Contents 





ইমাম বুখারী রে) রে) 'জুমু'আহ' অধ্যায়ে বর্ণনা করিয়াছেন, আবু মু'আইম ..... 
হযরত আবু হুরায়রা (র) হইতে বর্ণিত। তিনি বলেন ঃ 
ay NS র্ঘা ৯7০৯৪ 5 গু ভগ ৪ 

| SLRS 

“নবী (সা) জুমুআর দিনে ফজরের সালাতে‘আলিফ-লাম-সাজ্দা ও হাল আতা 
আলাল ইন্সান'সুরা পাঠ করিতেন। হাদীসটি ইমাম মুসলিম (র) ও সুফিয়ান (রা) 
হইতে বর্ণনা করিয়াছেন । 

ইমাম আহ্মাদ (র) বলেন, আসওয়াদ ইব্‌ন আমির (রে) ..... জাবির (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সো)“আলিফ-লাম-মীম তানযীলুস্‌ সাজ্দা ও সূরা 
তাবারাকাল্লাধী”পাঠ না করিয়া নিদ্রা যাইতেন না। কেবল আহমদ (র) ইহা বর্ণনা 
করিয়াছেন। 


শর 


শেপ পপ 
* 1১1 
শর্ট 6 ৩৬ 


$ ৩ &-্ণ শার্ট sf ye - 
০৫৭) ৫১১ ৬ TY NS 1 


Contents 


৭০৮ তাফসীরে ইবনে কাছীর 


॥ চোর 25০ ২৮ ০ টিনা 
A+ ৮১১১৪৬০ on Gi ৯4৮৯ LIA এ 


dP ১5৫ ৮০৮ ১7৫8 $ ১৫৬ 7৬ 


‘Sait As ৩১৭ ৩০০১ ৩৯ 


অনুবাদ 8 (১) আলিফ-লাম-মীম। (২) এই কভার ভার প্রতিপালকের 
নিকট হইতে অবতীর্ণ । ইহাতে কোন সন্দেহ নাই । (৩) তবে কি উহারা বলে, ইহা 
তো সে নিজে রচনা করিয়াছে? নাঃইহা তোমার প্রতিপালকের হইতে.আগত সত্য । 
যাহাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করিতে পার, যাহাদিগের নিকট তোমার 
পূর্বে কোন সর্তককারী আসে নাই । হয়তো উহারা সৎপথে চলিবে। 

তাফসীর $ সূরা বাকারার শুরুতেই মুকাত্তা'আত সম্পর্কে বিস্তারিত আলোচনা 
হইয়াছে । অতএব উহার পুরনায় আলোচনার প্রয়োজন নাই । 

48 :-) 3 ২,541 11505 পবিত্র কুরআন যে, মহান রাব্বুল রাববুল আলামীন 
আল্লাহর পক্ষ হইতে অবতীর্ণ ইহাতে সন্দেহের কোন অবকাশ নাই । অতঃপর তাহা যে, 
রাব্বুল আল্লাহর পক্ষ হইতে অবতীর্ণ ইহাতে সন্দেহের কোন অবকাশ নাই। অতঃপর 
আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, এ সকল মুশরিকরা এই কথা বলে যে, মুহাম্মদ এই 
কিতাব নিজেই রচনা করিয়াছে। তাহাদের এই কথা ঠিক নহে। 


প ০ ₹ 9০ ০,4০৮ osc fo ₹প59% 1] 55 ৩ পু ৮০৩০৩ 
115 nol li 585 ds) ০০ ৯11 AS 
- ১৮৮৫০ al 
বরং ইহা তোমার প্রতিপালকের পক্ষ হইতে অবতীর্ণ মহা সত্য । এই সত্য কিতাব 
এই জন্য প্রেরণ করা হইয়াছে যেন, তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করিতে পার 


যাহাদের কাছে পূর্বে কোন নবী-রাসূল আগমণ করিয়া তাহাদিগকে সতর্ক করেন নাই। 
যেন তাহারা সত্যের অনুসরণ করিয়া সঠিক পথে চলিতে পারে । 


A ua $ ৯. তি 5৩ পা্পি cer % ৩ ১ ৩5 তরু ছে 
এ ৮০৭৩৯ ৬৪ ০০১১১ ০৪ দের 433, 


৮ ৪ 


০ ৬৯ 05> ০০০৭ ০৯০০ ৬০ ৪৯০৩ 
০505 ১৩০১ 6559, 


Contents 


সূরা আস্‌ সাজ্দা ৭০৯ 


158 ৮৯১৯ এস ৮৮৪০৪ 0 
CS LLIN ৮১০০ ৩ 


A. ০ ১১১০) BUS: ৯) এ৬ ৬১৭ 


অনুবাদ ৪ (৪) আল্লাহ্‌ তিনি আকাশমন্ডলী পৃথিবী ও উহাদিগের অন্তর্বতী সমন্ত 
কিছু সৃষ্টি করিয়াছেন ছয় দিনে। অতঃপর তিনি আরশে সমাল্লীন হন। তিনি ব্যতিত 
তোমাদিগের কোন অভিভাবক নাই। এবং সাহায্যকারীও নাই । তবু কি তোমরা 
উপদেশ গ্রহণ করিবে না। (৫) তিনি আকাশ হইতে পৃথিবী পর্যন্ত সমস্ত বিষয় 
পরিচালনা করেন। অতঃপর একদিন সমস্ত কিছুই তাহার সমীপে সমুখিত হইবে যে 
দিনের পরিমাণ হইবে তোমাদের হিসাবে সহস্র বৎসরের সমান । (৬) তিনি দৃশ্য ও 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, তিনি যাবতীয় বস্তুর সৃষ্টিকর্তা । তিনি 
আসমানসমূহও যমীন এবং উভয়ের মাঝে অবস্থিত বস্তু তিনি ছয় দিনে সৃষ্টি 
করিয়াছেন। অতঃপর তিনি আরশে সমাসীন হন। বিষয়টি পূর্বে বিস্তারিতভাবে 
আলোচিত হইয়াছে। 

LIS SL 

“তিনি ব্যতিত তোমাদের কোন অভিভাবক নাই আর কোন সুপারিশকারী ও নাই” । 
তিনি যাবতীয় বিষয়ের পরিচালনা করেন, সকল বস্তুর সৃষ্টিকর্তা । সকল বস্তুর উপর 
তিনিই ক্ষমতাবান । তিনি ব্যতিত না তো কোন অভিভাবক ও তত্ত্বাবধায়ক আছে আর না 
তাহার সমীপে তাহার অনুমতি ব্যতিত কেহ সুপারিশ করিতে সক্ষম । 

১৫৯5 951 তোমরা যাহারা আল্লাহ্‌ ব্যতিত অন্যকে উপাসনা কর এবং যাহারা 
আল্লাহ্‌ ব্যতিত অন্যের উপর ভরসা কর, তোমরা কি উপদেশ গ্রহণ করিবে না? তিনি 
তো শরীক, সাহায্যকারী ও সমকক্ষ হইতে পবিত্র। তিনি ব্যতিত আর কোন ইলাহ নাই 
আর না আছে কোন প্রতিপালক । 

ইমাম নাসাঈ (র) বলেন, ইব্রাহীম ইব্‌ন ইয়াকুব (র) ..... হযরত আবু হুরায়রা 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) আমার হাত ধরিয়া বলিলেন, 
আল্লাহ্‌ তা'আলা আসমানসমূহ ও পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করিয়াছেন। এবং তিনি সপ্তম 


Contents 


৭১০ তাফসীরে ইবনে কাছীর 


সৃষ্টি করিয়াছেন, সোমবারে গাছ সৃষ্টি করিয়াছে, মঙ্গলবারে অপসন্দনীয় বস্তু সৃষ্টি 
করিয়াছেন। বুধবারে সৃষ্টি করিয়াছেন নূর । বৃহস্পতিবারে সৃষ্টি করিয়াছেন চুতুস্পদ প্রাণী ৷ 
হযরত আদম (আ)-কে সৃষ্টি করিয়াছেন, শুক্রবারে বাদ আসর দিনের শেষ ঘন্টায় । আর 
তাহাকে পৃথিবীর সর্বোপরিঅংশ দ্বারা সৃষ্টি করা হইয়াছে। উহার মধ্যে লাল কালো, ভাল 
মন্দ সর্ব প্রকারের মিশ্রণ ছিল। এই কারণেই আল্লাহ্‌ তা'আলা আদম সন্তানের মধ্যে 
ভাল-মন্দ সৃষ্টি করিয়াছেন। 

ইমাম মুসলিম ও নাসাঈ (রি) হাজ্জাজ ইবৃন মুহাম্মদ আওয়ার (র) ..... হযরত আবূ 
হুরায়রা (র) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী (র) রে) ইহাকে 
'আত্তারীখুল কাবীর' গ্রন্থে রিওয়াতটিকে (দোষমুক্ত) বলিয়া অভিহিত করিয়াছেন । তিনি 
বলেন, কোন মুহাদ্দিস হাদীসটি হযরত আবু হুরায়রা (রা)-এর সূত্রে কা'ব আল-আহ্বার 
(র) হইতে বর্ণনা করিয়াছেন। ইহা অধিক বিশুদ্ধ । ইমাম বুখারী (র) ব্যতিত আরো 
কেহও ইহাকে | বলিয়াছেন । 

CAE SS 251 এ] ০ (| ১০ ০৮4) ৮ আল্লাহ্‌ তা'আলা 
আসমানের সর্বোচ্চস্তর হইতে যমীনের সর্বনিন্ম স্তর পর্যন্ত সকল বিষয় পরিচালনা 
করেন। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে $ 


oe re Ort 


- ১2 ১1 ০১০ ০০ ০৯০ dla ৮৮০ GE sid 

“আল্লাহ্‌-ই সেই মহান সত্তা যিনি সাত আসমান সৃষ্টি করিয়াছেন, যমীন ও অনুরূপ 
সৃষ্টি করিয়াছেন এবং সকলের মাঝে হুকুম অবতীর্ণ হয়”। এবং আমলনামাসমূহ প্রথম 
আসমানে উদিত হয়। প্রথম আসমান ও পৃথিবীর দূরত্ব পাঁচশত বৎসরের পথ । এক 
আসমান হইতে অপর আসমানের মাঝেও পাঁচশত বৎসরের দূরত্ব । 

মুজাহিদ, কাতাদাহ ও যাহ্হাক (র) বলেন, যদিও আসমান হইতে যমীন পর্যন্ত 
পাচশত বৎসরের পথ অবতরণ করিতে এবং পাঁচশত বৎসরের পথ উর্ঘারোহণ করিতে 
কিন্তু ফিরিশৃতাগণ মহুর্তের মধ্যে উহা অতিক্রম করিতে পারেন। সে কারণে আল্লাহ্‌ 
তা'আলা ইরশাদ করিয়াছেন £ 
,-84082419 All 8105 03 0545 ls TL SNE ১৫75৪ 

“সব কিছু তাহার সমীপে এমন একদিনে উপস্থিত হইবে, যেই দিনের পরিমাণ হইবে 
তোমাদের হিসাব অনুসারে হাজার বৎসরের সমান” । এবং তিনি স্বীয় বান্দাগণের 
আমলসমূহ প্রত্যক্ষ করেন এবং বড় ছোট গুরুত্বপূর্ণ ও তুচ্ছ সর্বপ্রকার আমল তাহার 
নিকট উথ্িত করা হয়। তিনি পরম পরাক্রমশীল সকল সৃষ্টবস্তুর তাহার অনুগত । তাহার 
বান্দাগণের প্রতি তিনি বড়ই অনুশ্বশীল ও দয়ালু। 


Contents 


সূরা আস্‌ সাজ্দা ৭১১ 


$ & ek lL Be & ১৫ নি ১ 
নিটল পুরন ৮৪০১ "1 


০৪০6৫০০৫০০০ চর 
পা | &তার্ট 0. পার্ট পার্ট ৪ Ww পল শর্ট তর & টার Ww 
HAS Ee LS Saag 035 ৮4১8৪১৯৮০০৫ A 
22 
০৮5০3458439 
অনুনাদ 8) বররন নং 
কদর্ম হইতে মানব-সৃষ্টির সূচনা করিয়াছেন। (৮) অতঃপর তাহার বংশ উৎপন্ন 
করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে । (৯) পরে তিনি উহাকে করিয়াছেন সুঠাম 
এবং উহাতে রূহ ফুঁকিয়া দিয়াছেন তাহার নিকট হইতে এবং তোমাদিগের দিয়াছেন 
কর্ণ, চক্ষু ও অস্তঃকরণ, তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর। 
তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, তিনিই প্রত্যেক বস্তুকে উত্তমরূপে সৃষ্টি 
করিয়াছেন, উহাকে মযবুত ও সুঠাম করিয়াছেন। যায়িদ ইবৃন আসলাম (র) হইতে 
মালিক (র)-এর | .. ৮৬ 4৫ ১০০১1 3৫1 তাফসীর প্রসংগে বর্ণনা করেন, আল্লাহ্‌ 
তা'আলা আয়াতে মানব সৃষ্টির পরবর্তী পর্যায়ের কথা প্রথম উল্লেখ করিয়াছেন এবং 
আসমান ও যমীনের সৃষ্টির কথা উল্লেখ করিবার পর তিনি মানব জাতির সৃষ্টির কথা 
উল্লেখ করিয়াছেন । ইরশাদ হইয়াছে £ 
০১৮ ১০০ SL 3515 
আল্লাহ্‌ তাআলা মানুষকে অর্থাৎ মানবজাতিকে আদী পিতা হযরত আদম (আ)-কে 
দিবার রস _ 
চিন date tenn WE জেন Mer ie Cane EOE 
' পুরুষের পিঠ এবং মহিলার বুক হইতে বাহির হয় ১/০৩ অর্থাৎ হযরত আদম 
(আ)-কে সৃষ্টি করিবার পর তাহাকে মযবুত ও সুঠাম করিলেন । 
8৬৯15 9০215 EAST 0২৯5 (5০ ১০ CDE 
আর তিনি উহার মধ্যে নিজের পক্ষ হতে রূহ্‌ ফুঁকিয়াছেন আর তোমাদের দিয়াছেন 
কর্ণ, চক্ষুও অন্তঃকরণ। 


Contents 


৭১২ তাফসীরে ইবনে কাছীর 


“তোমরা বহু কম তাহার কৃতজ্ঞতা প্রকাশ করিয়া থাক”। অর্থাৎ আল্লাহর দেওয়া 
এই সকল নিয়ামতের তোমরা বহু কম শুকুর করিয়া থাক । ভাগ্যবান ব্যক্তি হইল সে যে 
এ সকল নিয়মাত তাহার আনুগত্য ও ফরমারবদারীতে ব্যয় করিয়া থাকে। 


$ চে ৬77 |] শর্ট bd | এপ পতি কউ ও ক পাল 4০4৫ 
ভিত শিস ১৪৮৬৭ 
১, 77 DMD ARN 


১৯১৮4) 
৫ 2১. 5 টিটি 
১5858০১466৭ 
cous ft, 
১৯০৪৩ 


অনুবাদ £ (১০) উহারা বলে, আমরা মৃত্তিকায় পর্যবসিত হইলেও কি আমাদিগকে 
সাক্ষাত-কার অস্বীকার করে । (১১) বল, তোমরাদিগের জন্য নিযুক্ত মৃত্যুর ফিরিশ্তা 
তোমাদের প্রাণ হরণ করিবে, অবশেষে তোমরা তোমাদিগের প্রতিপালকের নিকট 
প্রত্যানীত হইবে । 
বলে £ ০১১:১3| ৮৪ (51125 151 আমাদের শরীর ও অংগ প্রতংগ যখন মাটির সহিত 
মিশিয়া যাইবে এবং উহা মাটির মধ্যে হারাইয়া যাইবে । 

৬৪৬৯ 815 ৪1 (015 ইহার পরও কি আমাদিগকে নতুন করিয়া সৃষ্টি করা হইবে? 
রা কিনে কারার 
অসম্ভব হইলেও আল্লাহ্‌র ক্ষমতার প্রেক্ষিতে ইহা মোটেই অসম্ভব নহে। তিনিই প্রথমবার 
তাহাদিগকে সৃষ্টি করিয়াছেন এবং এমন অবস্থায় তাহাদিগকে সৃষ্টি করিয়াছেন যখন 
তাহাদের কোন অস্বিত্ই ছিল না। তিনি অসীম শক্তির অধিকারী যখনই তিনি কোন বস্তুর 
অস্তিত্বের ইচ্ছা করেন তখন “কুন” বলিতেই উহা অস্তিত লাভ করে । 


০৪2 ০ পপ রে ০% ০০ 
১৬১৪৫ ১৫2১ (942 43 বস্তুত তাহারা তাহাদের প্রতিপালকের সাক্ষাৎকার 
অস্বীকার করে । অতঃপর আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 
44 085 | gall আছি 8595 Ui 


Contents 


সূরা আস্‌ সাজ্দা ৭১৩ 


তুমি বল, যেই মৃত্যুর ফিরিশৃতা তোমাদের জন্য নিযুক্ত করা হইয়াছে সেই 
তোমাদের প্রাণ হরণ করিবে । 

অত্র আয়াত দ্বারা প্রকাশ মৃত্যুর জন্য একজন নির্দিষ্ট ফিরিশৃতা রহিয়াছেন। সূরা 
ইব্রাহীমে হযরত বারা ইব্‌ন আযিব (র) হইতে বর্ণিত হাদীস দ্বারাও ইহা প্রকাশ । কোন 
কোন রিওয়ায়েত দ্বারা প্রকাশ, তাহার নাম আযরাঈল এবং ইহাই প্রসিদ্ধ । হযরত 
কাতাদাহ (র) কর্তৃক ইহা বর্ণিত, তাহার বহু সাহায্যকারী আছে। কোন কোন 
করিয়া থাকেন। এমন কি যখন রূহ শরীর হইতে কণ্ঠনালী পর্যন্ত পৌছিয়া যায়, তখন 
আযরাঈল উহা গ্রহণ করেন। 

মুজাহিদ (র) বলেন, or SAO wig Sf রা নন দেওয়া হয় 
ফলে উহা তাহার জন্য একটি তশ্তরীর ন্যায় হইয় যায় এবং অতি সহজেই যাহাকে 
ইচ্ছা তাহার প্রাণ কবয করিতে সক্ষম হয়। যুহাইর ইব্‌ন মুহাম্মদ (র) হযরত নবী করীম 
(সা) হইতে অনুরূপ হাদীস মুরসালরূপে বর্ণনা করিয়াছেন । হযরত ইবৃন আববাস (র) ও 
রিওয়ায়েতটি বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন আবু হাতিম (র) তাহার পিতা ..... জাফরের পিতা মুহাম্মদ (র) হইতে বর্ণিত। 
তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ সো) একজন আনসারী সাহাবীর মাথার কাছে মালাকুল 
মাউতকে দেখিতে পাইয়া বলিলেন ৪ 


Gs 022 


tae ৫90 ala, 5,1 all ll U হে মালাকুল মাউত! আমার 
সাহাবীর প্রতি কোমল আচরণ করিবে। সে একজন মু'মিন। তখন মালাকুল মাউত 
বলিলেন, হে মুহাম্মদ (সা)! আপনার চিন্তার কোন কারণ নাই । আপনি সন্তুষ্ট হউন এবং 
চক্ষু শীতল করুন। আমি প্রত্যেক মু'মিনের সহিত কোমল ব্যবহার করিয়া থাকি । 
আপনি জানিয়া রাখুন, পৃথিবীর জলে স্থলে প্রত্যেক কীচাপাকা ঘরে আমি প্রত্যহ পাঁচবার 
করিয়া নিরীখ করিয়া দেখিয়া থাকি, এমন কি তাহাদের ছোট বড় সকলকে আমি 
তাহাদের নিজ সত্তা অপেক্ষাও অধিক ভাল জানি । আল্লাহ্র কসম । হে মুহাম্মদ! যাবৎ না 
আল্লাহ্‌ আমাকে হুকুম করেন আমি একটি মশার প্রাণও কবয করিতে সফল হইতে পারি 
না। জা‘ফর (র) বলেন, হযরত আজরাঈল (আ) সালাতের সময় মানুষকে খুব নিরীখ 
করিয়া দেখেন । যখন তিনি তাহাদের নিকট মৃত্যুকালে উপস্থিত হন, তখন যদি লোকটি 
নিয়মিত সালাত পড়িয়া থাকে তবে ফিরিশ্তা তাহার নিকটবর্তী হন এবং শয়তানকে 
বিতাড়িত করেন এবং এ অবস্থায় তাহাকে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ'-এর 
তালকীন করেন। 


ইব্‌ন কাছীর___৯০ (৮ম) 


Contents 


৭১৪ | তাফসীরে ইবনে কাছীর 


আব্দুর রাজ্জাক (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন মুসলিম (র) ..... মুজহিদ রে) হইতে 
বর্ণিত। তিনি বলেন, পৃথিবীর প্রত্যেক কাচা পাকা ঘরে এবং গ্রাম ও শহরের প্রত্যেক 
বাড়ীতে “মালাকুল মাউত’ প্রতি দিন দুইবার করিয়া দৃষ্টিপাত করেন। কা'ব আহবার (র) 
বলেন, আল্লাহর কসম! পৃথিবীর যে কোন বাড়ীতে মানুষ বসবাস করে “মালাকুল মাউত’ 
উহার প্রত্যেক বাড়ীর দ্বারে সাতবার দণ্ডায়মান হন, তিনি দেখিতে থাকেন যে এ ঘরে 
এমন কেহ কি আছে যাহার রূহ কবয করিবার জন্য তিনি আদিষ্ট হইয়াছেন। 
৮৮৮%৮৮৭৮৮০দ 
১১ ৮৯১০ MT 2 অতঃপর তোমাদের কবর হইতে উঠিবার দিনে 
চা আনল বিমা দার তা তার তির বিৰ 
প্রত্যাবর্তন করা হইবে । 


88578 & ১2 52 পর ১৮5 Bi Led 

২১১ ০১৬৭১৪১1959 ৩৪০ ১৬১ 25 
LASTS didi ALA AA AA ছাট 
‘59১১৯ 01 ৩৬০ an ১৯১৪ Laas ১১৯০ 


১৮০৮5০৮5৫6৩ LS AAAS st 
৬৫ ০৯৭ 3৮ ৩০১ ২০৯৮৪ ০5 কে) 5৯৯১০ 


পর শর ৫ wb পার্টি তি 


al pp nh ০৭ AS 
AONE NA 
1৯১৩৩ ৫ ১৬০৪০০৪০০০৫ ০1৯5৯ 04 
2 


od ir দে ales ০ 


অনুবাদ ঃ (১২) এবং হায়! তুমি যদি দেখিতে যখন অপরাধীরা তাহাদিগের 
প্রতিপালকের সন্মুখে অধোবদন হইয়া বলিবে, হে আমাদিগের প্রতিপালক! আমরা 
প্রত্যক্ষ করিলাম ও শ্রবণ করিলাম, এখন তুমি আমাদিগকে পুনরায় প্রেরণ কর, 
আমরা সৎকর্ম করিব । আমরা তো দৃঢ়বিশ্বাসী । (১৩) আমি ইচ্ছা করিলে প্রত্যেক 
ব্যক্তিকে সৎপথে পরিচালিত করিতাম । কিন্তু আমার এই কথা সত্য । আমি নিশ্চয়ই 
জিন্‌ ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করিব । (১৪) তবে, তোমরা শাস্তি আস্বাদন 
কর. কারণ, আজিকার এই সাক্ষাৎকারের কথা তোমরা বিস্মৃত হইয়াছিলে। আমিও 
তোমাদিগকে বিস্মৃত হইয়াছি। তোমরা যাহা করিতে তজ্জন্য তোমরা স্থায়ী শাস্তি 
ভোগ করিতে থাক। 


ঞ 


Contents 


সূরা আস্‌ সাজ্দা ৭১৫ 


তাফসীর £ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তাআলা কিয়ামত দিবসে মুশরিকদের যে 
অসহায় অবস্থার সৃষ্টি হইবে উহার উল্লেখ করিয়াছেন। তাহারা যখন কিয়ামত দিবসের 
ভয়ার্ত অবস্থা প্রত্যক্ষ করিবে এবং আল্লাহর সম্মুখে লাঞ্চিতাবস্থায় মাথনত করিয়া 
দণ্ডায়মান হইবে, তখন তাহারা বলিবে £ 
(১০, (2০9 (রি) হে আমাদের প্রতিপালক! আমরা প্রত্যক্ষ করিয়াছি। 
অর্থাৎ আমরা এখন আপনার কথা শ্রবণ করিলাম এবং আপনার এ আদেশ পালন করিব। 
যেন অন্যত্র ইরশাদ হইয়াছে 8 ৮১১৯০ ১৬:১০:19 4! “যেই দিন তাহারা 
আমার সম্মুখে উপস্থিত হইবে তখন তাহারা খুব শ্রবণ করিবে, খুব প্রত্যক্ষ করিবে” । 
যখন তাহারা দোযখে প্রবেশ করিবে তখন তাহারা নিজেরাও নিজেদের ভতসনা করিবে । 
তাহারা বলিবে 8 ১০০11 ০০155 CK Cs ৪৮১ sl ai EE 

“যদি আমরা শ্রবণ করিতাম কিংবা বুঝিতাম তবে আমরা দোযখবাসীদের অর্তভূক্ত 
হইতাম না’। এখানে ও তাহাদের অনুরূপ কথা উল্লেখ করা হইয়াছে £ 

১০,৪ ১০০০ (০১০1 5, হে আমাদের প্রতিপালক! আমরা প্রত্যক্ষ 
করিয়াছি ও শ্রবণ করিয়াছি অতএব আপনি আমাদিগকে পুনরায় পৃথিবীতে ফিরাইয়া 
দিন। ১৬০৪৬ | ২1০ ২৯; আমরা পৃথিবীতে গমন করিয়া সৎকর্ম করিব । 
আমরা দৃঢ় বিশ্বাস করিলাম যে, আপনার প্রতিশ্রুতি সত্য ও আপনার সাক্ষাৎকার সত্য । 
কিন্তু আল্লাহ্‌ তা“আলা জানেন যে, যদি তিনি তাহাদিগকে পৃথিবীতে ফিরাইয়া দেন, তবে 
তাহাদের আমলের কোন পরিবর্তন ঘটিবে না, তাহারা পুনরায় পূর্বের ন্যায় অসৎকর্ম 
করিবে । আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করিবে ও তাহার প্রেরিত রাসূলগণের বিরোধিতা 
করিবে ও তাহাদিগকে অমান্য করিয়া চলিবে ৷ অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 

CSU CEG YS TE CS LE inl le Iya 3৪৯ 3 

হায়! যদি তুমি এ সময়ের অবস্থা প্রত্যক্ষ করিতে যখন তাহাদিগকে দোযখে নিক্ষেপ 
করা হইবে তাহারা তখন বলিবে, হায়! যদি আমাদিগকে পুনরায় পৃথিবীতে ফিরাইয়া 
দেওয়া হয় তবে আর আমরা আমাদের প্রতিপালকের আয়াতসমূহ অস্বীকার করিব না। 

১০৯১ < 0৮১53 (০৮, 919 আর আমি ইচ্ছা করিলে. অবশ্যই আমি প্রত্যেককে 
সঠিক পথে পরিচালিত করিতাম। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 


০6 92742 


(১০2৫6 ০১%। 5৪ ১০ ০০১ এও রর 
“তোমার প্রতিপালক ইচ্ছা করিলে পৃথিবীর সকলেই ঈমান আনিত” । 
ECA HE ETT is 2 ১০ 181 5 247 


Contents 


৭১৬ তাফসীরে ইবনে কাছীর 


কিন্তু আমার এই কথা নির্ধারিত যে, আমি অবশ্যই জিন্‌ ও মানুষ দ্বারা জাহান্নাম 
পরিপূর্ণ করিব। তাহাদের আবাস হইতে জাহান্নাম, উহা হইতে কোনক্রমেই তাহাদের 
রক্ষা পাইবার উপায় নাই । তাহাদের আর কোন আশ্রয়স্থল নাই । আল্লাহ্‌ তাআলার 
মহান দরবারে আমরা ইহা হইতে আশ্রয় প্রার্থনা করিতেছি । 

3১ ny, ৭8] 5১ ১১1,555 এ সকল অপরাধীদিগকে ধমক প্রদান 
করিয়া বলা হইবে, তোমরা এই শাস্তি ভোগ কর। কারণ তোমরা ইহা অস্বীকার 
করিয়াছিলে ও কিয়ামত দিবসকে অসম্ভব মনে করিয়াছিলে এবং এই দিনের সাক্ষাৎকার 
বিস্মৃত হইয়াছিলে। অর্থাৎ যাহারা বিস্থৃত হইয়া যায়, তোমাদের আচরণ ছিল তাদের 
আচারণতুল্য । 

৫১:০১ (| অতএব তোমাদের সহিত আমূর আচরণও বিস্মৃত ব্যক্তির আচরণের 
অনুরূপ হইবে। বস্তুত আল্লাহ্‌ তো কিছুই ভুলিয়া যান না আর কোন বস্তু তাহার নিকট 
হইতে হারাইয়াও যায় না। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 

Le AEE তোমরা যেমন বিস্মৃত 
হইয়াছিলে আজ আমিও তোমাদিগকে বিসৃত হইব। 

051755৮6৮০2 ১1২ ১13 ০ ১3959 আর তোমরা স্বীয় কুফর ও 
অবাধ্যতার কারণে স্থায়ী শান্তি ভোগ কর। অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 


চদার Ea sta MGA Hl Sai 
02135 YAS 5 
“তাহারা উহার মধ্যে (দোযখের মধ্যে) ফুটন্ত পানিও পুঁজ ব্যতিত কোন ঠাণ্ডা ও 
পানীয় বস্তুর আস্বাদন গ্রহণ করিতে পারিবে না । আমি তাহাদের শাস্তিই বৃদ্ধি করিব” । 


Pol 242 ১৫০ ১2 Loos & 977 
1৯৮--৮914০০৭ 12১৮ 415 219 ০৯৮০ bash ০০৪ ৬06 


শর রে & ডা লী & টি টা 
"০১৪১ LS 3 nts dos 
নি Lic ৮ ০১০5০ $ Sh SS ০ পাপা 


3 45> A Ur la) ৬৯০৮৮ ৬৭55 ০7 


সিন > ACAI ৮৩ 


Contents 


সূরা আস্‌ সাজ্দা ৭১৭ 


2 জা 2 এ ঠা se 


4১৮৭৮৯০০৮৩০ AAAS ১ 


টির টার 
'১১৯১195 

অনুবাদ $£ (১৫) কেবল তাহারাই আমার নির্দশনাবলী বিশ্বাস করে যাহারা 
উহার দ্বারা উপদিষ্ট হইলে সিজদায় লুটাইয়া পড়ে এবং তাহাদিগের প্রতিপালকের 
সপ্রসংশায় পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না । (১৬) তাহারা 
শয্যা ত্যাগ করিয়া তাহাদিগের প্রতিপালককে ডাকে আশায় ও আশংকায় এবং আমি 
তাহাদিগকে যে রিযক দান করিয়াছি উহা হইতে তাহারা ব্যয় করে। (১৭) কেহই 
জানে না তাহাদিগের জন্য নয়নপ্রীতিকর কি লুক্কায়িত রাখা হইয়াছে তাহাদিগের 
কৃতকর্মের পুরস্কার স্বরূপ । 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ ১503.১ ১-*১3।-০১| আমার আয়াত 
সমূহের প্রতি কেবল তাহারাই বিশ্বাস করে 1 ..1১১১$:1১১৫১131 3 
যাহাদিগকে উহা দ্বারা উপদেশ করা হইলে তাহারা সিজ্দায় অবনত হয়। অর্থাৎ তাহারা 
উহা লক্ষ্য করিয়া শ্রবণ করে এবং কথায় ও কর্মে উহার অনুসরণ করিয়া চলে। 

£4239 ৮.৯১1১৯০১৭১আর তাহারা তাহাদের প্রতিপালকের প্রশংসার সহিত 
তাহার পবিত্রতা ঘোষণা করে এবং আল্লাহর আয়াতসমূহের অনুসরণ করিতে তাহারা 

ংকার করে না। যেমন মূর্খ পাপাচারী কাফিররা অহংকার করিয়া থাকে । ইরশাদ 
হইয়াছে ঃ 

-০৪৯৯।১ ৯ 391৯5255455 05 ৩৩89০ SAO 

“যাহারা অহংকার করিয়া আমার ইবাদত হইতে বিরত থাকে, অচিরেই তাহারা 
লাঞ্চিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করিবে” । অতঃপর ইরশাদ হইয়াছে ঃ 
তাহাদের প্রতিপালককে ডাকে । অর্থাৎ তাহারা ন্দ্রা বর্জন করিয়া, নরম বিছানা ত্যাগ 
করিয়া তাহাজ্জুদের সালাত আদায় করে । 

হযরত মুজাহিদ ও হাসান রে) বলেন ৪ alsa ০৫২০৯ ৪৪৯১০ এর 
উদ্দেশ্য তাহাজ্জুদের সালাতের উদ্দেশ্যে শয্যা ত্যাগ করা। হযরত আনাস (রা) 
ইকরিমাহ, মুহাম্মদ ইব্‌ন মুনকাদির, আবু হায়িম ও কাতাদাহ (র) হইতে বর্ণিত তাহারা 


Contents 


৭১৮ তাফসীরে ইবনে কাছীর 


বলেন, আলোচ্য আয়াতে মাগরিব ও এশার মধ্যবতী সময়ের সালাত বুঝান হইয়াছে। 
হযরত আনাস (রা) হইতে বর্ণিত, এশার সালাতের জন্য প্রতিক্ষায় থাকা । ইহাই 
রী TL OSE ইহা বর্ণনা করিয়াছেন, 

যাহ্হাক (র) বলেন, ফজর ও এশার সালাত জামা“আত সহকারে আদায় করা আয়াত 
দ্বারা এই বিষয়ই বুঝান হইয়াছে। 

6516: 90২৩১ ag ১১: তাহারা স্বীয় প্রতিপানককে শান্তির আশংকায় এবং 
সাওয়াব ও বিনিময়ের আশায় ডাকে ১৪%, 4570 ০ আর তাহাদিগকে আমি 
যেই রিযক দান করিয়াছি উহা হইতে ব্যয় করে। তাহারা এমন সকল নেক্কাজও করে 
যাহার সম্পর্ক কেবল তাহাদের নিজ সত্তার সহিত জড়িত আর এমন নেক্‌কাজও করে 
যাহার সম্পর্ক অন্যের সহিত রহিয়াছে। এই সকল আল্লাহর পেয়ারা বান্দগণের মধ্যে 
সর্বাপেক্ষা অগ্রগামী ও উত্তম হইলেন মানবকূল শ্রেষ্ঠ ইহ-পরকালের গৌরব হযরত 
মুহাম্মদ রাসূলুল্লাহ্‌ সো)। হযরত আব্দুল্লাহ ইব্‌ন রাওয়াহা (রা) তাহার স্বরচিত কবিতায় 
এই বাস্তবকে তুলিয়া ধরিয়াছেন। 
blll ta ৪১১৯ Sil 4 বব ৬125 4111 059 0১8৩ 
CII 05 01 ১ ৬৮ 42 ক (215 5 alist 
LAM ৩৫১৫০৮114৪৮] 151 ক 48155 ০৪ is A 93 

“আমাদের মধ্যে আল্লাহর রাসূল বিদ্যমান, যিনি অতি প্রতৃষ্যেই তাহার পবিত্র 
কিতাব পাঠ করেন। গুমরাহীর চরম অন্ধকারের পরে তিনি আমাদিগকে হেদায়েতের 
আলো দেখাইয়াছেন। এখন আমাদের অন্তঃকরণ এই বিষয়ে নিশ্চিত যে, তিনি যাহা কিছু 
বলিয়াছেন উহা ঘটিবেই । রাত্রিকালে যখন মুশরিকরা গভীর নিদ্রায় বিভোর থাকে তখন 
তিনি শয্যাত্যাগ করিয়া আল্লাহ্র দরবারে সিজ্দায় লুটাইয়া থাকেন।” 

ইমাম আহমাদ (র) বলেন, রাওহ ও আফ্ফান (র) ..... হযরত আব্দুল্লাহ ইব্‌ন 
মাসউদ রে) হইতে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, “আল্লাহ 
তা'আলা দুই ব্যক্তির প্রতি বড়ই সন্তুষ্ট । এক ব্যক্তি হইল সে যে রাত্রিকালে মধুর ন্দ্বা 
ত্যাগ করিয়া আশায় ও আশংকায় সালাতে দণ্ডায়মান হয় । আর দ্বিতীয় ব্যক্তি হইল সে 
যেই ব্যক্তি আল্লাহর রাহে যুদ্ধে লিপ্ত ছিল। কিন্তু যুদ্ধ করিতে করিতে শুত্রু দ্বারা পরাজিত 
' হলো । কিন্ত পরাজয়ের পর পলায়নের কারণে আল্লাহ্‌ অসন্তুষ্ট হইবেন ভাবিয়া আশা 
বুকে বাঁধিয়াও শংকিত হইয়া সে পুনরায় শত্রুর মুখামুখী হইল । এবং রক্তপাত ঘটাইয়া 
শাহাদাত বরণ করিল। তখন আল্লাহ্‌ তা'আলা তাহার ফিরিশ্তাগণকে বলেন, 
ফিরিশ্তাগণ! তোমরা আমার এই বান্দার প্রতি দৃষ্টিপাত কর যে, কেবল আশা ও 


Contents 


সূরা আস্‌ সাজ্দা ৭১৯ 


আশংকা করিয়া শাহাদাত বরণ করিল। ইমাম আবূ দাউদ রে) ‘জিহাদ’ অধ্যায়ে মুসা 
ইবৃন ইসমাঈল সূত্রে হাম্মাদ ইব্‌ন সালামাহ (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমাদ (র) বলেন, আব্দুর রাজ্জাক (র) ..... মু'আয ইব্‌ন জাবাল (রা), 
হইতে বর্ণিত। তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ্‌ (সা) এর সহিত এক সফরে 
ছিলাম । এক দিন প্রতৃষ্যেই আমি তাহার নিকট দিয়াই চলিভেছিলাম, এমন সময় 
তাহাকে আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি, আমাকে এমন শিক্ষা দিন, যাহা দ্বারা 
আমি বেহেশতে প্রবেশ করিতে সক্ষম হই এবং দোযখ হইতে দূরে থাকিতে পারি । তিনি 
যাহার জন্য সহজ করিয়া দেন তাহার জন্য জন্য সহজ । আর সে কাজ হইল, আল্লাহর 
ইবাদত করিবে, তাহার সহিত শরীক করিবে না। সালাত কায়েম করিবে । যাকাত 
আদায় করিবে । মাহে রামযানের সাওম পালন করিবে ও হজ্জ করিবে । অতঃপর তিনি 
বলিলেন, কল্যাণের দ্বার সমূহের কথা কি তোমাকে বলিয়া দিব না? আর তাহা হইল, 
(১) সাওম ঢাল সরূপ, (২) সাদাকা গুনাহর অগ্নি নির্বাপিত করে । (৩) মধ্যরাত্রে সালাত 
আদায় করা । অতঃপর তিনি পাঠ করিলেন £ 

তানি Castel 2 রা ৮৯৮১০1১০৫০৬ (৯352 

অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, আমি কি তোমাকে দীনের চূড়া ইহার স্তম্ভ ও 
ইহার শিখর কি উহা বলিয়া দিব? আমি বলিলাম, জী হা, ইয়া রাসূলাল্লাহ্‌! তিনি 
বলিলেন, দীনের চূড়া হইল ইসলাম, ইহার স্তন্ত হইল সালাত ও ইহার শিখর হইল 
আল্লাহর রাহে জিহাদ করা । জিহাদের মাধ্যমেই দীন সর্বোচ্চ মর্যাদা লাভ করে । অতঃপর 
রাসূলুল্লাহ্‌ সো) বলিলেন ৪ ইহা কি আমি তোমাকে বলিয়া দিব না যাহা দ্বারা এই সকল 
বিষয়ের উপর নিয়ন্ত্রণ লাভ করা যায়। আমি বলিলাম, অবশ্যই, হে আল্লাহর রাসূল । 
তখন তিনি স্বীয় জিহবা ধরিয়া বলিলেন, 1৯ ০412 ২ তুমি এই ছোট্ট অংগটিকে 
নিয়ন্ত্রণ কর। অতঃপর আমি জিজ্ঞাসা করিলাম ইয়া রাসূলান্নাহ! আমাদের কথার 
কারণেও কি আমাদিগকে পাকড়াও করা হইবে? তিনি বলিলেন ঃ 


১11৬৯৬৯০৪1০ ১041 ৪ US day a al এ sll 
- ৮8১০1 ১০০০০ 
“তোমার মাতা পুত্রের শোকে শোকাতুর হউক! মানুষকে কেবল তাহাদের মুখের 
কথাই তো দোযখে উপুড় করিয়া নিক্ষেপ করা হইবে । ইমাম, তিরমিযী, নাসাঈ ও ইব্‌ন 
মাজাহ (র) মামার (র) হইতে বিভিন্ন সূত্রে তাহাদের সুনান গ্রন্থে ইহা বর্ণনা 
করিয়াছেন। ইমাম তিরমিযী (র) ইহাকে হাসান সহীহ বলিয়া মন্তব্য করিয়াছেন । ইব্‌ন 


Contents 


৭২০ | তাফসীরে ইবনে কাছীর 


জরীর (র) ও শু“বা (র)-এর সূত্রে হইতে বর্ণনা করেন, তিনি বলেন, উরওয়াহ ইব্‌ন 
যুবাইর (র) ..... হযরত মু'আয ইব্‌ন জাবাল (রা) হইতে বর্ণনা করিতে শুনিয়াছি। তিনি 
বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে বলিলেন ঃ 
all... Lally হল] ১৪৯ oll 515 4119) ২ 
হে মু‘আয! আমি কি তোমাকে কল্যাণের দ্বার সমূহের কথা বলিয়া দিব না? সাওম 
ঢাল সরূপ, সাদাকা পাপের কাফ্ফারা হইয়া যায়। আর তৃতীয় বস্তু হইল মধ্য রাত্রে 
সালাতের জন্য আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়া । অতঃপর তিনি পাঠ করিলেন ঃ 


ইব্‌ন জরীর (র) সাওরী (র) হযরত মু'আয (র) সূত্রে রাসূলুল্লাহ্‌ (সা) হইতে 
অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জরীর (র) আমাশ (র) হইতে মারফুরূপে অনুরূপ 
বর্ণনা করেন। ইব্‌ন জরীর (র) হাম্মাদ ইব্‌ন সালামাহ (র) সূত্রে নবী করীম (সা) হইতে 
₹৯-১০]। ১০৫০১ ৪১5 এর তাফসীর প্রসংগে বর্ণনা করিয়াছেন যে তিনি 
বলেন এই আয়াতে রাত্রিকালে বান্দার সালাত পড়ার কথা উল্লেখ করা হইয়াছে। 

ইব্‌ন আবু হাতিম (র) বর্ণনা করেন, আহমাদ ইব্‌ন সিনান ওয়াসিতী (র) ..... 
হযরত মআয ইব্‌ন জাবাল (র) হইতে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
সহিত তাবৃকএ শরীক ছিলাম । এক সময় তিনি আমাকে বলিলেন, তুমি ইচ্ছা করিলে, 
আমি তোমাকে কল্যাণের দ্বারসমূহ সম্পর্কে অবহিত করিব, আর উহা হইল, সাওম ঢাল 
স্বরূপ, সাদাকা, ইহা গুনাহর অগ্নি নির্বাপিত করে । আর মধ্যরাত্রে সালাত আদায় করা । 
হাতিম (র) বলেন, আমার পিতা ..... আস্মা বিনতে ইয়াযীদ (র) হইতে বর্ণিত। তিনি 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 
০০,০০০ 0৫৩ (5 ৮৮০ EAL ১৩১ ০১১৪১। ৩1931 4111 exces 

011... 

আল্লাহ্‌ পূর্ববর্তী ও পরবর্তী সকল মাখলুক যখন কিয়ামত দিবসে একত্রিত করিবেন 
কিয়ামত দিবসে একত্রিত করিবেন তখন একজন ঘোষক উচ্চস্বরে ঘোষণা দিবেন যাহা 
সমস্ত সৃষ্টি জীব শ্রবণ করিবে । ঘোষক বলিবে, এই ময়দানের সকলেই আজ ইহা 
জানিতে পারিবে যে, সম্মানিত ব্যক্তি কে? অতঃপর ঘোষক পুনরায় ঘোষণা করিবে, 
যাহারা তাহাজ্জুদণ্ডযার ছিল যাহারা শয্যা ত্যাগ করিয়া আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হইত, 
তাহারা যেন এখন উঠিয়া দাড়ায় । এই ঘোষণার পর তাহারা দণ্ডায়মান হইবে। কিন্তু 


Contents 


সূরা আস্‌ সাজ্দা ৭২১ 
তাহাদের সংখ্যা হইবে নগন্য । বায্যার (র) বলেন, আব্দুল্লাহ ইব্‌ন শাবীব (র) ..... 


হযরত বিলাল (রা) হইতে বর্ণিত । তিনি বলেন ঃ ৮৯৮4৯] ১০ (৫2৬৯ এসি 
১11... যখন অবতীর্ণ হইল তখন আমরা মাগরির হইতে এশা পর্যন্ত অপেক্ষা করিতাম 


আর কিছু সাহাবায়ে কিরাম এ সময় সালাত ও আদায় করিতেন । 

৮1 2৮৪ ১০৫৫1 (8৯0০৮445105 9৪ কেহ ইহা জানে না যে তাহার 
জন্য চক্ষু শীতলকারী কি বস্তু লুক্কায়িত রহিয়াছে। অর্থাৎ বেহেশতের মধ্যে স্থায়ী নিয়ামত 
সমূহের এবং এ আস্বাদনের মর্যাদা কেহ জানে না তাহারা যেমন গোপনে গোপনে 
আল্লাহর ইবাদত করিয়াছিল । অনুরূপভাবে পূর্ণ বিনিময় দানের জন্য আল্লাহ্‌ তাদের জন্য 
এইরূপ বিনিময় হওয়াই বাঞ্ছিত। হযরত হাসান বাসরী রে) বলেন, কিছু লোক তাহাদের 
আমল গোপন রাখিয়াছিল। অতএব আল্লাহ্‌ তা'আলা ও তাহাদের আমলের বিনিময় 
গোপন রাখিয়াছেন, যাহা কোন চক্ষু দেখে নাই, আর কোন অন্তরে উহার কল্পনাও আসে 
নাই । এই বাণীকে ইব্‌ন আবু হাতিম (র) বর্ণনা করিয়াছেন। 

ইমাম বুখারী (র) আলোচ্য আয়াতের তাফসীর প্রসংগে বর্ণনা করেন, আলী ইব্‌ন 
আব্দুল্লাহ (র) ..... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
ইরশাদ করিয়াছেন, আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 
০1০ ১০১৩ 95৫৮৭ ৩৬) 4510 ৩৪ 90০ ০৮৭ glial ০০৯০1 

টির 

“আমার বান্দাগণের জন্য আমি এমন বস্তু প্রস্তুত করিয়া রাখিয়াছি, যাহা কোন চক্ষু 
প্রত্যক্ষ করে নাই, কোন কর্ণ শ্রবণ করে নাই এবং মানুষের অন্তরে উহার কল্পণাও 
করিতে পারে নাই” । হযরত আবু হুরায়রা (রা) হাদীসটি বর্ণনা করিয়া বলেন, ইহার 
সমর্থনে ইচ্ছা হইলে এই আয়াত পাঠ কর £ 

- 011 ১. Sl 2১5 ১০1৫1 ০৮১ 0185 5993 

ইমাম বুখারী (র) আরো বলেন, সুফিয়ান (র) ..... আবু হুরায়রা (রা) হইতে 
বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্‌ তা'আলা অনুরূপ ইরশাদ করিয়াছেন। ইমাম মুসলিম ও 
তিরমিযী (র) সুফিয়ান (র) হইতে উক্ত সনদে হাদীসটি বর্ণনা করিয়াছেন 

ইমাম বুখারী রে) আরো বলেন, ইসহাক ইবৃন নস্র (র) ..... হযরত আবু হুরায়রা 
(রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন, আল্লাহ্‌ তাআলা 
ইরশাদ করেন ৪ “আমি আমার বান্দাগণের জন্য এমন বস্তু প্রস্তুত করিয়া রাখিয়াছি যাহা 
কোন চক্ষু প্রত্যক্ষ করে নাই। কোন কর্ণ শ্রবণ করে নাই এবং কাহার কল্পণায়ও আসে 
নাই ইহা আল্লাহ্র এক বিশেষ ভাণ্ডার যাহা সম্পর্কে কেহ অবগতি লাভ করিতে পারে 
নাই । অতঃপর তিনি পাঠ করিলেন £ 
ইব্‌ন কাছীর ৯১ (৮ম) 


Contents 


৭২২ _ তাফসীরে ইবনে কাছীর 


৩0214 জনিত ১০ ২ ie pt এ (1৮525 93 
আবু মু'আবিআহ (র) বলেন, আ'মাশ (র) সূত্রে আবূ সালিহ রে) হইতে বর্ণনা 
করেন, হযরত আবূ হুরায়রা রো) এখানে ০৪1 ৩1,5 পাঠ করিতেন। এই সূত্রে কেবল 
ইমাম বুখারী (র)-ই হাদীসটি বর্ণনা করিয়াছেন । 
ইমাম আহমাদ (র) বলেন, আব্দুর রাজ্জাক (র) ..... নার দারা 2 
হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ 
০৫ ৯০০3 3৩ 3৬০৮০ ০০/41/০০০৬ ছা এ 4111 ৩ 
পা As 
ইমাম বুখারী (র) ও মুসলিম আব্দুর রাজ্জাক (র)-এর সূত্রে হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। ইমাম তিরমিযী এবং ইব্‌ন জরীর (র) ইহা আব্দুর রহীম ইব্‌ন সুলায়মান 
(র) ..... আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ (সা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন । 
ইমাম তিরমিযী (র) হাদীসটি সম্পর্কে ‘হাসান সহীহ’ বলিয়া মন্তব্য করিয়াছেন । 
হাম্মাদ ইবৃন সালমাহ (র) ..... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন, 
হাম্মাদ (র) বলেন, আমার ধারণা হযরত আবু হুরায়রা (রা) নবী করীম (সো) হইতে 
বর্ণনা করিয়াছেন । তিনি বলেন ৪ 
(০৪ 442 ০৮6 9 হয 2১০0 30৭2 তি এলি ই 0৯5 ৮, 
৯২০ অপি 515 ০৮৮৯ 23 ০০৮০৪ 93 25 0 ০৪০ 2 LA 
“যে ব্যক্তি বেহেশতে প্রবেশ করিবে সে সুখী হইবে, তাহার কোন দুঃখ হইবে না, 
তাহার পরিধেয় বস্ত্র পুরাতন হইবে না, তাহার যৌবন শেষ হইবে না। বেহেশতে তাহার 
জন্য এমন সকল নিয়ামত হইবে যাহার কোন চক্ষু প্রত্যক্ষ করে নাই, কোন কর্ণ শ্রবণ 
করে নাই, আর কোন মানুষ উহার কল্পণাও করিতে পারে নাই। হাসীসটি ইমাম মুসলিম 
(র) হাম্মাদ ইব্‌ন সালামাহ (র) হইতে উপরোল্লেখিত সূত্রে বর্ণনা করিয়াছেন । | 
ইমাম আহমদ (র) বলেন, হারূন (র) ..... সাহ্‌ল ইব্‌ন সা'দ সাঈদী (রা.) হইতে 
বর্ণিত। তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর এক মজলিসে উপস্থিত ছিলাম 
তিনি তখন বেহেশতের বর্ণনা দিতেছিলেন, অবশেষে তিনি বলিলেন ৪ 


- ১০ এখও ৪15 ১৯ 23 ০৪০৮৭ SY ol ০৯৪ ই 0০ (23 
“বেহেশতের মধ্যে এমন নিয়ামত রহিয়াছে যাহা কোন চক্ষু প্রত্যক্ষ করে নাই কোন 
কর্ণ শ্রবণ করে নাই। আর কোন মানুষ উহার কল্পনাও করিতে পারে নাই” । অতঃপর 
তিনি পাঠ করিলেন ৪ (৯৯11০ ৮৫২ ০31৯5 হাদীসটি ইমাম মুসলিম (র) 
তাহার সহীহ গ্রন্থে হারুন ইব্‌ন মারুফ ও হারূন ইব্‌ন সাঈদ (র) হইতে বর্ণনা করিয়াছেন 
এবং উভয়ই শায়খ ইব্‌ন ওহব (র) হইতে অত্র সূত্রে বর্ণনা করিয়াছেন। 


Contents 


সুরা আস্‌ সাজ্দা ৭২৩ 


ইব্‌ন জরীর রে) বলেন, আব্বাস ইবৃন আবূ তালিব (র) ..... হযরত আবু সাঈদ 
খুদ্রী (রা) হইতে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ (সা) আল্লাহ্‌ রাব্বুল ইজ্জত হইতে ইরশাদ 
করিয়াছেন, তিনি বলেন, “আমি আমার নেক বান্দাগণের জন্য এমন সকল নিয়ামত 
প্রস্তুত করিয়া রাখিয়াছি, যাহা কোন চক্ষু প্রত্যক্ষ করে নাই, কোন কোন কর্ণ শ্রবণ করে 
নাই আর মানুষ উহা কল্পণাও করে নাই” । হাদীসটি আসহাবে সুনান বর্ণনা করেন নাই। 

ইমাম মুসলিম রে) তাহার সহীহ গ্রন্থে বলেন, ইব্‌ন আবূ উমর (র) ..... মুখীরা 
ইব্‌ন শু“বা (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করিয়াছেন ঃ 
একবার হযরত মুসা (আ) আল্লাহ্‌ তা'আলার নিকট জিজ্ঞাসা করিলেন, বেহেশতে 
ন্যুনতম মর্যাদা লাভ করিবে কে? আল্লাহ্‌ বলিলেন, সকল বেহেশতবাসীগণের বেহেশতে 
স্থান গ্রহণ করিবার পর যেই ব্যক্তিকে বেহেশতে দাখিল করা হইবে সেই হইবে ন্যুনতম 
মর্যাদার অধিকারী | তাহাকে বলা হইবে, তুমি বেহেশতে প্রবেশ কর । তখন সে বলিবে, 
হে আমার প্রতিপালক! সকল লোক তো তাহাদের স্থান অধিকার করিয়া লইয়াছে, 
তাহারা তাহাদের অংশ গ্রহণ করিয়াছে । এখন আমি কি উপায়ে বেহেশতে প্রবেশ করিব? 
তখন আল্লাহ্‌ তা“আলা বলিবেন,তুমি কি ইহাতে সন্তুষ্ট যে পৃথিবীর এক রাজার সম্রাজ্য 
পরিমাণ সাম্রাজ্যের তুমি অধিকারী হইবে? তখন সে বলিবে, হে আমার প্রতিপালক! 
আমি ইহাতে সন্তুষ্ট । আল্লাহ্‌ বলিবেন, তোমার জন্য আরো ইহার অনুরূপ, আরো ইহার 
অনুরূপ সাম্রাজ্য রহিয়াছে । পঞ্চমবারে সে বলিবে, হে আমার প্রতিপালক! আমি 
ইহাতেই সন্তুষ্ট । আমার আর প্রয়োজন নাই। তখন আল্লাহ্‌ বলিবেন, ইহার দশগুণ 
তোমার জন্য প্রস্তুত রহিয়াছে । সে বলিবে, আমার প্রতিপালক! আপনার দানে আমি 
সন্তুষ্ট । হযরত মূসা (আ) তখন আল্লাহ্‌ তা“আলাকে বলিলেন, বেহেশতের সর্বাপেক্ষা 
উচ্চ মর্যাদা লাভ করিবে কে? আল্লাহ বলিলেন, তাহারা হইল সেই সকল ভাগ্যবান লোক 
যাহাদের উচ্চমর্ধাদা দানের আমি সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি। সে মর্যাদা কোন চক্ষু দর্শন 
করে নাই ,কোন কর্ণ উহার কথা শ্রবণ করে নাই। কেহ উহার কল্পণাও করিতে পারে 
নাই । পবিত্র কুরআনের এই আয়াতে উহার উল্লেখ করা হইয়াছে ঃ 


- | ৪০৪ ০০৫ STC i ls এ 

ইমাম তিরমিযী (র) হাদীসটি হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন এবং 
তিনি ‘হাসান সহীহ’ বলিয়া মন্তব্য করিয়াছেন। কেহ কেহ শা‘বীর মাধ্যমে হযরত 
মুঘীরাহ (রা) হইতে বর্ণনা করিয়াছেন, কিন্তু মারফুরূপে রিওয়ায়েত করেন নাই । অথচ, 
মারফু হওয়াই অধিক বিশুদ্ধ । 

ইব্‌ন আবূ হাতিম রে) বলেন, জা’ফর ইব্‌ন মাদাইনী রে) ..... মুহাম্মদ আমির ইব্‌ন 
আব্দুল ওয়াহিদ (র) হইতে বর্ণিত। তিনি বলেন, আমার নিকট এই হাদীসটি পৌছিয়াছে 
যে, একজন বেহেশবাসী তাহার স্থানে সত্তর বৎসর অবস্থান করিবার পর একবার 


Contents 


৭২৪ তাফসীরে ইবনে কাছীর 


তাকাইয়া এক অতি সুন্দরী রমনী দেখিতে পাইবে । রমনী তাহাকে বলিবে, তোমার 
একটুখানি সংগ লাভ করা আমার ভাগ্যে হইবে কি? তখন লোকটি বলিবে, তুমি কে? 
রমনী বলিবে, আমি “মাযীদ’ এর অংশ । অতঃপর লোকিট এঁ রমনীর সহিত সত্তর বৎসর 
কাল সহঅবস্থান করিবে ইহার পর এ লোকটি পুনরায় আর একবার তাকাইয়া আরো 
অধিক সুন্দরী এক রমনী দেখিতে পাইবে । রমনী তাহাকে বলিবে, তোমার একটু সংগ 
লাভ করা আমার ভাগ্যে জুটিবে কি? সে তাহাকে জিজ্ঞাসা করিবে, তুমি কে? রমনী 
জবাব দিবে, এই আয়াতে আল্লাহ্‌ তাআলা যে চক্ষু শীতলকারী লুক্কায়ীত বস্তুর কথা 
উল্লেখ করিয়াছেন আমি তাহারই অংশ বিশেষ ইরশাদ হইয়াছ ৪ 


- ১551৮95০151 2851 (০5 205 9৪ 

ইবৃন লাহী“আহ (র) বলেন, আতা ইব্‌ন দীনার সূত্রে সাঈদ ইব্‌ন জুবাইর (র) হইতে 
বর্ণিত। তিনি বলেন, পৃথিবীর এক দিনের পরিমাণ সময়ে ফিরিশ্তাগণ বেহেশবাসীগণের 
নিকট তিনবার প্রবেশ করেন, আল্লাহর পক্ষ হইতে তাহারা এ সকল বস্তু তৃহফা হিসাবে 
লইয়া যান যাহা তাহাদের বেহেশতে নাই। এই সকল বস্তুর সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা 
el ৮৮৪ ০০১৫1 ০৮৯1 0০১8০ 5 I এর মধ্যে উল্লেখ করিয়াছেন। এ 
সকল ফিরিশ্ৃতাগণ তাহাদিগকে এই সংবাদও প্রদান করিবেন। যে আল্লাহ্‌ তাহাদের প্রতি 
সন্তুষ্ট | 

ইবৃন জরীর (রে) বলেন, সাহ্‌ল ইব্‌ন মূসা রাষী (র) ..... আবুল ইয়ামান ফাযারী (র) 
_ হইতে বর্ণিত তিনি বলেন £ 

- 011, ১1855 Cas (৯5 Lai হ৯05 কোঠা হী 2০ হা 
বেহেশতে একশত স্তর আছে। প্রথম স্তর হইল রৌপের স্তর উহার ভূমি রৌপ্যের 
উহার ঘরবাড়ীও রৌপ্যের, উহার পাত্রও রৌপ্যের এবং উহার মাটি হইল মিশ্‌ক এর। 
দ্বিতীয় স্তর হইল স্বর্ণের । উহার ভূমি মুক্তার, ঘরবাড়ী মুক্তার, উহার পাত্র ও মুক্তার 
তৈয়ারী এবং উহার মাটি মিশৃকের। অবশিষ্ট সাতানব্বইটি এমন যে উহা কোন চক্ষু 
কখনও প্রতক্ষ্য করে নাই, কোন কর্ণ শ্রবণ করে নাই আর কোন মানুষ কখনও উহার 
কল্পণাও করিতে পারে নাই। অতঃপর তিনি পাঠ করিলেন £ 


-৮421 5০৪ ১০ LD ০8510৮1০855 এ 
ইব্‌ন জরীর (র) বলেন, ইয়াকৃব ইব্‌ন ইব্রাহীম (র) ..... হযরত ইব্‌ন আব্বাস 
(রা) হইতে বর্ণিত। তিনি নবী করীম (সা) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি রুহুল আমীন 
হযরত জিবরীল (আ) হইতে বর্ণনা করেন, বান্দার গুনাহ ও নেকী উপস্থিত করা হইবে 
এবং এক অন্য হইতে কম হইবে । যদি একটি নেকীও অবশিষ্ট থাকে, তবে আল্লাহ্‌ 
বেহেশতে উহাকে প্রকাণ্ড করিবেন । রাবী বলেন, ইয়াযদাহ -এর 1কট উপস্থিত হইলে 


Contents 


সূরা আস্‌ সাজ্দা ৭২৫ 


তিনিও অনুরূপ রিওয়ায়েত করিলেন। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম নেকী কোথায় 
গেল? তখন তিনি এই আয়াত তিলাওয়াত করিলেন £ 
-11 -. eli 2 ১৯553 Se Ce LAT এজ চেক এখন 
“আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, এর মর্ম জিজ্ঞাসা করিলে, তিনি বলিলেন, বান্দা 
গোপনে কোন নেকআমল+করিয়া থাকে যাহা আল্লাহ্‌-ব্যতিত।আর-ঁকহ জানিতে পারে 
না। এমন বান্দাকে আল্লাহ্‌ তা'আলা কিয়ামতে গোপনে উহার (মন বিনিময় দান 
পারার পারার "হল 


পা সা শা 2 iP a AA 
১১৯০4 ১০৩৬৮ ৬০৪ 6০৮ ৩৬ 5 NA 
cP ৬৩৫5 Sn 


3 ss ০১৮৬০ ০০০৯ 1০91৯ 558 4 ১5 


Ao be at ND 


‘53০% 19) 


রি FAG os PF) a ১৮ 4 0 

1০৮ ৮৩ ৩ 19১1) 6৮95৮১09155) 9.1. 
DAD AAS Yaw ০৮ ৬ ০2৬০? ৬ Por $ ভর্তা তা ৬৯ $ ০৮৪ টি 
AS ০৩১৩] ৮০ 15295 Ad ১৫9 ৮1১০ ৬ 


শর & 7 ৮৯৫ 


০ 7 


৮5 ০০১), ১ ৯৯১) cli ৮৯:১০, 11 
BAAS ৫. 
"১৯৪০০ 


ন 
Ad A A ৬ তা 9 A ) টি He ৬ Ab AA 


OATES ১১ ০২ ১৩ ৩, YY 
পো ররর $& ০৯৪ 


টিটি রদ ন্যানির চিলি 
সমান নহে। (১৯) যাহারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাহাদিগের কৃতকর্মের 


Contents 


৭২৬ তাফসীরে ইবনে কাছীর 


ফলস্বরূপ তাহাদিগের আপ্যায়নের জন্য জান্নাতে হইবে তাহাদের বাসস্থান । (২০) 
এবং যাহারা পাপাচার করিয়াছে, তাহাদিগের বাসস্থান হইবে জাহান্নাম । যখনই 
উহারা জাহান্নাম হইতে বাহির হইতে চাহিবে, তখনই উহাদিগকে ফিরাইয়া দেওয়া 
হইবে উহাতে এবং উহাদিগকে বলা হইবে, যে অগ্নি শাত্তিকে তোমরা মিথ্যা বলিতে 
তোমরা উহা আস্বাদন কর । (২১) গুরুশাস্তির. পূর্বে উহাদিগকে:আমি অবশ্যই লঘু 
শাস্তি আস্বাদন করাইবা যাহাতে উহারা ফিরিয়া আসে । (২২) যে ব্যক্তি তাহার 
প্রতিপালকের নিদর্শনাবলী দ্বারা উপদিষ্ট হইয়া তাহা হইতে মুখ ফিরায় তাহার 
অপেক্ষা অধিক যলিম আর কে? আমি অবশ্যই অপরাধীদিগকে শাস্তি দিয়া থাকি। 
তাফসীর £ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা স্বীয় ইনসাফ ও মহানুভবতার উল্লেখ 
করিয়া বলেন যে, তিনি কিয়ামত দিবসে পূর্ণ ইনসাফ কায়েম করিবেন। সৎলোক ও 
পাপাচারী দিগকে সমান করিবেন না, যাহারা আল্লাহর নিদর্শনাবলীর প্রতি বিশ্বাস স্থাপন 
করিয়াছে এবং তাহার রাসূলগণের অনুসরণ করিয়া চলিয়াছে তাহারা এ সকল লোকের 
সমান হইতে পারে না যাহারা স্বীকার করে নাই এবং রাসূলগণকে অস্বীকার করে । যেমন 
অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ 
aes VT SES 85 01০. ১২১২২) orc 
AAS acl সি রিনি লিউ 19, ০//:৭। 
যাহারা পাপাচারে লিপ্ত রহিয়াছে তাহারা কি এই ধারণা পোষণ করিয়াছে যে, আমি 
তাহাদিগকে এ সকল লোকের সমান করিব, যাহারা ঈমান আনিয়াছে ও সৎকর্ম করে? 


তাহাদের জীবন ও মৃত্যু সমান। তাহারা যে ফয়সালা করিতেছে তাহা মন্দ, ভাল নহে। 
আরো ইরশাদ হইয়াছে ঃ 


০ * ০৮৪. ০ ৩ ০5৩০ ০ ॥ ৮ o 5 কল ose lt Logs sero 


এসকল লোক যাহারা ঈমান আনিয়াছে ও সৎকর্ম করে তাহাদিগকে পৃথিবীতে 
ফাসাদ সৃষ্টিকারীদের মত করিব কি? না কি মুত্তাকীগণকে পাপাচারীদের মত করিব? 
আরো ইরশাদ হইয়াছে ৪ 


- ০৮০5 ১01 ০৮৯০০ ৪৯০০ Y 


দোযখীরা ও বেহেশতবাসীগণ সমান হইতে পারে না" । আলোচ্য আয়াতে আল্লাহ্‌ 
নিন গজ 
আল্লাহ্‌ তা'আলা তাহাদের আমল অনুসারে শাস্তি ও পুরক্কার দান করিবেন । 


Contents 


সূরা আস্‌ সাজ্দা ৭২৭ 


আতা ইব্ন ইয়াসার ও সুদ্দী (র) বলেন, নি হত নই জানার 
(রা) ও উকবাহ ইব্‌ন আবু মু'আইত সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। এই কারণে তাহাদের 
হকুমও পৃথক পৃথক উল্লেখ করা হইয়াছে। ইরশাদ হইয়াছে 8 : 

all 1,12, 1551 55311 051 যাহারা আমার নির্দশনাবীর প্রতি বিশ্বাস 
স্থাপন করিয়াছে এবং ইহার. চাহিদাঃমুতাবিক. আমল. করিয়াছে! 8৮21 ৯ 
তাহাদের জন্য রহিয়াছে উদ্যানসমূহ: বাসস্থান হিসাবে। যেখানে বহু ঘরুবাড়ী-ও দালান 
কোঠা ও সুউচ্চ প্রাসাদ বিদ্যমান । 315 », লিউ পুরন ররর 
784৮ 

111 ১৯৩০৪ 15... "311 0513 আর যাহারা পাপাচার করিয়াছে আল্লাহ 
রাসূলের আনুগত্য ত্যাগ করিয়াছে "| ৯৪% তাহাদের বাসস্থান হইবে দোযখ। 
যখনই তাহারা এ স্থান ত্যাগ করিতে চাহিবে তাহাদিগকে পুনরায় উহাতে ফিরাইয়া 
টিনা নি রাগ বায়ান 


9 fe) ide পা 


WE wie লা ৪০৬০ OE Hie VG HAG 
পুনরায় উহাতে ফিরাইয়া দেওয়া হইবে । হযরত ফুজাইল ইবৃন ইয়ায (র) বলেন 
আল্লাহর কসম! দোযখ বাসীদের হাত বাধা থাকিবে, পাও বেড়িতে আবন্ধঃথাকেব। এবং 
অগ্নিশিখা তাহাদের উপর বুলন্দ হইবে । ফিরিশৃতাগণ তাহাদিগকে শাস্তি দিতে থাকিবে । 

- 02345 EK Hl Ll lie sss lay 

আর তাহাদিগকে বলা হইবে, যে দোষখকে তোমরা অস্বীকার করিতে উহার শাস্তি 

ভোগ কর । তাহাদিগকে ইহা বিদ্রুপ করিয়া বলা হইবে । রঃ | 


- PKI all S55 3 oll ০০ ৫29, 

আর গুরুতর শাস্তির পূর্বে আমি অবশ্যই তাহাদিগকে লঘু শান্তি আস্বাদন করাইব। 
হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, লঘু শাস্তি দ্বারা পার্থিব বিপদসমূহ, রোগ শোক 
ইত্যাদি বুঝান হইয়াছে। গুনান্থ হইতে তাওবার করিবার জন্য পৃথিবীতে এই সকল 
বিপদে আবদ্ধ করা হয়৷ হযরত উবাই ইব্‌ন কা'ব, আবৃল আলিয়াহ, হাসান, ইব্রাহীম 
খুয়াইফ (র) হইতে অনুরূপ রিওয়ায়েত বর্ণিত হইয়াছে । হযরত ইব্‌ন আব্বাস (রা) অন্য 
এক রিওয়ায়েতে বর্ণিত, লঘু শাস্তি দ্বারা 'হুদৃদ কায়েম করা’ বুঝান হইয়াছে। বারা ইব্‌ন 
আযিব, মুজাহিদ ও আবু উবাইদাহ (র) বলেন, ইহা দ্বারা “কবর আযাব’ বুঝান হইয়াছে। 

ইমাম নাসাঈ (র) বলেন, আমর ইব্‌ন আলী রর) মা আব্দুল্লাহ (র) হইতে 
011 .. ডি ০1১০ ০০ 2545 এর তাফসীর প্রসংগে বর্ণিত, তিনি বর্ণনা 


Contents 


৭২৮ তাফসীরে ইবনে কাছীর 


করিয়াছেন, (+১%| 1১211 দ্বারা নিদিষ্ট কয়েক বৎসরের দুর্ভিক্ষ বুঝান হইয়াছে। 
যাহাতে তাহাদের দুর্ভোগ পোহাইতে হইয়াছিল । আব্দুল্লাহ ইব্‌ন ইমাম আহমাদ (র) 
বলেন, আবদুল্লাহ ইব্‌ন উমর কাওয়ারিরী (র) ..... উবাই ইব্‌ন কা'ব (রা) আলোচ্য 
আয়াতে বিদ্যমান ১:41 -১324] দ্বারা ধ্বংস, ধুয়া ইত্যাদি বুঝান হইয়াছে 

. হযরত আব্দুল্পাহ ইব্‌ন মাসউদ্ঘরা) হইতে. এক-রিওয়ায়েতে বর্ণিত _১13511 
91 ও লঘু শাস্তি দ্বারা বদর যুদ্ধে হত্যা ও গ্রেফতারী বুঝান হইয়াছে। যায়িদ ইব্‌ন 
আসলাম (র) হইতে মালিক (র) অনুরূপ বর্ণনা করিয়াছেন । সুদ্দী রে) ও অন্যান্য কতক 
উলামায়ে কিরাম বলেন, মক্কায় এমন কোন ঘর ছিল না যে ঘরে হত্যা কিংবা গ্রেফতারীর 
দুশ্চিন্তা প্রবেশ করে নাই । কোন কোন বাড়ীতে উভয় প্রকার দুশ্চিন্তা প্রবেশ করিয়াছিল । 
অর্থাৎ হত্যা ও গ্রেফতারী উভয়টি সংঘটিত হইয়াছিল। 

১1 .. $, ০245০১1089০ সেই ব্যক্তি অপেক্ষা অধিক যালিম 
আর কে যাহাকে তাহার প্রতিপালকের নিদর্শনাবলী দ্বারা উপদেশ দেওয়া হইয়াছে। 

অতঃপর সে মুখ ফিরাইয়া লইয়াছে? অর্থাৎ যাহার নিকট প্রতিপালকের নির্দশনাবলী 
সুস্পষ্টভাবে বর্ণনা দেওয়া হইয়াছে তাহাকে ইহার সঠিক জ্ঞান দানের চেষ্টা করা 
হইয়াছে । অতঃপর সে উহা ত্যাগ করিয়াছে, অস্বীকার করিয়াছে সে যেন উহা এমনি 
ভুলিয়াই গিয়াছে যে, সে উহা চিনিতেই পারে না। এমন ব্যক্তি অপেক্ষা অধিক যালিম 
আর কে হইতে পারে? কাতাদাহ রে) বলেন £ ৮ .. gil ১3 ১০০1০531544 
আল্লাহর যিকির হইতে মুখ ফিরাইয়া লওয়া হইতে তোমাদের বাচিয়া থাকা উচিত। 
Sesh int Sills Adal van) dd Bro bs 
লাঞ্ছিত হয়। যে ব্যক্তি এই-রূপ করে আল্লাহ্‌ তাহার সম্পর্কে ইরশাদ করিয়াছেন ৪ ১ f 
Iris ll ৩৭ চারি Os sheng রাজাকার 
করিব ও শাস্তি দিব । 

ইব্‌ন জারীর (র) বলেন, ইমরান ইবৃন বাক্কার কিলায়ী (র) ..... হযরত মু'আয ইব্‌ন 
জাবাল (রা) হইতে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি, যে 
ব্যক্তি তিনটি কাজ করিয়াছে সে অপরাধী হইয়াছে, যে ব্যক্তি অনধিকার ও অন্যায়ভাবে 
ঝান্ডা গাড়িয়া দেয়, যে মাতাপিতার অবাধ্য এবং যালিমের সাহায্য করিতে চেষ্টা করে সে 
অপরাধী । আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করিয়াছেন ৪ Ur all ১৭০ 
আমি অবশ্যই অপরাধীদের দিগকে শাস্তি দিব। ইবৃন আবু হাতিম (র) ..... ইসমাঈল 
ইব্‌ন আইয়াশ (র) হইতে অত্র সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইহা অতিশয় 
গরীব হাদীস । 


Contents 


সূরা আস্‌ সাদা. ৭২৯ 
৩৩০৮৮০৩৬১০৯ ০৮০০৪ ১589 


2 29 1০৮. 


el ০০] রি টিসি 


০ BL. fr ৯ Fs BAY os 
রর ৮2০৮৮ SAAS (0৮9 ৫ 


5৯35 ০০১ 
& 4 Ltd Nid tt LORD dd Fo (2 
195 ৫৪ i P92 An Ia 9৯ ৬১১ 0 ০0 
do sos & ৯ 
‘o>, KS 


অনুবাদ £ (২৩) আমি তো মুসাকে কিতাব দিয়াছিলাম ৷ অতএব তুমি তাহার 
সাক্ষাৎ সম্বন্ধে সন্দেহ করিও না। আমি ইহাকে বনী ইসরাঈলের জন্য পথনির্দেশক 
করিয়াছিলাম। (২৪) এবং আমি উহাদিগের মধ্য হইতে নেতা মানোনীত 
করিয়াছিলাম, যাহারা আমার নির্দেশ অনুসারে পথপ্রদর্শন করিত । যখন উহারা 
ধৈর্যধারণ করিয়াছিল, তখন উহারা ছিল আমার নিদর্শনাবলিতে দৃঢ়বিশ্বাসী । (২৫) 
উহারা নিজদিগের মধ্যে যে বিষয়ে মতবিরোধ করিতেছে, তোমার প্রতিপালকই তো 
কিয়ামতের দিন উহার ফয়সালা করিয়া দিবেন। 

তাফসীর ঃ উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তা'আলা তাহার বান্দা ও রাসূল হযরত মূসা 
(আ) সম্পর্কে ইরশাদ করেন, তিনি তাহাকে তাওরাত গ্রন্থ দান করিয়াছিলেন । 

181 ১০ ২2১০ (৪৪ ৫5 ১৯ অতএব তাহার সাক্ষাৎকার সম্বন্ধে কোন প্রকার 
সন্দেহ করিও না 1 কাতাদাহ্‌ (র) বলেন, 'লাইলাতুন ইস্রায়' যে হযরত মুসা (আ)-এর 
সহিত রাসূলুল্লাহ (সা) এ সাক্ষাৎ ঘটিয়া ছিল। আয়াতে উহার উল্লেখ করা হইয়াছে। 

আবুল আলিয়াহ রিবাহী (র) হইতে বর্ণিত, তিনি হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 
বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন ৪ লাইলাতুল ইস্রায় আমার 
হযরত মূসা আ)-এর সহিত সাক্ষাৎ ঘটিয়াছিল। তিনি যেন শানৃআহ গোত্রের একজন 
পুরুষ। হযরত ঈসা (আ)-কেও আমি দেখিতে পাইয়াছিলাম, তিনি একজন মধ্যম 
আকৃতির লাল ও শুভ্রতা মিশ্রিত বর্ণের । মাথার চুলগুলো বক্র নয় সোজা । সে রাত্রে 
আমি জাহান্নামের প্রহরী ও দজ্জালকেও দেখিতে পাইয়াছি। আল্লাহ্‌ তা'আলা এ রাত্রে 
সকল নির্দশনাবলী রাসূলুল্লাহ (সা) দেখাইয়া ছিলেন এই গুলিও উহার অর্তভুক্ত। 
ইব্‌ন কাছীর--৯২ (৮ম) 


Contents 


৭৩০ তাফসীরে ইবনে কাছীর 


4১01 ০ ২2১০ ৪ 985 503 ইহার সার হইল, লাইলাতুল ইস্রায় হযরত মূসা 
(আ)-এর সহিত রাসুলুল্লাহ (সা)- এর নিশ্চত সাক্ষাৎ ঘটিয়াছিল। এবং তিনি তাহাকে 
দেখিয়াছিলেন। 

তাবারানী রে) বলেন, মুহাম্মদ উসমান ইব্‌ন আবূ শায়বা (র) ..... হযরত ইব্‌ন 


আববাস (রা) হইতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) 44 ৬৬ ২1৯3 
Jl yl এর অর্থ করিয়াছেন আমি মূসা (আ) বনী ইসরাঈলের জন্য পথনির্দেশক 
করিয়াছি? এবং 301 2-০ "০8 285 ১3 এর অর্থ হইল আল্লাহর সহিত মূসা 
(আ)-এর সাক্ষাৎকার সম্বন্ধে কোন প্রকার সন্দেহ করিও না। এবং ১৯ ০১2, এর 
অর্থ হলো, আর আল্লাহ্‌ তাআলা যে কিতাব মুসা (আ)-কে দান করিয়াছিলেন, উহাকে 


RN SC সূরা ইস্রায় ইরশাদ হইয়াছে $ 


বনি এ 0 sn এসইও al all 
আর আমি মূসা (আ)-কে কিতাব দান করিয়াছিলাম এবং উহাকে বনী ইসরাঈলের 
জন্য পথনির্দেশক করিয়াছিলাম অর্থাৎ বনী ইসরাঈলের জন্য পথনির্দেশক করিয়াছিলাম। 
(সূরা আলে ইমরান ৪ ২) 


39১52 Call [শি 1১১০0০0১১০৪ 93562 2০1 ৯4৮০ Gls 

বনী ইসরাঈল যখন আল্লাহ্‌র নির্দেশাবলী পালন করিয়া ও নিষেধসমূহ বর্জন করিয়া 
আল্লাহর প্রেরিত রাসূলগণের অনুসরণ ও মান্য করিয়া ধৈর্যের পরিচয় দান করিয়াছিল 
তখন তাহাদের মধ্য হইতে কিছু সংখ্যককে আমি নেতা মনোনীত করিয়াছিলাম, যাহারা 
আল্লাহর নির্দেশ মুতাবিক সত্যের প্রতি দিক নির্দেশ করিত, কল্যাণের প্রতি আহ্বান 
করিত, ভাল কাজের হুকুম করিত ও মন্দ কাজ হইতে বিরত রাখিত। কিন্তু পরবর্তীতে 
যখন তাহারা আল্লাহ্র কিতাবের মধ্যে পরিবর্তন ও পরিবর্ধন করিবার প্রয়াস পাইল, 
তখন তাহারা এই মর্যাদা হইতে বঞ্চিত হইল এবং তাহাদের অন্তরসমূহ কঠিন হইল 
আল্লাহর কালিমা ইহার সঠিক স্থান হইতে পরিবর্তন করিল। অতএব তাহারা নেক ও 
সৎকাজ এবং সঠিক আকীদা হইতে সরিয়া গেল। 

এই জন্যই আল্লাহ্‌ বলেন ৪ 511. (3:51 251 কাতাদাহ ও সুফিয়ান 
(র) ইহার অর্থ বলেন, যখন বনী ইসরাঈলরা দুনিয়ার লোভ হইতে ধৈর্যধারণ করিল 
তখন তাহাদেরকে কিতাব (তাওরাত) দান করিলাম । অনুরূপ হাসান ইব্‌ন সালিহ €র) 
ব্যাখ্যা করেন। 


সুফিয়ান (র) বলেন, তাহারা মূলত এইরূপই ছিল । সুতরাং LI ০১11 58৮53 
(2১০11 ১১০ UL SD 4৪ SL (০0০1 35: যাবৎ না কেহ পার্থিব মোহ 
ত্যাগ না করে উহা হইতে সংরক্ষিত না হয়, কাহারও পক্ষে এমন নেতা হওয়া শোভা 


Contents 


সূরা আস্‌ সাজৃদা ৭৩১ 


পায় না তাহার অনুসরণ করা যাইতে পারে। ইমাম ওয়াকী রে) বলেন, ইমাম সুফিয়ান 
(র) বলিয়াছেন ‘দীন’ এর জন্য ইল্মের প্রয়োজন, ঠিক তদুপ যেমন শরীরের জন্য রুটির 
প্রয়োজন ৷ 

ইমাম শাফিঈ (র)-এর নাতী বলেন, একবার আমার আব্বা আমার চাচাকে কিংরা 
আমার চাচা আমার আব্বাকে এই বিষয়টি পড়িয়া শুনাইলেন, একরার হযরত সুফিয়ান 
(র)-কে হযরত আলী (রা)-এর এই বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হইল ঃ 


- lls tA ০031 ০০ ৮৮ 
ঈমানের জন্য ধৈর্যের গুরুত্ব ও প্রয়োজন ঠিক তদ্রুপ যেমন শরীরের জন্য মাথার 
গুরুত্ব ও প্রয়োজন। ইরশাদ হইয়াছে £ 
[১.০ ০1 5 ৮8৯5 আমি তাহাদিগকে কেবল তখনই নেতা মনোনীত 
করিয়ছিলাম, যখন তাহার ধৈর্যধারণ করিয়াছিল। হযরত আলী (রা) বলেন, আল্লাহ্‌র 
এই বাণী কি তুমি শ্রবণ কর নাই? ইহা শ্রবণ করিয়া হযরত সুফিয়ান (র) বললেন, যখন 
তাহারা “দীনের মাথা’ অর্থাৎ ধৈর্যধারণ করিয়াছিল তখনই তাহারা ইমাম ও নেতা হইতে 
পারিয়াছিলেন। কোন কোন উলামায়ে কিরাম বলেন, ‘ধৈর্য ও ইয়াকীন'-এর মাধ্যমেই 
দীনের নেতৃত লাভ করা যায়। যেমন আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ঃ 


১০151550520 18৮00 8 0524 ০2658 Hs 
- Ds oi EST ball ০1০৮১১০২০০৭ 

sa 0% ৩৮৬০-৫৭-০৭ মর EY VEO 
দিয়াছিলাম, উত্তম রিযিক ও দান করিয়াছিলাম এবং সারা বিশ্বের উপর তাহাদের মর্যাদা 
প্রতিষ্ঠিত করিয়াছিলাম” | (সূরা জাসিয়া ৪ ১৬) | 

অর্থাৎ বনী ইসরাঈলের ধৈর্যের ফল হিসাবে তাহাদিগকে উল্লেখিত মর্যাদার অধিকারী 
করা হইয়াছিল। পক্ষান্তরে যখন তাহারা ধৈর্যচ্যুত হইল তখনই তাহারা এই মর্যাদা ও 
হারাইয়া বসিল। ইরশাদ হইয়াছে £ 

তাহারা যে পরস্পর মতবিরোধ করিতেছে এবং সত্যকে বিতর্কিত করিয়াছে, আল্লাহ্‌ 
তা“আলা কিয়ামত দিবসে উহার ফয়সালা করিবেন। 


co, sido Ps 5, sd 1 
০৯১২ ১১ AS rl ১৩৮০০ ৪১০ ১7 


A পাল পবা 


2 S| ০২১ ৬৯১৬৩1০৮০০৬ 


Contents 


| ৭৩২ তাফসীরে ইবনে কাছীর 


২৫৮৯১ 5 3 52d ০৯১৩ ভ ০৯৪১৮ শস 1 
wt টি UD ০৮৮৬, AL 82 ৬ তারি ডি এ 


' ১১১৮৯ ১৯ Al টি ৩5 ০৬১১ 


*আনুরাধ ॥ (২৬) ইহাও কি তাহাদিকে প্রন করিল না আমি তো bl 
উহাদিগের পূর্বে ধ্বংস করিয়াছি কত মানব গোষ্ঠি, যাহাদিগের বাসভূমিতে উহারা 
বিচরণ করিয়া থাকে? ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে। তবুও কি ইহারা শুনিবে 
না? (২৭) উহারা কি লক্ষ্য করে না যে , আমি উষর ভূমির উপর পানি প্রবাহিত 
করিয়া উহার সাহায্যে উদ্গত করি শস্য, যাহা হইতে আহার্য গ্রহণ করে উহাদিগের 
আন “আম এবং উহারা কি তবুও লক্ষ্য করিবে না? 

তাফসীর আল্লাহ্‌ তা'আলা এ সকল জনগোষ্ঠিকে সম্বোধন করিয়া বলেন, যাহারা 
রাসূলুল্লাহ্‌ সো)-কে অস্বীকার করে, তাহাদের জন্য ইহা পথনির্দেশনা করে না যে 
তাহাদের পূর্বে যেই সকল জনগোষ্ঠি তাহাদের রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করিয়াছিল: 
এবং তাহাদিগকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য যে জীবন বিধান পেশ করিয়াছিলেন 
উহার বিরোধিতা করিয়াছিল, আল্লাহ্‌ তা'আলা তাহাদের এই অপরাধের কারণে 
তাহাদিগকে ধ্বংস করিয়া দিয়াছেন। এখন তাহাদের কোন চিহ্ন ও অবশিষ্ট নাই । ইরশাদ 
হইয়াছে ৪194১ 741 Ll ১০1 ৮০৫১০ ০০৯০ 

তাহাদের মধ্য হইতে কোন একজনের ও কি কিছু অনুভব কর কিংবা তাহাদের 
কাহারও কি কোন অস্পষ্ট শব্দ শুনিতে পাও ৷ ( সূরা মারইয়াম ৪ ৯৮) 

ইহা স্পষ্ট যে তাহাদের কোন চিহ্নও এখন অবশিষ্ট নাই। এই কারণে আল্লাহ্‌ ইরশাদ 
করেন ঃ +$১৩০০-০ ৪ ১৩১০০০ রাসূলুল্লাহর. বিরোধিতাকারী এই সকল অবিশ্বাসীরা 
তাহাদের আবাস ভূমিতে বিচরণ করিতেছে অথচ তাহাদের কাহাকেও আজ তথায় 
দেখিতে পায় না যাহারা এ আবাস ভূমি আবাদ করিয়াছিল। 18১ 1১৯১৮ 3(4 যেন 
তাহারা কোন কালে সেখানে বাসই করে নাই। 1.1 (5:29 52৮১ 0155 এই 
তো তাহাদের বাড়ীঘর যাহা তাহাদের যুলুমের কারণেই সম্পূর্ণ বিধস্ত হইয়া আছে। 

অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ 


# 095০ “0. টে ০6৮ ৩ ০ % ০ ee Oe we er ০ 2 6 পে ৬ পরী 
41 ০৮৯৮০ ০০4৩ ০ SN 31৩৪৮ শি এ1- ২০৮০ ৪৩ dbs 
95 ৩ ০.6? 
- ১৬২৯ ৯ ০5৭1 


Contents 


সূরা আস্‌ সাজ্দা ৭৩৩ 


“কত জনপদ আমি ধ্বংস করিয়াছি যাহার অধিবাসীরা ছিল যালিম, ফলে উহা বিধ্বস্ত 
হইয়া পড়িয়া আছে, এই সকল অবিশ্বসীরা কি পৃথিবীতে ভ্রমণ করে না? বস্তুত তাহাদের 
চোক্ষ যে অন্তর রহিয়াছে উহা দৃষ্টি শক্তিহীন হইয়াছে” । (সূরা হাজ্জ ৪ ৪৫-৪৬) 

এই কারণেই এখানে ইরশাদ হইয়াছে £ হ.১১। ৬013 “৪১1 অবশ্যই রাসূলগণকে 
অবিশ্বাসকারীদিগের ধ্বংস ও বিশ্বাসীদের রক্ষায় বহু নির্দশন উপদেশ ও প্রমাণাদি 
রহিয়াছে “১... 91 তাহারা কি তাহাদের পূর্ববর্তী ঘটনাবলী শ্রবণ করে না? 

- 524! ০৯১১] dC Go Cl 2d 

তাহারা কি ইহা লক্ষ্য করে না যে আমি অনুর্বর ভূমিতে পানি প্রবাহিত করি। আল্লাহ্‌ 
তা'আলা স্বীয় মাখলূকের প্রতি তাহার অনুগ্রহের কথা উল্লেখ করিয়াছেন। তিনি আকাশ 
হইতে পানি বর্ষণ করেন। পাহাড় পর্বত হইতে ও উচ্চস্থান হইতে পানি একত্রিত হইয়া 
নদী-নালার সাহায্যে বিভিন্ন সময়ে এদকি ওদিকে প্রবাহিত হয় এবং উহার সাহায্যে 
অনুর্বর ভূমিতে নানা প্রকার শস্য উৎপন্ন হয়। 

১১৯]। ০৪০২। অৰ্থ, অনুর্বর ভূমি যাহাতে. কোন উদ্ভিদ উৎপন্ন হয় না। যেমন 
অন্যত্র ইরশাদ হইয়াছে ঃ (১১৯০০ (4215 05 Sse 19 “পৃথিবীর উপর যাহা কিছু 
আছে আমি উহা উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত করিব”। (সূরা কাহফ্‌ ৪ ৮) 

. আয়াতে উল্লেখিত ১১১1| =", দ্বারা শুধু মিসরের বিশেষ ভূমি বুঝান হয় নাই। 
বরং ১১৯|| ১১১% দ্বারা এ সকল ভূমি উদ্দেশ্য, যাহা শুষ্ক এবং পানির মুখাপেক্ষী । 
পানির অভাবে উহা ফাটিয়া চৌচির হইয়া থাকে । মিসরের ভূমির অবস্থাও এই রূপ। 
আল্লাহ্‌ তা'আলা স্বীয় অনুগ্রহে নীলনদ দ্বারা উহাকে সেচ করেন। হাবশা হইতে আগত 
বৃষ্টির পানি লাল মাটি বহন করিয়া নীলনদে প্রবাহিত হয় এবং মিসরের ভূমিতে ছড়াইয়া 
পড়ে । মিসরের বালুকাময় ও লবণাক্ত ভূমি নীল নদের পানির সহিত আগত এই লাল 
মাটি দ্বারা উৎপাদনের শক্তি সঞ্চয় করে। প্রতি বৎসরই অন্য দেশ হইতে আগত পান ও 
মাটি দ্বারা মিসরের অধিবাসীরা প্রচুর খাদ্য শস্য উৎপন্ন করিতে সক্ষম হয়। ইহা মহান 

ইব্‌ন লাহীআহ রে) বলেন, কায়েস ইব্‌ন হাজ্জাজ জনৈক রাবী হইতে বর্ণনা 
ইব্‌ন আ'স (র)-এর নিকট আসিয়া বলিল, হে আমীর! আমাদের প্রবাহিত এই নীল 
নদীটির ব্যাপারে আমাদের মধ্যে একটি বিশেষ প্রথা প্রাচীনকাল হইতে প্রচলিত 
রহিয়াছে। যাবৎ না উহা আমরা পালন না করি নদী প্রবাহিত হয় না। তিনি জিজ্ঞাসা 
করিলেন, সে প্রথাটি কি? তাহারা বলিল, “প্রতি বৎসর এই মাসের বার দিন অতীত 
হইবার পর আমরা পিতামাতার এক রূপসী সুন্দরীকে নির্বাচন করি এবং তাহার 


Contents 


৭৩৪ তাফসীরে ইবনে কাছীর 


পিতামাতাকে সন্তুষ্ট করিবার পর তাহাকে উত্তম পরিধেয় ও গহনা দ্বারা সজ্জিত করি 
এবং নীল নদে তাহাকে নিক্ষেপ করি । ইহার পরই নদী প্রবাহিত হয়। 

ইহা শ্রবণ করিয়া হযরত আম্র ইবনুল আস (রা) বলিলেন, ইসলামে ইহা অসম্ভব । 
এই ধরনের কুপ্রথাকে ইসলাম বিলুপ্ত করে। তাহারা ফিরিয়া গেল, কিন্তু নদী আর 
প্রবাহিত হইল না । ফলে তাহাদের দেশ ত্যাগ করা ছাড়া আর কোন উপায় রহিল না। 

হযরত আম্র ইবনুল আ“স (রা) এই পরিস্থিতি প্রত্যক্ষ করিয়া হযরত উমর ইবনুল 
খাত্তাব (র)-এর নিকট পত্র লিখিয়া অবহিত করিলেন। হযরত উমর (রা) তাহাকে 
লিখিয়া জানাইলেন, তুমি ঠিকই করিয়াছ। আমার এই পত্রে মধ্যে নীল নদের নামে আর 
একখানা পত্র আছে, তুমি উহা নীল নদে নিক্ষেপ করিয়া দিবে। হযরত আমর ইবনুল 
আস রো) এর নিকট হযরত উমর (রা)-এর পত্র পৌছিবার পর, তিনি উহা খুলিলেন 
এবং নীল নদের নামের পত্রখানাও খুলিয়া পাঠ করিলেন । উহাতে যাহা লিখিত হইয়াছিল 
উহা এই, “আল্লাহর বান্দা আমীরুল মু'মিনীন উমর (রা)-এর পক্ষ হইতে নীল নদ’ এর 
প্রতি ৷ হে নীল নদ! তুমি স্বেচ্ছায় যদি প্রবাহিত হইয়া থাক তবে তোমার ইচ্ছা না হইলে 
প্রবাহিত হইও না আর যদি পরম প্রতাপের অধিকারী এক আল্লাহর নির্দেশে তুমি 
প্রবাহিত হইয়া থাক, তবে আমরা তাহার দরবারে প্রার্থনা করি, তিনি যেন তোমাকে 
প্রবাহিত করিয়া দেন” । হযরত আম্র ইবনুল আ'‘স (রা) নীল নদে পত্রখানা নিক্ষেপ 
করিলেন। অতঃপর শনিবার সকালে দেখা গেল একই রাত্রে নীল নদ ষোল হাত 
গভীরতায় প্রবাহিত হইতেছে । সেই সময় হইতে আজ পর্যন্ত আল্লাহ্‌ তা'আলা 
মিসরবাসীদের সেই পূর্ব প্রথা সম্পূর্ণরূপে বিলুপ্ত করিয়া দেন। হাফিয আবুল কাসিম 
আল-লাল্কায়ী (র) তাহার “কিতাবুস সুন্নাহ’ নামক গ্রন্থে ঘটনাটি উল্লেখ করিয়াছেন। 

এই কারণেই মহান আল্লাহ্‌ ইরশাদ করিয়াছেন $ 


OO Ee BE CE OR 
- ০১১২৪ 90516৮8১06৮) 4৯, 

“তাহারা কি লক্ষ্য করে না যে আমি অনুর্বর ভূমিতে পানি প্রবাহিত করি, অতঃপর 
উহা দ্বারা শস্য উৎপন্ন করি, যাহা তাহাদের পশু আহার করে এবং তাহারা নিজেরাও। 
050 জেয SG lL নার 

মানুষ যেন তাহার আহার্যের প্রতি লক্ষ্য করে, পৃ bicolor wi an 
পানি বর্ষণ করি। (সূরা আবাসা ৪ ২৪-২৫) 

ইব্‌ন আবূ নাজীহ রে) জনৈক রাবীর মাধ্যমে হযরত ইবৃন আব্বাস (রা) হইতে 
বর্ণনা করেন £ ১১৯ ১৯১%| হইল, এমন এক ভূমি যাহাতে অতি সামান্য বৃষ্টি বর্ষিত 


Contents 


সূরা আস্‌ সাজ্দা ৭৩৫ 


হয় যাহা উহার জন্য যথেষ্ট নহে। কেবল ঢলের মাধ্যমে যে পানি তথায় পৌছে উহা 
দ্বারাই শস্য উৎপন্ন হইতে পারে । হযরত ইব্‌ন আব্বাস ও মুজাহিদ (র) হইতে ইহা 
বর্ণিত, ইহা ইয়ামান এর একটি ভূমি । 

ইকরিমাহ, কাতাদাহ, সুদ্দী, ও ইব্‌ন যায়িদ (র) বলেন, EES ০৯০১ এ সকল 
ভূমিকে বলা হয়, যেখানে শস্য উৎপন্ন হয় না, যাহা ধুলা বালুতে ঢাকা থাকে । 
আয়াতটির মর্ম ঠিক এই আয়াতের মর্মের অনুরূপ Lada 22 
(৫.৯ মৃত নিজীবি ভূমি ও তাহাদের জন্য একটি নিদর্শন যাহা আমি সজীব ও উর্বর 
করি। (সূরা ইয়াসীন ৪ ৩৩) 


১০০০৪ ৬। Fen) LAS ১ 
44448 ৯,৮১০ ৪23, CNRS. ৭ 


পর সিটি 5 2 


১9১৮০ ৪১ 


ED 22 Bld ALD 3 « না 
০১১৪০ ১০১১০৮৬ Pb 1 
অনুবাদ ৪ (২৮) উহারা জিজ্ঞাসা করে তোমরা যদি সত্যবাদী হও, তবে বল 
কখন হইবে এই ফায়সালা? (২৯) বল, ফয়সালার দিনে কাফিরদিগের ঈমান 
আনয়ন উহাদিগের কোন কাজে আসিবে না । এবং উহাদিগকে অবকাশ ও দেওয়া 
হইবে না। (৩০) অতএব তুমি উহাদিগকে উপেক্ষা কর এবং অপেক্ষা কর, উহারাও 
অপেক্ষা করিতেছে। 
তাফসীর £ যেহেতু কাফিররা কিয়ামত ও উহার শাস্তি অস্বীকার করিত ও অসম্ভব 
মনে করিত এই কারণে তাহাদের উপরে আল্লাহর গযব ও তাহার শাস্তি অবতীর্ণ হউক 
ইহার জন্য তাহারা ব্যস্ততা দেখাইত। উল্লেখিত আয়াতে আল্লাহ্‌ তাআলা শাস্তির জন্য 
তাহাদের সেই ব্যস্ততার কথা উল্লেখ করিয়াছেন । ইরশাদ হইয়াছে ঃ 


- ২৪০৮০ ES ও | 5531113৯৪১০ SSE 
তাহারা (কাফিররা) হযরত মুহাম্মদ (সা)-কে বলে, হে মুহাম্মদ! তুমি না বল, 
আমাদের উপর তোমাকে সাহায্য করা হইবে, আর আমাদিগকে শাস্তি দেওয়া হইবে আর 
আমাদের মাঝে ফয়সালা হইয়া যাইবে, সেই নির্দিষ্ট সময়টি কবে হইবে? আমরা 
তোমাকে ও তোমার সাথী সংগীদিগকে সর্বদা ভীত সন্ত্রস্ত দেখিতে পাই। 


আল্লাহ্‌ বলেন £ ঢে১3]। (৮345 তুমি তাহাদিগকে বলিয়া দাও, যেই দিন ফয়সালা 
হইবে দুনিয়া ও আখিরাতে তোমাদের উপর আল্লাহর ক্রোধানল বর্ষিত হইবে । 


Contents 


৭৩৬ তাফসীরে ইবনে কাছীর 


১১১১৪ A YS EL 1544 541 ৮৪5 “কাফিরদের ঈমান তাহাদের 
কোন কাজে আসিবে না আর তাহাদিগকে অবকাশও দেওয়া হইবে না।” অত্র আয়াতে 
উল্লেখিত ০১311 শব্দের অর্থ “বিচার ও ফয়সালা ।” যেমন ইরশাদ হইয়াছে ৪ 

(৪৪১২2 (৮১০2 ০4305 “আমার ও তাহাদের মাঝে ফয়সালা করিয়া দিন।” 
(সূরা শুআরা 8৪ ১১৮) 

আরো ইরশাদ হইয়াছে ৪ ৯40২১১১০27১ 1১2) (১১42 ০৮৯2 08 

তুমি বল, আমাদের প্রতিপালক আমাদিগকে একত্রিত করিবেন, অতঃপর তিনিই 
আমাদের মাঝে সঠিক ফয়সালা করিয়া দিবেন। আরো ইরশাদ হইয়াছে ৪ ০১৯১ 
টন Abisly সা সারার কাটা 
অহংকারী শত্রুতা পোষণকারী ধ্বংস হইয়াছে।” আরো ইরশাদ হইয়াছে ঃ 
+5 2১285195154 "তাহারা যদি ফয়সালা কামনা করিয়া থাকে, তব 
ফয়সালার সময় সমাগত হইয়াছে” । 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ (সা)-কে সমস্বাধন করিয়া বলেন £ ৯০৯ 
5০১১০১০ ০451 "১55/9৫১ তুমি তাহাদিগকে উপেক্ষা কর অর্থাৎ এ সকল 
মুশরিকদের কথার প্রতি ভুক্ষে প করিও না। তুমি তোমার প্রতিপালকের বাণী পৌছাইয়া 
দাও। যেমন অন্যত্র ইরশাদ হইয়াছে ৪ ৪5৯41 টি এ) ১০ LSE 
“তোমার প্রতি তোমার প্রতিপালকের পক্ষ হইতে অহীর মাধ্যমে যাহা অবতীর্ণ তুমি 
উহার অনুসরণ কর। তিনি ব্যতিত আর কোন ইলাহ নাই।” (সুরা আন্“আম ৪ ১০৬) 
তুমি অপেক্ষা করিতে থাক। তোমার প্রতিপালক তোমাকে যে বিনিময় দানের 
প্রতিশ্রুতি করিয়াছেন, তিনি উহা তোমাকে দান করিবেন। আর তোমার বিরোধীর উপর 
তোমাকে তিনি সাহায্য করিবেন । তিনি তো তাহার প্রতিশ্রুতি ভংগ করেন না। 

১১১১১ ৯৪।5 আর এ সকল কাফির ও মুশরিকরাও তোমার এবং তোমার 
‘সাথী সংগীঁদের প্রতি বিপদ অবতীর্ণ হইবার জন্য অপেক্ষা করিতেছে। কিন্তু তাহারা 
তাহাদের অপেক্ষায় নিরাশ হইবে । তুমি তোমার ধৈর্যের সুফল অবশ্যই দেখিতে পাইবে । 
আল্লাহ্‌ তা'আলা রিসালাতের দায়িত্ব পালনে অবশ্যই তোমাকে সাহায্য করিবেন । 


(আল-হামদু লিল্লাহ সূরাসাজ্দা -এর তাফসীর সমাপ্ত হইল) 
অষ্টম খণ্ড এখানেই সমাপ্ত 


ইফা__২০১৩-২০১৪- প্র/৩০২(উ)__-৫,২৫০ 








1175105548101154৮ 








